বালী 


সচিত্র মাসিক পত্র। 


আরামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত । . 


অফ্টম ভাগ। 
১৩১৫ 
কলিকাতা । 
ূ মূল্য তিন টাকা ছয় আনা । 


বিষয়ের বর্ণানুক্রমিক সুটীপত্র | 


বিষয়। 
অজ্ঞতা স্বীকার-_শ্রীছিজেন্্রনাথ ঠাকুর 
অতুল (পদ্ত )_শ্রীদেবকুমার রায় চৌধুরী | 
অদ্ভূত শক্তি-_-্শ্রীঅবিনাশচন্দর দাস, এম্‌-এ, বি-এল,-"" 
অদ্ভূত শরীর-সাধন-_শ্রীশীতলচন্তর চ্্রবর্তী, এম-এ,... 
অশরারীর আবির্ভাব__শ্রীকালীশঙ্কর সেন **, 
আগে আত্মশাসন পরে রাজ্যশাসন__শ্রীরজনীকাস্ত 
গুহ, এম্‌-এ, ও শ্রীদ্বিজেন্দ্রনাথ ঠাকুর র্‌ 
. প্রফুল্লচন্ত্র রায় মহাশয়ের গবেষণাঁ_ 
জগদানন্দ রায় 5৪5 5৮০ 
আনন্দ শ্রীস্থধীন্দ্রনাথ ঠাকুর .. 
আভিজাত্য _ পরিব্রাজক শ্রীঅচ্যুতানন্দ সরস্বতী , 
আমেরিকার গ্রামে হিঃ পাক -সনিহাগ 
সিংহ 
আমেরিকার দিবিাদিরে সারাটি ক সি 
' শ্রীনগেন্্রনাথ গাঙ্গুলী ** 
আলো ( পদ্ )-_শ্রীদেবকুমার রায় চৌধুরী 
আহ্বান ( পদ্চ )- শ্রীন্ধীন্্রনাথ ঠাকুর, বি-এ, ." 
সুনে বতুতার তারতভ্রমণ_শ্রীমহাম্মদ হাফিজল 
হোসেন ৫০৫, 
উত্তরবঙ্গে তব রমা রি 
বি-এল, ** 
উত্তরবঙ্গ সাহিত্য- মানি সান্যাল .. 
উদ্ভিদের দৃষ্টিশক্কি_শ্রীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিএ, 
উপনিষদের উপদেশ (সমালোচনা) শ্রীমহেশচন্দ্ ঘোষ 
উপেক্ষিত ( পদ্য )_ প্রীলজ্জাবতী বন *** 
একটি লাভজনক ব্যবলায়-__শ্রীজ্ঞানেজ্জরমোহন দাস .. 
একডালা ছুর্গ_ ভ্ীকক্ষয়কুমার মৈত্রেয়, বি-এল) *'. 
এীতহাসিক প্রশ্ন _শ্রীসখারাম গণেশ দেউস্কর 
ওত্তাদ রামমূত্তি-__্রীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বি-এ, "* 
* পন্তাসিক সাহিত্যে নলীত_জইককাপবন্যো 
পাৃধ্যাস * 
কবি.০পন্ত 0 রার, এম-এ, 
“কি, দ্বিজেজ্্লাল- রী বজচন্্র মন্ডুমদার, 'বি-এল্ 


৩৯৮, ৪৬৬, ৫০১... 


কবিবন নৰীন্চন্্র সেন-_্ীবীরেশ্বর গোস্বামী 


পৃষ্ঠা। 


€৩২ 
১৭৬ 


8৪৭) 
8৪৬ 


০০ 


পৃষ্ঠা। 


বিষয়। 
কবি রামকুমার নন্দী-_শ্রীপদ্মনাথ দেবশন্শী  *** ২০৬ 
কবি-সম্তাষণ (কবিতা টিন মুর, 
বি-এল, ৫৬ 
কাগজ-_ভীনিকুপমচজ গুহ ঠাকুর্তা ১০৫৭৫ 
কাব বঙ্গদেশের বি বিরিরা দার, 
বি-এল, ৩৬৩ 
কুকি ও মিকির ... ০১৩৪ 
কেদার রায় ( পদ্ভ ) প্রীনলিনীকান্ত ভষটশালী ” ২০ ৫৮৫ 
কষ শ্রীজ্যোতিরিক্দ্রনাথ ঠাকুর ০৭ ৪৯ 
কঃ পন্থা__শ্রীক্ষীরোদচন্দ্র চক্র '* ৭ * ৬২৪ 
খুদ্বাবক্ম খা বাহাছর-__শ্রীধহুনাথ সরকার, এ ৭. টনি 
গণেশ ও বেদব্যাস (চত্রপরিচয় ) চা তে 
বন্দ্যোপাধ্যায়, বি-এ, রি হ 
গোয়ালয়রে জমা ও গ্রাম_ শ্রীকালীগদ বন্থু ১৪৯ 
গোরা ( উপন্তাস )__শ্রীরবীন্ত্রনাথ ঠাকুর 
১, ৫৭১ ১১৩) ১৬৯, ২৩৩, ২৯৭, ৩৫৩, ৪১৩, ৪৭৭, 
৬৩ ৫৯৩, ৬৪৯ 


চক্ষু পদার্থ ট। কি 1 শর্বিজেন্্রনাথ ঠাকুর. ১২৮, এ 
চিত্র পরিচয়_ সম্পাদক প্রভৃতি *** 

১০৫, ১৬৮, ৩৫২, ৪১২, ৪৭৫১ ৫৩১৯ ৫৮৮, ৬৪৩, ৬৪৫ 
জয়স্তিয়া ও খানিয়! ১৪৭ 
জাগরণ (পন্ভ)-_শ্রবিজয়চন্্ মহ্মধার, বিএ: ৪০৯ 
জাপানে ভারতীয় ছাত্রের কত ব্যয় হয়? (তার 


_ শ্রীভারতীয় ছাত্র *ত* €৩২ 
জাপানে ভারতীয় ছাত্রের কত ব্যয় হব নাথ 

সরকার *্** ৭০৯ 
তন্ত প্রতিবাদ ... ০০ ৭১০ 
জাপানে স্ত্রীশিক্ষা-_শ্রীব্রজন্ন্দর সান্যাল ২০৪৩৫ 
জাপানের নারাসমাজ-_উরব্রজস্থন্দর সান্যাল ... ৩১৫ 
জ্যোত্সা (পদ্ভ )-_শ্রীদেবকুমার রায় চৌধুরী. *** 
ঠাকুমার ঝুলি _শ্রীযোগেশচন্দ্র রায়, এম-এ, ** ১৬৩ 
দক্ষিণ আফ্রিকায় ভারতবাসী *** ১,৪৭৩ 

£খ ( পদ্ত )-_শ্রীবিজয়চক্জ মজুমদার, বি-এল, ** ২৮৩ 
না শিখব কি নন শিখিব 1 এক্জনাথ 

ঠাকুর কি 


সুচীপত্র । 


7. পৃষ্টা। বিষয়। পৃগ। 
দেবদূত ( পদ্ভ নাচ )-১ শ্রীদেবকুমার রায় চৌধুরী বিদ্বেশী বাঙালী ছাত্র রঃ 1 ৪৭১ 
১০৯, ১৪৫, ১১৮ বিবাহ বৈচিত্র্য--প্রীবিজয়চন্্র মজুমদার, বি-এল, ::" . ২৬০ 
রর ীবীন্রনাথ ঠাকুর, বি-এ, ৪৫৩ বিবিধ প্রসঙ্গ ২. ১:৫৪, ১০৫১ ২৯৫ 
উট রা উন্লতি- পান রিনীরাত বুদ্ধ সমাজ-সংস্কারক না মুক্তি-প্রচারক-_্রীজ্যোতি- 
২০৯৩ 
যা হতিকেঠাণ রি রা রঃ নী ঠাকুর ১ ৬৫৮ 
ধুপ ( পদ্য )-. প্রীকুমুদবঞ্জন মল্লিক. বি-এ, রাত রর নিক সারসংগ্রহ-শ্রীজগদাননা রায় ১৪৯, ৩০৪ 
নবযুগের উৎসব --শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর .. ৬১৪: দৈনিক ধর্শ- পরজ্যোতিরিজনাগ ঠাকুর ছি: ই 
নিখাওু-ত ফায়াপোয়ে-শ্্ীবীরশ্বর গঙ্গোপাধ্যায় ... ২৬৫ বৈদিক শারদোৎসব _ শ্রী'বধুশেখর ভট্টাচার্য শাস্ত্রী . ৪০৩ 
নির্ববাণ (পদ্য )-শ্রীবক্তযচন্ত্র মজুমদার, বি-এল, "৩৪৭ বৌদ্ধধর্ম শ্রীজ্যোতিরিন্রনাথ ঠাকুর ৫৪৫ 
মুরজাহান ( সমংলোচনা ) বির মম বৌদ্ধধর্মের বিশবপ্রেম_ 3 ভট্টাচার্য্য 
বি-এল, রস ,. ২৭২ শাস্ত্রী ৫২৮, ৫৩৯ 
নেপালে বৌন্ধধর্শ__প্রীছেমলত। সরকার ১১ ১৩৯ বোদ্ধযুগ ও াকবাচাধা _্ীারাম গণেশ দেউস্কর ৬৩৫ 
পাট বা নাপিত শ্রীন্িজপাঁস দন্ত ' ,. ৬৬৪ এ প্রভাতকুমার মুখোপাধ্যায়, বি-এ, রর 
পাতুয়ার কীন্তিচহ্ৃ-__শ্রীঅক্ষয়কুমার মৈত্র, বি-এল, ২৯ ৃও রঃ .ত £৮৪ 
নাম প্রন্থন (পদ্য )__শ্রীজীবেন্ত্রকুমার দত্ত ৪৭৬, ৫৩০ ্রাহ্গণ্য ধর্্_্রীজ্যোতিরিজ্্রনাথ ঠাকুর ২ ৪২৪ 
পুণা.: শ্ীউপেক্রা্ণর চট্টোপাধা'য় ... ১... ৯৫ ব্রিটিশ মিউজিয়ম ও মিশরের নি ভর 
পশ্চি*-শ্রীববীন্নাথ ঠাকুর ১. ২৮৮ মল্লিক, এম-এ, বি-এল, এম-ডি মহ 
“।এভেনিয়া-প্রবাপীর পত্র -্ীপ্রেমানন্দ দাস ... ৬২০ ভন্ত' ও কবি-_ _শ্রীনমৃতলাণ গপ্ত ৩৭ 
পবা _সীানওযার আলী *"** . ,.. ৩৪৮ ভারতীয় ইতিহাস প্রসঙ্গ--শ্রীরামগ্রাণ গুপ্ত ... ৩৬৯ 
প্রবাসা,বাঙালীর কথা _ ভারতীয় ব্রহ্মবাদ _ শ্রীমহেশচন্দ্র ঘোষ ২১২ 
যুক্ত বেনীমাধব বিধবার জানে ভারতে বৌদ্ধ প্রভাবের শক্তি__শ্রীদ্িজেন্ত্রনাথ 
মোকনদস " ৪৬ ঠাকুর টি মি 
স্বগথীয় রানিতে গুরুপ্রসাদ সন ভারতের রাষ্ীয দহাসতা_ পল্যোতিযিনাথ 
৫ গুপ্ত ০ ৪৭ ঠাকুর 2 ১২৮, ১৯৫. 
মন্মথনাথ ডট্টাচখ্য-_প্র সীরাত ঘোষ,বি-এ, ৫৮৩ ভারতের সারকথা--স্রীহেমলত! টিং এ 
প্রবাসীর পত্র_শ্রীহ'রনারায়ণ মুখোপধ্যায় :* ৩৮১ ভূত নামানে।_শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায় 5 
প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতা ভারডিনিউলা, ভূগোলা শক্ষা--.শ্রীউপেন্্রচ্দ্র চট্টোপাধ্যায় ৭৪:১৯ 
ঠাকুর - , ২৪৭ তেরা সেজোনোভা-_প্রীনঃ টা উর টি 
প্রার্থন৷ ( পদ্য ) চিনদু বিধবা ."" *** ১৬৬ মনুয্যস্যষ্টি__শ্ীজগদ্ধানন্দ রায় ৬৪৫, ৬৮৬ 
প্রার্থনা ( পদ্ভ )-_শ্রীসরল। দত্ত '*" *** ৫৩১ মরণজয়ী প্রেম ( গল্প )-_শ্রীকুমুদনাথ লাহিড়ী *** ৪৩৩ 
প্রীতি (পদ্ড )-_উ/বিজয়চন্্র মজুমদার, বি-এল, ... ১৫২ মা (গন্প)_শ্রীচার্চন্্র বন্দ্যোপাধ্যায়, বি.এ, *** ৩২৭ 
প্রেম ( পণ্ত )-__শ্রীদেবকুমার রায়চৌধুরী ৪৭৬ মার্কনরা ধর্থের সবার স্বরাজ্য লাভ করিয়াছিল রি 
, ফলরক্ষণ-__প্রীঅনাথবন্ধু সরকার :"' .১. ৬০৬ না__শ্রীরজনীকাস্ত গুহ, এম-এ, ' ১. ৩৬৬ 
বঙ্গসাহিত্যে বিস্তান--ডাক্তার সিরাত রায়, সুরোগীয় রাজার অত্যাচার_. -.. রি 
ডি-এস্‌সি, ৭২৪ যুরোপে পাপণি--ভীএতাক্ষর্ষার পাখা, 
বঙ্গীয় মুসলমানদিগের মাতৃভাষা কি ?__অধ্যাপক বি-এ, ব্যারিষ্টার ". ৮২ 
মৌলবী আবছুল ময়ীদ খা রি ৬৯৭ রাজনগর-_শ্রীধোগেন্ত্রনাথ গুপ্ত -... .. ২৮৩ 
বিজ্ঞানের ভবিম্তদ্ধানী-_শ্রীযোগেশচন্ত্র দত্ত: : ৫১৭,৫৩৬ রাজা দেবী সিংহ - হ্ 
বিদেশী চিনির সহিত প্রতিযোগিতা লক্ষমণসেনের পলায়ন বশ ষামাদ নে ৫১ 
-হীালিপ ঘাস ** ১,১৪৩ বি-এল, £৩৩ 


শ্রীকেধারনাথ দা *** "৪৪ লবকোট ও কুশাবতী-_্ীললিতমোহন ুখোপাধযার ৫২১ 


সূচীপত্র । 


পৃভা। বিবয়। ্। 


শিবার্জী$ সুন্দরী (পদ্য টি িরায ঘোষ, সংক্ষিপ্ত পমালোচনা-_ 

বি-এল,* . *:"" ১০৪ মুদ্রারাক্ষল *** ৫১১ ১১০১ ১৬৭, ২৭৬, ৩৪৮, 
শিল্প সমিতির প্রবন্ধাবলী _- **. *** ৩৪৪ ৪১১, ৪৭৬, ৫৩২, ৫৮৬, ৬৪৮, ৭১০ . 
স়পায়-__শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ... ২২১ স্বপ্ররাজযের গান ( কবিতা )- ্রীচারন্ বন্দ্যো-. 
সমসামরিক ভারত-_শ্রীধ রেন্দ্রনাথ চৌধুরী, ডা ৬৬ ১: বি-এ, ০ ১ ২৮০, 
সমস্তা_ ্রীরনীন্রনাথ ঠাকুর **, ১৫৬ স্য়ংবহ যন্ত্র--শ্রীযোগেশ্চন্্ রায় :.. ৬৯: 
সাময়িক প্রসঙ্গ_জ্যোতিরন্ত্রনাথ ঠাকুর ১ ৫৮৮ ইরা -* ৪৭৪ 
সিয়ার-উল-মুষ্তাখ্খরীন-_ শ্রীযছনাঁথ সরক্ষার, এম-এ, ২৬৩ হাতে হাতে ফল-_্রীপ্ভাতুমার খোপার, 
সিরাজ-সমাধি (পদ্ভ)-_ শ্রীটন্দুপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বি-এ, ( ব্যারিষ্টার ) -*, ১৮১ 
স্থপরি শব্দ দেশজ কি?_ শ্রীযোগেশচন্দ্র রায়, এম.এ, ৪৪৮ হারামণির অন্বেষণ (সমালোচনা)---্রীমহেশচন্দ্র ঘোষ ২৫৭ 
সূধ্যান্ত ( কবিতা! )-__প্রীঘ্বিজেন্্লাল রায়, এম-এ,... ৩২ হুঁকার জন্ম-_শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায় ২০ ৩৩৭ 





চিত্র সূচী। 


বিষয়। ৃষ্ঠা। বিষয়। পৃষ্ঠা। 
অস্তঃপুরিকা__শ্রীলালা ঈশ্বরী প্রসাদ ১৫৩২ খুদাবক্স খাঁ বাহাছুর ১. ৮ পি 
অমিতাভ বা! অমিতাষুষ বুদ্ধ -, ২৪ গলা্স রবার দেওয়া ফলরক্ষার বোতল ' .. ৬.ই, 
অষ্টাবক্র মুনি জনকরাজাকে আশীর্বাদ হরেন গোল্ড, স্মিথের কবর: _মিড্ল টেম্প্ল  £ 
মভাদেব বিশ্বনাথ ধুরদ্ধর ১৩৯ জাপানী নারীগণের তরবারা ক্রীড়া শিক্ষা ২০৩১৭ 
ইমাম আব্ছুল কাদির বাওয়াজীর ... ৪৭৫ জাপানী নারীগণকে চ৷ প্রস্তুত ও পারবেশন কথার 
ইলিনয় সার্করাষ্টিক সমিতি ১০, ৮". ২৭৮ প্রণালী শিক্ষাদান ৩১৭ 
উত্তর বঙ্গে প্রাপ্ত খোর্দিত প্রস্তর ফলক ৩৮৭, ৩৮৮ জাপানে প্রথম রঃ বগলের প্রতিষ্ঠাতা 
উড়িষ্যার গ্রাম্য-পাঠশালার ছাত্রবুন্দ ১০৪১২ জিন্জো নারুসে "* /... ৩১৬ 
উ্িষ্যায় টেকিতে ধানভানা  ... ১৬১ জিগন ফায়া উড. রী, রনী মনির ৮ ২৬৯ 
একজন শিক্ষিতা জাপানী মহিলা :.. *** ৩১৬ থব্সের একটি কবরের দেওয়ালে অস্কিত চিত্র ... ২২৯ 
এদ্ফুর মন্দির. .*. তত *,*. ২২৯ দেওয়ান বাহাদুর কে, কৃষ্ণস্বামী রাও তত ৫৩১ 
কার্ণাকের সুচ্যগ্র স্তস্তাবলী *" ১. ২২৯ দ্বিতীয় রাম্দেসের পিতা *, তত ২২৮ 
কৰি রামকুমার নন্দী, ০, .... ২৯৯. নবীনচন্দ্র সেন :.. *ত ৬২১ 
করুণা _লেনার্ডো ড| ভিন্দি ০. *** ৩৫৩  পত্রপৃষ্ঠে বহিঃকোধ ইত্যাদি তত ১১:৫১৪ 
৮ কানাইলাল দত্ত, ৪৭৬ পাঁশী রুত্তমজী, এম্-সি, আঙ্গ লিয়া, বা 8৭৫ 
কারাগারে শিশু কৃষ্ণ-_. নাথ গাহ্ুলী ৫৩৩ পুরীর মন্দির. : ৪১২ 
কুকি ৩৬  পেম্সিল্ভেনিয়ার দুইটি চিত্র. +.. ৬২৯, ৬২২, ৬২৩ 
কুকি পুরুষ ও হ্রীলোক .....৩৬ প্রাচীন থীবস্নগরস্থ একটি চিত্র ১. ২২৯ 
: কেমৃক্রিজ__ ফলরক্ষার “ইকনমি” বোতল ৭5০০ ৬১৩ 
মিং জনসনের. ওষধের দোকান, জনসন ও ফলরক্ষার 'লাইটুনিং বোতল ... “৬১১ 
টেলারের মুদ্ধির দোকান ... ৬০২ ফাগুসন্‌ কলেজ, পুণা | ১২ ৯৫ 
এক গির্জার অভ্যন্তর, হষ্টল্যা্ডের বাড়ী ... ৬০৩ বজ্রধর বুদ্ধ ৮০ রর রে ১ 
গ্রামের বিদ্তালয় ও আদালত, গ্রাম্য 0 বিচারপতি শঙ্কর নায়ার '*- ৬২৯ 
রাসায়নিক পরীক্ষাগার ... ৬০৪  বুদ্ধদেবের সংসার ত্যাগ-_-যোশিও কাৎস্থতা ... ১১৩ 


কবদিক্ন পত্রের ছাপাখানা,একটি নাপিতের লাকা ৬০৫ বেলজিয়ম রাজের নরমাংসভোজী সান্ত্রীগণের ই 
“থা-হোর” এর রক্ষিত শবের আধার ২২৮1 শিষ্ পঞ্চম ব্যীয় কন্তার দেহাবশেষ 


সুচীপত্র। 


খিধয়।. | পৃষ্ঠা । বিষয়। ' এস্টডা। 
্রহ্মদেশীয়! নারী-্ঘন্দির পথে ... - ২৬৮ শ্রীজে,সি, দাস ... ১. ৮8৪৭8 
ব্রাহছটন- . শ্রীপুলিনবিহ্বারী দাস ০৪4 8 
সমু, তট, রয়্যাল হাতত ওক্ড ভিন শ্রীবারীন্দ্রকুমার ঘোষ ১৬ ... ১০৮ 
উদ্ভান ৪৮৮ শ্রীমনোরঞ্ন গুহ ঠাকুরতা 5 ১. ৬২১ 
ঝড়ের সময় সমু তা রেলওয়ে, পিয়ার, : ৪৮৯ শ্রীষহুনাথ সরকার .. .. ৪৭৪ 
' ভুবনেশ্বরের প্রধান মন্দির - *** ১৬* শ্রীযুক্ত আব্দুল হালিম গজ্নৰী ... ১... ২৯৫ 
ভূবনেশ্থরে বিন্দু সাগর 'ত "১৬১ শ্রীযুক্ত কষ্ণকুমার মিত্র দু ১১. ৪৭৭ 
ভুবনেশ্বরে বৈতাল দেউল | ১৬* শ্রীযুক্ত ডাক্তার রাসবিহারী ঘোষ ... ,. , ৫৩১ 
ভোগ্রাজ। ও ুত্তলিকা- শ্রীন্রেজনাধাঙগুণী ৪১৩ শ্রীযুক্ত বালগঙ্গাধর টিলক দে ধন 
মহাভারত লিখন-__ব্যাস বক্তা, গণেশ লেখক-__ শ্রীশচীন্দ প্রসাদ বন্ধু রঃ ১.১. ৫৮৮ 
্রন্থুরে নাথ গাঙ্গুণী -** ... ৫৯৩  শ্রীশাস্তিপদ গুপ্ত ... রা .... ৬৭৪ 
মিড্‌ল্‌ টেম্পল গলি "৯৪ শ্রীসুবোধচন্দ্র মল্লিক ৫ ১ ১৫৮৮ 
মিডল (টেম্প্র-_ফৌঁন্টেন্‌ কোর্ট $ ১৯৪ সতী- হনন্দলাঁল বন্গু রী .... ৯০০] 
যাজপুরে 'বরাহাবতার "১" "১৬০ সত্যেন্্রনাথ বনস্থ ... সু ৮ পত 
যাজপুরের সপ্তমাতৃকা মন্দির :.. -”* ৪১২ সাধু কবির রি রি ..০:/০২৫ 
যাজপুরের সভান্তস্ত ৪১২ সি, কে, থাম্বি নাযুছু ৫ ১... ৪৭৫ 
হেই রবার লন খ্ানার গন্য হাত কাটা ও পা কাটা সিদ্ধ করিবার আগে বোতলে ফল রাখ। ১, ৬১০ 
"- কয়েক জনের ছবি পু ৪০৮,৪০৯ সোরাবজী সাপুরজী ১... ৪৭৫ 
"টাও বাহাদুর আর্‌, এন্‌, লি "৫৩১ শ্ফিংস এবং |মসরের একটি পিরামিড, ১১১. ২২৮ 
রাজনগরের একুশ রত্ধ মঠ ্ ... ২৭৯ স্বর্গীয় অনারেবল গুরুপ্রসা্ সেন .. ... ৩৭ 
রাজ। হ্লামমোহছন রায় ** ১. ২৯৭ স্বর্গার মন্মথনাথ ভট্টাচার্য্য রে ১১৫৮৩ 
রাম মুত্তি নায়ডু ... র্‌ .... ৬২১ স্বর্গীয় শশধর হালদার চা ১... ৪৭৪ 
লক্ষণ সেনের পলায়ন কলঙ্ক এ ....৫৩৪ হাবার্ট স্পেন্সারের হস্তলিপি টড ০8৪৯১ 
লল্পরে ২য় জামূসেগের মৃত্তি .. ২২৮ হিন্দু বিধবা! আশ্রম, পুপা রর .... ৯৫ 
শিবাজী ও মুসলমান বন্দিনী__শ্রীমহাদের বিশ্বনাথ গান্ধারী__শ্রীনন্দলাঁল বন্ধু 7৪৮ ১০৬৪৯ 
ধুরন্ধর রি ৫৭ নাড়িকাযন্ত্র পাতে ১৪ +*১ ৬৯১ 
শিক্ষিত জাপানী মহিলাদের নিন পরিচ্ছদ ... ৩১৬ জলখড়ী 3 * ৬৯২ 
শ্রীমবনীমোহছন ঘোষ ....:8৭8  স্বয়ংৰহ ঘটাচক্র ... রঃ *** 
শ্ীনরবিন্দ ঘোষ ৯ ০ ১১১১০৮  স্বয়ংবহ নরযন্ত্র 25 ৪ ১০৬৯৩ 
শ্রীঅশ্বিনীকুমার দত্ত ১৫৮৮ ংবহু জলঘড়ী ... পু ** ৬৯৪ 
শীআব্দুল্ল। অল্মামুন্‌ নী - ... ১০৯ স্থ়ংবহ *** *** ৬৯৫, ৬৯৬ 
শ্রীখুবীরাম বস্থ ... ৪ ... ২৩২ আবর্তচক্র ০০, 5 ১১ 





লেখকগণ ও তাহাদের রচনার বর্ণানুক্রমিক সূচীপত্র । 


প্রীঅক্ষয়কুমার মৈত্রেয়, বি, এল, অধ্যাপক মৌলবী আবুল ময়ীদ খা 
উত্তর বঙ্গের পুরাতত্ব সংগ্রহ বঙ্গীয় মুসলমানদিগের মাতৃভাষা! কি? 
একডাল৷ দুর্গ প্রীঅনাথবন্ধু সরকার 
পাওুয়ার কীর্তি চিহ্ন জাপানে ভারতীয় ছাত্রের কত ব্যয় হয়? 
_ জঙ্গুণসেনের পলায়ন কলঙ্ক ফল রক্ষণ 
তক শ্রীঅচ্যুতানন্দ সরস্বতী শ্রীঅবিনাশচন্ত্র দাস 
আভিজাং়া,... অত শক্তি 


শী গুপ্ত 
সী,বাঙ্গাঙ্গীর কথা 
(হ্বর্গীয় $ল গুরুপ্রসাদ সেন ) 
শ্রীঅমৃতলাল গুপ্ত 
ভক্ত ও কবি 
 শ্রীআনওয়াঁর আলী 
প্রতিবা 
শ্রীইন্দুপ্রকাশ বন্দ্যোপাধ্যার 
ওঁপন্তাসিক সাহিত্যে নবরীতি 
সিরাজ সমাধি ( পস্ত ) 
শ্রীইন্দূমাধব মল্লিক, এম, এ, বি, এল, এম, ডি, 
ব্রিটিশ মিউজিয়ম ও মিশরের পুরাতত্ব 
* শ্রীউপেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায় 
পুণ। 
(গোল শিক্ষা 
শ্রীকাঁশপদ্ দাস 
বিদ্বেশী চিনির সহিত প্রতিষোগিত। 
শ্রীকালিপ্ বন্ু 
গোয়ালিয়রে জমী ও গ্রাম 
শ্রীকালীশঙ্কর সেন 
অশরীরীর আবির্ভাব 
শ্রীকুমুদনাথ লাহিড়ী 
মরণজয়ী প্রেম ( গল্প ) 
শ্রীকুমুদ রঞ্জন মল্লিক, বি-এ, 
ধুপ (কবিতা ) 
শ্রীক্ধাদার নাথ দাস 
বিদেশী চিনির সহিত প্রতিযোগিতা! 
চন্দ্র 
কঃ পন্থাঃ 
শ্রীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বি, এ, 
উত্তিদের দৃষ্টিশক্তি 
ওস্তাদ রামমুত্তি 
গণেশ ও বেদব্যাস ( চিন্র-পরিচন্ন ) 
মা(গল) 
স্বপ্ররাজ্যের গান ( কবিতা ) 
ইত্যাদি 


সীজগদানন্দ রায় 
আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহাশয়ের গবেষণা 
বৈদ্ঞালি ক সারসংগ্রহ 


সূচীপত্র । 


শ্রীজ্ঞানেনস্্রমোহন দাস 
প্রবাসী বাঙ্গালীর কথা 
[শ্রীযুক্ত বেণীষাধব মুখোপাধ্যায় ) 
শ্রীজ্যেতিরিন্ত্রনাথ ঠাকুর 
কষ ধর্ম 
প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যত৷ 
বুদ্ধ সমাজসংস্কারক না৷ মুক্তিপ্রচারক ? 
বৈদিক ধর্ম 
বৌদ্ধ ধর্ম 
ব্রাঙ্গণ্য ধর্ম 
ভারতের রাষ্ট্রীয় মহাসভা! 
সমসামরিক ভারত 
শ্রীদেবকূষার রায় চৌধুরী 
অতুল ( পদ্ঠ ) 
আলো (পন্ড) 
জ্যোৎ্সার” 
দেবদূত ( পদ্ভ-নাটক ) 
প্রেম (পগ্ঘ) 
শ্রীত্ষিজদাস দত্ত 
পাট বা নালিত! 
শ্রীছিজেন্দ্রনাথ ঠাকুর 
অজ্ঞতা স্বীকার 
আগে আত্মশাসন পরে রাজ্যশাসন 
চক্ষু পদার্থট! কি ? 
দেখিয়া.শিখিব কি ঠেকিয়া শিখিব ? 
ধর্মের বলরুতা 
ভারতে বৌদ্ধ প্রভাবের শক্তি 
শ্রীদ্িজেন্্রলাল রায়, এম, এ, 
কবি ( কবিতা ) 
হুর্য্যাস্ত (কবিতা ) 
শ্রীনগিনীকাস্ত ভট্টশালী 
কেছার রায় ( পঞ্চ ) 
শ্রীনিরুপমচন্্র গুহ ঠাকুরত! 
কাগজ 
শ্রীপদ্মনাথ দ্েবশশ্মা 
কৰি রামকুমার নন্দী 
শ্রীপ্রফুল্লচন্দ্র রায়, ডি, এস, সি, 
বঙ্গসাহিত্যে বিজ্ঞান 
শ্রীপ্রভাতকুমার মুখোপাধ্যায়, বি, এ, বারিষ্টার 
ক্াইটন 


সুরোপে পদার্পণ 

হাতে হাতে ফল (গন্প) 
প্রমানন দাস 
পেনসিলভেনিয়! প্রবাসীর পত্র 


-ন্প ০. 


প্বিজরচ্ ১৯১ [ৰ্‌..এল 
, কৰি দ্বিজেন্দ্রলাল 
ক্ষবি -সম্ভাষণ : পদ্ধ ) 
কাব্য বঙ্গদেশের বিশেষত্ব 
জাগরণ ( পদ্দ্য ) 
 ছঃখ (পদ্য ) 
নির্বাণ ( পদ্য ) 
স্থরজাহান ( সমালোচন! ) 
শ্রীতি ( পদ্য ) 
বিবাহ বৈচিত্র্য 
শ্রীবিধুশেখর ভট্টাচার্য শান্ত 
বৈদিক শারদোৎসব 
বৌদ্ধধর্মের বিশ্বপ্রেষ 
. ্রীবীরেশ্বদ গলোপাধ্যার 
নিয়াওুঁতে ফাক়াপোয়ে 
শ্রীবীরেশ্বর গোস্বামী 
কৰিবর নবীসচন্ ধান 
' জীব্রজন্ুন্দর স।ম্যাল: 
উত্তরবঙ্গ 


জাপানে স্ত্রীশিক্ষা 
জাপানের নারী সমাজ 
শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায় 
ভূত নামানো 
হকার জন্মকথ। 
শ্রীমহান্মধ হাফিজল হোসেন 
ইবনে বতুতার ভারত ভ্রমণ 
ঘোষ 
উপনিষদের উপদ্ধেশ 
ভারতীয় ব্রহ্মবা্ 
হারামণির অন্বেষণ 


সূচীপত্র । 


শ্রীরজনীকাস্ত গুহ, এম, এ 

আগে আত্মশাসন পরে রাজ্যশাসন 

ধর্সাধন বা চরিত্রের উন্নতি-সম্পাদন 
_ মার্কিনরা র্শের দ্বারা স্বরাজ্য লাভ করিয়াছিল কি না 
শরবীন্দ্রনাথ ঠাকুর 

গোরা ( উপন্যাস ) 

নবযুগের উৎসব 

পর্ব ও পশ্চিম, 


সমস্ত 
শ্রীরমনীমোহন ঘোষ বি, এল, 

শিবাজী ও ুন্দরী 
শ্রীরামপ্রাণ গুপ্ত 

ভারতীয় ইতিহাস প্রসঙ্গ 
শ্রীলজ্জাবতী বস্থ 

উপেক্ষিত 


ভ্ীললিতমোহন মুখোপাধ্যার 
লবকোট ও কুশাৰতী 
শ্রীশীতলচন্ত্র চক্রবত্তী, এম, এ, 
অন্ভুত শরীর সাধন 
শ্রীসখারাম গণেশ দেউস্কর 
ধ্ঁতিহাসিক প্রশ্ন 
বৌদ্ধযুগ ও ভাস্করা চাধ্য 
সন্ত নিহাল সিংহ 
আমেরিকার গ্রামে উন্নতির পরাকাষ্ঠা 
সম্পাদক 


চিত্রপরিচয় 

বিবিধ প্রসঙ্গ 

সাময়িক গ্রসঙ্গ ইত্যা্ছ 
শ্রীসরল। দত্ত . 

প্রার্থনা ( কৰিত। ) 
জিরারলাম হা ৰি, এ» 


হান (পচ 
বিনা 
প্রবাসীর পত্র 


শ্রীহেমলত। সরকার 
নেপালে বৌদ্ধ ধর 





করুণা । 
লেনাডে ডাভিম্গিি কুক অঙ্কিত ঈশার চিত্র হঈতে। 


86) ৭78 8-11৭7-19161 উক্ত (956৮ 1ানিত 





“ সত্যম্‌ শিবম্‌ স্বন্দরম্‌।” 





? ৭৭ম সংখ্যা । 


০০০০০ 


“ নায়মাত্মা বলহীনেন লভ্যঃ |” 
৮ম ভাগ । ] কার্তিক, ১৩১৫। 
গোরা । আননময়ী তাহার অবলুহ্ঠিত মাথায় ছই হাত বুলাইয়া 
৩৩ কহিলেন, *বিনয় 1” 


বিনয় তখনি আন্দীমনীর বাড়ীর দিকে চলিল। লঞ্জানর 
বেদনায় মিশিয়া মনের মধ্যে ভারি একটা! পীড়ন চলিতেছিল। 
এতক্ষণ কেন সে মার কাছে যায় নাই ! কি ভূলই করিয়া 
ছিল! সে মনে করিয়াছিল তাহাকে ললিতার বিশেষ 
প্রয়োজন আছে! সব প্রয়োজন অতিক্রম করিয়া সে যে 
কলিকাতায় আসিয়াই আনন্দময়ীর কাছে ছুটিয়৷ যায় নাই 
সেজন্ত ঈশ্বর তাহাকে উপযুক্ত শাস্তিই দিয়াছেন! অবশেষে 
আজ ললিতার মুখ হইতে এমন প্রশ্ন শুনিতে হইল “গৌর 
বাবুর মার কাছে একবার যাবেন না?” কোনো এক 


মুহূর্েও এমন বিভ্রম ঘটিতে পারে যখন গৌর বাবুর মার. 


কথা বিনয়ের চেয়ে ললিতার মনে বড় হুইয়! উঠে! ললিতা 
তাহাকে গৌর বাবুর মা! বলিয়! জানে মাত্র কিন্তু বিনয়ের 
কাছে তিনি যে জগতের সকল দায়ের একটি মাত্র প্রত্যক্ষ 
গ্রত্মা। 

তান আননময়ী সন্ত জান সারিয়! ঘরের মেঝের আসন 
পাঁতিয়া স্থিয় হুইয়! বসিয়াছিলেন )--বোধ" করি বা মনে 
মনে জপ করিতেছিলেন। বিনয় তাড়াতাড়ি তাহার পারের 
কাছে লুটাইয়া' পড়ি কহিল-_প্মা।» 


মার মত এমন কণ্ঠস্বর কার আছে! সেই কণ্ম্বরেই, 
বিনয়ের সমস্ত শরীরে যেন করুণার স্পর্শ বহিয়া গেল। সে 
অশ্রজল কষ্টে রোধ করিয়া মৃছুকঠে কহিল, “মা, আমার 
দেরি হয়ে গেছে !” 

আনন্দময়ী কহিলেন, “সব কথা শুনেছি বিনয় !” 

বিনয় চকিত হুইয়! উঠিয়া কহিল, "সব কথাই গুনেছ 1” 

গোরা হাজত হইতেই তাহাকে পত্র লিখিয়। উকিল 
বাবুর হাত দিয়া পাঠাইয়াছিল। সে যে জেলে যাইবে 
সেকথ৷ সে নিশ্চয় অনুমান করিয়াছিল । 

পত্রের শেষে ছিল-_“কারাবাসে তোমার গোরার লেশ- 
মাত্র ক্ষতি করিতে পারিবে না। কিন্তু তুমি একটুও কষ্ট 
পাইলে চলিবে না। তোমার হুঃখই আমার পণ, আমাকে 
আর কোনে! ঘণড ম্যাজিষ্রেটের দিবার সাধ্য নাই। একা 
তোমার ছেলের কথ! ভাঁবিও-না মা, আরো অনেক মায়ের 
ছেলে বিনা দোষে জেল খাটিক্না থাকে, একবার তাহাদের 
কষ্টের সমান ক্ষেত্রে দীড়াইবার ইচ্ছা হইয়াছে; এই ইচ্ছা, 
এবার যদি পুর্ণ হয় তুমি আমার জন্য ক্ষোভ করিও 1০০৮ .. 

পমা। তোমার মনে আছে কি না জানি না, সেবার * 


ঘর ৩০৯ 


পাপন ১২৭ কস ৪ শ৯৪০৭৫৯৯৮৪৯১০৯ চিক নু 


রি 


ছর্ভিক্ষে বছরে আমার. রাশ্তার ধারের ঘরের. টেবিলে 
আমার টাকার থলিটা রাখিয়! আমি পাঁচ মিনিটের জন্য 
অন্ত ঘরে গিয়াছিলাম। ফিরিয়া আসিয়া! দেখি থলিটা 
চুরি গিয়াছে । থলিতে আমার স্কলারশিপের জমানো 
পঁচাশি টাকা ছিল; মনে সংকল্প করিয়াছিলাম আরে! 
কিছু টাকা জমিলে তোমার পা ধোবার জলের জন্ত একটি 
রূপার ঘটি তৈরি করাইয়া দিব। টাকা! চুরি গেলে পর 
যখন চোরের প্রতি বার্থ রাগে জলিয়! মরিতেছিলাম তখন 
ঈশ্বর আমার মনে হঠাৎ একটা স্বুদ্ধি দিলেন) আমি 
মনে মনে কহিলাম, যে ব্যক্তি আমার টাকা লইয়াছে আজ 
ছর্ভিক্ষের দিনে তাহাকেই আমি সে টাকা দাঁন করিলাম। 
যেমনি বা অমনি আমার মনের নিক্ষল ক্ষোভ সমস্ত শাস্ত 
হইয়া গেল। আজ আমার মনকে আমি তেমনি করিয়া 
বলাইয়াছি যে, রি ইচ্ছা করিয়াই জেলে যাইতেছি। 
আমার মনে ঝেঁ্পো কষ্ট নাই, কাহারো! উপরে রাগ নাই। 
জেলে আমি আতিথা লইতে চলিলাম। সেখানে আহার 
বিহারের কষ্ট আছে-_কিস্তু এবারে ভ্রমণের সময় নান! ঘরে 
আতিথ্য লইয়াছি; সে সকল জায়গাতে ত নিজের অভ্যাস 
ও আবশ্টকমত আরাম পাই নাই। ইচ্ছা করিয়া যাহা! 
গ্রহণ করি সে কষ্ট তকষ্টই নয়; জেলের আশ্রয় আজ 
আমি ইচ্ছা করিয়াই গ্রহণ করিব; যতদিন আমি জেলে 
থাকিব একদিনও কেহ আমাকে জোর করিয়া সেখানে 
রাখিবে না ইহা তুমি নিশ্চয় জানিও। 

পৃথিবীতে যখন আমরা ঘরে বসিয়৷ অনায়াসেই আহার 
বিহার করিতেছিলাম, বাহিরের আকাশ এবং আলোকে 
অবাধ সঞ্চরণের অধিকার যে কত বড় প্রকাণ্ড অধিকার 
তাহা অভ্যাসবশতঃ অনুভবমাত্র করিতে পারিতেছিলাম না 
সেই মুহূর্তেই পৃথিবীর বহুতর মান্থষই দোষে এবং বিনা 
দোষে ঈশ্বরদত্ত বিশ্বের অধিকার হইতে বঞ্চিত হুইয়া যে 
বন্ধন এবং অপমান ভোগ করিতেছিল আজ পর্য্স্ত তাহাদের 
কথ৷ ভাবি নাই, তাহাদের সঙ্গে কোনে সন্বন্ধই রাখি 
নাই--এবার আমি তাহাদের সমান দাগী হইয়া বাহির 
হইতে চাই ; পৃথিবীর অধিকাংশ কৃত্রিম ভাল-মানুষ যাহারা 
তত্ুলোক সাজিয়! বসিয়া আছে তাহাদের দলে ভিড়িয়া 
আমি সম্মান বীচাইয়! চলিতে চাই না। 


প্রবাসী | 


[পম ভাগ। 


বা এবার পৃথিবীর সং সঙ্গে বু পরিচর হইয়া আমার অনেক 
শিক্ষা হইয়াছে। ঈশ্বর জানেন পৃথিবীতে যাছাগ! বিচারের 
ভার লইয়াছে তাহারাই অধিকাংশ ফুপাপাত্র। যাহার! 
দণ্ড পায় না দণ্ড দেয়, তাহাদেরই পাপের শাস্তি জেলের 
কয়েদির ভোগ করিতেছে; অপরাধ গাঁড়! তুলিতেছে 
অনেকে মিলিয়া, প্রায়শ্চিত্ত করিতেছে ইহারাই। যাহারা 
জেলের বাহিরে আরামে আছে সম্মানে আছে তাহার্দের 
পাপের ক্ষয় কবে কোথায় কেমন করিয়। হইবে তাহ। জানি 
না। আমি সেই আরাম ও সন্মানকে ধিক্কার দিয়া মানুষের 
কলঙ্কের দাগ বুকে চিহিমত করিয়া বাহির হইব, মা তুমি 
আমাকে আশীর্বাদ কর, তুমি চোখের জল ফেলিও না। 
ভূগু-পদাঘাতের চিন প্রীকৃষ্ণ চিরদিন বক্ষে ধারণ ককি্রা-- 
ছেন) জগতে ওদ্ধত্য যেখানে ষত অন্যায় আঘাত করি:তছে 
ভগবানের বুকের সেই চিহ্নকেই গাঢ়তর করিতেছে । সেই 
চিহ্ন ষর্দি তার অলঙ্কার হয় তবে আমার ভাবনা! কি, 
তোমারই ব1 ছুঃখ কিসের ?”__- 

এই চিঠি পাইয়৷ আনন্দময়া মহিমকে গোরার কাছে 
পাঠাইবার চেষ্টা করিয়াছিলেন। মহিম বলিল, আপিল্‌ 
আছে, সাহেব কোনোমতেই ছুটি দিবে না। বলিয়া! গোরার 
অবিবেচনা ও ওদ্ধত্য লয় তাহাকে যথেষ্ট গালি দিতে 
লাগিল, কহিল, উহার সম্পর্কে কোন্দিন আমার স্থদ্ধ 
চাকরিটি যাইবে। আনন্দময়ী কৃষ্চদয়ালকে এসম্বন্ধে কোনো! 
কথ! বল! অনাবশ্তক বোধ করিলেন। গোর! সমন্ধে 
স্বামীর প্রতি তাহার একটি মর্শীস্তিক অভিমান ছিল ;-_ 
তিনি জানিতেন, কৃষ্তদয়াল গোরাকে হৃদয়ের মধ্যে পুত্রের 
স্থান দেন নাই). এমন কি, গোর! সম্বন্ধে তাহার অন্তঃ- 
করণে একটা বিরুদ্ধ ভাব ছিল। গোরা আননামন্বীয় 
দাম্পত্য সন্বন্ধকে বিদ্ধ্যাচলের মত বিতক্ত করিয়!- মাঝখানে 
দাড়াইয়াছিল। তাহার একগারে অতি সতক শুদ্ধাচার 
লইয়৷ কৃষ্ণদরাল একা, এবং তাহার 'অন্তপারে তাহার 
ম্নেচ্ছ গোরাকে লইয়া! একাকিনী আননাদয়ী | গোরার 
জীবনের ইতিহাস পৃথিবীতে বে ছুজন জানে দ'হাদের 
মাঝখানে যাতায়াতের পথ যেন বন্ধ হইয়া! গিয়াছে। 
এই সকল কারণে সংসারে গোরার প্রতি আনন্দময়ীর 
স্নেহ নিতান্তই তাহার একলার ধন ছিল। .“এই পরিবারে 


পম সংখ্যা। ] 


শাদা সিরা সি সি 


গ্োরার অনবিকারে অবস্থানকে তিনি সবদিক দা হত 
হাকা করিয়া রাখা .সম্ভব তাহার চেষ্টা করিতেন। পাছে 
কেহ বলে, তোমার গোরা হইতে এই ঘটিল, তোমার 
গোরার জগ্গ এই কথ! শুনিতে হইল, অথবা তোমার গোরা 
আমাদের 'এই লোকসান করিয়া দিল, আনন্দমরীর এই এক 
নিয়ত ভাবনা ছিল। গোরার সমস্ত দায় যে তীহারই ! 
আবার তাঁহার গোরাও ত সামান্ ছ্রস্ত গোরা নয়! 
যেখানে সে থাকে সেখানে তাহার অস্তিত্ব গোপন করিয়া 
রাখা ত সহজ ব্যাপার নহে। এই তীহার কোলের ক্ষ্যাপা! 
গোরাকে এই বিরুদ্ধ পরিবারের মাঝখানে এতদিন দিন- 
রাত্রি তিনি সামলাইয়া এতবড় করিয়া তুলিয়াছেন ;-- 
অনেক কথা শুনিয়াছেন যাহার কোনো জবাব দেন নাই, 
অনেক ছুঃখ সহিয়াছেন যাহার 'অংশ আর কাহাকেও দিতে 
পারেন নাঈ। . 

আনন্দময়ী চুপ করিয়া জাঁলনার কাছে বসিয়া রহি- 
লেন ;-_দেখিলেন, কষ্ণদয়াল প্রা্ঃক্নান সারিয়া ললাটে 
বান্নতে বক্ষে গঙ্গামৃত্তিকার ছাপ লাগাইয়া মন্ত্র উচ্চারণ 
করিতে করিতে বাড়িতে প্রবেশ করিলেন, তাঁহার কাছে 
আনন্দময়ী যাইতে পারিলেন না। নিষেধ, নিষেধ, নিষেধ, 
সর্বত্রই নিষেধ । অবশেষে নিঃশ্বাস ফেলিয়া আনন্দময় উঠিয়া 
মহিমের ঘরে গেলেন। মহিম তখন মেঝের উপর বসিয়া 
খবরের কাগজ পড়িতেছিলেন, এবং তাঁহার ভূত্য ্নানের 
পূর্ব তাহার গায়ে তেল মালিশ করিয়া দিতেছিল। 
আনন্দময়ী তাহাকে কহিলেন, প্মহিম, তুমি আমার সঙ্গে 
একজন লোক দাঁও, আমি যাই গোরার কি হল দেখে 
আসি। সে জেলে যাবে বলে মন ্টির করে বসে আছে; 
বদি তার জেল হয় আমি কি তার আগে তাকে একবার 
দেখে আস্তে পারব না 1” 

মহিমের বাহিরের বাবহার যেমনি হউক, গোরার প্রতি 
তাহার একগ্রকারের স্সেহ ছিল। তিনি মুখে গর্জন করিয়! 
গেঞ্জেন নে, প্যাক্‌. লক্ষীছাড়া জেলই যাক্‌-_-এতদিন 
যাক 2:/ এই আশ্চর্য” এই বণিয়া পরক্ষণেই তাহাদের 
অগিত পরাণ ঘোষালকে ডাকিয়া তাহার" হার্তে উকিল 
খরচা কিছু টাক! দিয়া তখনি ভাহাকে রওনা! করিয়া 
দিন. এবং ব্জাপিসে গি়! সাহেবের কাছে ছুটি যদি পান 


পর না ৯০৮০৭৭৮ শা চক নে? সস দি 


চা 
তা স৯পবী সর প্টিতল রণ 


এবং বৌ ধরি স্মতি দেন তবে .মিজেও নেখানে' বাটন 
স্থির করিলেন! 

আনন্দমন্ীও জানিতেন, মহিম গোরার বত ছু না 
করিয়া! কখনে! থাকিতে পারিবেন না। মহিম যথা-সম্ভব 
ব্যবস্থ! করিয়াছেন গুনিয়া তিনি নিজের ঘরে ফিরিয়া 
আসিলেন। তিনি স্পষ্টই জানিতেন গোর! যেখানে আছে 
সেই অপরিচিত স্থানে এই সঙ্কটের সময় লোকের কৌতুক 
কৌতৃহল ও আলোচনার মুখে তাহাকে সঙ্গে করিয়া লইয়া 
যাইবে এ পরিবারে এমন কেহই নাই। তিনি চোখের 
দৃষ্টিতে নিঃশব্দ বেদনার ছায়! লইয়া ঠোঁটের উপর ঠোঁট 
চাপিয়া চুপ করিয়। রহিলেন। লছমনিয়! যখন হাউ হাউ 
করিয়া কাদিতে লাগিল তাহাকে তিরস্কার করিয়া” অন্তাঘরে ' 
পাঠাইয়া দ্িলেন। সমস্ত উদ্বেগ নিস্তন্ভাবে পরিপাক 
করাই তাহার চিরদিনের অভ্যাস। স্ুখু ৬ ছুঃখ উভয়কেই 
তিনি শাস্তভাবেই গ্রহণ করিতেন, তাহার "হৃদয়ের আক্ষেপ, 
কেবল অন্তর্যামীরই গোচর ছিল। 

বিনয় যে আনন্দময়ীকে কি বলিবে তাহ! রর 
পাইল না। কিন্তু আনন্দময়ী কাহারে! সাস্বনাবাক্যের 
কোনো অপেক্ষা রাখিতেন না)-_তীহার যে ছুঃখের 
কোনো প্রতিকার নাই সে ছুঃখ লইয়া অন্যলোকে তাহার 
সঙ্গে আলোচন! করিতে আসিলে তাহার প্ররূতি সম্কুচিত 
হইয়া উঠিত। তিনি আর কোনো কথা উঠিতে না দিয়া 
বিনয়কে কহিলেন, “বিচ, এখনো তোমার শ্নান হয়নি 
দেখ্ছি__যাও, শীঘ্র নেয়ে এস গে-অনেক বেল হয়ে 
গেছে 1” 

বিনয় দ্নান. করিয়া আসিয়া খন আহার করিতে বসিল 
তখন বিনয়ের পাশে গোরার স্থান শূন্য দেখিয়া আনন্দময়ীর 
বুকের মধ্যে হাহাকার উঠিল ;-_-গোরাকে আজ জেলের 
অন্ন খাইতে হইতেছে, সে অন্ন নির্মমমশাসন্রে ত্বারা কটু, 
মায়ের সেবার দ্বার! মধুর নহে, এই কথা মনে করিয়া 
আননমদনীকেও কোনে! ছুতা করিয়া একবার উঠিয়া 
যাইতে হইল। 


ভাবিয়া 


৩৪ 


বাড়ি আসিয়। অসময়ে ললিতাকে দেখিয়াই পত্লৈ্গ-্রাবু_ 


_ বুঝিতে পারিলেন তাঁহার এই উদ্দাম হেরেটি অভূতপূর্ব ' 


৩৫৬. , 
'একটা কিছু কাণ্ড বাধাইয়াছে। জিজ্ঞান্থ দৃষ্টিতে তিনি 
তাহা'র মুখের দিকে চাহিতেই সে বলিয়া! উঠিল, “বাবা, 
আমি চট এসেছি । কোনে! মতেই থাকৃতে পারলুম ন1।” 
পরেশ বাবু জিজ্ঞাসা করিলেন, “কেন কি হয়েছে ?” 
ললিতা কহিল-__“গোৌর বাবুকে ম্যাজিষ্টেট জেলে দিয়েচে ।” 
গৌর ইহার মধ কোথা হইতে আসিল কি হুইল পরেশ 
কিছুই বুঝিতে পারিলেন না । ললিতার কাছে সমস্ত বৃত্তান্ত 
শুনিয়া কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। তৎক্ষণাৎ গোরার 
মার কথা মনে করিয়! তাঁহার হৃদয় বাথিত হইয়া উঠিল। 
তিনি মনে ভাবিতে লাগিলেন, একজন লোঁককে জেলে 
পাঠাইয়াংকতকগুলি নিরপরাধ লোককে যে কিরূপ নিষ্ঠুর 
ও দেওয়া হয় সে কথা যদি বিচারক অন্তঃকরণের মধ্যে 
অনুভব করিতে পাঁরিতেন তবে মানুষকে জেলে পাঠানো 
এত সহজ অভ্যস্ত কাঁজের মত কখনই হইতে পারিত না। 
একজন চোরকে বে দণ্ড দেওয়া গোরাকেও সেই দণ্ড 
দেওয়া ম্যািষ্রেটের পক্ষে যে সমান অনায়াসসাধ্য হইয়াছে 
*এরপ বর্বরতা! নিতাস্তই ধর্মবুদ্ধির অদাড়তা বশত সম্ভবপর 
হইতে পারিয়াছে। মানুষের প্রতি মানুষের দৌরাত্ম্য 
জগতের অন্য সমস্ত হিংঅ্রতার চেয়ে যে কত ভয়ানক, 
তাহার পশ্চাতে সমাজের শক্তি রাজার শক্তি দলবদ্ধ হটয়া 
ঈাড়াইয়৷ তাহাকে যে কিরূপ প্রচণ্ড প্রকাণ্ড করিয়া তুলি- 
য়ছে গোরার কারাদণ্ডের কথা শুনিয়া তাহা তাহার চোখের 
সন্মুথে প্রতাক্ষ হইয়া উঠিল । 
পরেশ বাবুকে এইরূপ চুপ করিয়া ভাবিতে দেখিয়া 
ললিত! উৎসাহিত হইয়া বলিয়া উঠিল-_-“আচ্ছা, বাবা, এ 
ভয়ানক অন্যায় নয় ?” 
পরেশ বাবু তাহার স্বাভাবিক শাস্তস্বরে কহিলেন__ 
শগৌর যে কতখানি কি করেচে সেত আমরা ঠিক জানিনে ) 
তবে এ কথা “নিশ্চয় বল্তে পারি গৌর তার কর্তব্যবুদ্ধির 
প্রবলতার বৌকে হয়ত হঠাৎ আপনার অধিকারের সীমা 
লঙ্ঘন করতে পারে কিন্তু ইংরেজি ভাষায় যাকে ক্রাইম্‌ 
বলে তা যে গোরার পক্ষে একেবারেই প্রক্কৃতিবিরুদ্ধ তাতে 
আমার মনে লেশমাত্র সন্দেহ নাই। কিন্তু কি করবে 
'মাষ্তকালের স্ারবুদ্ধি এখনো সে. পরিমাণে বিবেক লাত 


ব্ূরেনি। এখনো! অপরাধের যে দুওু, ক্রটিরও সেই, 


প্রধাসা। | 


বাড | 


লসর 


হও) উই নে জেলের রদ হানি দত হর! 


এরকম যে সম্ভব হয়েচে, কোনো একজন 'মানুকৈ সে 
অন্য দোষ দেওয়া যায় না। সমস্ত মাঁচুষের পাপ এজন্ 
দ্বায়ী।” 

হঠাৎ এই প্রসঙ্গ বন্ধ করিয়া পরেশ বাবু জিজ্ঞাসা করিরা 
উঠিলেন, "তুমি কার সঙ্গে এলে ?” 

ললিতা বিশেষ একটু জোর করিয়া যেন খাড়া হইয়া 
কহিল, *বিনয় বাবুর সঙ্গে ।” 

বাহিরে যতই জোর দেখাক্‌ তাহার ভিতরে দর্ববলত। 
ছিল। বিনয় বাবুর সঙ্গে আসিয়াছে এ কথাটা" ললিতা 
বেশ সহজে বলিতে পারিল না_-কোপা হঈতে একটু লজ্জা 
আসিয়া পড়িল এবং সে লজ্জা মুখের ভাবে বাহির হইয়া 
পড়িতেছে মনে করিয়া তাহার লজ্জা আরো বাড়িয়া 
উঠিল। ূ 

পরেশ বাৰু এই খামখেয়ালি দুর্জয় মেয়েটিকে তাহার 
অন্তান্ত সকল সন্তানের চেয়ে একটু বিশেষ স্নেহই করিতেন । 
ইহার ব্যবহার অন্তের কাছে নিন্দনীয় ছিল বলিয়া 
ললিতার আচরণের মধ্যে যে একটি সত্যপরতা আছে 
সেইটিকে তিনি বিশেষ করিয়! শ্রদ্ধা করিয়াছেন। তিনি 
জানিতেন ললিতার যে দোষ সেইটেই বেশি করিয়! লোকের 
চোখে পড়িবে কিন্তু ইহার যে গুণ তাহা যত দুর্লভ হউক 
না কেন লোকের কাছে আদর পাইবে না। পরেশ বাবু 
সেই গুণটিকে হত্বপূর্ব্বক সাবধানে আশ্রয় দিয়া আসিয়া- 
ছেন ;-_ললিতার ছুরস্ত প্রকৃতিকে দমন করিয়া সেই সঙ্গে 
তাহার ভিতরকার মহত্বকেও দলিত করিতে তিনি চান 
নাই। তাহার অন্ত ছুইটি মেয়েকে দ্বেখিব৷ মাত্রই সকলে 
সুন্দরী বলিয়া স্বীকার করে, তাহাদের বর্ণ উজ্দ্বল, তাহাদের 
মুখের গড়নেও খুঁৎ নাই__কিস্তু ললিতার রং তাহাদের 
চেয়ে কালো, এবং তাহার মুখের কমনীয়তা সম্বন্ধে মততে্ 
ঘটে। বরদাস্ুন্দরী সেইজন্য লিভার পাত্র জোটা লইয়া 
সর্বদাই স্বামীর নিকট উদ্বেগ প্রকাশ করিতেন" কিন্ত 
পরেশ বাবু ললিতার মুখে যে একটি পলির বিন 
তাহা রঙের সৌন্ধ্য নহে, গড়নের সৌন্দর্য নহে তাহা 
অন্তরের গভীর সৌন্দর্ধ্য। তাহার মধ্যে কেবলমাত্র 
লালিত্য নহে, শ্বাসের তেজ এবং শৃক্তির দৃঢ়তা আছে--. 


দম সংখ্যা।], 


জেই মৃত সকলের মনোরম নহে। তাহা 'লোকবিশেষকে 
আকর্ষণ “করে কিন্তু অনেককেই দূরে ঠেলিয়া রাখে। 
সংসারে ললিতা প্রিয় হইবে না কিন্তু খাটি হইবে ইহাই 
জানিয়া পরেশ বাবু কেমন একটু বেদনার সহিত ললিতাকে 
কাঁছে টানিয়া লইতেন-_তাহাকে আর কেহ ক্ষমা করিতেছে 
না জানিয়াই তাহাকে করুণার সহিত বিচার করিতেন। 

যখন পরেশ বাবু শুনিলেন, ললিতা! একলা বিনয়ের 
সঙ্গে হঠাৎ চলিয়৷ আসিয়াছে তখন তিনি এক মুহূর্তেই 
বুঝিতে পারিলেন এজন্য ললিতাকে অনেকদিন ধরিয়া অনেক 
. ছুঃখ সহিতে হইবে ? সে যে টুকু অপরাধ করিয়াছে লোকে 
তাহার চেয়ে বড় অপরাধের দণ্ড তাহার প্রতি বিধান 
করিবে। সেই কথাটা তিনি চুপ করিয়া ক্ষণকাঁল ভাবি- 
তেছেন এমন সময় ললিতা বলিয়া উঠিল, প্বাবা, আমি 
দোষ করেছি। কিন্ত এবার আমি বেশ বুঝতে পেরেছি 
যে, ম্যাজিষ্টেটের সঙ্গে আমাদের দেশের লোকের এমন 
সম্বন্ধ যে তার আতিথ্যের মধ্যে কিছুই সম্মান নেই কেবলি 
অনুগ্রহ মাত্র। সেটা সহা করেও কি আমার সেখানে 
থাক! উচিত ছিল ?” 

পরেশ বাবুর কাছে প্রশ্নটি সহজ বলিয়া বোধ হইল না । 
তিনি কোনো উত্তর দিবার চেষ্টা না করিয়া একটু হাসিয়া 
ললিতার মাথায় দক্ষিণ হস্ত দিয়া মৃদু আঘাত করিয়া 
বলিলেন-__“পাগলি 1” 

এই ঘটনা সম্বন্ধে চিন্তা করিতে করিতে সেদিন 
অপরাহ্ণ পরেশ বাবু যখন বাড়ীর বাহিরে পায়চারি করিতে- 
ছিলেন এমন সময় বিনয় আসিল! তীহাকে প্রণাম করিল। 
পরেশ বাবু গোরার কারাদণ্ড সম্বন্ধে তাহার সঙ্গে অনে কক্ষণ 
ধরিয়া আলোচনা করিলেন কিস্তু ললিতার সঙ্গে ই্মারে 
আসার কোনে৷ প্রসঙ্গই উত্থাপন করিলেন না। অন্ধকার 
হইয়া আমিলে কহিলেন “চল, বিনয়, ঘরে চল ।” 

বিন কছিল__“না, আমি এখন বাসায় যাব।” 

পরেশ বাবু তাহাকে দ্বিতীয়বার অনুরোধ করিলেন না। 


বিন একবার চকিতের মত দোতলার দিকে দৃষ্টিপাত 


করিয় ধীরে ধীরে চলিয়া! গেল। 
উপর হতে ললিতা বিনয়কে দেখিতে পাইয়াছিল। 


| যখন পরেশ 'বাবু এ্রকলা ঘরে চুকিলেন. তখন ললিত! মনে 


গোরা । 


 জ: 


75 


একটু পরেও বিনয় আসিল না। তখন টেবিলের উপর্কার 
ছুটো একটা বই ও কাগজচাপা নাড়াচাড়া করিয়/ ললিতা * 
ঘর হইতে চলিয়া গেল। পরেশ বাবু তাহাকে ফিরিয়া 
ডাকিলেন তাহার বিষগ্মুখের দিকে স্গেহপুর্ণ দৃষ্টি স্থাপিত . 
করিয়া কহিলেন__প্ললিতা আমাকে একট! ব্রদক্ষসঙ্গীত 
শোনাও।” বলিয়া বাতিট! আড়াল করিয়া দিলেন । 
৩৫ 

পরদিনে বরদান্থন্দরী এবং তাহাদের দলের বাকি সকলে 
আসিয়৷ পৌছিলেন। হারান বাবু ললিত! সঘন্ধে তাঁহার 
বিরক্তি সম্বরণ .করিতে না পারিয়া বাসায় না গিয়া ইহাদের 
সঙ্গে একেবারে পরেশ বাবুর কাছে আসিয়া উপস্থিত 
হইলেন। বরদাহ্ুন্দরী ক্রোধে ও অভিমানে ললিতার 
দ্রিকে না তাকাইয়া এবং তাহার সঙ্গে' কোনো কথা না 
কহিয়া একেবারে তাঁহার ঘরে গিয়া! 'প্রবেশ করিলেন। 
লাবণ্য ও লীলাও ললিতাঁর উপরে খুব রাগ করিয়া আসিয়া- 
ছিল। ললিত! এবং বিনয় চলিয়া আলাতে তাহাদের 
আবৃত্তি ও অভিনয় এমন অঙ্গহীন হইয়া পড়িয়াছিল যে 
তাহাদের লজ্জার সীমা ছিল না। স্বচরিত!, হারান বাবুর 
ক্রুদ্ধ ও কটু উত্তেজনায়, বরদাহ্থন্দরীর অশ্রমিশ্রিত 
আক্ষেপে অণবা লাবণ্যলীলার লজ্জিত নিরুৎসাহছে কিছুমাত্র 
যোগ না দিয়া একেবারে নিস্তব্ধ হইয়া ছিল-_তাহার নির্দিষ্ট 
কাজটুকু সে কলের মত করিয়া গিয়াছিল। আজও সে 
যন্ত্রটালিতের মত সকলের পশ্চাতে ঘরে আসিয়া! প্রবেশ 
করিল। স্থুধীর লজ্জায় এবং অন্ুতাপে সঙ্কুচিত হইয়া 
পরেশ বাবুর বাড়ীর দরজার কাছ হইতেই বাসায় চলিয়া 
গেল-_লাবণ্য তাহাকে বাঁড়ীতে আপিবার জন্য বারবার 
অনুরোধ করিয়া কৃতকাধ্য না হুইয়। তাহার প্রতি আড়ি 


করিল। 


রি করিয়াই বলিয়া 
উঠিলেন-__«“একট! ভারি অন্তায় হয়ে গেছে !” 

পাশের ঘরে ললিতা! ছিল, তাহার কানে কথা! প্রবেশ 
করিবা মাত্র সে আসিয়া তাহার বাবার চৌকির পৃষ্ঠদেশে 
ছুই হাত রাখিয়া দীড়াইল এবং হারান বাবুর মুখের দিকে 
এবকদুষ্টে চাহিয়া রহিল। 


৩৫৮ 
পরেশ বাবু কহিলেন, “আমি ললিতার কাছ থেকে 
সমস্ত সংবাদ শুনেছি। যা হয়ে গেছে তা নিয়ে এখন 
' আলো করে কোনো ফল নেই।” 

হারান-শাস্ত সংযত পরেশকে নিতাস্ত দুর্ব্বলম্বভাব বলিয়া 
মনে করিতেন। তাই কিছু অবজ্ঞার ভাবে কহিলেন-__ 
প্ঘটন! ত হরে চুকে যায় কিন্তু চরিত্র যে থাকে, সেই জন্তেই 
যা হয়ে যায় তারও আলোচনার প্রয়ো্ণন আছে । ললিত! 
আজ যে কাজট করেচে ত1 কখনই সম্ভব হত না যদি 
আপনার কাছে বরাবর প্রশ্রয় পেয়ে না আস্ত-- আপনি 
ওর যে কতদূর অনিষ্ট করেচেন তা আজকের ব্যাপার সবটা 
শুন্লে স্পষ্ট বুঝ তে পার্বেন।” 

পরেশ বাবু পিছন দিকে তীহার চৌকির গাত্রে একটা 
ঈষৎ আন্দোলন অনুভব করিয়া তাড়াতাড়ি ললিতাকে 
সাহার পাশে টানিয়া আনিয় তাহার হাত চাপিয়া ধরিলেন, 
এবং একটু হাসিয়া হারানকে কহিলেন, *পাঙ্ছ বাবু, যখন 
সময় আসবে তখন আপনি জান্তে পারবেন, সস্তানকে 
মান্থধ করতে গ্ষেহেরও প্রয়োজন হয়।” 

ললিতা এক হাতে তাহার পিতার গলা বেড়িয়া ধরিয়া 
নত হইয়া তাহার কানের কাছে মুখ আনিয়া কহিল-_বাবা, 
তোঁমার জল ঠা হয়ে যাচ্চে তৃমি নাইতে যাঁও !” 

পরেশ বাবু হারানের প্রতি লক্ষ্য করিয়! মৃছুত্বরে 
কফহিলেন-_ “আরেকটু পরে যাবো তেমন বেলা হয়নি ।” 

ললিতা স্গিগ্ধস্বরে কহিল, “না বাবা, তুমি নান করে এস 
-ততক্ষণ পান্ধু বাবুর কাছে আমর! আছি ।” 

পরেশ বাবু যখন ঘর ছাড়িয়। চলিয়া গেলেন তখন 
ললিতা একটা চৌকি অধিকার করিয়! দৃঢ় হইয়া বসিল এবং 
হারান বাবুর মুখের দিকে দৃষ্টি স্থির করিয়া কহিল-_ 
"আপনি মনে করেন সকলকেই আপনার সব কথ! বল্বার 
অধিকার আছে!” 

ললিতাকে জুচরিতা চিনিত। অন্যদিন হইলে ললিতার 
এরাপ মুর্তি দেখিলে সে মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিত। 
আজ সে জানলার ধারের চৌকিতে বর়িয়া একটা বই 
খুলিয়া চুপ কক্দিয়া৷ তাহার পাতার দিকে চাহিয়! রহিষ্া। 
নিদ্থ্েক দ্বরপ করিয়া রাখাই সুচরিতার চিন্নদিনের শ্বভাব 
১৪ অত্যাস। এই কয়দিন ধরিয়া নানাপ্রকার আধাতের 


প্রধার্সী। 


, [শষ ভাগ। 
বেদন! তাঙার মনে যতই বেশি করিয়া! সঞ্চিত হইতেছিল 
ততই সে আরে! বেশি করিয়া নীরব হইয়৷ 'উাঁঠতেছিল। 
আজ তাহার এই নীরবতার ভার ছূর্বিষহ হইয়াছে এই 
জন্ত ললিতা! যখন হারানের নিকট তাহার মন্তব্য প্রকাশ 
করিতে বসিল তখন সুচরিতার রুদ্ধ হৃদয়ের বেগ যেন 
মুক্তিলাভ করিবার অবসর পাইল। 

ললিতা কহিল--“আমাদের সম্বন্ধে বাবার কি কর্তব্য, 
আপনি মনে করেন, বাবার চেয়ে আপনি তা ভাল বোঝেন ! 
সমস্ত ব্রাহ্মদমাজের আপনিই হচ্চেন হেডমাষ্টার !” 

ললিতার এই প্রকার ওদ্ধত্য দেখিয়৷ হারান বাবু 
প্রথমটা হতবুদ্ধি হইয়! গিয়াছিণেন। এইবার তিনি 
তাহাকে খুব একটা কড়া জবাব দিতে যাইতেছিলেন__ 
ললিতা তাহাতে বাধা দ্রিয্লা তাহাকে কহিল-_“এন্তদিন 
আপনার শ্রেষ্ঠতা আমর অনেক সন্থ করেছি কিন্ত আপনি 
যদি বাবার চেয়েও বড় হতে চান তা ছলে এবাড়িতে 
আপনাকে কেউ সহা করতে পারবে না--আমাদের 
বেয়ারাটা পর্য্যন্ত না ।” 

হারান বাবু বলিয়৷ উঠিলেন-_-“ললিত! তুমি”__ 

ললিত! তাহাকে বাধ! দরিয়া তীব্রন্বরে কছিল--প্চুপ 
করুন। আপনার কথ! আমরা অনেক গুনেছি আঞ্জ আমার 
কথাটা শুনুন! যদি বিশ্বাস না করেন তবে সুচি দিকে 
জিজ্ঞাসা করবেন-_-আপনি নিজেকে ষত বড় বলে কল্পন৷ 
করেন আমার বাবা তার চেয়ে অনেক বেশি বড় এইবার 
আপনার যা কিছু উপদেশ আমাকে দেবার আছে আপনি 
দিয়ে যান্‌।” . 

হারান বাবুর মুখ কালো হইয়া উঠিল। তিনি চৌকি 
ছাড়িয়া! উঠিয়া কহিলেন__ সুচরিত 1” 

সুচরিতা বইয়ের পাতা হইতে মুখ তুলিল। হারান বাবু, 
কহিলেন-_“তোমার সামনে ললিতা আমাকে অপমান 
করবে!” 454 | 

স্থচরিত| ধীরস্বয়ে কহিল, “আপনাকে অপমান করা 
ওর উদদেস্ত নয়--ললিত| বল্‌তে চায় বাবাকে আপনি, রমা 
করে চল্বেন। তার মত সম্মানের যোগ্য আমর ৩ 
কাউকেই জানিনে 1” .. 
একবার মনে হইল হারান বাধু এখনি চৌকি ছাছিয়! 


বম সংঙ্যা। ]. 


৪৭০৪০ খল 


উঠা যাবেন কিন্ত তিনি উঠিলেন পি পরখ: অতান্ত 
গম্ভীর কিয় বুয়িয়া রহিলেন। এ বাড়ীতে ক্রমে ক্রমে 
তাঁহার সন্রম নষ্ট হইতেছে ইহা! তিনি যতই অনুভব করিতে- 
ছেন ততই তিনি এখানে আপন আসন দখল করিয়া 
বসিবার উন্য আরো! বেশি পরিমাণে সচেষ্ট হটয়া উঠিতে- 
ছেন। ভূলিতেছেন যে, যে আশ্রয় জীর্ণ -তাহাকে যতই 
জোরের সঙ্গে আকড়িয়৷ ধরা যায় তাঁহা ততই ভাঙিতে 
থাকে। রর 

হারান ইরা 
দেখিয়া পিতা উঠিয়া! গিয়া স্ুচরিতার পাশে বসিল এবং 
তাহার জঙ্গে মৃদুপ্বরে এমন করিয়৷ কথাবার্তা আরম্ভ করিয়া 
দিল যেন বিশেষ কিছুই ঘটে নাই। 

ইতিমধ্যে সতীশ ঘরে ঢুকিয়! সিরা ধরিয়া 
টানিয়৷ কহিল, প্বড় দিদি এস!” 

স্থচরিত। কহিল, "কোথায় যেতে হবে 1৮ 

সতীশ কহিল, “এস না, তোমাকে একটা জিনিষ 
দেখাব ! ললিত! দিদি, তুমি বলে দাও নি?” 

ললিত কহিল, “ন1”। 

তাহার মাসীর কথা ললিতা ন্ুচরিতার কাছে ফাস 
করিয়া দিবে না সতীশের সঙ্গে এইরূপ কথা ছিল; ললিতা 
আপন প্রতিশ্রুতি পালন করিয়াছিল। 

অতিথিকে ছাড়ির সুচরিতা যাইতে পারিল না-_ 
কহিল, “বক্তিয়ার, আর একটু পরে যাচ্চি-_বাবা আগে 
সান করে আহ্গন।” 

'সর্তীশ ছট্ফটু করিতে লাগিল। কোনোমতে হারান 
বাবুকে বিলুপ্ত করিতে পারিলে সে চেষ্টার ক্রটি করিত 
না। হারান বাবুকে সে অত্যন্ত ভয় করিত বলিয়! তাহাকে 
কোনে! কথ! বলিতে পারিল না, হারান" বাবু মাঝে 
মাঝে সতীশের স্বভাব সংশোধনের চেষ্টা কর! ছাড়া তাহার 
সঙ্গে আর কোনো! প্রকাঁর সংশ্রব রাখেন নাই। 

পরেশ বাবু স্গান করিয়া আসিবামাত্র সতীশ তাহার 
ছই দিদিকে টানি লইয়া গেল। . 
স্প্হারান কহিলেন, প্জুচরিতা সম্বন্ধে সেই বে প্রস্তাবটা 
ছিল, আমি আস বিল করতে চাইনে। আমার ইচ্ছা, 





০৯ কস্ট সপ্ত পপি 


. পরেশ বাবু কহিলেন, শ্যামা তাতে ত. কোনে! 
আপত্তি নেই, স্থুচরিতার মত হলেই হল।” 

হারান। তার ত মত পূর্বেই নেওয়া হয়েছে ।.. 

পরেশ বাবু। আচ্ছা তবে সেই কথাই রইল। 

৩৬ 

সেদিন লল্িতার নিকট হইতে আসিগ্া বিনয়ের মনের 
মধ্যে কাটার মত একট! সংশয় কেবলি ফিরিয়া ফিরিয়। 
বিধিতে লাগিল। সে ভাবিতে লাগিল, “পরেশ বাবুর 
বাড়ীতে আমার যাওয়াটা কেহ ইচ্ছা করে বানা করে 


তাহা ঠিক ন! জানিয়! আমি গায়ে পড়িয়া! সেখানে যাতায়াত 


করিতেছি। হয়ত সেট! উচিত নহে। হয়ত অনেকবার 
অঙময়ে আমি ইহার্দিগকে অস্থির খুন তুলিয়াছিখ। ইহা-. 
দের সমাজের নিয়ম আমি জানি না) এ বাড়ীতে আমার 
অধিকার যে কোন্‌ সীম! পথ্যস্ত তাহা আমার কিছুই জান! 
নাই। আমি হয় ত মূঢ়ের মত এমন জাগায় প্রবেশ করি- 
তেছি যেখানে আত্মীয় ছাড়া কাহারে! গতিবিধি নিষেধ |” 

এই কথা ভাবিতে ভাবিতে হঠাৎ তাহার মনে হইল 
ললিতা হয়ত মাজ তাহার মুখের ভাবে এমন একটা 
কিছু দেখিতে পাইয়াছে যাহাতে সে অপমান বোধ 
করিয়্াছে। ,ললিতার প্রতি বিনয়ের মনের ভাব যে কি 
এতদিন তাহা বিনয়ের কাছে স্পষ্ট ছিল না, আজ আর 
তাহ! গোপন নাই। হৃদয়ের ভিতরকার এই নূতন অস্ভি- 
ব্যক্তি লইয়া যষেকি করিতে হইবে তাহা সে কিছুই ভাবিয়া! 
পাইল না। বাহিরের সঙ্গে ইহার যোগ কি, সংসারের 
সঙ্গে ইহার সম্বন্ধ কি, ইহা কি ললিতার প্রতি অসম্মান, 
ইহা কি পরেশ বাবুর প্রতি বিশ্বাসঘাতকতা, তাহ! লইয়া 
সে সহশ্রবার করিয়া তোলাপাড়! করিতে লাগিল । ললিতার 
কাছে সে ধর! পড়িয়া গেছে এবং সেই জন্যই ললিতা 
তাহার প্রতি রাগ করিয়াছে এই কথ কল্পন! করিয়া সে 
যেন মাটির সঙ্গে মিশিষ়! যাইতে লাগিল। 

পরেশ বাবুর বাড়ী যাওয়া -ৰিনয়ের পক্ষে অসম্ভব হইল 
এবং নিজের বাসার শুন্ততাও যেন একটা ভারের মত 
হইয়া তাহাকে চাপিতে লাগিল। পরদিন ভোরের বেলাই 
মে আনন্দময়ীর কাছে আসিয়! উপস্থিত হইল।. কহিল, 
“মা, কিছুদিন আমি তোমার এখানে থাকৃব।” রা 


৬? 
ৃ 2০ গোরা বিচ্ছেদশোকে সাস্বনা দার 
অভিপ্রা়ও বিনয়ের মনের মধ্যে ছিল। তাহা বুঝিতে 
পারিয়া,, আনন্দমরীর হৃদয় বিগলিত হইল। কোনো কথা 
না বলিয়া তিনি সন্গেহে একবার বিনয়ের গায়ে হাত বুলাইয়া 
. দিলেন। 

বিনয় তাহার খাওয়া-দাঁওয়! সেবাশুশ্রষ! লইয়! বহুবিধ 
আবদার জুড়িয়া দ্রিল। এখানে তাহার যথোচিত যত 
হইতেছে না বলিয়া সে মাঝে মাঝে আনন্দময়ীর সঙ্গে 
মিথ্যা কলহ করিতে লাগিল। সর্বদাই সে গোলমাল 
বকাবকি করিয়া আনন্দময়ীকে ও নিজেকে ভূলাইয়া রাখিতে 
চেষ্টা করিল। সন্ধ্যার সময় যখন মনকে বাঁধিয়া রাখা 
অত্যন্ত দুঃসাধ্য হইত, তখন বিনয় উৎপাত করিয়া 
আনন্দময়ীকে তাঁহার সকল গৃহকর্্ম হইতে ছিনাইয়! লইয়! 
ঘরের সম্মুখের ধারান্দায় মাদুর পাতিয়া বসিত ; আনন্দ- 
ময়ীকে তাহার ছেলেবেলার কথা, তাহার বাপের বাড়ীর 
গল্প বলাইত ) যখন তীহার বিবাহ হয় নাই, ষখন তিনি 
তাহার অধ্যাপক পিতামহের টোলের ছাত্রদের অত্যন্ত 
আদরের শিশু ছিলেন, এবং পিতৃহীনা বালিকাকে সকলে 
মিলিয়া সকল বিষয়েই প্রশ্রয় দিত বলিয়া তাহার বিধবা- 
মাতার বিশেষ উদ্বেগের কারণ ছিলেন, সেই সকল দিনের 
কাহিনী। বিনয় বলিত, "মা, তুমি যে কোনো দিন 
আমাদের মা ছিলে না সে কথা মনে করলে আমার আশ্চর্য্য 
বোধ হয়। আমার বোধ হয় টোলের ছেলেরা তোমাকে 
তাদের খুব ছোটো এতটুকু মা বলেই জান্ত। তোমার 
দাদামশারকে বোধ হয় তুমিই মানুষ করবার ভার 
নিয়েছিলে।” 


একদিন সনধ্যাবেলায় মাছুরের উপরে প্রসারিত আনন্দ-: 


মীর ছুই পায়ের তলায় মাথা রাখিয়৷ বিনয় কহিল, প্মা, 
ইচ্ছা করে আমার সমস্ত বিস্াবুদ্ধি বিধাতাকে ফিরিয়ে 
দিয়ে শিশু হয়ে তোমার & কোলে আশ্রয় গ্রহণ করি। 
ফেবল তুমি, সংসারে তুমি ছাড়া আমার আর কিছুই না 
খাকে।” 

বিনয়ের কঠে হৃদয়ভারাক্রাস্ত একটা ক্লান্তি এমন 
করিয়া প্রকাশ পাইল যে আনন্মময়ী ব্যথার সঙ্গে বিশ্ব 
ক্নুভব করিলেন। তিনি বিনয়ের কাছে সরিষা বসিয়া 


রহ্কালী। 
সাতে বি 


[ ৮ম:ভাগ। 


কপ, 


অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়৷ আনন্দময়ী,জিজ্ঞাসা করিলেন, 
“বিচ, পরেশ বাবুদের বাড়ীর সব থবর ভাল ?” 

এই প্রশ্নে হঠাৎ বিনয় লজ্জিত হইয়! চমকিয়া উঠিল। 
ভাবিল, “মার কাছে কিছুই লুকানো! চলে না, মা আমার 
অন্তর্যামী।” কুষ্টিতম্বরে কহিল, পন্থা, তারা ত সকলেই 
ভাল আছেন।” ৃঁ 

আননমময়ী কহিলেন, "আমার বড় ইচ্ছা করে পরেশ 
বাবুর মেয়েদের সঙ্গে আমার চেন! পরিচয় হয়। প্রথমে 
তত্তাদের উপর গোরার মনের ভাব ভাল ছিল না কিন্ত 
ইদানীং তাকেন্ুন্ধ যখন তাঁরা বশ করতে পেরেচেন তখন 
তাঁর! সামান্ত লোক হবেন না।” 

বিনয় উৎসাহিত হুইয়া! কহিল, “আমারে! অনেক বার 
ইচ্ছা! হয়েচে পরেশ বাবুর মেয়েদের সঙ্গে যদি কোনো- 
মতে তোমার আলাপ করিয়ে দিতে পারি। পাছে গোর! 
কিছু মনে করে বলে আমি কোনে কথা বলিনি ।” 

আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, “বড় মেয়েটির নাম 
কি?” 

এইরূপ প্রশ্নোত্তরে পরিচন্ন চলিতে চলিতে যখন ললিতার 
প্রসঙ্গ উঠিয়৷ পড়িল তখন বিনয় সেটাকে কোনোমতে 
সংক্ষেপে সারিয়৷ দিবার চেষ্টা করিল। আ'নন্দময়ী বাধা 
মানিলেন না। তিনি মনে মনে হাসিয়া কহিলেন, “শ্তনেচি 
ললিতার খুব বুদ্ধি।” | 

বিনয় কহিল, “তুমি কার কাছে শুন্লে ?” 

আনন্দময়ী কহিলেন--”কেন, তোমারি কাছে 1” 

পূর্বে এমন এক সময় ছিল যখন ললিতার সম্বন্ধে 
বিনয়ের মনে কোনো প্রকার সন্কোচ ছিল না। সেই 
মোহমুক্ত অবস্থায় সে যে আননময়ীর কাছে ললিতার 
তীক্ষবুদ্ধি লইয়৷ অবাধে আলোচনা করিয়াছিল সে কথা 
তাহার মনেই.ছিলন!1। 

আনন্দময়ী স্ুনিপুণ মাঝির মত নব্বাছা বাচাই 
ললিতার কথা এমন করিয়! চালনা করিয়া লইয়৷ 'গেলেন 
যে বিনরের সঙ্গে তাহার পরিচয়ের ইতিহাসের প্রান . 
অংশগুলি প্রার সমস্যাই প্রকাশ হুইল। গোরার কায়া- 
দণ্ডের ব্যাপারে ব্যথিত হক! ললিতা! যে মারে একাফিনী 


৭ম সংখ্যা |], 


(বিনয়ের সঙ্গে পলাইয়া আসিয়াছে সে কথাও বিন আজ 
বলিয়া ফেলিল। বলিতে বলিতে তাহার উৎসাহ বাড়িয়া 
উঠিল--যে অবসাদে সন্ধ্যাবেলায় তাহাকে চাপিয়! ধরিয়া- 
ছিল তাহা! কোথায় কাটিয়া গেল! সে যে ললিতার মত 
এমন একাঁটি আশ্চর্য্য চরিত্রকে জানিয়াছে এবং এমন করিয়া 
তাহার কথা কহিতে পারিতেছে ইহাই তাহার কাছে 
একটা পরম লাভ বলিয়! মনে হইতে “লাগিল । রাত্রে 
যখন আহারের, সংবাদ আসিল এবং কথা ভাঙিয়া গেল-__ 
তখন হঠাৎ যেন স্বপ্ন হইতে জাগিয়! বিনয় বুঝিতে পারিল 
তাহার মনের যাহা কিছু কথা ছিল আনন্দময়ীর কাছে 
তাহা সমব্তই বলা হইয়া গেছে । আনন্দময়ী এমন করিয়া 
সমস্ত শুনিলেন, এমন করিয়া সমস্ত গ্রহণ করিলেন যে, 
ইহার মধ্যে 'যে কিছু লজ্জা করিবার আছে তাহা বিনয়ের 
মনেই হইল না। আজ পধ্যস্ত মার কাছে লুকাইবার 
কথা বিনয়ের কিছুই ছিল না__-অতি তুচ্ছ কথাটিও সে 
তাহার কাছে আসিয়া বলিত। কিন্তু পরেশ বাবুর পরিবারের 
সঙ্গে আলাপ হইয়া! অবধি কোথায় একটা বাধ! পড়িয়াছিল। 
সেই বাঁধা বিনয়ের পক্ষে স্বাস্থ্যকর হয় নাই। আজ 
ললিতার সন্বদ্ধে তাহার মনের কথা সুন্মদর্শিনী আনন্দময়ীর 
কাছে একরকম করিয়! সমস্ত প্রকাশ হইয়া গেছে তাহা! 
অনুভব করিয়া বিনয় উল্লাসিত হইয়৷ উঠিল। মাতার 
কাছে তাহার জীবনের এই ব্যাপারটা সম্পূর্ণ নিবেদন 
করিতে না পারিলে কথাটা কোনোমতেই নির্মল হইয়! 
উঠিত না__ইহা তাহার চিস্তার মধ্যে কালীর দাগ দিতে 
থাকিত। 

রাত্রে আননময়ী অনেকক্ষণ এই কথা লইয়া মনে 
মনে আলোচন! করিয়াছিলেন। গোরার জীবনের যে 
সমন্তা উত্তরোত্তর জাঁটল হইয়! উঠিতেছিল, পরেশ বাবুর 
ঘরেই তাহার একটা মীমাংসা ঘটিতে পারে এই কথা৷ মনে 
করিয়া তিনি ভাবিতে: লাগিলেন যেমন করিয়া হুউক্‌ 
মেয়েদের সঙ্গে একবার দেখা করিতে হইবে । 


ভারতীয় ইতিহাস প্রসঙ্গ । 


ভারতীয় ইতিহাস প্রসঙ্গ । 


ভারতবর্ষের ইতিহাস সাধারণতঃ তিন ভাগে বিভক্ত) 
স্বাধীনকাল, মুসলমান শাঁসনকাল এবং ব্রিটিশ শাসনকাল। 
ভারতবর্ষের স্বাধীন যুগ এবং মুসলমান শাসনাধীন যুগের 
মধ্যে সুক্ষ রেখা টানিয়! দেওয়। সম্ভবপর নহে। কারণ, 
ভারতবর্ষ মুসলমানের সংস্পর্শে আসিয়াও সুদীর্থকাল 
আপনার স্বাধীনতা রক্ষা করিতে সমর্থ হইয়াছিল । এই 
সুদীর্ঘকাল মধ্যে কদাচিৎ কোন স্থানে মুসলমানের অধিকার 
স্বাপিত হইত ; কিন্তু ছুর্জয় হিন্দ্গণ অচিরে স্বাধীনতার 
পুনরুদ্ধার সাধন করিতেন; কেবল পঞ্জাবের একাংশে 
মুসলমানের স্থায়ী আধিপত্য প্রতিষিত হইয়াছিল। 

৬৩৬ খুষ্টাকে আরবদেশীয় মুসলমানগণ ভারতবর্ষ 
আক্রমণ করেন। ইহাই মুসণমান কর্তৃক প্রথম ভারত 
আক্রমণ । এই প্রথম আক্রমণের পাঁচশত সাতান্ন বৎসর 
পরে পাঠানজাতীয় মুসলমানগণ উত্তর ভারতে অধিকার 
স্থাপন করেন। 

প্রাগুক্ত সময় মধ্যে কতিপয় আরবা লেখক ভারত- 
বিবরণী লিপিবদ্ধ করিয়াছিলেন। এই সকল লেখকের 
গ্রন্থ হইতে ভাঁরতবর্ধের মধ্য যুগের বিবরণ সন্কলন করাই 
আমাদের উদ্দেশ্য । | 

আমরা প্রধানতঃ ছয় জন লেখকের গ্রন্থ হইতে এই 
প্রবন্ধের উপাদান সংগ্রহ করিব। এই সকল লেখকের 
অতি সংক্ষিপ্ত বিবরণ প্রথমে প্রদত্ত হইতেছে । : 

বণিক সোলেমান, ইনি বাণিজ্য উপলক্ষ্যে ভারতবর্ষে 
আগমন করিয়াছিলেন। ৮৫১ খুষ্টাব্ব সোলেমানের ভারত 
ভ্রমণের সময়রূপে নির্দিষ্ট হইয়াছে । 

ইবন খুরদতবা, ইনি বোগদাদের খলিফাগণের, রাজন্ব- 
কালে বিশিষ্ট রাঁজকার্ধে নিযুক্ত ছিলেন। ৯১২ খুষ্টাবে 
ইবন খুরদতবার মৃত্যু হয়। 

অলমহদি, ইহার প্রকৃত নাম আবু হাসন আবি; 
অলমস্দি উপাধি মাত্র। অলমস্দির জনৈক পূর্বপুরুষ 
মহাপুরুষ মোহাম্মদের মক্কা পরিত্যাগ করিয়া! মদিনায় গমন- 
কালে তীহার সহযাত্রী ছিলেন। অলমস্দির জীবনের' 


"ঈসা ১৮, ৮৭৮ 


তক, 


এপি সিলািন 


অধিকাংশ দেশ্রমণে অতিবাহিত হ হর ্। ৯৫৬ ৬ পুষ্ট উহার 
মৃহাকাল। 

_অলইস্তখরি, ইনি সুপ্রসিদ্ধ ইন্তথরে জম্মপরিগ্রহ করেন 
বলিয়৷ অলইস্তখরি নামে খ্যাত হইয়াছিলেন, প্রক্কত নাম 
. সেখ আবু ইসাক। আবু ইসাক একজন প্রসিদ্ধ দেশপর্যযটক 
ছিলেন। মুসলমান অধ্যুসিত সমস্ত দেশে পরিভ্রমণ 
করিয়াছিলেন । দশম শতাব্দীর মধ্যভাগে . তাহার ভ্রমণ- 
বৃত্বাস্ত প্রকাশিত হয়। 
ইবন হৌকন,ইবন হৌকন বোগদাদের অধিবাসী 
ছিলেন, ইহার প্রন্কৃত নাম মোহাম্মদ আবুল কাসিম। 
আবুল কাসিমের বালাকালে তুক্কীগণ বোগদাদ আক্রমণ 
' করিয়াছিল। তাহাদের নির্শাম আক্রমণে তিনি সর্বস্বত্ত 
হন) এ কারণ বয়ঃপ্রাপ্ত হইয়া বিদেশে বাঁণিজায করিয়া 
অর্থোপার্জন করিতে সংকল্প করেন। আবুল কাসিম ৯৪৩ 
খুষ্টাবে বোগদাদ পরিত্যাগ করেন এবং বহুদেশে পর্যটন 
করিয়। ৯৬৮ খৃষ্টান স্বদেশে প্রত্যাগত হুন। 

অল ইদ্রিসি। ইনি মরোককোর অধিবাসী ছিলেন ) নানা 
ঘটনাচক্রে পতিত হুইয়! সিসিলিতে স্থায়ী বাসভবন নিম্্ীণ 
করেন। সিসিলির অধিপতির আদেশে তিনি আপন ভ্রমণ- 
বৃত্তান্ত গ্রস্থাকারে রচন! করেন। 

আমাদের অবলঘ্বনস্বরূপ ছয়জন লেখকই দেশ পর্যটন 
বা বাণিজ্য উপলক্ষে ভারতবর্ষে আগমন করিয়াছিলেন, 
ইহারা সকলেই আরবাকুল-সম্ভৃত ছিলেন। এই সকল 
আরব্য লেখক ভারতবর্ষের যে বিবরণ রাখিয়া গিয়াছেন, 
তাহা তৎসাময়িক নুন্দর চিত্র। 

অলমস্থদি শ্থীয় গ্রন্থের একস্থানে লিখিয়াছেন, ভারতবর্ষ 
অতি বৃহৎ দেশ, সমুদ্র ভূমি ও পর্বতে বিদ্বৃত; যবন্বীপ 
পর্ধ্যস্ত ভারতের সীম! বিস্তৃত, অন্ত দিকে সিন্ধু ও খোরসান 
পর্যন্ত বিস্তৃত) ভারতবর্ষের অন্য পার্খে তিব্বত অবস্থিত। 
এই দেশে ধর্ম ও ভাবা-সন্বন্ধে যথেষ্ট ভেদ বিদ্যমান 
রহিয়াছে; ভারতবাসীরা অনেক সময় পরম্পর যুদ্ধ করে। 
অধিকাংশ ভারতবাসীই পরকাল ও পুনর্জন্মে বিশ্বাসী । 
বিদ্যা বুদ্ধি, শাসনগ্রণালী, দর্শনশান্ত্র, শারীরিক বল ও বর্ণের 
৮24৮ 
বিভি্ন। | 


প্রবাপী। 


(পদ ভাগ। 


সিহত ৮ ০১টি জিজকশী ০৫ সানি হবি 


এই নান ভাষা ওনান ধর্শা সংবলিত, অনভসাধারণ 
স্ুবিস্ৃত দেশ ক্ষুদ্র ক্ষুদ্র মগুলে বিতক্ত ছিল" “প্রত্যেক 
মণ্ডলে শ্বতত্ত্র রাজবংশের আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। 
আরব্য পর্য্যটকগণ বনুসংখ্যক রাজবংশের উল্লেখ করিয়া- 
ছেন। ইহাদের ভ্রমণবৃত্বাস্ত হইতে আমর! কতিপয় 
রাজ্যের বিবরণ অবগত হইয়া থাকি। আমর! এখানে 
সেই সকল রাজ্যের নাম উল্লেখ করিতেছি। বল্লার, 
জুরজ, তাফন, রুমি, কাঁসবিন, ঘান, .কামরুন, সর, 
কুমার । 

বল্লার, আরব্য ভ্রমণকারিগণের হস্তে পর্ভিত হইস্া 
বল্পভিপুর বল্লার নামে পরিচিত হইয়াছে । এই বল্লভিপুরের 
রাজন্তগণ বল্পভি নামে এক অবের প্রচলন করিয়াছিলেন। 
টড সাহেব লিখিয়াছেন যে, বল্লভিপুর রাজ্য মালব দেশে 
অবস্থিত ছিল। ফরাসী পণ্ডিত রেইনাড সাহেবও এই, 
মতাবলম্বী। দক্ষিণে তাপ্তী নদী এবং উত্তরে আরাবলী 
পর্বত পর্যযস্ত বল্পভিপুর রাজ্যের সীমা প্রসারিত ছিল। 
খুষ্টীয় সপ্তম শতাব্দীতে প্রসিদ্ধ চৈনিক পরিব্রাজক হায়েন 
সা বল্পভিপুর রাজ্যে উপনীত হইয়াছিলেন। টমাস 
সাহেবের মতে ৭৪৫ খুষ্টাবে বল্লভি বংশের বিলোপ সাধিত 
হইয়াছিল। টমাস সাহেবের নিরূপণ সঙ্গত নহে। কারণ 
আরব্য লেখকগণের সময়েও বল্লভিপুর রাজ্যের এতাঁপ 
অক্ষুপ্ণ ছিল) আরব্য লেখকগণের ভারত আগমনের কাল 
৮৫১ ধৃঃ_-৯৬৮ খুঃ। যাহা হউক, বল্পভিবংশের রাজধানীর 
ভগ্াবশেষ এখনও, ভবনগরের ২* মাইল দূরে দৃষ্টিগোচর 
হইয়া থাকে । ১ 

জুরজ, আরব্য লেখকগণ গুর্জর বা গুজরাট নাম বিকৃত 
করিয়া জর্জ করিয়াছেন. গুজরাট রাজ্য বল্লভিপুরের 
উত্তরে অবস্থিত ছিল। হাক্পেন সাঙ বল্লাভিপুর রাজ্য 
অতিক্রম করিয়া সুরা ও গুজরাটে উপনীত হুইয়াছিপেন। 

তাফন-__সোলেমান লিখিয়াছেন, “তাফক )* ইবন 
খুরদতবা এবং মহুদির মতে “তাকন”। আরব্য লেখকগণ 
তাফক বা তাফনবাসিনী রমমীগণের শারীরিক সৌন্দর্যের 
বর্ণনা আপনাদের গ্রন্থে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন'। 
(ফরানী পণ্ডিত রেইনাড সাহেব এই বর্ণনার সঙ্গে মহারাইী 
রছদীর় সাৃস্ত দেখিনা ভাফক বা তাকন' আরঙগাবাদের :. 


৭য় সংখ্যা । ] 


'নিকট কোন স্থানে অবস্থিত ছিল বলিয়া নির্দেশ করিযা- 
ছেন। রেইনাড সাহেবের নির্দেশ ভরমাত্মক বলিয়া! বোধ 
হয়। সোলেমান লিখিয়াছেন, তাফক গর্জরের পারে 
অবস্থিত ছিল। মস্দি লিখিয়াছেন, তাফন পার্বত্য রাজ্য । 
১০২৩ খৃষ্টা্দে সুলভান মাহমুদ তৈফন্দ নামক দুর্গ অধিকার 
করিয়াছিলেন বলিয়া আঁপারু ল-বিলাদ নামক গ্রন্থে উল্লিখিত 
রহিয়াছে । প্তৈফন্দ” “তাফন” হইতে অভিন্ন, এরূপ 
নির্দেশ কর! যাইতে পারে। 'আসক-ল-বিলাদে তৈফন্দ 
রাজোর যে বর্ণনা লিপিবদ্ধ আছে, তাহা পাঠ করিলে 
স্পষ্ট উপপন্ধি জন্মায়, তাফন রাজ্য ঝিলাম ও সিন্ধুনদের 
মধাস্থিত পর্বত মালায় অবস্থিত ছিল। 

রুম, প্রাগ্তক্ত রেইনাড সাহেব লিখিয়াছেন, রুমি 
রাজ্য প্রাচীন বিশাপুর রাজ্যের সহিত অভিন্ন। কিন্তু এই 
বিশাপুর রাজ্যের অবস্ানও অগ্ঠ পর্যান্ত নির্দিষ্ট হইতে পারে 
নাই। মস্দি লিখিয়াছেন, রুমিরাজ্যের "পার্থ কামন 
নামক এক দেশ অবস্থিত ছিল ) ইবন খুরদতব! লিথিয়াছেন, 
কামরুন রাজ্য রুমির সহিত সংযুক্ত এবং কামরুন রাজ্যের 
পার্খেই চীন রাজ্যের সীমা ছিল। আমাদের বোধ হয় যে, 
কামরূপই আরব লেখকগণের হস্তে পতিত হইয়া “কামন” 
বা “কামরুনে” দীড়াইয়াছে। যদি আমাদের এই অবধারণ 
যথার্থ হয়, তবে রুমি রাজ্য পূর্বাবঙ্গে অবস্থিত ছিল বলিয়া 
নির্দেশ করা যাইতে পারে। 

কাসবিন,-টড লিখিয়াছেন, কাসবিন রাজ্য প্রাচীন 
কচ্ছ ভোজ রাজ্যের নামান্তর মাত্র। কিন্তু রেইনাড 
সাহেবের মতে কাসবিনের আধুনিক নাম মহীশুর। 
প্রতিহাসিক ডোসন দাহেব লিখিয়াছেন, কাসবিন 
রাজ্যের বর্তমান নাম নিভুলরূপে ঠিক 8 কোন 
উপায় নাই। 

ঘান,__ঘানরাজ্য কোন স্থানে অবস্থিত ছিল, তাহা 
স্তাপি নির্ধারিত হয় নাই। 

: কামক্ন,_কামরপ বিক্কৃতি প্রাপ্ত হইয়া কামরুন 
হয়াছে। . . 
সপম্মার১--যাবরাধা কোন স্থানে ছিল তাহা অভ্ভাপি 
নির্ধারিত ছু নাই। র 


ভারতীয় ইতিহাস প্রসঙ্গ । 


৩৬৩, 
স্থানে কুষাররাজ্য বিস্তৃত ছিল। . ইবন ফকিয়া. নামক 


"একজন আরব্য ভ্রমণকারী লিখিয়াছেন, মদ্যপায়ীদিগকে শান্তি 


দিবার জন্য উত্তপ্ত লৌহশলাকা! তাহাদের শরীরে স্থাপন 
করিয়! উহ! শীতল না হওয়! পর্য্যস্ত তদবস্থাতেই রাখা 
হইত 7 ইহাতে অনেক ব্যক্তির জীবন নাশ পধ্যস্ত ঘটিত। 

আরব্য লেখকগণের মতে ভারতীয় রাজ্য সমূহে 
বল্লারের নরপতি প্রতাপে, ক্ষমতায়, সর্বশ্রেষ্ঠ ছিলেন। 
আমরা অলমনুদির গ্রন্থ হইতে কিয়দংশ উদ্ধৃত করিতেছি। 
প্ৰর্ভমান সময়ে মানকির সম্রাট ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ 
নরপতি। ভারতবর্ষের অনেক অধিপতি মানকির রাজ- 
দূতের তোষামোদ করিয়া থাকেন। বল্লারের চারিদিকে 
অনেক ক্ষুত্র রাজ্য বিগ্যমান। বল্লারের সৈস্ত উহ্‌ন্তীর ' 
সংখ্যা অপরিমিত। রাজধানী মানকির পর্বতে অবস্থিত, 
এ কারণ অধিকাংশ সৈম্তই পদাতিক ।” 

বল্লারের নরপতির সমকক্ষ "না হইলেও তৎকালে 
গুজরাটাধিপতিও সাতিশয় প্রতাপশালী ছিলেন। বণিক 
সোলেমান লিখিয়াছেন, গুজরাটের সৈন্ত সংখ্যা অগণ্য। 
ভারতবর্ষের রাজন্তগণের তাদৃশ উৎকৃষ্ট অশ্বারোহী সৈম্ 
নাই। ভারতীয় রাজন্তবুন্দ মধ্যে গুজরাটাধিপতিই ইসলাম 
ধর্মের প্রবলতম শক্র। গুজরাটাধিপতি সাতিশয় সম্পদ- 
শালী, তাহার উদ ও অস্বের সংখ্যা অপরিমিত। গুজরাটে 
বিনিময়ের জন্য স্বর্ণ রৌপ্যের কণিক! সকল ব্যবহৃত হয়; 
এই দেশে স্বর্ণ রৌপ্যের খনি আছে বলিয়া লোকশ্রুতি 
বিদ্যমান রহিয়াছে । 

আরব্য লেখকগণ ভারতীয় রাজবংশের পরিচয় প্রদান 
করিয়াই আপ্রনাদের গ্রন্থ সমাপ্ত করেন নাই, রাজনীতি 
সম্বন্ধে আলোচনা করিয়াছেন। আমর! পাঠকগণের 
কৌতুহল নিবারণ পন্য ওঁ আলোচনার কিয়দংশ উদ্ধৃত 
করিয়া দিতেছি। মহুধি লিখিরা রাখিয়া গিয়াছেন, 
“ভারতীয় রাজকুমারগণ চষ্লিশ বৎসরের পূর্বে রাঁজপদ 
গ্রহণ করিতে সমর্থ নহেন। রাজন্বুন্দ কদাচিৎ প্রক্কৃতি- 
পুঞ্ধের সন্ুখীন্‌ হয়েন ) রাজকাধ্য সম্পাদনের সময় ব্যতীত 
অন্ত কোন উপলক্ষে প্রকৃতিপুঞ্জের পক্ষে রাজদর্শন 
করিবার উপায় -নাই। হিন্দুজ্াতির মতে নরপতি সর্বদা 
প্রন্কতিপুঞ্জের 'সম্দুখীন হইলে তাহার মধ্যাদার লাখব এবং 


৩৬৪... 


লন 


. বিধিদত্ত .ক্ষমতার অপব্যবহার হয়। ভারতবর্ষে শাসন 
' কাধ্য প্ররুতিপুঞ্জের সম্তাব এবং রাজপুরুষগণের প্রভাব 
. প্রতিপত্তি দ্বারা পরিচালিত হইয়া থাকে । রাজপদর বংশান্থ- 
ক্রমিক। রাজমন্ত্রী, প্রধান বিচারপতি প্রভৃতি বিশিষ্ট 
রাজপুরুষগণও পুরুষান্গুক্রমে নিযুক্ত হইয়া থাকেন। 
হিদ্দুজাতি স্ুরাপানে বিরত রহিয়াছেন ; যাহারা স্থরাপান 
করিয়া আপনাদের চরিত্র কলুষিত করে, তাহারা হিন্দু 
সমাজে সাতিশয় তিরস্কত হয়। স্ুরাপান কেবল শান্ত 
বিরুদ্ধ বলিয়াই যে, হিন্দুজাত. উহার ব্যবহারে বিরত 
রহিয়াছেন, তাহা! নহে? সুর! বুদ্ধির ভ্রংশ এবং শক্তির 
বিলোপ সাধন করে, এজন্যও তাহার! স্থুরাপানে বিরত 
, রহিয়াছেন। যদি এরূপ প্রমাণ পাওয়৷ যায় যে, কোন 
নরপতি স্ুরাপানে অভ্যস্ত হইয়াছেন, তবে তিনি রাজ্য 
শাসনের অযোগ্য .বলিয়! বলাজ্যচ্যুত হন।” 

সোলেমানের গ্রস্থেও ভারতীয় রাজনীতি সম্বন্ধ 
আলোচন! দেখিতে পাওয়! যায়। আমর! তাহার মতামতও 
এখানে উদ্ধৃত করিয়া দিতেছি। ভারতবর্ষের রাজ্য 
সমূহে অভিজাত সম্প্রদায় এক বংশ হইতে উদ্ভূত বলিয়া 
বিবেচিত হুইয়া থাকেন। সর্বপ্রকার ক্ষমতা কেবল এই 
অভিজাতগণের হস্তগত রহিয়াছে। নরপতিগণ আপনাদের 
উত্তরাধিকারী মনোনীত করেন। হিন্দুজাতি বিলাস- 
ব্যসনের বিরোধী। তাঁহার! স্ুরাপান করেন না; স্থুরা 
তাহাদের নিকট ত্বণ্য। তাহাদের মতে স্রাপাঁয়ী নরপতি 
রাজ নামের যোগ্য নহেন। ভারতবর্ষের রাজন্তগণ শত্রু 
পরিবেষ্টিত হুইয়! বাস করেন, এই কারণ তাহাদিগকে 
সর্ব! সন্ধি বিগ্রহে লিপ্ত হইতে হয়। প্রকৃতিপুঞ্জ বলিয়৷ 
থাকে, যদি রাজা দ্বরাপানে মত্ত হন, তবে কি প্রকারে 
তিনি রাজ্যের গুরুভার বহন করিবেন? ভারতীয় নরপতি 
কখন কখন দিখিজয়ে বহির্গিত হয়েন। যদি পার্ববর্তী কোন 
রাজা যুদ্ধক্ষেত্রে পরাভূত হন, তবে বিজয়ী রাজা পরাজিত 
বংশের কোন রাঁজকুমারকেই সিংহাসনে প্রতিষ্ঠিত করেন, 
এই নবাভিষিক্ত রাজা বিজেভার অধীন হইয়! রাজকার্য 
নির্ধাহ করিতে প্রবৃত্ত হন। ঈদৃশ ব্যবস্থার প্রবর্তন ব্যতীত 
বিজিত দেশের গ্রজাবর্গকে শাস্ত ও সী অন্ত 
উপায় নাই। 


প্রবাসী | . 


[৮ষ ভাগ। 


ভারতীয় রাজন্তবৃনেয অসংখ্য সৈশ্ত দেখিতে পাওয়া 
যায়। কিন্তু এই সকল সৈষ্ঠকে ৰেতন দিবার প্রথা নাই। 
(১) কোন ধর্মাযুদ্ধ উপস্থিত হইলে এই সকল সৈল্ভ 
সমবেত হইয়৷ যুদ্ধ করে। তারপর যুদ্ধ শেষ হইলে তাহারা 
কপর্দক মাত্রও গ্রহণ না! করিয়া স্ব স্ব আবাসে 'প্রত্যাবৃত্ত 
হ্য়। 

ভারতবর্ষের কোন কোন দেশের রাজার মৃত্যু হইলে 
এক অদ্ভুত প্রথার অনুষ্ঠান হইত বলিয়া! সোলেমান উল্লেখ 
করিয়াছেন। আমরা এখানে প্র প্রথার বর্ণনা করিতেছি। 
রাজ-শব শ্মশানে বহন করিয়! লইবার সময় একজন স্ত্রীলোক 
অগ্রে আগ্রে সম্মার্জনী তস্তে গমন করিত এবং চীৎকার 
করিয়া বলিত, “নগরবাঁসিগণ, তোমরা দেখ, এই ব্যক্তি 
গত কল্য তোমাদের অধিপতি ছিলেন, তোমাদিগকে শাসন 
করিতেন, তাহার সমস্ত আদেশ জনসাধারণ কর্তৃক প্রতি- 
পালিত হইত ) "দেখ আজ তাহার কি দশ| হইয়াছে । তিনি 
পৃথিবী হইতে বিদ্বায় গ্রহণ করিয়াছেন, যমদূত বা বিষুগদূত 
তাহার আত্মা লইয়৷ গিয়াছেন। অতএব জীবনের সুখে 
উত্ভাস্ত হয়৷ বিপথগামী হইও না” এই বর্ণনার পর, 
ভারতবর্ষের রাঁজবংশে যে সতীদাহের প্রথ| বিষ্মান ছিল, 
তাহার উল্লেখ কর! হইয়াছে । রাজ শব দ্াহন করিবার 
সময় রাজমহিষীগণ চিতায় প্রবেশ করিয়৷ জীবিন বিসর্জন 
করিতেন। কিন্তু তাহারা অগ্নিতে দগ্ধ হইয়া জীবন নাশ, 
কি জীবিত থাকিয়! বৈধব্য অবলম্বন করিবেন, তৎসম্বন্ধীয় 
নির্ধারণ তাহাদের ইচ্ছার উপর নির্ভর করিত। 

সোলেমানের ভ্রমণবৃত্তান্ত হইতে ভারতবর্ষের রাজাস্তঃ- 
পুরিকাগণের অবরোধ প্রথা সম্বন্ধে কিঞ্ বিবরণ অবগত 
হইতে পারি। সোলেমান লিখিয়াছেন বে, অধিকাংশ 
নরপতিই পুরাঙ্গনাদিগকে রাজসভায় আনয়ন করিতেন; 
তাহার! বিন! অবগঠনে সর্বজন সমক্ষে উপস্থিত থাকিতেন। 

জাতিভেদ ভারতবর্ষের বিশেষত্ব ।' এই বর্ণ বৈষম্য 
বিদবশী মাত্রেরই চোখে পড়ে । আমাদের আরব্য পর্ধযটক- 


গণের ভ্রমণবৃততাস্তেও ভারতবর্ষের বর্ণবৈষমা সম্বন্ধে নানা 


(১) কোন কোন স্থলে এই প্রখার_ব্যতিফাম হইল। বার 
নরপতি অর্থ দ্বারা সৈল্ত পরিপৌষণ করিতেন, জারধ্য. ভ্রমণকারিগশের 
লেখা হইতেই এই প্রকার প্রমাণ পাওয়া! হায় 


দয সংখ্যা | ] 


' তথ্য, লিপিবদ্ধ রহিরাছে। আমরা এখানে তৎসমবন্ধে 
- সংক্ষেপে আলোচন! করিতেছি। 


ইবন থুর দতবা লিখিয়াছেন, হিন্দু জাতি সাত ভাগে. 


বিভক্ত । প্রথম শ্রেণীর নাম সার কুফ্রিয়া। অল ইদ্রিসি 
লিখিয়াছেন, কক্রিয়া। এই শ্রেণীর ছার! কোন্‌ বংশ উদ্দিষ্ট 
হইয়াছে, তাহ! আমর নির্দেশ করিতে অক্ষম । ইবন খুর 
দতবা! এবং অল ইন্্রিসি উভয়েই লিখিয়াছেন, এ শ্রেণী 
অতিশয় সস্ভাস্ত; রাজগণ এই শ্রেণী হইতে গৃহীত হইয়া 
থাকেন। ভারতবর্ষের আপামর সাধারণ সকলেই এই 
শ্রেণীতৃত্ত, লোকদ্রিগকে সম্মান প্রদর্শন করে; কিন্তু ইহারা 
কাহারও নিকট মস্তক অবনত করেন না । 
দ্বিতীয় শ্রেণীর নাম ব্রাঙ্গণ। ব্রাহ্ষণগণ কখনও সরা 
স্পর্শ করেন না। শাস্ত্র চচ্চায় ইহাদের জীবন অতিবাহিত 
হয়। ব্রাঙ্মণগণ ব্যান্রচন্্ বা অন্য কোন পণশুচন্্ পরিধান 
করিয়া লঙ্জ! নিবারণ করেন। কখন কথন ব্রাঙ্ণগণ দণ্ডধারণ 
করিয়া চতুঃপার্খ্ে সাগত জনমগ্ডলীকে ধর্ম্মোপদেশ প্রদান 
পূর্বক পরমেশ্বরের শক্তি ও মহিমা! ঘোষণা করেন। ইহারা 
ঘেবোপাঁসক 7 ইহাদের বিশ্বাস যে, দেবতাগণ জন্তষ্ট হইলে 
সর্বশ্রেষ্ঠ পরমেশ্বরের করুণা লাভ করা যায়। জ্যোতির্বদ, 
দার্শনিক, কবি এবং গণক প্রভৃতি নান! শ্রেণীর বিদজ্জন 
মাত্রেই ব্রাঙ্গপবংশজাত বলিয়া নির্দেশ করা যাইতে পারে। 
রাজন্তগণ তাদৃশ বিহ্জ্জনের যাবতীয় ব্যয়ভার বহন করেন। 
, ইহারা পুরুষান্ক্রমে এই সকল শাস্ত্রের আলোচনা করিয়া 
. আসিতেছেন। অধ্যয়ন অধ্যাপনায় কেবল ব্রাহ্মণের অধিকার 
আছে। 
তৃতীয় শ্রেণীর নাম ক্ষজিয়। ক্ষত্রিয়ের পক্ষে তিন 
পাত্রের অধিক হ্থরাপান নিষিদ্ধ। ইবন খুর দতবা লিখিয়া- 
ছেন, ব্রাহ্মণগণ ক্ষত্রিয়কন্তা৷ বিবাহ করেন, কিন্তু ক্ষত্রিয়গণ 
ত্রাঙ্মণকন্তা বিবাহ করিতে অসমর্থ । কিন্তু অন ইব্রি সি 
অন্তরূপ নির্দেশ করিয়াছেন, ক্ষতরিয়গণ ব্রান্গণকন্তার পাঁণি 
পীড়ন করেন) ক্রাঙ্মণগণ ক্ষত্রিয় কন্তার পাশিগীড়ন করিতে 
অসমর্থ । ৃ 
' শ্র্থ পেশী নাম শুর । শৃল্রগণ কি ও শ্রফজীবী। 
পঞ্চম শ্রেদীর নাম বৈশ্তা। বৈশযগণ শিল্প-ব্যবসায়ী। 
১. হষঠ শ্রেধর লাম চণ্ডাল। চণ্ডালগণ সর্বপ্রকার নিক 


ভারতীয় ইতিহাস প্রসঙ্গ । 


৩৬৫" 


কাজ করে। চগ্ডালগণ গান ঘান্ পটু, তাহাদের রমণীরা 
সুন্দরী । রি 
সম শ্রেণীর নাম বাজিকর ইত্যাদি । 
আরব্য লেখকগণের মতে হিদ্দুগণ ৪২টি ধর্ণসম্প্রধায়ে 
বিভক্ত ছিল। অধিকাংশ ধর্মসম্প্রদায়ই ঈশ্বরের অন্তিত্থে 
বিশ্বাস করিতেন। ইহাদের কোন কোন সম্প্রদায় অবতার- 
বাদী ছিলেন। তৎকালে নিরীশ্বর ধর্মাসম্প্রধায়ও পরিদৃষ্ট 
হইত। অনেকে শালগ্রাম বা লিঙ্গ উপাসক ছিলেন। 
এই সকল শিলার মন্তকে ঘ্বৃত ও তৈল-মর্দিত হইত। কোন 
কোন সম্প্রদায় হৃর্য্যের উপাসনা! করিতেন; তীহাদ্দের 
বিশ্বাস ছিল যে, নুর্ধ্যই স্থষ্টিস্থিতিপাঁলনবর্তী। কোন 
কোন সম্প্রদায় মধ্যে হোমের অনুষ্ঠান দেখা যাইত।” কোন 
কোন সম্প্রদায় মধ্ো বৃক্ষ বা সর্পের পুজ! প্রচলিত ছিল। 
ছুই একটি ধর্মসম্প্রদায় সর্ব প্রকার ধর্মচর্চা হইতে বিরত 
হইয়া সমস্ত মত অস্বীকার করিতেন? 
আমরা! আরব্য পর্যটকগণের গ্রন্থ অবলম্বন করিয়া 
যে বিবরণ সঙ্কলন করিলাম, তাহা! হইতে ছুইটি বিষয় স্পষ্ট 
উপলব্ধি হয়। প্রথম হিন্দু জাতির বিলাসবিমুখতা, দ্বিতীয়, 
কষ্টসহিষুতা। হিন্দু জাতির সাধু সন্ন্যাসীর জীবনে বিলাস- 
বিমুখতা ও কষ্টসহিষ্ুতার চরম দৃষ্টান্ত দেখিতে পাওয়া 
যাইত। এতঁৎ সম্বন্ধে বণিক সোলেমান যাহা! লিখিয়াছেন, 
এখানে আমরা তাহা উদ্ধৃত করিয়। এই ক্ষুত্্ প্রবন্ধের 
উপসংহার করিতেছি। “ভারতবর্ষে এক শ্রেণীর লোক 
পর্বতে ও বনে বাঁস করেন। তাহার! কদাচিৎ লোকালয়ে 
উপস্থিত হন। অনেক সময় তাহার! কেবল স্বচ্ছন্বনজাত 
ফল বা শাক শবজি আহার করিয়া ক্ষুন্িবৃত্তি করেন। 
তাহাদের অনেকে উলঙ্গ অবস্থার অবস্থিতি করেন। অনেকে 
নুর্ধ্যাভিমুখ হইয়া দণ্ডায়মান থাকেন। আমি একজন 
সাধুকে এইভাবে, দ্ডারমান দেখি) তারপর যোল বৎসর 
পরে পুনর্কার এ স্থানে আগমন করিয়! তাহাকে তদবস্থাতেই 
দেখিতে পাইয়াছিলাম। বিশ্ময়ের বিষয় এই যে, রৌদ্রতাপে 
সাধু দ্রবীভূত হয়েন নাই ।” | 
| শ্রীরামগ্রাণ গুপ্ত । 


৬৬ ৃ 


মাঞ্চিনরা ধর্থের বারা ্বারাজ্য 
' লাভ করিয়াছিল কি না। 


শ্রাবণ মাসের এ্রবাসীতে শ্রদ্ধাম্পদ যুক্ত দ্বিজেন্্রনাথ 
ঠাকুর মহাশয় পিথিয়াছেন__ 

*মার্কিনদিগের রাজনৈতিক অধ্যবসায়ের গোড়াপত্তন 
কর! হইয়াছিল ধর্মের উপরে, তাই তাহার ফল হইল 
নিষণ্টক স্বারাজ্য লাভ।” 
পুনপ্চ-_ 

“পক্ষান্তরে মার্কিনদেশীয স্বারাজাপন্ীরা ধর্মকে লঙ্ঘন 
করিয়া একটি কথাও মুখে উচ্চারণ করে নাই--একটি 
কার্যেও হস্তপ্রসারণ করে নাই, অপর কোনে জাতির 
ন্যায্য অধিকারের অন্তঃপাতী হুচ্যগ্রপরিমাণ ভূমিখণ্ডেও 
হত্তগ্রসারণ করে নাই; আবার তাঁহাদের নেতা যিনি 
ওয়াশিউটন' তাহার তো কথাই নাই! তিনি সাক্ষাৎ 
ধর্মের অবতার ছিলেন বলিলেই হয়। তাই তাহাদের 
স্বারাজ্যের জয়-পতাঁকায় “যতো! ধর্ম স্ততো জয়? স্বর্ণা- 
ক্ষরে অল্‌ জল্‌ করিতেছে তারকার বেশে ।” 

মার্কিনদিগের রাজনৈতিক জীবন সম্বন্ধে এইরূপ ধারণা 
শ্রদ্ধেয় ছিজেন্্র বাবুর একেলার হইলে এ বিষয়ে আলোচনার 
বিশেষ আবহ্ঠকতা! ছিল না। কিন্তু দেখিয়াছি, এদেশের 
অনেক শিক্ষিত লোকই মনে করেন, মার্কিনগণ যে 
স্বাধীনতা লাভ করিতে সমর্থ হইয়াছিল তাহার প্রধান 
কারণ, তাহারা বরাবর ধর্মের পথে চলিয়াছে, সুতরাং 
ধর্মই তাহাদিগকে জয়ত্রী দান করিয়াছেন। এই প্রকার 
ধারণার এ্রতিহাসিক ভিত্তি কি, একবার আলোচনা করিয়! 
 দ্বেখিতে ইচ্ছা করি। | 

মার্কিনদিগের রাজনৈতিক অধ্যবমায়ের 

"গোড়া পত্তন__ 
(১ আমেরিকায় উপনিবেশস্থাপন | 


সকলেই জানেন, আমেরিকা শ্বেতাঙ্গগণের পস্বদেশ” 


ছিল না। তাহারা ইন্ুর্োপ হইতে দলে দলে বিডির সময়ে 
এই বিদ্বেশ-গমন ব্যাপারটা নিরবচ্ছিন্ন ধর্মসূলক ছিল না। 


শ্রবাসী। 


৯ পা ওক 





.. [প ভাগ। 


৪2৯০ ৫৫ তত, ০৭ ৭৯ রশ ৪৯৯ করিনি 


সত্য বটে, ইলগের পিউরিটান অন্তরের অনেকে ধর্শোর 
খাতিরেই স্বদেশ ত্যাগ করিতে বাধ্য হইযাছিটপন, কিন্তু 
তাহাদের সংখ্যা মুষ্টিমেয। উপনিবেশিকগণের অধিকাংশই 
ধনলোভে আমেরিকায় গমন করেন, অনেকে ধর্দের 
ভাখ করিতেন, এই মাত্র। প্রথম যুগের যাত্রীদিগের চিত্তে 
অর্থ ও পরমার্থ একই পর্য্যারভূক্ত ছিল।* ধাহারা সরল 
ধর্বিশ্বামী ছিলেন, তীঁহাদিগের মধ্যেও ধেবত্ব ও পণুত্ব 
একসঙ্গে বাস করিত। তাহার! যেমন একদিকে ধর্টের 
জন্য আশ্চর্য্য আত্মত্যাগ দেখাইয়াছেন, অপরদিকে তেমনি 
লোমহর্ষণ নিষ্ঠুরতা, অর্থগৃপন তা ও প্রবঞ্চন্পরারণত্ দ্বারা 
ধর্মের যৎপরোনাস্তি অবমানন! করিয়াছেন। ধর্মের জন্যই 
কলম্বদ্‌ ও অন্যান্ত অনেকে আদিমনিবাসীদিগকে হত্যা ও 
দাঁসত্বশৃঙ্খলে আবদ্ধ করিতে পরামর্শ দেন, এবং ধর্মের 
জন্তই [,25 09525 তাহার্দিগের সহিত সদয় ব্যবহার 
করিতে অন্থুরোধ করেন। ধর্মের জন্তাই [99 (০81285 
স্পানিয়ার্ডদিগকে ফ(সিকাষ্ঠে বিনাশ করেন। ধর্মের 
জন্তই পিউরিটানগণ ইংলণ্ড হইতে হল্যাণ্ডে ও হল্যা্ 
হইতে আমেরিকায় গমন করেন, এবং তথায় ধর্মচ্চার 
স্বাধীনতা লাভ করিয়া! ভিন্নমতাবলযী প্রটেষ্টাণ্ট খৃষ্টান- 
দিগকে নির্বাসিত, ও কোয়েকারদিগের উপর অমানুষিক 
অত্যাচার করেন।ঁ স্ৃতরাং দেখ। যাইতেছে মার্কিন- : 


₹₹ 51110001590 01 05 9505 58010675090 ৪170. £০914 
61 0105019 1018015660.1,-11059 171500112115) 215001% ০৫ 
06 ৬৬০10, ৬০, ১১011, 532. 


+ ঠা) 070 0০101788101] 01 411911088 19118107) 00915 রর 
2৬017৮5/11610) 170 85 070 10501050070 90100017060 
11010150) 07081201705 20519500697 10৬55 09. 690771021 
6০458 001 07111701054 -08010165)155889) 210 হ2006 
16 ৪5 110 010 £০০৫ ০1 07508070110 08051) 0351 
0০101727095 270. 00505 80৮০০860075 875155176 220 
81552170701 076 17620761771 1৮25 140৮ 075 £9০৫. :01 0155 
020010 08056110780 17851058325 20৬০০৪%৪৫ 11616, *. 
85701517855, 800 015 1 10007651206 06 5৪0৮8 0৬. 01০012৩ 
৮৪০০৫ ৪. ৪০০৫ 63:810116, [6 ৪5 4407 0৪ 588 ০6 0811০ : 
11572 0750 15100818895 1587850 06 30501505 156 09 
1151305হ. [6 925 151181905 9587015 0795 18৫. 0005 (91185795 । 
8০. 10758051870 607 1201150707 075 গাও 
4510571095 800. ঠা 015 106. 70706-01 টিন 11১৬5 4০ 
195071917 0159676613) 210. 60 77010৮.. 11752070151 07861065 
8০7 (76 0830575 ২730150. 1916 (1 ৪0 ০০0৮ রা 





নম সংখ্যা]. 


০.০ গাব সি 


দিয়ো রাজনৈতিক জীবনের গোড়াপত্তন র্মীপেক্ষা 
অধর্শেই' অধিক হইয়াছিল। একজন ইংরেজ লেখক 
যথার্থই বলিয়াছেন, “ন্বর্ণ ই স্পানিয়ার্ড ও ইংরেজদিগের 
সুখ্য উদ্দেস্টা ছিল।”* ধর্ম তাহাদিগকে ছংখ, ক্লেশ, 
বিপৎ, মহামারীতে অদম্য সাহস দিয়াছে, সত্য-_কিন্ত 
তাহা অন্বরুসংস্কার ও পৈশাচিক পাপাচার হইতে মূক্ত 


ছিল না। 


শা রসি লা নিল ০০৯০৭ শপ ক সস 


(২) আমেরিকা কাহাদের | 20৫ 


 মাফিনরা ধর্শর ছারা স্ায়স্ি লাভ করিয়াছিল কি না। 


৩৬৭ 


টি 
রদ সি, লাশ লিপি সে শিক ১৯ ০ পালা 


আর একজন (লেখক বলেন, "আমেরিকার বিস্তীর্ণ 
বনতৃমিগুলি করেক শত ইগ্ডিয়ানের সম্পত্তি, ইহা! অতি 
হান্তাম্পদ কথা। তাহারা প্র ভূমিগুলি পরিষ্কৃত বা. করিত 
করে নাই, উহাতে গৃহ নির্শীণ করে নাই, উহাদিগের 
সীমানা! সরহদ্দ নির্দেশ করে নাই, এমন কি, ওগুলি দখল 
করিবার জন্য এক শিকারের সময় ভিন্ন অন্ত সময়ে 


সার প্ররম্পর যুদ্ধবিগ্রহও করে নাই। ম্বৃতরাং ত সকল ভূমিতে 


'শ্বেতা্দদিগের সমান স্বত্ব ছিল-_বরং তাহারা যে ভাব 


স্বর্ণখনির লোভেই হউক, আর ধর্মচর্জার ঈ অব্যাহত বন জঙ্গল আবাদ করিতে আরম্ভ করিয়াছিল, তাহাতে 


অধিকার 'লাভেরশ্জন্তই হউক, শ্বেতাঙ্গগণ পঙ্গপালের মত 
আমেরিকায় যাইয়া উপস্থিত হইতে লাগিলেন। কিন্ত 
আমেরিকা তো মরুভূমি ছিল না! সহত্র সহজ বৎসর ধরিয়া 
আদিমনিবাসিগণ সেখানে বাস করিতেছিল। ন্থৃতরাং 
ইয়ুরোপ হুইতে যাইয়া তাহাদিগকে তাড়াইয়া, দিয় ( হত্যার 
কথা পরে বলিব) তাহাদ্দিগের জন্মভূমি দখল করিবার 
স্বেতা্গগণের কি ধর্মসঙ্গত স্বত্ব ছিল, এই প্রশ্ন উপস্থিত 
হইতেছে। সহজ বুদ্ধিতে বোধ হয় পরদেশ হরণ ও 
পরস্বাপহরণ একই কথা । কিন্তু ধাহাঁর! বড় বড় রাজনীতিবিৎ, 
বিশালদেশের অধিনায়ক, তাহারা আমেরিকা অধিকারের 
পক্ষে একটা যুক্তি দেখাইয়া! থাকেন। যুক্ত রাজ্যের বর্তমান 
দেশনায়ক রুজ্ভেপ্ট বলেন, আমেরিকায় “সীমাহীন প্রান্তর 
ও বনে ইত্ডিয়ানদিগেরই একমাত্র স্বত্ব--অর্থাৎ জনকয়েক 
নোংরা বর্ষর সহ যোজনব্যাপী দেশে কখনও কখনও 
শিকার কর্িপ্া বেড়ায় ? সুতরাং এই দেশে কেবল তাহা- 
দিগেররই একমাত্র অধিকার--এ কথা যদি ঠিক হয়, তবে 
উহা যে কোন শ্বেতা শিকারী, স্বেচ্ছাধিবাসী, ঘোটকা- 
পহারক, বা যাবাবর গোরক্ষকের হইবে না কেন 1 
075 58009 151181089 11১৩7, [6 929 11817 090 927050 
0570. £) 015 01520, 51146177639 7270. 00761011701 0/7০081 


10850110150) 501%20101) 290. .079. 07624 ০ চা 966281219 
চে £১০54 [7012] 076010-701156075,70, 532. 


ক [17550917151 শি 276 চাচি 75৫9 £০10 0917 
নি9 22000100209, [ও 


প্রন 6০০৮৪ চু [70125 আহা ০01 00৩ 1816 
1595 খেজ্লডত আচ 161255 চে 883. ০০000610708 ডি) 00 
টীদিকাডা গত ৫০৫৩1 $057110 ০০০ 8130. 10050 281গো/ঘ 
18 ৩৮৩০ ও এাতিাঠ র্‌ ঞ. 1870 898070 জি 71155 


তাহাদিগের স্বত্ব শ্রেষ্ঠতর বলিতে হুইবে।”* অনেকটা 
এইরূপ যুক্তির অন্থুদরণ করিয়াই একঞ্জন ইংরেজ ( দার্শনিক, 
বৈজ্ঞানিক, না রাজনীতিবিৎ ঠিক বুঝিতে পারি নাই )' 
ভবিব্যদবাণী করিয়াছেন, “এমন দিন আসিতেছে, যখন 
ইযুরোপের উন্নত ও ধর্মিষ্ঠ জাতি সকল উজ্/প্রধান 
দেশসমূহের শাঁসনভার গ্রহণ করিবে। তাহার! তদ্দেশবাসী- 
দ্িগকে কুকুর বিড়ালের মত হত্যা করিবে না বটে, কিন্ত এ 
সকল দেশের স্বভাবজ তরশ্থ্য উহাদিগের হাতে পড়িয়! যে 
মাটা হইতেছে, ইহ! তাহার! কিছুতেই সহা করিবে না।সাঁ 





25057017210 08001211-7005520117 00017652510] 
160071007 খর 609 01875 06 9579 ভাত টিএাছভে 505005 
7096-07161) 01 /2)06017 02/0010-77207-1-77019001058 7, 502, 

ঈ% (101517010010115 00 525 0126 2 9%/770120150 11701215 
96০8100 ৫, 0901015-718176 0৬0৮ 00 690 00185015005 
২110 0769 010 701 01027 210 011) 020 17001702710 0৮ 
২107 0০015050165) $5000 100 15116560175 00917) 2100 210006 
17056 ০0771517109 0765 0100066৮৫17 08170 21710150778 
27067018090 ০1170) 16 89 01 00 0106 0102 11৮ 65০09 


১ 27611051750. 05109 25 8০০৫ 9 17181701918 25 029 


11001235210. 076 70076 06 07017 01275117505 05 05 
58010010101, ৮21550107 0, 505 

110৬1] 0199701 99177805 01927) 200 0196 8৮120 
01518170 05095 018৮ 06 16 চাপ ০৪০ 25159800 ডি 
111:015 0 00170216100 0016569 51005. 95506 01 076 
16550811005 04 0179 0101956 79£1915 01 00 জাগা? ঢা০৪৪) 
79190 06 76 01673615021 9821105597 5০০19 
98016170917) 016 18065 00550551728 6910, 25 
চা 06 07055150850 1270217 17 0055955107 ৬111 06 
15০০1590710 16 %111-10 ৪11 01909101110 19 080৮ ০৫ 
05 0015 00700161075 06 9801) 79500171697 056 005) 57211 
199 2110%৩0 00 015৮ভা৮। 019 80115200770 016 (মাযা97056 


আজও 15900৫052 জ1/ণা 05) 124510-08865-4 


৩৬৮ 


এই লেখকের মতে, ইহাই ভবিষ্যতের পরার্থপরতা | 
(০11) 1) অতএব শ্বেতাঙ্গগণ আমেরিকার আদিম 
' অধিবাদীদিগের অক্ষম হস্ত হইতে তাহাদ্দিগের দেশ কাড়িয়া 
লইয়া যে অধন্্মীচরণ করিয়াছে, এমন কথ৷ বলিতে আমারিগের 
সাহস হইতেছে না! জুতরাং তাহাদিগের সহিত ব্যবহারটা 
কেমন হইয়াছিল, তাহাই এক্ষণে বিচাধ্য। 
আদিম অধিবাসীদিগের ব্যবহার । 
মোরেভিয়ান সম্প্রধায়ের জর্মনদেশীয় একজন প্রচারক 
(২০৬. 7০12 17০15501৭01) দীর্ঘকাল ইত্ডিয়ানদিগের 
মধ্যে বাস করেন। তাহার নিকট তাহার! শ্বেতাঙ্গ দিগের 
আচরণ সম্বন্ধে যে অভিযোগ করে, ' তাহার কিঞ্চিৎ মর্ম 
দিতেছি ।-__ 

“ইংরেজগণ যখন ভার্জিনিয়া প্রদেশে আগমন করে, 
তখন আমর! স্তাহার্দিগকে সমাদরে গ্রহণ করি, এবং 
সহোদরের স্তাঁয় আমাদিগের সহিত বাস করিতে আহ্বান 
করি। কিন্ত তাহারা আমাদ্িগের সদয় অভ্যর্থনার কি 
প্রতিদান দিয়াছে ? তাহারা প্রথমে আমাদিগের নিকট 
স্বীয় জীবিকোপযোগী শন্তোৎপাঁদন ও গোচারণের জন্ত 
সামান্ত ভূমিখণ্ড যান! করে, আমরাও আহ্লাদের সহিত 
তাহা প্রদ্ধান করি। কিন্ৎকাঁল পরেই তাহার! আরও ভূমি 
চাহে,_তাহাও আমরা দান করি। আমাদিগের জীবিকার 
জন্য মহান্‌ পুরুষ (77৩ 0759. 9710 বনে অনেক মগ 
রাখিয়াছিলেন ; দেখিয়া তাহাও তাহার! প্রার্থনা করে। 
আমাদিগের বনে প্রবেশ করিয়া তাহারা অনেক 'স্পৃহণীয় 
ভূমিখ্ড দেখিতে পায় এবং আমাদিগকে উহাও দান করিতে 


অনুরোধ করে! আমরা! দেখিলাম, উহার! যথেষ্ট ভূমি পাইয়াছে, 


সুতরাং আর তৃমি দিবার প্রয়োজন নাই; তথ্ধন উহারা 
বল প্রয়োগ করিয়া আমাদিগকে বহুদূরে ভাড়াইয়! * দিয়া 
আমাধিগের পৈতৃক বাসভূমি অধিকার করে ।” 


18120690809) %/10 07510680521 016 415099581০1 ০৪ 


01511158601) 015 08৮5101910916 06 07836. 1250800095 17125 
0900775 0176 01 0১6 17091 10705517620. ৮1621 08095010179 
877852176 076 20076001706 079 9755607180657759051 
5৬০91801015 0) 86121017100) 0০348. 

. ঈ20001027) 0196019 601৫10510017600151159) 5০1, 
171, 00. 467-68. 


প্রবাসী । 


. (৮ম ভাগ 


তার পর ওলন্াজধিগের পালা) তৎপর অন্যান্ 
ইয়ুরোগীয় জাতির আগমন। এ একই কাহিনী। বাহার! 
সেই করুণ কাহিনী পাঠ করিতে চাহেন, তাহারা 
পাদটাকার উদ্ধৃত গ্রন্থের ৪৬৭ হইতে ৪৭১ পৃষ্ঠা অধ্যয়ন 
করিবেন। 

মনে হইতে পারে, ইত্ডিয়ানদিগের,এ বর্ণনা অতিরঞ্জিত ।. 
কিন্তু একজন ইংরেজ এ্ীতিহাসিক কি বলেন? ৭শ্বেতাঙ্গগণ 
ইত্ডিয়ানদিগকে অজস্র প্রবঞ্চিত করে, তাহাদিগের নিকট 
লক্ষ মিথ্যা কথ! বলে, তাহাদিগের সর্বস্ধ হরণ করে, 
তাহাদিগকে দ্াসত্বে আবদ্ধ করে এবং জিধাংসার “ বশবর্তী 
হইয়া রম মদ দ্বারা তাহাদিগের সর্বনাশ সাধন করে।”* 

বসন্ত ও ব্রাণ্তী। 

ইযুরোগীয় বৈজ্ঞানকগণ এই একটা তত্ব আবিষ্কার 
করিয়াছেন যে অনুরত বর্ধর জাতি উন্নততর, স্থসভ্য জাতির 
সংস্পর্শে আসিলে স্বভাবতঃই ধ্বংস প্রাপ্ত হয়। এই 
নিয়মান্ুসারেই অষ্ট্রেলিয়া ও নিউ জিলগ্ডের আদিম অধি- 
বাসিগণ প্রায় লুপ্ত হইয়াছে । ন্থতরাং কেহ কেহ মনে 
করিতে পারেন, আমেরিকার বিভিন্ন জাতসমূহ বুঝি এই 
নিয়মেই এক রকম নির্মূল হুইয়াছে। কিন্ত প্ররুত কথা 
তাহ। নহে । সুইডেন দেশীয় অধ্যাপক 76651 হজ 
১৭৪৮-_-১৭৫১ সনে আমেরিকায় ভ্রমণ করেন। তিনি 
কি বলেন, গুন্ুন। “ইযুরোপীয়দিগের সংশ্রবে আসিবার 
পূর্বে, ইণ্ডিয়ানগণ বসন্ত কাহাকে বলে জানিত না। 
তীহাদিগের সংস্পর্শে আসিয়া অসংখ্য ইগ্ডিয়ান এই রোগে 
ৃত্যুমুখে পতিত হইন্বাছে। * * *কিন্ধব্রাপ্তীই অধিকাংশ 


, ইত্ডিয়ানকে বিনাশ করিয়াছে। ইয়ুরোপীয়গণের আগমনের 


পূর্বে ইত্ডিয়ানের! এই মদির! সম্বন্ধে একেবারেই অজ্ঞ 
ছিল।” ' | রঃ 


1160 19 17170) 10100601010) 970918550 07117। 93৮2 য় হা 
10) [091109 00762905০,-70075 17150002751 21800) ০1. 
১01, 9,5০5, | 

শা িঠাড 51051100578, 05555591710 07611701913 
1270 101090010817090, 107 90016 0610 00170970610). 
(16 7:0701992175। ৪10 1210) 51705 09000751795 500154 
1707501015 0010915 0 09705 5 %8960181005895 
1011160 17090 01 076 [11012751205 1181807 %2510495155 
6170191) 0171070%1 60 00571 066919 06 255107998075 08115 
11022 ভাজ 0219 :94 9 00266107055 
৬০1, []) 00. 33০-330, ' ূ 


শপ পাশাা পিপাসা 
010 ৬517166 0799060. 126 [001212 [যি 810 16 


এ সংখ্যা। |. 


০ পসরা ০? সপ লগ 


ননমভূমি পরহস্তগত ও স্বদেশীগদিগকে লান্ছিত, প্রতা- 
রিত ও দিনে দিনে মৃত্যুমুখে পতিত দেখিয়৷ বর্ধরজাতি 
সুস্থির থুকিতে পারে না। স্থতরাং ইয়ুরোপীয়গণের 
সহিত ইগ্ডিয়ানদিগের শতাবীব্যাপী জীবন-মরণ সংগ্রাম 
আরম্ভ হইল। এই সংগ্রামের ফলাফলের উপর আমেরিকার 
বর্বর অধিবাসীদিগের ধন, জন, জীবন-__-এমন কি, তাহা- 
দিগের জাতীয় 'অস্তিত্ব-_নির্ভর করিত )__স্ুতরাং তাহারা 
ঘে উ্কাপিগুবৎ সহসা আপতিত জাতীয় শক্রুদিগকে 
হাতে পাইলে তাহাদিগের প্রতি ভয়ঙ্কর নিষ্ঠুর ব্যবহার 
করিবে, তাহাতে বিশ্মিত হইবার কিছুই নাই। কিন্ত 
উন্নত, সভ্যতাগর্কিত, ধর্মান্ধ ইযুরোগীয়গণ আমেরিকায় 
যে পৈশাচিক লীলার অভিনয় করিয়াছে, বর্তমান যুগে 
তথাকথিত অনুন্নত এসিয়াবাদী কোনও জাতির ইতিহাসে 
তদস্থুরূপ কিছুই দৃষ্ট হয় না! এই প্রসঙ্গে স্পানিয়ার্ডদিগের 
দ্বণিত বিশ্বাসঘাতকতা ও রাক্ষসোচিত নৃশংসতা বর্ণনা 
করিবার অবসর নাই। মাকিনজাতির ধর্মপ্রাণ পূর্বব- 
পুরুষগণের আচরণই প্রবন্ধের মুখ্য বিষয়। অপর প্রমা- 
ণের আবশ্তক নাই। স্বয়ং দেশপতি কুজ্ভেল্ট সুললিত 
ও ওজন্থিনী ভাষায় ইগ্ডিয়ানদিগের সহিত যুন্ধ-কাহিনী 
বিবৃত করিয়া উপসংহারে বলিতেছেন--“এই যুদ্ধের ইতি- 
হাসে আমাদিগের পূর্ববপুরুষগণের ভীষণ দুর্র্য বীরত্ব 
কাহিনীর সহিত অতি কদধ্য পরস্বাপহরণপ্রিয়তা, জঘন্য 
বিশ্বাসঘাতকতা! ও লোমহ্ষণ নিষ্ঠুরতা! জড়িত রহিয়াছে। 
আমর! তাঁহাদিগের মধ্যে অনেক কঠোর, বীরোচিত গুণ 
দেখিতে পাই বটে, কিন্ত পতিত, হুর্ববল, অসহায়জনের 
প্রতি দয়া, কিংবা পরাজিত, নির্ভীক শক্রর প্রতি করুণার 
পরিচয় অতি অল্পই প্রাপ্ত হই।”* যুদ্ধে যে সকল ইতডিয়ান 


11017917029 ০6 057101510:0%655 215176915751560 
10) 05505 ০1 0১3 199169: 270৫ 7709% %21100 28879551071 
ঢা 02759 055011510) 056 15950 755010176 010 1270. 
৮৮০) ভাত 17680 10 1315000০076 10881) 50০78 ০92156 
৮1518 %5 56 ৩৮ 11615 ০৫ 55৫1 15511663 53175700101 
076. 91121) :0176. 5৪]. 81১৫ 075 116101955, ০1315 1০: & 
91870 :20৫, +877015750 (০9, আত! চ71509, 
9৩, ১], 8,532... 





হীরা হার হারুধভাতবেনাির হিরা 


সিলিকা ৯৯৮ কিস তল? পা ৯ লা 


৬ 
৬৬৯ 
সাত সলাাি ্ 


বন্দী হইত, ্বেতালগ্ণ তাহাদের সকলকেই হা! করিত। 
শুধু তাহাই নহে। ১৭৬৪ স্্ী্টাঝে ( অর্থাৎ শ্থাধীনত। 
সমর আরম্ভ হইবার মোটে দশ বৎসর পূর্বের তখন 
দেশে শাস্তি বিরাজমান ), স্ুবিখ্যাত সাধু উইলিয়ম 
পেনের পৌত্র ঘোষণা করেন, প্রত্যেক ইও্ডয়ান 
নারীর মন্তকের জন্য ৫* ডলার, এবং দশ বৎসরের 
নিষ্ববযস্ক প্রত্যেক ইগডয়ান বালকের মন্তকের জন্য ১৩০ 
ডলার পুরস্কার প্রদত্ত হইবে। এখন যে ইত্ডিয়ানগণ 
বশ্ততাম্বীকার করিয়াছে__এখনও তাহাদিগের সহিত ব্যব- 
হারে এরূপ বুঝা যায় না, যে সাধুতা, দয়া ও সত্যবাদিতা 
ইযুরোগীয়গণেরই একচেটিয়! গুণ । * 
(২) দাসত্ব-প্রথ। | 

এইরূপে একদিকে বনুযুগব্যাপী সংগ্রামে ও নির্দয় 
অত্যাচারে আদিম অধিবাসিগণ উচ্ছিন্ন হইতে লাগিল, 
অপরদিকে সুতরাং শ্রমজীবীর অভাব উপস্থিত হইল। 
তখন খৃষ্টাশ্রিত ইয়ুরোপীয়গণ আফ্রিকা হইতে সহত্র সহশ্র 
নর, নারী, বালক, বৃদ্ধ, যুবক, যুবতী অপহরণ করিয়া 
আমেরিকার বিক্রয় করিতে লাগিল। আফ্রিক! হইতে আমে- 
রিকার পথে এই সকল হতভাগ্য কুষ্ণকায় মানুষগুলি' যে 
যমযাতন! ভোঠী করিত, এবং দাসর্ধূপে বিক্রীত হইয়া ইহার! 
আজীবন যেরূপ মূক পণুবৎ ব্যবহৃত হইত, তাহার যথাযথ 
বর্ণনা করিবার প্রয়াস করিয়া! আমি আপনার অক্ষমতার পরিচয় 
দিতে চাহি না। এদেশে শিক্ষিতদিগের মধ্যে "মকাকার 
কুটীর কেনা পাঠ করিয়াছেন? খাহারা শতাবীর পর 
শতাব্দী লক্ষ লক্ষ নরনারীকে দাসত্বশৃঙ্খলে আবন্ধ রাখিয়! 
তাহাদিগকে কুকুর বিড়াল অপেক্ষাও হেয় রূপে লাঞ্চিত 
করিতে পারে--পতি হইতে পত্থীকে, জননী হইতে 
সন্তানকে নির্দয়ভাবে বিচ্ছির করিয়া! চিরদিনের জন্য তাহা- 


; দ্বিগের জীবনের যৎকিঞ্চিৎ ম্লান আনন্টুকু নির্বাপিত 


করিয়া দিতে পাবে-_ঈশার শিষ্য বলিয়া পরিচয় দিয়াও 
'তৈজসপত্রের স্ায় মানুষ লইয়া! ব্যবসান্ন করিতে পারে_ 
ধর্ম বদি একাস্ত তাহাদিগেরই পক্ষাশ্রিত হইয়া থাকেন, 
তবে গাহাকে নিতীত্তই পক্ষপাতী বলিতে হুইবে। পর- 


*% [715012125) 21500) ০1, ১৯007) 05 505, 


। সসটিপস্সিলাএল, 


বেশ হরখে যে জাতীয় জীবনের আর্ত, মিথ্যা, প্রবঞ্চনা ও 
নিষটু়তায় যাহার পরিপুষ্টি, নারকীয় দ্বাসন্বপ্রথা যাহার 
ঞঁহিক সম্পদের ভিত্তি-_-সেই মার্কিন জাতীয় জীবনের 
গোড়া পত্তন ধদি নিরবচ্ছিন্ন ধর্মের উপরে করা হইয়া 
থাকে, তবে ধর্ম ও অধর্ম্ের পার্থকা কি, তাহাই জিজ্ঞাস! 
করিতে হয়। 
স্বারাজ্য-লাভ। 

এক্ষণে দেখা যাঁউক, "মার্কিন দেশীয় স্বারাজাগন্থীরা 
ধর্মকে লঙ্ঘন করিয়। একটি কথাও মুখে উচ্চারণ করে 
নাই,” এই উক্তি যথার্থ কি না। 

মার্কিনদেশে স্বারাজ্যপন্থীদিগের প্রথম আবির্ভাব ষ্ট্যাম্প- 
আইন ঘটিত কলহ লইয়া । কথাট! একটু পরিষ্কার করিয়া 
বল! আবশ্তক। স্বাধীনতার সংগ্রাম পধ্যস্ত মার্কিন দেশ 
তেরটী প্রদেশে বিভক্ত ছিল। প্রত্যেক প্রদেশের বিভিন্ন 
শাসনকর্তী ও জনসাধারণ সভা ছিল। উহারা ইংলগ্ডের 
অধীন হইলেও কোনও প্রকার কর প্রদান করিত না) 
এমন কি শাসনকর্তার্দিগের বেতন পর্যাস্ত ইংলগ্ডকে 
যোগাইতে হইত। এতত্বযতীত, ১৭৫৬ হইতে ১৭৬৩ সন 
পর্যাপ্ত ফরাসিদেক্ন সহিত ইংরেজদিগের বিপুল সংঘর্ষ উপস্থিত 
হয়। সেই সংঘর্ষে ইংলগ্ডের সাহাধ্য না পালে মার্কিনেরা 
. ফরাসিদিগের গ্রাসে পতিত হইত । উহ্বারা তখন ইংরেজ- 
দ্বিগের সহিত মিলিত হুইয়! যথাশ্তি যুদ্ধ করিয়াছিল বটে, 
কিন্তু যুদ্ধের ব্যয় অধিকাংশ ইংলগকেই বহন করিতে হয়, 
এবং যুদ্ধাবসানে মার্কিনদেশের রক্ষার্থ যে দশ সহস্র সৈন্য 
ধদেশে: রাখা হয়, তাহার ব্যয়ভারও ইংরেজদিগের 
স্বষ্ধেই পতিত হয়। ইংলগ্ডের সহিত যুক্ত থাকিয়া আপদে 
বিপদে রক্ষিত হইবে, এবং শাস্তির সময় পর্ণমাত্রা় জুখৈষ্ব্য 
ভোগ করিবে, অথচ মার্কিনের! তদর্থে এক কপর্দকও 
বায় করিবে নু, ইহা স্তায়বিগহিত মনে করিয়া ইংলগ্ডের 
প্রধান মন্ত্রী জর্জ গ্রেন্ভিল ১৭৬৫ সনে পার্জিয়ামেন্টে ষ্ট্াম্প 
আইনের প্রস্তাব উপস্থিত করেন। উহার মর্ম এইযে 
বিবাহে, কুসীদব্যরসায়ে, বাণিজ্যে, স্থাবর সম্পত্তি ক্রয় 
বিজ্রয়ে, ' আদালতে মাল! মোকদমার ট্র্যাম্পযুস্ত দলিল 


ব্যবহার করিতে হইবে। প্রস্তাবটা গুনিবামাত্র মার্কিনেরা 


জলির! উঠিল। ভাহাদের প্রধান আপতি, পাণিয়ামেন্টে 


 প্রধালী। - 


এও করা ০ ৫ এসপি পিপল লীগ পিসি লিকার 


1৮ ভাগ। 


তাহারা প্রতিনিধি নির্বা্টন করে না, সুতরাং উহা 
তাহাদিগ্ের উপর কর স্থাপন করিতে পারে না” -বলা 
বাহুলা, বার্ক, মেকলে প্রতৃতি স্থপত্ডিত রা'জনীতিজ্ঞগণের 
মতে এই আপত্তি অকিঞ্চিংকর বলিয়া! গ্রতিপন্ন হুইয়াছে। 
পা্িয়ামেণ্টের কোন কোন সত্য এরূপ বুঝাইতেও চেষ্টা 
করিলেন যে তাহারা যেমন ইংলগডের, তেমনি আমেরিকারও 
প্রতিনিধি। (যেমন ভূৃতপূর্ব্ব ভারতসচিব সর্‌ হেনরী 
ফাউলার বলিয়াছিলেন, পার্িয়ামেণ্টের প্রত্যেক সভ্যই 
ভারতের প্রতিনিধি! ) কিন্তু মার্কনেরা তাহাতে সন্ত 
হইল না। তাহার! বিস্তর আবেদন নিবেদন * করিতে 
লাগিল, এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রভৃতি বিজ্ঞ ব্যক্তিদিগকে 
প্রতিনিধি (25670) রূপে ইংলগ্ডে পাঠাইয়! ষ্ট্যা্প আইন 
যাহাতে বিধিবদ্ধ না হয়, তাহার চেষ্টা করিতে লাগিল। 
তাহার! প্রধান মন্ত্রীর নিকট এরূপ প্রস্তাবও করিল, 
স্ট্যাম্প আইন উঠাইয়া লউন, আমরা নিজেরাই আমাদিগের 
উপর কর স্থাপন করিতেছি ।” কিন্তু জর্জ গ্রেন্ভিল 
অত্যন্ত একগু'য়ে লোক ছিলে । তিনি দেখাইতে চাহেন, 
পা্লিয়ামেণ্টের উপনিবেশ সমূহের উপর কর স্থাপনের অব্যাহত 
ক্ষমতা আছে। সুতরাং মার্কিনদিগের সমস্ত প্রতিবাদ 
অগ্রাহ্া হইল। জনসাধারণসভায় ছুই চারিজন আইনের 
প্রতিবাদ করিলেন বটে, কিন্তু অধিকাংশের মতে উহা! 
বিধিবদ্ধ হইয়া গেল এবং অভিজাতবর্গের সভায় উহা! 
সর্বসম্মতিক্রমে গৃহীত হইল । 

মার্কিনদিগের অসন্তোষ দুর করিবার জন্ত গ্রেন্ভিল 
ধার্য্য করিলেন, মার্কিনদের কাঠের ব্যবসায়ের উন্নতির জন্ত 
অর্থসাহাধ্য প্রদত্ত হইবে এবং কফি ও অন্তান্ত পণ্যের 
ব্যবসায়ে বিশেষ অধিকার দেওয়া যাইবে,* এবং ষ্ট্যাম্প 
বিক্রয় করিয়! যে আয় হইবে, উহা আমেরিকায়ই ব্যরিত 
হইবে। অধিকস্ত তিনি মার্কিনদিগকেই যাস বিনে 
কার্ধো নিযুক্ত করিলেন। 

্রাক্কলিন প্রভৃতি গ্রতিনিধিগণের শ্রতোকেই, মনে, 
করিতে লাগিলেন অতঃপর মত্ত গোলযোগ খাষিযা 
যাইবে। তাহা কেহই কলগনা কেন নাই থে মারলো 





ফি [সদন $' বা রাত চর জ ৮ 
1৬). ০ 277. টি টি 


৭ম সংখ্যা | ] 


এলাা সিগািদাল এপ সিল বিল টা দল ০০ এপ পাস বিল ৭ 


বরং ু্ধ করিবে, তথাপি ্াম্প-আইন মানিয়া গলি না। 
তাহারা শ্বদেশীরদিগকে উপদেশ দিলেন, রাজার আইন 
শিরোধাধধ্য করিয়! লওয়! কর্তব্য। গ্রতিনিধিদিগের কেহ 
কেহ প্রকাশ্যে ষ্টযাম্প. আইনের সমর্থনও করিয়াছিলেন । 
কিন্ত মার্কিনদেশীয় স্থারাজাপন্থীরা কোন্‌ পন্থা অবলম্বন 
করিল? সেই পন্থা, যাহাতে কৃতকাধ্য হইলে ধর্মের ওয় হইল 
বলিয়! লেকে যশোগীতি গান করে, কিন্তু অকৃতকার্য হইলে 
অধম, নারকীয় রাজদ্রোহী বলিয়া! বিশ্বসংসারের ত্বণাভাজন 
হইতে হয়। তাহার! লক্ষ কণ্ঠে হস্কার দিয় বলিয়৷ উঠিল, 
“দেখি কাহার সাধ্য আমাদের দেশে ্ট্যাম্প বিক্রয় করে।” 
কনেন্টিকট প্রদেশবাসী 191 [75215911 ইংলগ্ডে এ 
প্রদেশের প্রতিনিধি ছিলেন, এবং ্ট্যাম্প আইন পাস 
হইলে উহার ষ্ট্যাম্পবিক্রেতা নিযুক্ত হুন। তিনি 
ইংলও হইতে প্রত্যাবর্তন করিয়! স্বদেশে যাইতেছিলেন। 
ড/০0১5758610এ উপস্থিত হইলে একদল লোক তাঁহাকে 
ঘিরিয়া ফেলিল। তাহার! বলিল, তাহাকে এখনই কর্ম- 
ত্যাগ করিতে হইবে । তিনি বলিলেন, “আমি গবর্ণমেণ্টের 
অভিপ্রায় জানিবার জন্য অপেক্ষা করিতেছি; আর, আমি 
বদি কর্মৃত্যাগ করি, সরকার বাহাছুর আর একজনকে 
নিযুক্ত করিতে পারেন।” জনমগুলী বলিয়া উঠিল, পগবর্ণ- 
মেণ্টের অভিপ্রায় আবার কি? আমাদের অভিপ্রায়ই 
গবর্ণমেণ্টের অভিপ্রায়। এদেশে কেহ ট্রাম্প বিক্রয়ের 
কর্ম করিতে পারিবে না ।” 172679০]] জিজ্ঞানা করিলেন, 
। যদি আমি কর্মত্যাগ না করি, তবে কি হইবে ?” সহত্- 
কষে বু্পৎ ধ্বনি হইল, “মৃত্যু!” তিনি বলিলেন, “একবার 
বই ছইবার মরিতে হইবে না, মামি এখনি মরিতে প্রস্তত।” 
জনমওডলীয় নেতা বলিলেন, “ইহাদিগকে উত্তেজিত করিবেন 
না” তখন অনভোপায় হইয়া [7:85:5011 'বলিলেন, 
“আচ্ছা, আমাকে হার্টফোর্ডে যাইতে দেও।” সকলে 
বলিল, “না, এখানেই রুর্ৃত্যাগ করিতে হইবে।” তখন 
অগত্যা তিনি নিকটবর্তী একগৃহে কয়েকজনের সহিত 
টি করিলেন, এবং শাসনকর্তাকে. সংবাদ দিয়া কয়েক 

কখাবার্থা বলিয়া দুলাইতে: চেষ্টা করিলেন। কিন্ত 
কিছুতেই কিছু হাটল না। বিষ দেখিরা বাহিরের জন- 


অলী কির হইল । তখন প্রাপরক্ষার জনয [০8৫1৯০11 


মাফিনরা ধর্শোর ছারা স্বরাক্য লাভ করিয়াছিল কি না। | 


লী সত ৪ নিত 


৩৭১: 
এনা লাস সপ লিও সি 


পপর কর্তা করিলেন, এবং বাহিরে আলির 
সকলের সমক্ষে তিনবার পন্বাধীনতা! ও স্বস্বের” উদদে্টে 
জয়ধ্বনি করিতে বাধ্য হইলেন ।* | 

এইরূপে, অন্তান্ত প্রদেশের ্াপ্পবিক্রেতাদিগকেও 
প্রাণের ভয়ে কর্ন ত্যাগ করিতে হইল। নানা স্থানে 
দাক্গাহাঙ্গামা হইতে লাগিল। কোন কোন স্থানের সরকারী 
আফিম ও কাগজপত্র পুড়াইয়া দেওয়া! হইল। এই. 
গোলযোগের মধ্যে গ্রেন্ভিল পদচ্যুত হন এবং লর্ড বকিংহাম 
তাহাব স্থান গ্রহণ করেন। আমেরিকা! হস্তচ্যুত হয় 
দেখিয়া! নূতন মন্ত্রীসমাজ ষ্ট্যাম্প আইন রহিত করেন__ . 
কিন্তু তাহারা মুখবন্ধে একথা বলিয়া রাখেন যে মার্কিনদগিগের 
উপর কর স্থাপনের অধিকার পাললিয়ামেণ্টের অবস্থাই ' 
আছে। 

বিদ্রোহবন্ধি আপাততঃ নির্বাপিত হইলেও প্রধূমিত 
অবস্থায় রহিল। প্রেম একবার ব্যাহত হইলে তাহাকে 
আবার অথগ্ডাকারে পুনরুজ্জীবিত করা কঠিন।: উভয় 
পক্ষই বুঝিলেন, অনুকুল বাতাস পাইলেই আগুন পুনরাস় 
জলিয়া উঠিবে। কাজেও তাহাই হইল। কুক্ষণে পার্লিয়ামেন্ট 
চায়ের উপর শুন্ক ধার্ধ্য করিলেন। মার্কিনদেশের স্বারাজ্য- 
পন্থীরাও "যুদ্ধংদেহি” বলিয়া অগ্রসর হইল। 

্যাম্প আইন করিয়া ইংরেজেরা ধর্ম করিয়াছিল, 
এরূপ বলা যায় না; কাজট! বুদ্ধিমানের মত হুয় নাই, 
এ কথা বলাই ঠিক। স্বাধীনতা-সংগ্রামেও মাফিনদিগের 
জয় হইল-_এজন্য নয়, যে তাঁহার! মোটেই ধর্ম্মলজ্ঘন 


.করে নাই, কিন্তু প্রধানতঃ এই জন্ত যে ইংলগ্ডের চিরপক্র 


ফ্রান্দপ ও স্পেন তাহাদিগের সহিত যোগ দিয়াছিল। 
ফরাসিরা ইহার কয়েক বৎসর পুর্বে ইংলগ্ডের নিকট 
পরাজিত হুইয়৷ ও কানাডা হারাইয্া মর্ম্দাহে জলিয়া 
মরিতেছিল। এখন তাহার! বৃটিপসান্রাজ্য বিচ্ছিন করিয়া 
ইংরিজদিগকে ক্ষ করিবার জন্ত উৎসাহের লহিত মাক্ষিন- 
দ্বিগের সহায়তা করিতে লাগিল। মাফিনেরা শুধু "অপরের 
স্তাধ্য অধিকারের অন্তঃপাতী হুচাগ্র ভৃমিখ্ড” কেন, 
বিস্তীর্ণ কানাডা দেশেও হস্তগ্রসারণ করিয়াছিল, কিন্ত 


সেখানে দত্তশ্ুউ করিতে ন পারিয়া তগ্রমনোযখ ও হু্দশাপনন ৰ 
১. 8200100০174) 2 


2. 224-225. 


নিন 
হইর়! ফিরিক্া আইসে। তাহাদের “নেতা ওয়াশিংটন 


"সাক্ষাৎ ধর্শের অবতার” ছিলেন বটে, কিন্ত তিনিও একজন . 


গরিব শিক্ষককে গুপ্তচরের বেশে শক্রশিবিরে পাঠাইয়া- 
ছিলেন, বেচারা ধর! পড়িয়া ফাদিকাষ্ঠে প্রাণ হারায়। 
মাকিনদেশীয় শ্বারাজ্যপন্থীদিগের জয়পতাকায় তাহাদিগের 
স্বদেশপ্রেম, সাহম ও আত্মত্যাগ, এবং ফরাসিদিগের স্বার্থ- 
গদ্ধযুক্ত উদ্দারতা৷ ্বর্ণাক্ষরে জল্‌ জল্‌ করিতেছে, সত্য ; 
কিন্ত যে ক্ষেত্রে প্রথমাবধি ধর্মের সহিত এতখানি পাপ- 
মিশ্রিত, সেখানে প্যতো ধর্ম স্ততো! জয়ঃ”» এই নীতি 


তারকার বেশে শোভ। পাইতেছে কিনা, সন্দেহ । 


স্বাধীনতা-সংগ্রামে কেবল বিশুদ্ধ ধর্ম্টেরই জয় হয়, ইহা! 


একটা কুষংস্কার। কোনও জাতির ইতিহাসেই ইহার 


প্রমাণ পাওয়! যায় না। জাতীয় জীবনে যে সকল গুণ 
থাকিলে আত্মপ্রতিষ্ঠা লাভ কর! যাইতে পারে গ্রীক ও 
রোঁমকদিগের তাহ! ছিল, এই জন্তই তাহাদিগের এত 
গৌরব-_নতুব! তাহাদিগেঁর ধর্ম্সম্পৎ অধিক কি ছিল? 
বরং তাহাদিগের মধ্যে যে সকল জঘন্য পাপ বর্তমান ছিল, 
পরপদদলিত ভারতবর্ষে তাহা কখনও দেখা যাঁয় নাই। 
অধিকদধিনের কথা নয়-_ইটালীর অভ্যুত্থানের ইতিহাসে 
কি দেখিতে পাই ? দেবচরিত্র ম্যাটূসিনি দ্বারা ইটালীর 
উদ্ধার সম্পন্ন হইল না। ধাহাঁদিগের [নকট ইটালী জাতি 
স্বাধীনতার জন্য খণী, তাহাদিগের মধ্যে ফরাসি সম্রাট 
তৃতীয় নেপোলিয়ন ধর্ম্াধর্্ম জ্ঞান-বর্জিত, পিড.মণ্টের রাজা 
ভিক্টর ইমানুয়েল চরিত্রহীন, রাজনীতিবিৎ ক্যাভূর মিথ্যা- 
বাদী। বর্তমান জন্মন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিশ্মার্ক 
যথেচ্ছ মিথ্যাকথা বলিতে পারিতেন। এই সকল দেশের. 
অত্থযথান বিশুদ্ধ ধর্মের উপর নির্ভর করিলে, অনস্তকাঁল 
অপেক্ষা করিতে হইত। 
তবে কি. আমি অধর্দমাচরণের সমর্থন করিতেছি? 

ভাহা নেে। আমিযাহা বলিতেছি, তাহার মর্ম এই যে 
স্বাধীনতাসংগ্রামে হয় ধর্মের নৃতন সংজ্ঞা দেওয়া আবন্ঠক ) 
নতুবা! বধার্থ ধর্মাপিপান্থ ব্যক্তিদিগের উহা হইতে বিমুক্ত 
থাকা অপরিহার্য 1* প্রীরজনীকাস্ত গুহ। 


* স্বাধীনত। সংগ্রামে প্রবৃত্ত হইলেই ধর্পাবিগছিত কোন নম কোন 


কাজ কর্গিতেই হইবে, অথব! ফেবল ধর্মুপথে থাকিয়াও ন্বাধীনতা! লাভ 


প্রবাসী । 


[৮ম 
রাজা দেবী সিংহ. 
(১) 
কলঙ্ক টাকা। 


11711250785 9৪5 ৮50 ভি টি 1001066৮600 09 
01191800101 010 0950175 19: 06910 ৬10,077 016 ০017. 
(9) 17010506 2 170050 020091 59190001776 150 ও. 
৬617) 50700010905 17682706006 87900950906 06 2861) চা 
076 0010999 007 ৮710) 076 01701950. 12121 810. ৪5 
1140. £ 0100 1705 ০51101806০1 07510 ০0050 07 07956 
90005 9/1010) 1090 1১901) 5010 6০0 08010 01১০7 0017160০০০৪ 
910175,12%06196 09018900৮70 ১৮ 010) 25 155809 
[900179) 1, 17556085 01507£575764 0) 076৭1217655 
07205061715 00719001709), 01016 ৬2৪ 1706 2. 120201 0 
1391671) 19001090517796 51990168108 21720011001 015 
10০৮1 31121 301 


(করা যায়, এ প্রশ্নের উতয় দেওয়া বড় কঠিন। তবে মোটের উপর একথা 


বল। যায় ষে, সাধুতম বাক্তির জীবনের অন্যান্য কাজেও যেমন ধরা ধর্ম 
মিশ্রিত থাকে, তিনি স্বাধীনতা-সংগ্রাঙ্ে প্রবৃত্ত হইলে তাহাতেও তেমনি 
ধর্মাধন্ম মিশ্রিত থাকিতে পারে । কোন মানুষের দীর্ষকালব্যাপী কোন 
কাজই এ পথ্যস্ত সম্পূর্ণ দৌধক্রটিণৃস্ত দেখা যায় নাই। আমি অধর্সোর 
পক্ষে ওকালতী করিতেছি না । ধর্মই সর্বদা ও সর্ধ্বথা অবলম্বনীয়, 
ইহাই আমার মত। আমি কেবল ইহাই বলিতে চাই যে, অধর্ঠের 
লেশমাত্রশুন্ত নহে বলিয়। মানুষ যখন জীবনের অগ্ভাগ্ত কাজ পরিত্যাগ 
করে না, তখন সম্পূর্ণ ধর্দপথে থাকিয়া! যদি স্বাধীনতা লাভ কর! না 
যায়, তাহা হইলে তাহা হইতেই বা! বিরত থাকিবে কেন? দৃষ্টান্ত 
স্বরূপ ধরুন, 'ধর্মাপ্রচারকের কাজ খুব পবিত্র ও ধর্মাসঙ্গত। কিন্তু এসন 
ধর্মপ্রচারকের নাম কেহ করিতে পারেন কি, ধাহার কাধ্যে অধর্ঘের 
লেশমাত্র ছিল ন। ব! নাই? শিক্ষকের কাজ খুব পবিত্র ও ধর্দীসংগত ; 
কিন্তু তাহার! এ কাধ্যে ছাত্রদের প্রতি ব্যবহারে বা স্বীষ্প কর্তব্যপালনে, 
রাজনৈতিক আন্দোলনে যোগদানের স্বাভাবিক অধিকার ভয়ে পন্নিত্যাগে, 
কিন্বা কোন কোন মিথ্যাকথাসংবলিত ভারতেতিহাস শিক্ষা দেওয়া, 
তাহার! কোনও অধশ্া” করেন না কি? ধর্মাপথে থাঁকিয়াই 


' স্বাধীনতার চেষ্ট! করিব, কিন্ত অধন্থ যদি আমাদের প্রকৃতিদোষে বা 


অন্ত কারণে আসিয়া জুটে, তাহা হইলে জীবনের অন্তান্ত কাজ 
যেমন ছাড়িয়া দি না, ন্বাধীনতার চেষ্টাও তেষনি ছাড়িয না,-ইছাই 
বোধ হয় মানুষের ঠিক আদর্শ। কারণ, স্বাধীনত। ব্যতীত ধর্ম রক্ষা 
হয় না। পরীধীন দেশে কোন্‌ ধর্মোপদেশক সম্পূর্ণ সত্য কথ! বলিতে 
পারেন? যীগুও পারেন মাই। তাহাকে কৌশলপূর্ণ উত্তর দিয়া 
ফিরুসীদ্িগকে নিরপ্ত করিতে হইয়াছে । আমাদের দেশেও ত এখন 
অনেক ধর্দোপদেক্টা আছেন। তীহায়া৷ দেশের রাজনৈতিক ঘটনা ও 
অবস্থ সম্বন্ধে নিভাঁক ভাবে সম্পূর্ণ সত্য কথাটা কেম বলিতে ব! লিখিতে 
পারিতেছেন না? কারণ, তীহারা পযাধীন। আময়াও খবরের 
কাগজ চালাইয়! প্রতাহ, সত্য মত গোপন সিরিয়া, অধর করিতেছি। 
পরাধীন দেশে আদর্শ ধার্সিকের কথা ঝ। বঙ্াই ভাল। ৩ ৭ 
পরিশেষে কর্তব্য, ধর্থা এ জন্ত অরলম্বনীয় মহেন যে ভিষি. খবাধীনতা 
বা উশ্বধ্য দেন; বলব নল বাহ 
প্রবাসীর সম্পাদক। ৬ 


৭ম সংখ্যা । ] 


পাশাপাশি বিসিসি 


বাঙ্গালার এমন দিন, ছিল যখন গঙগাগোবিদ বা দেৰী 
সিংহের নাছ শ্রবণ করিলে লক্ষপতি হইতে পর্ণকুটারবাসী 
পরধ্যস্ত সকলেই আতঙ্কে শিহরিয়া উঠিত। কোম্পানী 
বাহাছরের আমলে এই সকল অর্থ-গৃন্ধু নরপিশাচগণ নিজের 
্বার্থ-সির্ধি ও কোম্পানীর তুষ্টিবিধান মানসে বঙ্গদেশ 
উৎসন্ন দ্রিতে বসিয়াছিল। তাহাদিগের দ্বণিত চিত্র বাঙ্গা- 
লার ইতিহাসের পৃষ্ঠা কলঙ্কিত করিয়া ঝাঁখিয়াছে। বাঙ্গা- 
লার কাহিনী বাঙ্গালীর সুখের চিত্র নহে-_রক্তরাঙ্গ৷ 
বেদনার অশ্রুসিক্ত কাহিনী। 

মহম্মদ রেজা খা যখন কোম্পানী বাহাদুরের নায়েব- 
জ্ুবাদধার তখন দেবী পিংহ নানা অসছৃপায়ে অর্থসঞ্চয় 
করিতেছিলেন। রেজ! খা তাহার নিকট খণ গ্রহণ 
করিতে বাধ্য হইলেন-_-দেবী সিংহের অনৃষ্ট ফিরিল__ 
পুর্ণিরা, রঙ্গপুর ও দিনাজপুরের শিরে বস্তু পতন হইল-_ 
দেবী সিংহের ভবিষ্যৎ মুক্তির পথ সুগম হুইয়া রহিল ! 

পুর্ণিরা তখন ধনে জনে বাঙ্গালার একটা স্থবিখ্যাত 
জনপদ বলিয়া পরিচিত ছিল। রেজা খা দেবী সিংহকে 
পুর্ণিয়ার রাজস্ব আদ্বায়ের ভার অর্পণ করিলেন। তিনি 
তথায় যাইয়াই (১৭৬৮) প্রায় সকল পরগণাগুলিই 
ইজারা লইলেন। তীহার কার্যকুশলতা ও অর্থলাভৈর 
উৎসাহে অন্পকাল মধ্যেই পূর্ণির! প্রায় জনশূন্য হইয়া 
পড়িল__-তাহার সে শোভা, সে সমৃদ্ধি আর রহিল ন!। 
পুর্ণিয়া শ্মশান হইল ! দেবী সিংহের ইঞ্জারার কাল শেষ 
হইলে ধাহারা! একান্ত আশান্বিত হইয়া পুর্ণিয়্ার রাজস্ব 
আঘায়ের ভার গ্রহণ করিয়াছিলেন, দেশের অবর্ণনীয় 
ছু্দশা দেখিয়া তাহারা অবিলম্বে ইস্তফা দিয়া পলায়ন 
করিয়াছিলেন এবং এক ক্ষ বিংশ সহত্র মুদ্রা দণ্ড দিয়াও 
যে দায়মুক্ত হইতে পারিয়াছিলেন সে জন্ত আপনাধিগকে 
পরম ভাগ্যবান্‌ মনে করিয়াছিলেন | * যে পুর্ণিরা হইতে 
১৬ লক্ষ মুদ্রা রাজস্ব. আদায় হইত, দেবীসিংহের দোহন- 





ক 707৩5 এত: 50 51100155096 036 17196095870 5008110 
505138৪ ০1015810 2210. 0550151107) 01026818150 01১01 
087 17 হাড়ে 9৪৮৩0 0৮ 96) বাজান 2৩ ০৩০? 
879 0908, জয়া (০ 01912501555 ৮ম. 000 0915 0 
৮৩ চিওস1100) 017 4086. 08970550127১৩7916/ ০৫ 3৫০০০০, 
১6০,1৮৩. 101598৩0 [৩770707 18445111070 8৩005, 


রাজা দেবী সিংহ। 


হি 


+৯০৩ নন পাস সততা 


নৈপুণ্যে সেই পুরি পরে ৬ লক্ষ মুদ্রার অধিক আর (ছিতে 
পারে নাই! 

১৭৭০ খৃঃ অবে বলের সেই ভীষণ দুর্ভিক্ষ দেখা ছিল, 
দেবী-সিংহের রাজস্ব তাহাতে : কমিল না_কোম্পানী- 
বাহাছরের রাজন্বও কমিল না দেশে ধান্ত ছিল না, 
সুতরাং প্রজাগণ রাজস্ব দিতে পারিল না। মহম্মদ রেজ্জা- 
খাসে কথা শুনিলেন না--দেবী সিংহ কাহারও ছুর্দশার 
দিকে দৃষ্টিপাত করিলেন না। তিনি জমীদারদিগের উপর 
ভীষণ অত্যাচার আরম্ভ করিলেন। তীহাদ্দিগের সিন্ধুক 
তখন শৃন্ভ ছিল-_দেবী-সিংহই উহা শুন্য করিয়াছিলেন ! 
অগ্জিশিখা যেমন সর্বদা অতৃপ্ত-_-দ্বেবীসিংহও তত্র 
ছিলেন। তিনি জমীদারদিগের জাতি-কুল-মান ধ্বংস 
করিতে লাগিলেন- তাহাদিগকে কারারুদ্ব করিলেন-_ 
প্রহার করিলেন অপমানিত করিলেন। তাহাতেও 
যখন বাঞ্চিত অর্থ আসিল না, তখন পাপিষ্ঠ দেবীসিংহ 
তাহাদিগের জননী--ভগিনী-_ছুহিতার্দিগকে কাছারিতে 
আনাইয়৷ অঙ্গের ভূষণাদি কাড়িয়৷ লইলেন এবং বিবস্া 
করিয়া সর্ধবসমক্ষে উপস্থিত করিলেন !* 

ব্বেবীসিংহের অত্যাচারকাহিনী অধিক দিন গুপ্ত 
থাকিল না। , মহম্মদ রেজা খাঁ তখন পদচ্যুত হুইলেন। 
সেনাপতি গেলেন বটে__কিন্ত উপযুক্ত অধিনায়ক দ্বেবীসিংহ 
তখনও অক্ষত দেহে বিরাজ করিতে লাগিলেন। ১৭৭২ খুঃ 
অব্যে ষে পরিদর্শন কমিটি বসিয়াছিল হেষ্টিংদ বাহাছুর 
তাহার সভাপতি ছিলেন। কমিটার বিচারে দেবীসিংহও 
পদচ্যুত হইলেন। বিচার শেষে হেষ্রিংস সাহেব মন্তব্য 
লিখিলেন--মানুষ যতদুর নৃশংসতা করিতে সক্ষম, মানুষ 
যে সকল ভীষণ কুকাধ্য করিতে পারে, তাহার কোনটাই 
দেবীসিংহের পক্ষে অসম্ভব নহে! গবর্ণর জেনেরলের 
স্বহন্তপ্রদত্ত কালিমা টাকা কালে দেবীসিংহের ভালে 
রাজটাকা স্বরূপ হুশোভিত হইয়াছিল। 

ধ্রতিহাসিক উপন্যাস “দেওয়ান গঙ্জাগোবিন্দ লিংছে” 
আমর! দেখিতে পাই ঘে ছুই ব্যক্তি কথোপকথন করি- 

* বাঙ্গালী যে এই অত্যাচার সহা করিয়াছিল, ইহ।. অপেক্ষা কলম্ব 


ও পাপ আর নাই । ইহার প্রায়শ্চিত্ত এখনও হয় মাই ।--প্রবাসীর 
সম্পাদক । . 


পাবা? সিল পি পতি 


ভেছেন। |. : একজন কুকার  দীরঘপুরুষ__তিনি দেবী সিং, : 


এবং অপর আর একজন উচ্চপদস্থ রাজপুরুষ-_ভিনি 
দেওগান গঙ্গাগোবিন্দ সিংহ | গঙ্গাগোবিন্দ কহিলেন-_ 


প্মহাশয় দাগী হওয়াই ভাল । আবন্তক মত সেই দাগ দেখিয়াই 
লৌক বাছিয়৷ লওয়! যাক্স। সেই দাগ ছিল বলিয়া ইতি, 
রাজন সিকি বেওযান হারের 
গং তি 


“আপনার এই সকল সা অর্থ আমি বুঝি না। গবর্ণর- 
জেনেরল যদি আমাকে কার্ধাদক্ষ বলিয়া মনে করিতেন, তষে ১৭৭২ 
সনের পরিদর্শনকালে আমাকে পদচাত করিলেন কেন? 

ঙ ১ সং 


র্ 


"তিনি কি আর ইচ্ছাপুর্ধবক আপনাকে বরখাপ্ত করিয়াছিলেন, 
বিলাতি সভ্যতার অনুরোধে খ্রীতী্ধর্দের অনুরোধে আপনাকে তখন 
বরখাস্ত না করিলে চলে না, তাই আপনাকে বরখাস্ত করিয়াছিলেন ।” 


দেবী সিংহের কর্ম্মকুশলত। ধীরে ধীরে শুরুপক্ষের শণীর 
তায় পূর্ণাঙ্গ হইতে লাগিল। তখন হোেষ্টংস তাহার স্মহস্ত 
প্রদত্ত প্রাজটাকা” অনুসন্ধান করিতে লাগিলেন এবং 
সেই ললাটতিলক দেখিয়াই বুঝিতে পারিলেন যে ত্রাহার 
উদ্দেস্সিদ্ধির জন্য দেবী সিংহই উপযুক্ত অস্ত্র! তাই 
১৭৭৩ সালে যখন কলিকাতা, মুর্শিদাবাদ, পাটনা, বর্ধমান, 
ঢাকা ও দিনাজপুরে রাজস্ব আদায়ের জগ্ প্রাদেশিক 
সমিতি সংস্থা।পত হইয়াছিল, তখন দেবী সিংহই মুর্শিদা- 
বাদের রাজন্ব আদায় করিবার উপযুক্ত পাত্র বলিয়া বিবেচিত 
হুইর়াছিলেন! 

মুর্শিদাবাদে দেওয়ান হইয়াই দেবী সিংহ দেখিলেন যে 
প্রার্দেশিকসমিতি দ্বামোরিসের তরবারির ন্যায় তাহার 
মন্তকের উপর বিলঘিত রহিয়াছে । সেতীক্ষ অস্ত্র ভায়া 
চূর্ণ করিবার সামর্থ্য তাহার ছিল না_তাই তিনি অস্ত্রের 
পুজা আরম্ভ করিলেন! সে পুজা-পদ্ধতি অভিনব এবং 
দেবী সিংহেরই উপযুক্ত ছিল ! 

সেকালে বারবনিতাদিগের উপর একটা কর ধার্ধ্য 
ছিল। ঘেবী সিংহ তাহার ইজারা! লইলেন এবং প্রকাস্ত 
ভাবে একটা বারবনিতাশাল! খুলিলেন বলিলেও বলা বায় । 
সমিতির বর্তাগণ তখন তরুণ যুবক- তাহারা চঞ্চলচিত 
ও বিলাসী ছিলেন।  তীহাদিগের তুষটসাধনের জন্ত দেবী 


সিংহ বাছিয় বাছিয়! একঘল সুন্দরী যুবতী রমণী সংগ্রহ 


করিলেন এবং নানাবিধ তরল শ্লথ ও উল্মাদসাপূর্ণ নামে 
তাহাধিগকে আখ্যাত করিয়া কামোনত ইংরাঁজকর্তাছিগকে 


“প্রবাসী | 


+৪১-১৪৭নক কা রিপা পাব 


[৮ ভাগ ।, 


পা পি নিপল সির াপিাস 8 সি পসিল 


দানাইিলেন ঘে হার নার়ীবিপণিতে “তণ্তকাঞ্চন,” প্রভৃতি 


 অনায়ালে পাওয়া যায়! * তরুণ উংরাজযুবকগণ হুপের 
সুরা এবং দেবী সিংহের “তপ্তকাঁঞ্চন” প্রভৃতি লইয়াই 


পরম পরিতুষ্ট রহিলেন_তাহার কার্যকলাপ পরিধর্শন 
করিবার আর অবসর রহিল না। তাহারা যখম ফরাসী 
মন্ের মত্ততাঁয় এবং প্তপ্তকাঞ্চন প্রস্থতির রূপলাবগ্যে 
একাস্ত বিমোহিত--একাস্ত অজ্ঞান, যখন ন্কটিকাধারে 
উজ্জ্বল শেরি বা শ্তাম্পেন জলিতেছে, যখন রমলীগণের 
লীলা-চধ্চল অঙ্গভঙ্গির সঙ্গে সঙ্গে শত বিছ্যাৎ চমকিতেছে, 
যখন তাহাদিগের কলকণ্ে প্রাণ-মন বিমোহিত হইতেছে, 
যখন গ্রীন্মাতিশয্যপূর্ণ আসিয়ায় বমিয়৷ শীতকামী ইংরাজ 
প্পুব” এইরূপে ফ্ুরোপের স্বর্গস্থথ অন্থুভব করি- 
তেন-সয়তান দেবী সিংহ তখন নিজে অবিচলিত 
থাকিতেন। সুরার তরঙ্গ--রমণীর লীলা-বিভঙ্গ তাহাকে 
বিচলিত করিতে পারিত না। কোন্‌ গুভ মুহূর্তে, 
কোন্‌ মাহেন্ক্ষণে, কোন্‌ উন্মত্ততার সাহায্যে তিনি তাঁহার 
স্বণিত কর্ণাগুলি প্রাদেশিক সমিতির সভ্যঘিগের নিকট 
হইতে “মনজুর” করিয়া লইবেন, তখন দেবী সিংহ সর্বদা 
সেই চিন্তাতেই ব্যাকুল থাকিতেন। 

দেবী সিংহ ধীরে ধীরে নান! ছন্লাবেশে নান! নামে 
পরিচিত হইয়! নানাপ্রকার রাজন্বের সহিত সংশ্লিষ্ট হইয়া 
পড়িলেন। কখনো বা আত্মপ্রকাশ করিয়া, কখনে৷ বা 
আত্মগোপন পূর্বক নামাস্তর গ্রহণ করিয়া তিনি কার্ধ্য 
করিতে আরম্ভ করিলেন। প্রাদেশিক সমিতি তখনও 
শুরা এবং রমণী লইয়া মত্ত ছিলেন। একবার এমনও 
হইয়াছিল যে ছয্মবেশধারী নামান্তরে পরিচিত দেবী সিংহ 
সরকারের কোন একটা রাজকর যোগাইতে না পারার 
তাহার উপর বেত্রদণ্ডের আদেশ হইয়াছিল। দেবী সিংকে 
সে দণ্ড তোগ করিতে হয় নাই-_তীহার প্রতিনিধি উহা 


707 16 075) (079 :178716উ ) 9515 0০06 051512560, 
05) 01৫ 5০470-1101065 06179 1115 1 8%৩211 9 19 
5০417 1589016-06767160097 ) [0157007 র্‌ 9919400:) 
891] 06191051৮99 ০ চা 81০9৫ 2110. 0051 278৭ 
010205] 9530013005 026 08111/6 052155070110 0258 
৮০117381706 016 58106 ০01১5 ঘতামাা “রা 156181157- 
50. 078 90180010759 66 1055 সাত 5 আভা ৩ 
৪৬৪0, 8070৬, 


৪৯ পি তিল এদিক 


ভোগ ফরিদা কোম্পানী বাহাঁছরের আদেশের সম্মান রক্ষা 
' করিয়াছিল 1*' 
হেষ্টংস সাহেব এতদিন নিদ্রিত ছিলেন না। তিনি 
আগ্রহের সহিত দেবী সিংহের ক্রমোন্নতি 0) দর্শন করিতে- 
ছিলেন )-*পিতা! যেরূপ গর্কন্্রীতহদয়ে পুত্রের ক্রমোন্নতি 
দর্শন করে সেইরূপ! সুচতুর হেষ্টিংদ যখন বুঝিয়াছিলেন 
যে দেবী সিংহ এতদিনে কসিত কাঞ্চন সদৃশ হইয়াছেন, 
এতদিনে কর্ণক্ষম হইয়াছেন তখন একদিন অকম্মাৎ 
প্রার্দেশিক সমিতির মত্ত! ছুটিয়া! গেল। তাহারা ঘ্বণার 
সহিত দেঁখিলেন, নরপিশাচ দেবীসিংহ কোম্পানী বাহাহুরের 
। রাজন্বে ঘনমসী ঢালিয়া দিয়াছে ! তাহার! তখন দেবী 
 সিংহকে বিদুরিত করিবার জগ্ত কৃতসংকল্প হইলেন। 
রাজা দেবী সিংহের অর্থের অভাব ছিল না-_-কিরূপে 
( উৎকোচ গ্রহণ করিতে হয়, সে কালের অনেক ইংরার্জও 
ূ তাহা বিশেষরূপেই জানিতেন। তাই আশায় বুক বীধিয়! 
1 


দ্বেবী সিংহ তখন প্রাদেশিক সমিতির প্রত্যেক সভ্যকে 
। যথোপযুক্ত উৎকোচ দিতে চাহিলেন--তাহার পর বিশেষ 
। উৎকোচের প্রলোভন দেখাইলেন--শেষে কহিলেন, যে 
| যাহ! চাহিবে আমি তাহাই দিব-_আমার ভাগ্ারঘার মুক্ত 
৷ করিয়া দিয়াছি ! 
কিছুতেই কিছু হুইল না। প্রাদেশিক. সমিতি সেই 

স্বশিত উৎকোচের প্রস্তাবে পদাঘাত পূর্বক দেবী সিংহকে 
পদচ্যুত করিতে বসিলেন। দেবী সিংহ আর কালবিলমঘ্ব 
না করিয়া কোম্পানীর শিরোদণির অন্বেষণে চলিলেন। 
তিনি জানিতেন যে গঙ্গাগোবিন্দ সিংহ হেঠ্টিংসের দক্ষিণ 
জং হেষ্টিংস বাহাহর কোম্পানীর কর্তা এবং উৎকোচ 
। হেষ্টিংসের বিধাত। পুরুষ! 
_. দেবী সিংহ গঙ্গাগোবিনদের শরণ লইলেন? তাহার 
কলম্কটীক। রাজটাকা হইল। 


5৯ 
'যোগং যোগোন যোজয়েৎ । 


ৃঁ 1২ গ&5 17০6 শাঃ০ওাটি 0৮ 8 2195 অতাভি (85 590- 
850 ৮০ 06 1655085019৮ ভা 16 আঙ্চে 150699 


স্পা কা নি 


ক 981১৫ 001 লী ১ 2885 090710106 017 


29 ওএ৩টীতা 7 110, (0208109. ৫667 17 
8৯181705405 চাঁদ এই ৮ | ৰ 
৬, লজ জানত € জাওও £%5177)) 17/12/61 


রাজ। দেবী সিংহ। 


৩৭৫ 


609911587 0৬8 612 08055 69 1015 22105, ৪৮ 619 2৮2 
৬০77001) 0 07189. 10156586176 (45078) ৪2100 005 
0 £762 005 17 21016) 10 1090018) টিতোট 2 0এ- 
19810) 01 017795) 5619 91081016500 9201 06017 ৮0705 
0051702. 91017 01৫ 10001 507£1৮783006, 


বঙ্গের জমীদারগণ সেকালে প্রজাদিগকে অপত্যনির্কি- 
শেষে স্নেহ করিতেন -তীহার। তাহাদিগকে রক্ষা করিতেন, 
ধ্বংস করিতেন না। হেষ্টিংস সাহেব মনে করিতেন যে 
জমীর উপর জমীদারের কোন স্বত্ব নাই। হেষ্টিংস বাহাদুর 
অনেকের সহিত ইজার! বন্দোবস্ত করিলেন । কালে তাহাতে 
আদৌ কোন ঝঞ্চাট ছিল ন!। ইজারাদারগণ বাঙালার 
রলশোষণ কবিতেই আসিয়াছিল-বাঙ্গালাকে সজীব 


রাখিতে আসে নাই ! র্থলোলুপ ইজারাঘ।রগণ অল্পকালের . 


জন্য ইজারা গ্রহণ করিয়াই ছলে বলে বা! কৌশলে বঙ্গের 
বথাসর্বস্ব লুঠন করিয়া লঈত এবং সেই অর্থ কোম্পানীর 
রাজস্ব ও প্রতিশ্রুত উৎকোচাদি প্রঙ্গান করিয়া আ' 
শুন্য সিন্ুক পূর্ণ করিত ! | 

যেসকল ইংরাজ কালেক্টরগণ সেকালে কোম্পানীর 
রাজন্ব আদায় করিবার জঙ্ভই স্ষ্ট হইয়াছিলেন-__তীহারা 
রক্ষক না হুইয়া ভক্ষক হইলেন। ইতিহাঁস-বিশ্রুত পীঁচসন! 
বন্দোবন্তের ,পর (১৭৭২ ) নবস্ষ্ট ইংরাজ তহশিলদারগণ 
বেনামী করিয়া ইজার! গ্রহণ করিতে লাগিলেন। তীহার! 
যে রাজস্ব আদায় করিতেন তাহার অধিক পরিমাঁণই 
আত্মসাৎ করিতেন_ কোম্পানী বাহাছুরের অর্থাগার শৃন্যাই 
থাকিত। সুতরাং কোম্পানীর রাজস্ব ক্রমেই বাকি 
পাঁড়তে লাগিল। 

উৎকোচগ্রাহী হেষ্টিংদস * ইংরাজ তহশিলদারদিগকে 
শাঁসন করিতে পারিতেন না; পাছে তাহার! অসস্তষ্ট হইয়া 
বিলাঁতে তীহার চরিত্র কীর্তন করে এই ভয়ে তাহাকে 
সর্বদাই নির্বাক থাকিতে হইত! প্রবিদ্সিয়াল কৌন্সিলের 
উচ্ছেদ সাধন করা ক্রমে ক্রমে হেটিংস সাহেবের অবশ্ঠ 
কর্তব্য হইয়া উঠিল। 


ক 4111) 09150 00100590089 060) [২৪%679 1309101 
0052155 075 2910110০109 008000) “10516 89 00 ৭[১80193 
০:250%1250% পিোট। 10 ঠ [0001500৬110] 
09776121193 0700817510108176 00 2৮9007 

»চ900 ০6 170127 895571025) 07383. 


৩৭৬ 


* বেহার প্রদেশ তখন বাঙ্গালার সহিত যুক্ত ছিল। 
মহারাজ! সিতাবরায়ের পুত্র পাটন! বিভাগের অনেক জমী 
বন্দোবস্ত করিয়া লইতে চাহিলেন। পাঁটনা কৌন্সিলের 
সেরূপ অভিপ্রান্ন ছিল না। কিন্তু কল্যাণ সিংহ উপযুক্ত 
উপায় অবলম্বন করিলেন; তিনি গবর্ণর জেনেরালকে চারি 
লক্ষ মুদ্রা উৎকোচ দিতে চাহিলেন | সুতরাং পাটনার 
প্রবিদ্ষিয়াল কৌদ্লিলও বিলুপগ্ব করিবার আবন্তকত। 
ঘটিল ! * 

কিছুদিন পর ইংরাঁজ তহশিলদারদিগের আমলে দেশীয় 
'তহশিলদারগণ আসিয়া বসিলেন--এ দিকে তখন পাঁচসনা 
বন্দোবস্তের কাঁলও শেষ হইয়া গেল। এই দীর্ঘ পঞ্চবর্ষ 
ধরিয়া হেষ্টিংস বাহাছুর দেখিয়া আসিতেছিলেন, যে 
প্রাদেশিক সমিতি জমীর বন্দোবস্ত করিলে তাঁহার কোনো! 
লাভ থাকে না। সুতরাং দেশের শাসন-বাবস্থা ভাল 
হউক বা মন্দ হউক প্রাদেশিক সমিতিগুলিকে বিলুপ্ত 
করিতেই হইবে ! সমিতির সভ্যগণ তখন শির উত্তোলন 
পূর্বক দেবী সিংহকে দংশন করিবার জন্য রোষনেত্রে 
চাহিতৈছিল। হেষ্টিংস সাহেব প্রমাদ গণিলেন। যদি 
গঙ্গাগৌবিন্দ সিংহ এবং দেবী সিংহ না থাকেন তবে আর 
ত্বীহার থাকিল কি? কোম্পানীর সিংহাসন ভাগীরথী 
মধ্যে নিমজ্জিত হউক, তাহাতে ক্ষতি নাই__কিন্ত দেবী 
সিংহ এবং গঙ্গাগোবিন্দ সিংহকে চাই-ই-চাই ! যে গঙ্গা- 
গোবিন্দ সিংহের নাষে সমগ্র ভারত২মি বিবর্ণ হইয়া উঠিত, 
যে গঙ্গাগোবিন্দের স্যার পাপিষ্ঠ, ভীষণপ্রকৃতি, নিষ্ঠুর, 
খলস্বভাব, নৃশংস দন্থ্য তৎকালে আর ছিল না বলিলেও 
চলেঁ-_হেষ্টিংদ দেখিলেন, স্থার্থসিত্বির জন্য তাহাকে 
চাই-ই-চাই! যে দেবী সিংহের নাম করিলেও পাপ স্পর্শে, 
হোষ্টিংস অন্তরে অন্তরে বুঝিয়াছিলেন যে তাঁহাকেও চাই, 
নতুবা বাঙ্গালার মসনদে বসিয়া লাভ নাই | 
_ কিন্তু ডিরেক্ট সভা গবর্ণর ক্েনেরালের কোন কথাই 
গুনিলেন না-_হোষ্টংসের অন্ুচর এগ্ডারসন এবং বোগেল 
সাহেবের ১৭৭৬ সালের মফস্থল-রিপোর্টেও কোন ফল 


হইল না। তৎকালে নিয়ম ছিল যে ইংরাঁজ তহশিলফারগণ 


. * 0700 350 2) 1788, 
₹ 07100703015 11788. 


প্রবাসী । 


[শষ ভাগ । 
কিন্বা' তাঁহাদের অধীনস্থ কোন ব্যক্তিই ইজারা গ্রহণ 
করিতে পারিবেন না। কিন্তু হেষ্টিংসের * “তেনিয়ান্ 


কাস্ত বাবু অন্যন্থ উনজ্রিশটা পরগণ! ইজারা লইয়াছিলেন। 
ধান্দু বাহাছুর নাম গ্রহণ করিয়| মুঙ্গেরের তহশিলদার 
বৌম্যান্‌ সাহেব মুক্ষের এবং খারিদাপুর ইজারা! গ্রহণ 
করিলেন_-থেকারে দাছেব গোপনে শ্রীহটের ইজারদার 
হইলেন! ছুষ্ট লোকে কহে গবর্ণর জেনেরালের সভার 
অন্যতম সভ্য বারওয়েল সাহেবও এই .ব্যাপারে লিপ্ত 
ছিলেন। গবর্ণরজেনেরাল এবং বারওয়েল ইজারদার 
থেকারের কার্যার্দি গোপন করিবার জন্য যে বিশেষ চেষ্টা 
করিশ্নাছিলেন, ডিরেক্টর সভার পত্রার্দিতেই . তাহার 
প্রমাণ আছে।* ডিরেক্টর সভা! সমস্তই বুঝিতে পারিয়া- 
ছিলেন বলিয়৷ প্রবিদ্দিয়াল কৌন্সিল উঠাইয়া! দ্রিতে অসন্মত 
হইলেন।1 * 

ডিরেইটর সভার বিরুদ্ধে বীরের ন্যায় অন্ত্রধারণ 
করিবার শক্তি হেষ্টিংস সাহেবের ছিল না। তিনি তখন 
কি করিলেন? তাহার স্বদেশীয়ের বাক্য আজিও মেঘমন্ছে 
সেই কথা কহিয়া থাকে_হিধাশূন্ত সক্োচশৃত হোষ্টিংস 
নিরপরাধী কর্মচারীদিগকে বিক্রীত করিলেন); কোম্পী- 
নীর কর্মচারিগণ-_কর্তব্যের অনুরোধে হেষ্টিংদ সাহেব 
যাহার্দিগকে আশ্রয় দিতে বাধা ছিলেন-__তিনি তাহাদিগকে 
বিক্রয় করিলেন; যে সকল ইংরাজপ্রজা, জাতীয় সহানগু- 
ভূতির বন্ধনে তাহার সহিত আবদ্ধ হইয়াছিল, তিনি 
তাহাদদিগকেও বিক্রয় . করিলেন_-এমন কি ইংরাজের 
সম্মান পধ্যস্ত তিনি বিক্রয় করিয়া ফেলিলেন] বিনা 
অভিযোগে--বিনা অপরাধে--অপরাধেয় সন্দেহ পর্ধ্যস্ত 
না থাকাতেও তিনি কোম্পানীয় কর্ণা্টারীদিগকে সে 
দেশের (বাঙ্গালার ) একজন ত্বণিত পরিত্যক্ত ব্ক্তির় 
নিকট বিক্রয় করিলেন ! 

ুর্িদাবাদ কৌন্সিল দ্বাদশ বর্ষ ধরিয়! সে দেশ (বাঙ্গালা) 
শাসন করিতেছিল (ভারতের পরিবর্তনশীল" ইতিহাসে 


গু (5০770505 07051 1:86, 08155 45 ৪80 48, 48, 


[92150 286" ০৮. 2777, 274 চ2৪ 23: ০0 0৬75৫ 
[6৮151058550 2316 10605 1728. | 

শঁ ০0170927915 06791 17906217 00. ভি 8৪ 3 
8190 37) 109850 46) 1919) 1777, 


ধম আ্ংযা 1]. 


5 চা পপ লীন গার টি 


স্বাদশবর্ধ অতিশয়  জীর্ঘ কাল ), বখন সেই কৌদ্ছিল 
অনেকাংশে সূ এবং অভিজ্ঞ হইয়াছিল, যখন কর্মতৎপর 
হইয়া! সেই কৌন্সিল পূর্ব্বরুত ভ্রমসংশোধনে নিযুক্ত ছিল 
__ হোষ্টিংস.সাহেব সেই সময়ে গুধু দেবী সিংহের জন্ত উহ! 
বিলুগ্ত করিয়া ঘিলেন 1 

তখন কর্ণেল মন্সন্‌ এবং জেনেরাল ক্লেবারিংকে সমাহিত 
করিয়া, ফ্রা্সিস্‌ সাহেবকে নিক্ষিপ্ত করিয়া হেষ্টিংস নিশ্বাস 
ফেলিবার অবসর পাইয়াছিলেন। বাঙ্গালায় যখন সততা 
ও সম্মানের রাজত্ব ছিল, হেষ্টিংস সাহেব তখন বাধ্য হইয়া 
পরস্বাপহয়ণ হইতে বঞ্চিত ছিলেন_-এখন নির্মক্ষিক হইয়া 
তিনি তাহার সুদসহ আদায় করিবার জন্ত আত্মচরিত 
প্রকাশ করিয়া বসিলেন। | 

দেবী সিংহের প্রতিহিংসামন্দিরতলে গুধু যে ইংরাজ- 
দ্িগকে বলি দিরাই হেষ্টিংস সাহেব ক্ষান্ত হইয়াছিলেন, 
তাহা নহে---তাহার . ধনলিগ্দার সম্গুখে নির্দোধী ভারত- 
বাসীদ্দিগকেও সমর্পণ করিবার প্রয়োজন হইয়াছিল । 
গঙ্জাগোবিন্দ এবং দেবী সিংহ যদ্দিও পরস্পর পরস্পরের 
শত্র ছিলেন, কিন্ত উৎকোচের দালালীর খাতিরে হেষ্টিংস 
সাহেব সেই প্রতিতবন্বী পাপিঘ্্নকে একত্র মিলাইয়৷ দিয়া- 
ছিলেন। দেওয়ান গঙ্গাগোবিন্দ মধ্যন্থ হুইয়া গবর্ণর- 
জেনেরালের সহিত দ্রেবী সিংহের উৎকোচ এবং ইজারার 
কথাবার্তা জানাইতে লাগিলেন ! শেষে দ্বেবী সিংহ একদিন 
দিনাজপুর, রজপুর ও ইদ্্রাক্পুরের ইজারা প্রাপ্ত হইয়া 
ন্ধ্যবৃদ্ধি আরস্ত করিয়াছিলেন। হেষ্টিংস একদিন ধাহাকে 
র্বপাপক্ষম বলিয়া চিহ্নিত করিয়া রাখিয়াছিলেন, কালপূর্ণ 
ইইলে তীঁহার.সেই কলম্কটাকা রাজটাকা হুইয়! উঠিল। 

দেবী সিংহের জাগমনেই রঙ্গপুরের রাজস্ব দাত লক্ষ 
সা বৃদ্ধি প্রাপ্ত হইল। ফাগজপত্র ঠিক রাখিবার মানসেই 
বাধ হয় হে্িংস সাহেব তখন আদেশ দিলেন-_কৃষির 
স্মতি বিধান করিয়া ইজারাদার দেবী সিংহ রজপুরের 
বদ্ধিত জমা জাদায় করিবেন, অত্যাচার করিয়া নহে। 
_ ব্গভাগ্যবন্সী তখন একান্ত অপ্রসন্পা হইয়াছিলেন। 
ধঙ্গাজপুরের মহারাজ, তাই একটী দক পুত্র রাখির! 
১+৮* খু অন্দে পরলোক গমন ৯৬১৪৪ সিংহাসনের 

| + ইল এ 


৭৭. পিওশািপস পি লাস ১৭ সরীৎ০ 


৩৭৭ 


অধিকার লইয়া সেই দত্রক পুজে এবং মহারাজার বৈমারের 
ভ্রাভায় বিবাঘ আরম্ভ হইল। বঙ্গের রক্ষক হেষ্টিংস বাহাদুর 
নিজে সেই বিবাদ মিটাইতে বসিয়া দত্তক পুত্রকে পিতাঁর 
রাজ্সিংহাসনে প্রতিষ্ঠিত করিলেন। হেষ্টিংস সাহেব এই 
সুযোগ পরিহার না করিয়া চারিলক্ষ মুদ্রা “মেহনৎ আনা” 
গ্রহণ করিলেন_ দেওয়ান গঙ্গ। গোবিন্দ এই উৎকোচের 
দালালী করিয়াই যশন্বী হইলেন ! 

একজন ইংরাজ গুভ.ল্যাড, এই সময়ে কলেক্টর রূপে 
অবতীর্ণ হইয়া! বাঙ্গালী গুড ল্যাডের সহিত মিলিত হুইলেন। 
রজপুর দিনাজপুর ও ইদ্রাকপুর তাহাদ্িগের শাসনে ত্রাহি 
ত্রাহি ডাকিয়া! উঠিল ! রঙ্গপুরে তখন ইংরাজ গুড ল্যাড, 
কঙ্সেক্টার-__বাঙ্গলী গুড.ল্যাড. তাহার দেওয়ান এবং সেই 
সঙ্গে সমগ্র দেশের ইঞজারাদার। যোগ্যের সহিত যোগোর 
মিলন হইল।* ূ 

নাবালকের সংসারে ব্যরবাহুল্য দর্শনে ব্যথিত হইয়! 
গুডল্যাডগণ তখন পুরাতন রাজকর্মচারীদিগকে বিতাড়িত 
করিলেন। ধন্মানুষ্ঠানের জন্ত রাণী যে মুশকার! পাইতে 
অবিলম্বে তাহা রহিত হুইয়৷ গেল-_নলাজভ্রাতার প্রাপ্য 
১৬০০০ টাঁকা সন্কুচিত হুইয়! ৬০০তে আসিয়! ঈাড়াইল-_- 
এমন কি রাণীর পিতা ব! অন আত্মীয় কেহ আসিলে রাজ- 
বাটাতে আঁর আহার পাইত না! এদিকে ম্যানেজার 
গুভল্যাড, সাহেবের বন্ধবান্ধবগণ রাজসরকারের ' বায়ে 
শেরি শ্াম্পেনের শ্রাদ্ধ করিভে লাগিলেন ! | 

রঙ্গপুরের এঁতিহাসিক গ্নেজিয়র সাহেব বলিয়াছেন, 
দেবী (সংহ যতই কেন কুক্রিয়াসন্ত ন! থাকুন, গুডল্যাড, 
সাহেবের সহিত সে সকল কুকর্ঠের কোন সংশ্রব ছিল না। 
এদ্মন্দ বার্ক হেষ্টিংসের নামে অভিযোগ করিবার সমগ্র 
এতই বিচারবিবেচনাশূন্ত হইয়াছিলেন য়ে গুডল্যাডের 
নামেও অযথ| ঘোষার্লোপ করিয়াছিলেন 11 , 

ইতিহাস গ্লেজিয়র সাহেবের উক্তির বিচায় করিবে। 

রঃ | 


নরমেধ যবজ্ঞ। 
[01091857105 (0117 125560785 ) ৬1019517800 


70100500075 7797188617506 01 1951 5111 0065 7522 


€ 01551505 230/2706, 
শঁ ৪0০ ঃ 


০৭৮ 


সিসি ০৮৭৭ তি পালা স্পা 


চি 1 পা? দিত 5 

[07051706517 70. রি জা ভি /2508৫ টি 

০007705, 101760 01912071050 0165055050785115 18155590 

019. $ 19695901095 0810 0761017700585, 501880. 01711 00015, 

8০05 810 00270900117 130750115 না] 0650096 
ঢা 19020৩70116 97010 0810 1806 061186০০800, 

2, 205, 


দেবী সিংহের ইজার! লইবার পূর্বব হইতেই দিনাজপুর, 
রজপুর গ্ুভৃতির আর সে পূর্ব্ব সমৃদ্ধি ছিল না। জমীদারগণ 
সেই সময়েই সরকারী রাজস্ব সম্পূর্ণরূপে পরিশোধ করিতে 
পারে নাই। দেবী সিংহ আসিয়াই তাহার্দিগের নিকট 
বুদ্ধি জম! চাহিলেন। একে ছিয়াত্তরের মন্বস্তরে লোকক্ষয়ের 
সঙ্গে সঙ্গে আরক্ষয, তাহার পর আবার পাঁচশাল! 
বনোবস্ত কালে বৃদ্ধি জমায় জমী গ্রহণ! জমীদারগণ 
দেবী সিংহের আদেশ প্রতিপালন করিতে পারিলেন নাঁ। 
দেবী কাঁলবিলম্ব না করিয়া তাহাদিগকে কারাগারে নিক্ষিপ্ত 
করিলেন। নিরপরাধ, জমীদারগণ লৌহশৃঙ্খলে আবদ্ধ 
হইয়া সে কালের ছাদহীন কারাগৃহে অতি কষ্টে কালযাপন 
করিতে লাগিলেন। ধাহার! ইন্তফা দিতে চাহিলেন, বাঁকি 
রাজস্থের জন্য তীহাদিগকেও কারারুদ্ধ হইতে হইল । যখন 
যন্ত্রণা অসহা হইল, তখন তাহারা নিরূপায় হইয়। বৃদ্ধি হারে 
কবুলিয়ত দিতে সম্মত হইলেন__-কোন প্রকারে জীবন রক্ষা 
হইল! 

জমীঘারধিগকে একবার আত্মবশে লইয়াই রাজা দেবী 
সিংহ নৃতন নৃতন কর ধার্য করিতে লাগিলেন । ভৃত্বামী- 
দিগের যথা সর্বস্ব সেই দায়ে বিকাইতে লাগিল! দেবী সিংহ 
সেই সকল সম্পত্তির মূল্য হাস করিয়া দিয়া নিজেই সমুদয় 
ক্রয় করিয়৷ লইলেন ! ইহাতেও জমীদারদিগের খণ শোধ 
গেল না। স্বতরাং স্থাবয়ের সঙ্গে সঙ্গে অস্থাবর দ্রব্যাদিও 
বিক্রীত হইয়! গেল ! রমণী ভূম্বামিনীদিগের গৃহের চতুর্দিকে 
সশস্ব সৈনিক প্রতুরা প্রহরীকার্যে নিযুক্ত হইয়া পলায়নের 
পথ রুদ্ধ করিত্বা দিল। তখন নারী পেয়াদাগণ অস্তঃপুর 
মধ্যে প্রবেশ করিয়! যাহ! পাইল তাহাই লইতে লাগিল। 
তখন পর্যাস্তও দেবী সিংহ রমণীর সম্মান রক্ষা করিয়াছিলেন। 

দ্বেবী সিংহ কর্োপলক্ষে দিনাজপুরেই থাকিতেন। 
তাহার কর্মচারী কষ্ণপ্রসাঘ রান্গম্ম আদায়ের অন্য রঙ্গপুরে 
বাইয়। উপস্থিত হছুইলেন। কোন ফোন জমীদার দেবী 


প্রবাসী । 


মভা। 


০৭৯১০৯৪% পাপা 


সিংহের নিকট আবে জানাইবার মানসে দিনাজপুর যাত্রা 

করিয়াছিলেন। দেবী সিংহ সেই কথা. গুনিয়া কষ 
প্রসাদের অক্ষমতা! দর্শনে তাহার স্থানে হররামকে প্রেরণ 
করিলেন ও সেই সঙ্গে আবেদনকারী করুণা প্রার্থী ভূঙ্বামি- 
গণও বন্দিরূপে রঙ্গপুরে প্রেরিত হইলেন ! শৃঙ্খলাবন্ধ 
জমীদারগণ তখন হররামের বেত্রাঘাতে জর্জরিত হইতে 
লাগিলেন! 

দেশের জমীদারদিগেরই যখন, এইরূপ অবস্থা হইয়াছিল, 
তখন রামধন, মবারক ও জবান্‌ অস্বন্দের অবস্থা সহজেই 
অনুমেয় । দেবী সিংহ নিজেই একবার বলিয়াছিলেন-_- 
*এ দেশের সকল স্থান অপেক্ষ। রঙ্গপুরের কৃবষকগণই নিতাস্ত 
দ্ররিদ্র। ফসলের সময় ভিন্ন অন্য সময়ে তাহাদিগের কপর্দকও 
থাকে না।.'কয়েক খানি মৃণ্ময় তৈজস ও খড়ের ভগ্ন জীর্ণ 
কুটার ভিন্ন কষকদিগের আর কিছুই নাই!” অথচ দেখিতে 
পাওয়া যায়, এই প্রকার ধনাঢ্য্দিগ্ের নিকট হইতেই 
ইজারাদারের নিজ লভ্যাংশ এবং বৃদ্ধি জম! ছাড়াও হেষ্টিংস 
সাহেবের চারি লক্ষ মুদ্রা উৎকোচ আদায় কর! হইয়াছিল ! 

যতই অর্থের অভাব হইতে লাগিল ধেবী সিংহের চরগণ 
ততই চতুর্দিকে রাক্ষসের মত ছুটিয়৷ দরিদ্র নিরন্ন হতভাগ্য 
কলৃষকদ্দিগকে বন্ধন করতঃ ছলে, বলে ও কৌশলে বৃদ্ধি জমার 
কবুলিয়ত আদায় করিয়া! লইতে লাগিল। তাহারা তখন 
খণগ্রহণ করিতে আরম্ভ করিল। উত্তমর্ণগণ এই সুযোগে 
কষকদিগের সর্বনাশ করিয়া নিজেদের অর্থলালসা পুর্ণ 
করিতে আরম্ভ করিল। হেষ্টিংস সাহেবের প্রাপ্য উৎকোচ 
এবং পেষকস্‌ পরিশোঁধ করিবার জন্য হতভাগ্য অগ্লহীন দীন 
দররিভ্রগণ শতকরা কত হারে সুদ দিয় খণ গ্রহণ করিয়া- 
ছিল? পাঁচ, দশ, কুড়ি, চল্লিশ মুদ্রা? ইহার অধিক আর 
কল্পনায় আইসে না। কিন্তু দেবী সিংহের কালে কল্পনা 
পরাজিত হইয়া পলারন করিয়াছিল। শতকরা ছয় শত 
মুদ্রা সুদে থে দেশের রূষকগণ খণ গ্রহ্ণ পূর্বক কোম্পানীর 
রাজস্ব পরিশোধ করিতে বাধ্য হইয়াছিল, সে দেশ বিধাতার 
অভিসম্পাতে ভন্মসাৎ হর নাই কেন তাহাই বশ্রের 
বিষয়।* রী 


ক 4১110 ৮190 615 09৩ চিতো2 05655 0০01 নিজ »/26 
0011850 0০:00719620 00 60 27155161005 00 রি 90170 17591700051 


সপ পিওর? পি পিপাসা 


মসং্যা।] 


পানি 


রামধন ও নবারক কারাগারে গেল দেবী লিহের 
দূতের! . তাছাদিগের হথাসর্কন্থ বিক্রয় করিরী ফেলিল__ 
ছুর্বৎসরের অন্ত সঞ্চিত ধান্য পর্য্যস্তও রাখিল না! এত 
করিয়াও দেবী সিংহের আশা মিটিল না। 

তির্নি প্রতিদিন যতই বিফল মনোরথ হইতে লাগিলেন 
ততই তাহার ক্রোধ বৃদ্ধি পাইতে লাগিল। তিনি মনে 
করিলেন গৃহস্থগণ কোন গুপ্ত স্থানে অর্থ লুকাইয়৷ রাখিয়া 
তাহাকে ফাঁকি,দিতেছে। তাই তাহার আদেশে গৃহস্থদিগের 
শূন্য গৃহ পধ্যস্ত পুড়িয়া ছাই “হইয়া গেল। তাহারা তখন 
কারাগারে । গুহ গেল, তৈজসাদি গেল, শম্ত গেল, পশ্বাদি 
গেল-__যখন সমস্তই গেল তখন রহিল শুধু তাহাদিগের 
শক্তিহীন দেহ ও অন্লহীন পরিবার-পরিজন । রাজকর 
দিতেই হইবে_-তাহাতে ক্ষম! নাই, কৃপা নাই, মুক্তি নাই ! 
অবশেষে পিতা পুত্রকে বিক্রয় করিয়া-স্বামী স্্রীকে বিক্রয় 
করিয়৷ সেই অর্থে রাজস্ব এবং উৎকোচ পরিশোধ করিতে 
লাগিল! হেষ্টিংস সাহেবের অত্যাচারে পিতা-পুত্র, ভ্রাতা- 
ভগিনী, পতি-পত্বী প্রভৃতি স্নেহের সম্বন্ধগুলি লুগ্ত হইয়! 
গেল- রঙ্গপুরে আর স্নেহ মমত! কিছু রহিল ন! !* 

দেবী সিংহ মনে করিলেন “এখনো হয় নাই-_-আর একটু 
অধিক শান্তি ন দিলে অর্থ আদায় হইবে না, গুপ্ব শম্তাদিও 
পাওয়া যাইবে না। কিন্ত তখন কেবল অবশিষ্ট ছিল 
বেত্রাধাত-বিক্ষত কারাক্িষ্ট অর্ধজীবিত দেহ। হতভাগ্য 
রামধন ও মবারক সেই দেহ রক্ষার জন্যই গ্রাম পরিত্যাগ 
পূর্বক পলায়ন করিতে চাহিল-_কিন্ত তাহার উপায় ছিল 
না, পথে পথে সৈনিকের খাঁটি বসিয়াছিল। দেবী সিংহ 
সেই সকল সৈনিকদিগের বেতন দ্দিতেন না-_রাঁষধন ও 
মবারক নিজেদের চরণশৃঙ্খলের মূল্য প্রদ্দান করিতে বাধ্য 
হইল-_সেই নবীন আবওয়াব “চৌকীবন্দী” নামে পরিচিত 
থাকিয়া আজিও দেবী সিংহের অত্যাচার কাহিনী কহিতে ছে! 

কারাগার, গৃহদাহ, ভয়প্রদর্শন প্রভৃতি যখন বার্থ 


সিকি ৮ লস্ট শর 


চ৩1৫ 0০ 197, 1725078517৩, (60) 11270, 107 0৩1 


০107 [০1 2 81117051650 ০6 51য101110750 130.0817 1১81 
87৩7 9995015 00 0১6 ৫2১ 1 90115-5 
রা 205 (7779 91 উর, 17250785 017258560 ৪%5ঠে 
ভাত ০06.6901151) 5005 19706767500. 118509100 1 
স্ম্পৃতি। 1301059, 


রাজা দেবী সিংহ। 


ছি 
বট পশলা 


হই গ্রেল--তখন বেবী, সিংহের সাক্ষী. পরন্কৃতি রক 
চাহিল--_দরিদ্র, নিরলস, সহায়-সম্বলবিহীন কাক্গালের রক্ত 
চাহিল!! তিনি জানিতেন যে হেষ্টিংসের প্রাপ্য কড়ায়-গণ্ডায় 
পরিশোধ করিতেই হইবে _হেষ্টিংস বিলম্ব মানিবেন না, 
কপর্দক কমও লইবেন না। দেবী-দুত তখন রামধন, 
মবারক ও জবান অস্কন্দদ্িগকে ধৃত করিয়া তাহাছিগের 
হস্তের অন্গুলীগুলি কঠিন পেষণে বন্ধন করিল। সে বজ্ঞ- 
বন্ধনে একটী অঙ্ুলী অপরটার সহিত যেন ঘিলিয়া মিশিয়! 
এক হইয়া গেল। দুর্বত্বগণ তখন সেই নিশ্পিষ্ট অঙ্গুলী- 
গুলির মধ্যে স্তবতীক্ষু লৌহশলাকা প্রবিষ্ট করাবার জন্ঠ 
শলাকাশিরে মুদগর প্রহার করিতে লাগিল! হৃদয়বিদারক 
করণ আর্তনাদে দিত্মগুল পরিপূর্ণ হইয়া উঠিল। হাঁয়,. 
ছুরস্ত দেবী সিংহের হৃদয় তাহাতে গলিল না!। 

আঘাতের পর আঘাতে সে লৌহ শলাক৷ দৃঢ়বন্ধ অঙ্কুলী- 
গুলি ভাঙ্গিয়৷ ছিড়িয় প্রবেশ করিতে লাগিল__রামধন ও 
মবারকের হস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া অত্যাচারকারীদিগের পদতলে 
পতিত হইল। যে ক্ষীণ হস্ত হয়ত একবেল! ভিন্ন অনেক 
দিন ছুই বেলা অন্ন তুলিয়া মুখে দিতে পারে নাই-_-যে বাহুর 
বলে ধরণীবক্ষ হইতে স্বর্ণরাশি উখ্িত হুইয়৷ পঞ্চদশ বর্ষ 
পধ্যত্ত কোম্পানী বাহাছুরের চীন বাণিজ্যের অর্থ যোগাইয়া- 
ছিল-_ফে অর্থ প্রত্তি বসর বিলাতে যাইয়া লর্ড দিগের 
“ডিনার” সঙ্জিত করিত, লগ্ডনের শোভা বর্ধন করিত-_ 
সেই বানু এখন চুর্ণ-বিচুর্ণ হইয়৷ গেল। 

সম্পন্ন এবং প্রধান গৃহস্থগণ, গ্রামের দলপতিগণ কৃষকগণ 
তখন পদে পদে সম্বন্ধ হইয়৷ যুগলে যুগলে আনীত হইতে 
লাগিল। একখানি কাঠের উপর তাহাদিগকে অবনত শিরে 
স্থাপন করিয়া নৃশংসগণ পদতলে বেত্রাঘাত করিতে আরম 
করিল। সেই নিদারুণ আঘাতে যতক্ষণ পাদাঙ্গুলী হইতে নখ 
খসিয়৷ না পড়িল, ততক্ষণ সে আঘাতের বিরাম ছিল না। 
যখন নথ খসিয়া গেল-_যখন রুধির শোতঃ ছুর্টিল, তখন সেই 
যমদণ্ড আবার ভীমবেগে তাহাদিগের অবনত-শিরে পতিত 
হইতে লাগিল ! দেখিতে দেখিতে নয়নে, বদনে, নাসিকার 
রক্ত-নদ্ী বহিল। সেই স্ৃতপ্ত-তরল শোণিতে আপন 
আপন পাদদূল রঞ্জিত করিয়া সরতাদের আচেরগণ হতভাগ্য- 
দিগকে কারামধ্যে নিক্ষেপ করিল ! 


৮৩ 


,.. সাধায়ণ নেত্র বা বংশযষ্টি নিগ্রহের পক্ষে উপযুক্ত নহে 
বিবেচনায় সকণ্টক বিবশীখা আদিল। তখন দীনের দেহ 
, বেতের পরিবর্তে বি্বশাথার আঘাতে ক্ষত বিক্ষত হইতে 
লাগিল--প্রতি আঘাতে শত কণ্টক দেহ মধো বিদ্ধ হইয়া 
মাংস, মেদ, মজ্জ! টানিয় ছিড়িতে লাগিল ! বিছুটীর যাতনা- 
ময় দণ্ডে দণ্ডিত হইয়া কাহারও কাহারও দেহে দোষযুক্ত 
ক্ষত দেখা দিল- জালা !-_-জালা !_অগ্রিময়ী জালায় 
তাহার! ক্ষিপ্তগ্রায় হইয়। উঠিল ! | 

দ্বেখিতে দেখিতে রাত্রি আসিল । বিশ্বসংসার তখন 


নিপ্রায় শাস্তি, ক্রোড়ে অচেতন, কিন্তু দেবী সিংহের বন্দী-. 


দিগেয় নিদ্র! ছিল না নিদ্রার অবসর ছিল না। তাহারা 
'প্রতি রজনীতে তিনবার করিয়া! প্রহ্ৃত হইয়া গ্রহর গণনা 
করিতে বাধ্য হইত! 

ধীরে ধীরে রজনী প্রভাত হইতে চলিয়াছে, তখনও 
অরুণোদয় হয় নাই । মাঁতের দ্রাকণ শীতে জীব-অগৎ জড়বৎ 
অবস্থান করিতেছে--উত্তরপবন শরীর মধ্যে নুচীবিদ্ধ 
করিয়া! দিতেছে । সেই সময়ে দেবী সিংহের অথবা যমের 
কারাদ্বার মুক্ত হুইল) প্রহরীদিগের পশ্চাতে পশ্চাতে 
তগ্নপাদ ভগ্রবাহছ শতক্ষতপূর্ণদেহ বন্দিগণ অতি কষ্টে 
বাহিয়ে আসিল-_অতি কষ্টে গ্রহ্রীদিগের অনুসরণ করিতে 
লাগিল। উহারা কোথায় যাইতেছে ”ি শানে না মশানে ? 
শ্শানে নহে, মশানে নহে ) ওই দেখ, উহার সেই দারুণ 
শীতে তুহিনশীতল বারি মধ্যে আগ্রীব নিমজ্জিত হইয়া 
দণ্ডায়মান রহিয়্াছে--ওই দেখ, শীতে উহাদিগের অস্থি 
পর্যন্ত কাপিরা উঠিতেছে, দত্তে দত্তে সংঘর্ষণ হইতেছে । 
তারপন্ন দেখ, দেবী সিংহের অনুচরদিগের সেই সকণ্টক 
বিধশাখা বা বিছুটায় যষ্টি উহাদিগের সিক্তদেহে পতিত 
হইতেছে_-ওই শুন, মর্মন্পূক্‌ যাতনার আর্তনাদ মুখ ফুটিয়া 
বাহির হইতে পাঁরিতেছে না_লীতে কথা ফুটিতেছে না! 
ওই দেখ, ছিননদেহ শতছিন্ হইয়া রুধির শ্রোতঃ প্রবাহিত 
হইতেছে । স্বর! নাই-__অঙগতী নাই__করুণা নাই-_মৃত্ুও 
নাই! 

এরর জাত তরুণ অরুণ রক্ত 
রাজ! হইয়! শুর্ধগঞগলে হাসিয়া উঠিল। সৈনিকছিগের 
উপন্কপাণে, পরিচ্ছন্ন বসনে সেই অরুণ়াগ বলগিয়া 


৮ম ভাগ। 
উঠিল । তাহাদিগকে দেখিয়া গ্রামের নরনারী উর্ধশ্বাসে 
পলায়ম করিতে লাগিল--মূগ যেমন সিছেকে - দেখি! 
পলায়ন করে সেইরূপ। ওই দেখ সৈনিকধিগের পশ্চাতে 
হারাধন ও গঞ্গারাম কিছু সর্দার ও মতিমূধা পড়িতে পড়িতে 
পথ হ্থাটিতেডে। হাঁটিতে হাঁটিতে ভূমিতলে' পতিত 
হইতেছে। তাহাদিগের নগ্নদেহ শত স্থানে ছিনন-_শতধারে 
রক্ত বহিতেছে। দ্বেবী সিংহের সৈনিক যখন হায়াধনের 
গৃহের নিকটে আসিল, তখন বজ্ুনিনাদে ডাকিয়! কছিল-- 

“কোথায় চাউল লুকাইয়া রাখিয়াছিস্‌ দে--” 

"আমি চাঁউল কোথায় পাইব ?” * 

“তবে চল্‌, টাকা ধার কর।” 

“আমি আর ধাঁর করিব না, কে আমাকে ধার ঘিবে 1” 

শ্চল্‌ তবে আবার কারাগারে ।” 
হারাধন তখন কি করিবে? পুনরায় কারাগৃহ অভিমুখে 
চলিতে লাগিল-_-যাইতে যাইতে দেখিল তাহার জীর্ণ 
কুটার অশ্নিসংযোগে জলিতেছে--সৈনিকগণ তাহার পুত্র 
ও পত্বীকে বাঁধিয়! লইয়া! আসিতেছে । 

এই সকল অন্তাচার দেখিয়া! যাহারা একাস্ত মরিয়া 
হইয়াছিল, তাহারা অত্যাচারকারীদিগের বশ্ততা স্বীকার 
করিল না অল্লানবদনে সকল যন্ত্রণা সহ করিয়াও অটল 
রহিল। তখন মুহূর্ত মধ্যে তাহাদের পুত্র কন্তা কারাধারে 
আনীত হইল। পাষগুগণ পিতার সহিত পুত্রকে দৃঢ়বন্ধনে 
বাধিয়া কথনে! বা পুত্রকে-কখনো বা! পিতাকে প্রহার 
করিতে লাগিল। যে বেত্রদণ্ড হয়ত পিতার দেহ লক্ষ্য 
করিয়৷ উখিত হইঞ্নাছিল তাহা! যদি অকশ্মাৎ তাহাকে স্পর্শ 
করিতে না পারিল-_তথাপি একেবারে বৃথা! গেল .না। 
উহা সেই ভীত রোরুস্তমান রুধিয়াপুত দেহ ্ষুধাকাতর 
গুফকঠ সন্তানের কোমল দেহের উপর পতিত হই তাহার 
মাংস কাটিয়া লইল- পুত্রের শোণিতে পিতার হৃদয় রঞ্জিত 
হইয়া গেল-__সুসূষু” সন্তান প্বাবাগো” বলিয়া পিতার বেহেন 
উপর ঢলিয়। পড়িল ! তখনে! বিরাম নাই, তখনো! গ্রহায়ের 
শেষ নাই! হারাধন আর স্‌ করিতে পারিল না। 
চীৎকার করিঝা কছিয়া উঠিল । ফিল, 'মোহাই তোমাকে, 
আমার কালুকে আর মারিও না, আদি. এখনই ঠা 
কর্জ করিয়া খাজানা দিতেছি 1 


ঝষ সংখ্যা |] 

' পৃথিবীতে বুঝি আর এমন দেশ লাই যে দেশের ইতিহাস 
এইরূপ ক্কক্কবর্ণ__এইরূপ পাপবিপ্ত--এইরূপ স্বণিতচিত্ে 
পর্ণ! পাঠক! ভুমি চ্ষু ফিরাইও না। . 

ওই দেখ মবারকের ছুছিতা, রাঁদধনের বনিত।, ঘাদা- 
ঠাকুরের পুরেষধূু দেবী সিংহের অন্ধকার কারা গৃহে, অন্ধ 
গন্বস্থ মধ্যে বন্দিনী। ওই দেখ, তাহাদিগকে বলপূর্ববক 
টানিয়া বাহির করিয়া দেবী সিংহের দূতগণ নির্দায়রূপে 
প্রহার করিতেছে-_-ওই দেখ, তাহাদিগের নগ্নদেহ ফাঁটিয়া 
রক্ত চুটিতেছে ! বেদনার দিকে জক্ষেপ নাই_-তাহারা 
কাতরে “কীদিয়া কহিতেছে, “যদি কেহ পুত্র থাক নয়ন 
নিমীলিত কর-_উলঙ্গিনী জননীর দিকে চাহিও না!” 
ওই দেখ, কোন যুবতীর উন্নত কুচ-যুগে বংশের বাতা 
চাচিয়া বাধিয়! দিয়! প্রহরিগণ হাসিতেছে--বংশখণ্ড স্তনঘ্বয় 
ছিন্ন করিয়া! লইয়! ছুটিয়া যাইতেছে ! ওই দেখ, প্রজ্জবলিত 
মশাল জীবজগতের জন্স্থান দগ্ধ করিয়া দিতেছে! পণডও 
যে সেও লজ্জাশীলভা রক্ষা করে-_হায় ! সে কালে মান্ুষেও 
তাহ! করে নাই! ধন্ত অর্থলিগ্দা_-ধন্য হেষ্টিংস বাহাছুর 
_ধন্ত পাপাচারী রাঁজা দেবী সিংহ! 

করুণ-ন্বদয় পাঠক! তুমি কি আরও দেখিতে চাও ? 
তবে দেখ, অনুত্যম্পস্তা কুলকামিনীগণ ভয়ে রোদনবিহ্বল1। 
ওই দেখ, “রক্ষা কর__রক্ষা কর” বলিয়া তাহার! বিচার- 
মণডপতলে লুটাইয় পড়িতেছে ! কিন্তু হায়, যে আসন 
ধর্থের জন্ত__ পাপের জন্ত নহে-_সেই আসনে ব্দিন হইতে 
আর ধর্মপ্রাণ ভ্তারনিষ্ঠ বিচারক বঙিয়াছিলেন না, সে 
আসন তখন হোষ্টিংস সাহেবের দুর্বত্ত লুঠেড়া ঘাতকগণে 
পূর্ণ ছিল। রমণীগণ সেই আসনতলে দণ্ডারমান হইয়া 
যুক্তকরে কীদিয়! কহিতেছে__“রক্ষ্/ কর, জাতি রক্ষা কর-_ 
ধর্ম রক্ষা-কর 1” দেবী সিংহের হৃদয় কি টলিল ? 

হুতভাগিনীদিগের হত্তপদবন্ধ পিত৷ বা ভ্রাত! ব! পতি বা 
প্র তখন একান্ত শক্তিহীন। তাহারা কি করিবে? নীরবে 
সহ্অবৃশ্চিকংশন সহ করিতে লাগিল। দেবী-সিংহের 
অনুচয়গথ-_-সেই নরপিশাচগণ ওই দেখ, রমণীদিগকে স্পর্শ 
করিজ-..ওই দেখ বলপ্রর়োগে তাহাদিগকে সর্বসমক্ষে 
উলজিনী করিল! তায় পর বিশ্বসংমার অন্ধকার হইয়া 


প্রবানীর পত্র 1 


৩৮১7 
সমক্ষে কার--ভ্রাতার সমক্ষে ভর্দীর-_পতিয় সমক্ষে 
পত্ধীর ধর্ম গেল-_বঙ্গতৃমি অনন্ত পাঁপসাগন়্ে নিমজ্জিত 
হইল! & 


... নি 


| প্রবাসীর পত্র। 


অনেক দিন হইতে আমার জীবনের ইচ্ছা যে এমেরিকা 
যাইয়া কোন প্রকার কাঁধ্য শিখিয়া আদি। ভগবানের 
কপার আজ ( ২রা জুন) সেই ইচ্ছা! পূর্ণ হইল। এখানে 
মাদ্রাজ হইতে চামড়।! তৈয়ার করা কার্য শিখিয়া আজ . 
এমেরিকায় তাহা আরো ভালরূপ শিখিবার জন্ত রওন! 
হইতেছি। আজ সকাল ৮1০ টার সময় আমাদের জাহাজ 
ছাড়িবে। সকালে ৫।০টার সময় উঠিস়া মুখ হাত প্রক্ষালন 
করিয়া পোষাক পরিয়া ভগবানকে ম্মরণ করিতে করিতে 
জাহাজের জন্য রওন| হইলাম। াদ্পাল ঘাট হইতে ছোট 
5620 142:0170)এ করিয়া! আমাদের জাহাজে লইয়! গেল। 
যখন জাহাজ ছাড়িল তখন মনে এক অদ্ভুত ভাবের উদয় 
হইল। সমস্ত আত্মীয় স্বজনকে ছাড়িয়া আমাঘের মাতৃ- 
ভূমি ভগ্লিতবর্ষকে ছাড়িয়া কোথায় এক নূতন স্থানে 
চলিয়াছি। কেবল মনে হইতে লাগিল যে যখন ভাল 
কাধ্যের জন্ত যাইতেছি তখন ভগবানের কুপায় কখনই 
মন্দ হইবে না। ক্রমশ জাহান্দ ছাড়িল। এক এক 
করিয়া পরিচিত স্থানগুলিকে পশ্চাতে রাখিয়া আমাদের 
জাহাজ বঙ্গ উপসাগরের দিকে চলিল। . আমি একখানি 
চেয়ার লইয়া জাহাজের ডেকের উপর বসিয়া নানা রকম 
বিষয় ভাবিতে লাগিলাম। যখন সন্ধ্যা হইয়া! আসিল 
তখন নিজের কেবিনে যাইলাম! এই জাহাজের নাম 
পডানেরা” ()510615)।  বখন প্রভাত হইল তখন দেখি 
যে মাথা! ঘুরিতেছে ও গা বমি বমি করিতেছে । ইংরাজীতে 
ইহাকে 968-5101017695 বলে। সেদিন আদৌ উঠিতে 
পারিলাম না এবং কিছু খাইতেও পারিলাম না। ছুইদিন 
এই অবস্থায় থাকিয়া তৃতীয় দিনের দ্বিন আস্তে আন্তে 


ডেকে যাইয়! বধিলাম। সেদিন কিছু থাইতেও পারিলাষ। 


৩৮২ 
আমি বন আসি তখন অনেকের নিকট হইতে গুনিয়া- 
ছিলাম যে জাহাজে ব্যবহারের জন্ত একটী কি! ছৃইটী 
পোষাক হঈলেই হয় কিন্তু সেটা বড় ভুল। অন্তত ৩টা 
সাদ! প্যাপ্টালুন ও কোট এবং একটা কোনরূপ কাল রংএর 
ছিটের কোট ও প্যাণ্টালুন চাই। ইহা! ছাড়া ৩টী কিন্বা 
৪টা টুইলের সার্ট চাই। সার্টগুলির প্লেট ও শক্ত কাফ্‌ 
না থাকাই ভাল। ক্রমশ চতুর্থ দিনের দিন আমাদের 
জাহাজ মাদ্রাজ আসিয়া! পৌছিল। মান্রাজে জাহাজ 
চুইদিন ছাড়িয়। ৮ দিনের দিন কলোন্বো আসিয়া পৌছিল।. 
জাহাজে মিঃ হরটন্‌ বলিয়৷ একটী সাহেবের সহিত আলাপ 
হুইল। তিনি রসায়নী বিদ্যা খুব ভাল রকম জানেন। 
তাহার সঙ্গে কেমিষ্রী সম্বদ্ধে ও ভাঁরভবর্ষ সম্বন্ধে অনেক 
কথাবার্তা হুইত। আমাদের জাহাজ কলম্বোতে ১২ ঘণ্টা 
থাকিয়া এদেনের (4১9০7) দিকে রওন! হইল । কলোম্বে 
ছাড়িয়া ক্রমশ হাওয়া জোর হইতে লাগিল ও সমুদ্রে 
বড় বড় ঢেউ দেখ! যাইতে লাগিল । ৩1৪ দিন পরে জাহাজ 
এত ছুলিতে লাগিল যে বসিয়া থাকাঁও কষ্টকর হুয়া 
উঠিল। সে এক অদ্ভূত ব্যাপার। সেই প্রকাণ্ড ঢেউগুলি 
দেখিলে যেমন মনে ভয় হয় সেই সঙ্গে প্রকৃতির অতি 
আশ্চর্য্য ব্যাপার দেখিয়া অবাক হইয়া যাইতে হয়। 
খাইবার সময় টেবিলে কাঠের সিংড়ির মতন একরকম 
পাতিয়! দেয়। পাছে প্লেট ও অন্যান্য জিনিষ টেবিল হইতে 
পড়িয়া! যায়। জাহাজ যখন অতিশয় ছুলিতে থাকে তখন 
এইরূপ দেয়। আমাদের জাহাজেও সেইরূপ দিতে হইয়া- 
ছিল। যাহ! হছউক ভগবানের রুপার আমাদের জাহাজ 
এদ্ধেনে আসিয়া পৌছিল। এদেনে ৮ ঘণ্টা থাকিয়া 
জাহাজ € দিন বাদে সুয়েজে আসিয়া পৌছিল। হুয়েজে 
১দিন থাকিয়া ২৪ ঘণ্টা বাদে পোর্টসেড.এ আলিয়া পৌঁছিল। 


দুদ্েজ হইতে পোর্ট সেড. আসিতে যে রাস্তাটা তাহা - 


অতি মনোরম। তাহাকে 'নুয়েজ ক্যানাল বলে।' ন্বয়েজ 
ক্যানাল প্রস্থে খুব ছোট। জাহাজ হইতে মনে হয় যে 
জোরে ঝাপ দিয়া পড়িলে জমিতে পড়া যায়। ছুইধারে 
স্থন্দর সুন্দর গাছ, সবুজ ঘাস ও ছোট ছেটি কুঁড়ে ঘরগুলি 
দেখিলে ঠিক মনে হয় যেন আমাদের দেশের কোন পাড়া- 
শীর ভিভর দিরা ধাইতেছি । ২০ দিন খালি জল দেখিবার 


প্রবাসী । 


[৮দ ভাগ 


পর যখন এইরূপ দৃশ্থ দেখা যায় তখন মনে যে কি আনন্দ 
হয় তাহা বলা যার না। পোর্টসেড্এ বখম আমাদের 


জাহাজ আসিল তখন আমাদের জাহাজের উপর স্লীতি যত 


দোকান বসিয়৷ গেল। কলিকাতায় একটী ছোট বাক্স 
আঙ্গুরের দাম ছয় আনা কিন্তু এখানে একসের আছরের 
দাম ছয় আনা। পোর্টসেডএ আমাদের জাহাজ একদিন 
থাকিয়৷ ৫দিন বাদে জেনোয়া আসিয়া, পৌছিল। ছেলে- 
বেলায় গল্পে পরীর রাজ্যের কথা শোন যার। রাত্রে জাহাজ 
হইতে জেনোয়া সহরটী সেই রকম দেখায় । এ রকম সু্ার 
সহর কোথাও দেখি নাই। বড় বড় পাহাড় তাহার উপর 
স্তরে স্তরে বাড়ীগুলি রহিয়াছে । পাহাড়ের গায়ে সবুজ 
বর্ণের গাছগুলি দাঁড়াইয়া রহিয়াছে । দেখিতে বড়ই সুন্দর । 
জেনোয়াতে ছুইদিন থাকিয়া তৃতীয় দিনে. আমাদের জাহাজ 
মার্সেল্এর দিকে রওনা হুইল । ৩৬ ঘণ্টা বাদে মার্সেল 
আসিয়া পৌঁছিল। মার্সেল সহরটীও দেখিতে সুন্দর 
কিন্ত জেনোয়ার মতন অত সুন্দর নহে। মার্সেল হুইতেই 
বিলাত্ী সহরের কতকটা আভাস পাওয়! যায়। মার্সেলে 
২িন থাকিয়া ১*দিন বাদে আমাদের জাহাজ লগ্নে 
আসিয়া পৌছিল, লগ্ন একটা প্রকাণ্ড সহর। লগ্ন 
সম্বন্ধে এত লেখা হইয়াছে যে সে বিষয় আর অধিক কিছু 
লিখিবার প্রয়োজন নাঁই। লগুনে ১০দিন থাকিয়া 
টিউটনিক্‌ নামক ঠ্টীমারে করিয়া এমেরকার জন্ত রওন! 
হইলাম। এই জাহাজের অতি সুন্দর বন্দবন্ত। ৮দিন 
বাদে আমাদের জাহাঁজ ৩ %০:]এ আসিয়া পৌঁছিল। 
জাহাজ. যখন নিউ ইয়র্কএর কাছে আসিল, তখন আমি 
50০09০০11৩1 দেখিতে পাইলাম। সমুদ্রের মাঝে 
প্রকাণ্ড এক মুত্তি দীড়াইয়া রহিয়াছে। জগৎকে দেখাই- 
তেছে যে এই সেই স্বাধীন রাজ্য যেখানে লবাই সমান। 
৩” ০ জাহাজ আসিয়া! পৌছিলে প্রথমে ভাবনা 
হইল কোথায় যাই। এখানে হোটেলে ভয়ানক খরচ। 
ছোট হোটেলেতেও সপ্তাহে ১* ডলার জের্থাৎ ৩১ টাকা) 
করিয়া দিতে হয়। তাহা ছাড়া নূতন ঘাযগা, কোথায় কি 
রকম কিছুই'জান! নাই। এখানে 1:1019. £70596 “বিয়া 
একটা স্থান আছে। - সেখানে যুবকের! আসিয়া উঠিতে 
পানে এবং ভাহাদের উঠা উচিত। ইহ! বাঙালী যুবকদের 


৭ম সংখ্যা 1], 

মুখোপ্যাধযা বলিযা একটা বাঙ্গালী আছেন। তিনি এই 
[5072 1710535এর 956০1512751 ইনি বাঙ্গালী 
যুবকন্দের জন তীহাক় শরীর মন সমস্ত দিয়াছেন ও 
দিতেছেন।' যখন এখানে আসা যায় তখন মনে হয় যেন 


কোন আপনার লোকের বাড়ী 'আসিলাম। গিরীন্দ্র বাবু 


যে সকল যুবক আসেন তাহাদের সমস্ত বিষয় দেখা এবং 
তাঁহারা যে কার্য্যের জন্ আসিয়াছেন যাহাতে তাহা সফল 
হয় তাহার জন্ প্রাণপণ করেন। ইহার ধিনি [১755109771 
তাহার নাম 11507. 721761191 ইনি যুবকদের জন্য 
মানুষের ক্ষমতাতে যাহা হয় তাহা করিতে ক্রুটী করেন না। 
এই বাড়ীটির ভাড়া ও চাকরের মাহিন| ইত্যাদিতে মাসিক 
৩০০ টাকা করিয়া লাগে । এই টাঁকাটী সমস্ত 1 
1:61175 ও গিরীন্দ্র বাবুকে দিতে হয়। এই রকম একটা 
আশ্রয় থাকায় যে কত উপকার হইয়াছে তাহ! বলা যায় 
না। এখাঁনে যে কেহ বিপদে পড়িয়া এই বাড়ীতে আঁসে 
তাহারা তাহাকে স্থান দেন এবং কোন কোন সময় 
তাহাদের খাবার খরচ পর্যন্ত দেন। এই রকম একটী 
বাড়ী থাকা! খুব দরকার এবং ইহা রক্ষা করিবার জন্য 
যদি কেহ কিছু সাহাধ্য পাঠান তাহা হুইলে তাহা যুবক- 
দেরই সাহাষ্য করা হইবে। এই নিউ ইয়র্ক সহরটী একটা 
প্রকাণ্ড সর। এখানকার লোকেরা দিন রাত ব্যন্ত। 
এখানকার লোকেদের দেখিলে মনে হয় যেন তাহারা 
কার্ধ্য করিতেই জগ্দিয়াছে। নিউ ইয়র্ক সহরে কোন 
ফ্যাকটারী নাই বটে কিন্তু সহরের কাছেই বড় বড় কারখান৷! 
সব আছে। এখানে যদি কোঁন বাড়ীতে কোন ভদ্র 
পরিবারের সহিত থাকা যায় তাহা হইলেও মাসে ২২ ডলার 
করিয়! লাগে। ২০২১ ডলার খাবার খরচ এবং ১ ডলার 
ধোবা ইত্যাদিতে লাগে। ইহার কম কোন মতেই থাকা 
যায় না। এখানকার. এক ডলার আমাদের . ৩৮%০। 
এখানে সমস্ত জিনিষেরই দাম অতিশয় বেশী। একটা 
সার্ট ধুইতে।/« আনা লাগে। এখানকার হাহারা রাস্তা 
পরিক্ষার কয়ে তাছারাও মাসে ১২* টাকা করিয়া রোজগার 
করে। ইহাতেই বুঝিতে পারা যায় যে একটা যুবকের 
গক্ষে থাকিতে ২২ ডলার বা ৬৮ টাক! কিছুই নয়। এখানে 


প্রবাসীর পত্র |. 


০৩০81 ৪ ৪৯১৪ ও ওল ১৪৪০ ৪8৯ উকি থকা ৯৬৮ ৭৯৮1 রন পি ৪ ৯রক-৪ 


একটা প্রধান নিপদ স্থান। এখানে ভীযুক্ত গিয়ীজ্রনাথ' 


বি 


৯০১৩ ০০ লি 


কোন ফ্যাকটারীতেই -বাঙ্গানীদের লইতে ছে রা 
অনেক চেষ্টা করিয়া তবে ফ্যাকটারীতে কার্ধ্য শিখিতে 
পারা ঘায়। ভগবানের ক্কপায় এবং এখানকার. ছুইটী 
ভত্্র বড়লোকের রুপায় নিউ ইয়র্ক সহরের কাছে নিউ 
জারসী সহরের একটী ফ্যাকটারীতে যাইতে পারিয়াছি। 
আর একটী কথ! বলিবার আছে। যখন আসি তখন 
কি কি জিনিষ লইয়! আসিব এই লইয়া! একটা মহা! ভাবনা: 
হইয়াছিল। নানা লোকের নিকট নান! প্রকার গুনিয়া 
কতকগুলি জিনিষ আনিয়াছি যাহাঁর কোন দরকার নাট। 
সার্জনথ্ট, প্যাণ্টলুন ও কোট টিলা হওয়া চাই। ৪টী সাদ 
সার্ট, ছইটী ফ্লানেল সার্ট (এখানে সকলেই ছিটের সার্ট 
ব্যবহার করে, এবং তাহা এখান হইতে কেনাই সুবিধা )। 
একটা মোটা ওভার কোট, ৬টী কলার, ৬ খানি রুমাল, 
একটা পাগড়ী, একটী ছাতা, কামাইবার অরঞ্জাম, 
একজোড়া বুট জুতা, একজোড়া এলবার্ট ্লীপার, একটা 
হ্থাট, ছুটা সীগীং স্থুট, একটা বেল্ট, এক বোতল নারিকেল 
তৈল, ছ"খানি তোয়ালে, সাবান ৩ বাকা, বেঙ্গল 
কেদিকালের টুথ পাউডার, আরশী, চিরুণী, ভূতার ক্রস, 
চিঠির কাগজ ও খাম, একটী ফাউন্টেন্‌ পেন্‌, ৪টী টাই 
( টাইগুলি চওড়া হইলেই ভাল ), ২৪ খানি তাল বই; 
একটী ঞ্ড.সিং গাউন (জাপানী সুতার ডে,সীং গাউন 
হইলেই হইবে ), ৪ জোড়া মোজা । আমার অনে হয় 
এই হইলেই হইবে । এখানে সেপ্টাাল পার্ক বলিয়! 
একটা সকলের বেড়াইবার জন্য বাগান আছে। সেটী 
প্রকাণ্ড বাগান। লক্বায় ১ মাইলের উপর এবং চওড়া 
অর্ধ মাইলের উপর । তাহার ভিতর ৩1৪টী বড় পু্রিনী 
(1.9) আছে। সেই বাগানটার ভিতর রাস্তাগুলি কোথাও 
উচু কোথাও নীচু কোথাও গাছের ঝোগগুলি সুন্দর 
ভাবে সাজান, দেখিলে মনে একটা শাস্তির ভাব আসে । 
সেই বাগানের ভিতর একটা মিউজিয়াম আছে। সেখানে 
নানা রকম ছবি ও নান দেশের পুরাতন জিনিষ সমস্ত 
আছে। ইহার পরের লেখাতে সমব্য খবর দিব। 
জ্ীহরিনারাগণ মুখোপাধ্যায় 


পাপ 


৩৮৪ 


পাশাপাশি পি সাপ শিকল 


উত্তরবঙ্গের পুরাত্ত সংগ্রহ। 


দিত, মালদহ, দিনাজপুর, জলপাইগুড়ী, রঙ্গপুর, বগুড়া 
এবং পাবনা জেল! লইয়া আধুনিক "রাঁজসাহী-বিভাগ” গঠিত। 
তাহাই “উত্তর-বঙ্গ” নামে কথিত হইয়া থাকে। তাহার 
কিরদংশ মিথিলার, কিয়দংশ বরেন্দের এবং কিয়দংশ কমতা- 
বিহারের পুরাতন রাজ্যের অস্তভূক্তি ছিল। তাহা এক 
সময়ে পৌণু বর্ধনভূক্তি নামেও উল্লিখিত হইত-* 
এই বিস্তীর্ণ ভূভাগে যে সকল হিন্দু-বৌদ্ধ কীর্ডিচিন্ন 
বর্তমান ছিল, এখনও স্থানে স্থানে তাহার ধ্বংসাবশেষ 
দেখিতে পাওয়া যায়। সেই সকল পুরাতন ইষ্টক প্রস্তর- 
'গঠিত অস্টালিক! হইতে উপকরণ সংগ্রহ করিয়াই অধিকাংশ 
মুসলমান-মস্জেদ নির্শিত হুইয়া থাকিবে। ইহা কেবল 
অন্্মানের উপর নির্ভর করে না। এখনও কোন কোন 
মস্জেদে তাহার প্রত্যক্ষ প্রমাণ প্রাপ্ত হওয়া যায়। কোঁন 
কোন মস্জেদ পুরাতন দেবস্থানের উপরেই নির্মিত হইয়া- 
ছিল। তাহারও নান! নিদর্শন বর্তমান আছে। এ সকল 
কথা মুসলমান-লিখিত ইতিহাসে গৌরবের সঙ্গেই উল্লিখিত 
হইয়াছে। বে. সকল ইংরাজ-রাজপুরুষ পুরাকীর্তির 
তথ্যান্থন্ধান করিয়া গিয়াছেন, তাহার! সকলেই এ কথা 
মুক্তকণ্ে স্বীকার করিয়! গিয়াছেন। 
এই সকল কারণে, উত্তর বঙ্গের অধিকাংশ স্থানেই 
হিন্দুবৌদ্ধকীর্তি অক্ষত অবস্থার প্রাপ্ত হইবার সম্ভাবনা নাই। 
তোরণ, স্তস্ত, এবং প্রস্তরমুর্তির ধ্বংসাবশেষ মাত্রই দেখিতে 
পাওয়া যায়। এ পর্যন্ত তাহার বিস্তৃত বিবরণ সংকলনের 
জন্য কোনরূপ ধারাবাহিক আয়োজন আরন্ধ হয় নাই। 
হিন্নুবৌদ্ব-শাসন সময়ের যে সকল কীত্তিচিষ্ 
অপেক্ষাকৃত অক্ষতকলেবরে স্বস্থানে বর্তমান আছে, তাহা 
কেবল দীর্থিক1 এবং সরোবর ৷ তাহাদের পুরাতন নাম 
এখনও আনসমাজে প্রচলিত আছে। তন্মধ্যে মালদহের 
"সাগর দীঘি”, এবং দিনাজপুরের “মহীপাল দীঘি” সাহিত্য- 
সমাজে সুপরিচিত । 


শিক 


ক মহারাজ তৌডরমযের “জম! তুষারী”তে সমগ্র বজদেশ ১৯ 


সরফারে বিতক্ক হইয়াছিল। তদস্ুসারে সরকার লক্ষমণাধতী, সরকার 
তাজপুর, সয়ফার পাঞ্জরা, সরকায় ঘোড়াঘাট, সরকার বার্ধধাকাবাদ, এবং 
সরকার বাজুছ। মধ্যে উত্তরবঙ্গ অবস্থিত। ও 


প্রবাসী। 


এরা 


গা থিকা চর পা 


০৯, 


তি ভরি সই পর" ৯ ওর গর 


- নাই। কোন কোন সনোবরের সোপানাবলীয় 'ংলাবশেষ 


বর্তমান আছে ; কিন্ত.অধিকাংশ সরোধরেই তাহার. চিকন 
পর্য্যন্ত বিলুপ্ত হইয়া গিয়াছে। এই সকল সরোবর উত্তর 
দক্ষিণে দীর্ঘ )--তাহাই হিন্দুবৌদ্ধ-শীসনকালের পরিচয়- 
বিজ্ঞাপক বলিয়া এতিহাসিক-সমাজে স্থপরিচিত।1 

সরোবরতীরে 'দেবায়তন নির্মাণ করিবার প্রথ! ছিল। 
তজ্জন্ত সেকালের অধিকাংশ সরোবর তীয়েই দেবাকতন 
দেখিতে পাওয়া যাইত। এখন তাহা বর্তমান নাই। কেবল 
কোন কোন সরোবর তীরে মুসলমান-মস্জেদের ধ্বংসাবশেষ 
দেখিতে পাঁওয়৷ যাঁয়। তাহা বে পুরাতন দেবায়তনের 
ইষ্টকপ্রস্তর লইয়াই গঠিত হইয়াছিল, ছুই একস্থলে তাহার 
নিদর্শনও অগ্ভাপি দেদীপ্যমান ! 

উত্তরবঙ্গের কোন্‌ কোন্‌ স্থানে এইরূপ পুরাতন সরোবর 
বর্তমান আছে,_জনসমাজে তাহা কোন্‌ নামে সুপরিচিত, 
তাহার সহিত কাহার পুণ্যস্থৃতি জড়িত হইয়৷ রহিয়াছে, 
সকল স্থলে তাহার বিবরণ সংকলন করিবার উপায় না 
থাকিলেও, অনেক স্থলে এখনও কিছু কিছু পূর্বববিবরণ 
সংকলিত হইতে পারে |? 

উত্তরবঙ্গে এই সকল দীঘি-সরোবরের আধিক্য দেখিয়! 
মনে হয়,__মুসলমান শাসন সময়ে নৃতন করিয়া সরোবর 
খনন করাইবার অধিক প্রয়োজন উপস্থিত হয় নাই। 
এই সকল পুরাতন সরোবর জননিবাসপুর্ণ গ্রাম নগরেই 
খনিত হইয়াছিল। যেখানেই এরূপ দ্বীঘি সরোবর দেখিতে 
পাওয়া যায়, তাহার 'িকটই-__অনেক দূর পধ্যস্ত-_পুরাতন 
গ্রাম নগর বর্তমান থাকিবার পরিচয় প্রাপ্ত হওয়া যায়। 
তাহার অনেক স্থল এখন নিবিড় বনে আচ্ছন্ হুইয়। 
পড়িয়াছে,_-সেখানে আর জনসমাজের বসতি বর্তমান 
নাই। কেবল সাওতালগণ সম্প্রতি বনভূমি পরিষ্কত করিয়া, 
কৃষিকাধ্যের হুতপাত করিতে প্রবৃত্ত হইয়াছে। ৮ 
স্থানের জনশ্রুতি পধ্যন্ত বিলুপ্ত হুইয়! গিযাছে। 


+ গৌড়ের ধাংলাবশেবের মধ্যে বে গঞ্চল পুরাতন দীঘি সরোধন 


দেখিতে পাওয়। বায, ভাঙার বর্ণনা! করিবার সময়ে মিষ্টার দাতেদ্না 


এই কথাই পুনঃ পূমঃ লিপিবন্ধ করিয়। গিরাছেম। 
1 মালদহের় “হোদদীতি” এবং ছিলাজপুরের “ত্পণ হাখি বিহার 
বিশিষ্ট উত্ধাহরখ রূপে উল্লিখিত হইতে গারে।. . ্ 


বি বু]. 


লাস্সিা শি সি হাত ৯০৭ পির 


,তথাপি পুরাতন ীধি-পর়োবরের অন্থসনধানকার্যে 
প্রবৃত্ত হইলে, সকল শ্রম একেবারে ব্যর্থ হইবার আশঙ্কা 
নাই। তাহাতে আর কিছু ন1 হউক, পুরাতন গ্রামনগরের 
অবস্থান সম্বন্ধে অনেক তথ্য লাভ করা যাইতে পারিবে। 
ইউরোপের কোন কোন স্থান কালক্রমে সমুদ্রগর্ভে এবং 
ভূগর্ভে নিহিত হইয়! পড়িয়াছিল। তাহার বিলুপ্ত তথ্য 
আবিষ্কৃত করিবার জন্ত এখনও লোকে কউ আয্লাস স্বীকার 
করিয়া থাকে ; আমাদিগের আবাসস্থলের নিকটে যে 
সকল পুরাতন গ্রাম নগর এখন বিজন বনভূমিতে পরিণত 
হুইয়াছে, তাহার তথ্যান্গুন্ধান করা অপেক্ষারুত সহজ 
ব্যাপার বলিয়াই স্বীকার করিতে হইবে। তথাপি তাহার 
জন্য যথাযোগ্য আগ্রহ উপস্থিত হুইয়াছে বলিয়া বোধ হয় 
না! 

গ্রামনগরের শোভা! সম্পাদনের জন্যই এই সকল দীঘি, 
সরোবর থনিত হুইত না। ইহা হইতেই সেকালের বাঙ্গালী 
স্বাস্থ্য এবং শক্তি লাভ করিত। কেবল কৃষক্ষেত্রে জল- 
সেচন করিবার উদ্দেশ্ঠেও অধিক সরোবর খনিত হইত ন1। 
নদীবহুল উত্তরবঙ্গের অধিকাংশ স্থানেই বর্ধাকালের 
প্রবলপ্লীবন নৈসর্গিক নিয়মে ভূমির উর্বরতা সাধন করিত। 
নান তর্পণ এবং পিপাসা শাস্তির জন্যই দীঘি সরোবর খনিত 
হইত। উত্তরবঙ্গের সকল নঘনদীর অবস্থাই একরূপ )__ 
তাহ! কেবল হিমালয়ের পাদোদক বহন করিবার জন্যই 
সমুক্রাভিমুখে ধাবমান ! তাহার জলের উপর নির্ভর করিয়া, 
উত্তরবঙ্গের লোকে স্বাস্থ্য রক্ষা করিতে পারিত না বলিয়াই, 
দীঘি সরোবর থনন করিতে বাধ্য হয়৷ থাকিবে । এখনও 
উত্তর বঙ্গের অনেক স্থানে নদনদীর জল ব্যবহৃত হয় না। 
কিন্ত এখন আর সেকালের মত স্ুবিস্তত সরোবর খনিত 
হইতেছে না! 

গৌড়েম্বরগণ এবং তাহাদিগের রাজ্যরক্ষক রাজদ্যবর্গ 
উত্তরবঙ্গের নানা স্থানে যে সকল দুর্গ নির্মাণ করিয়াছিলেন, 
তাহার অনৈক হৃর্গ এখনও. স্বস্থানে বর্তমান আছে। 
তাহাদের ' মৃত্প্রাচীরের উপরে বৃক্ষলতা অঙগবিস্তার 
করিয়ীছে )-_পরিখার জল গুফ অথবা! ' শৈবালাকীর্ণ 
হইয়াছে, স্থানে স্থানে আধুনিক হলকর্ষণ প্রভাবে হর্গ- 
'শ্রাচীরের কিযদংশ সমুতলক্ষেত্র পরিণত হইতেছে ! 


উত্তরবঙ্গের পুক্লাতত্ সংগ্রহ 


৩৮৫, 


শিট 


58. 
কোন কোন ছর্গাতান্তরে এ এখনও ও প্রাতন অ্রালিকাদির 
ধ্বংসাবশেষ বর্তমান আছে; এবং তাহার সহিত কোন 
না কোনরূপ গ্রাম্য জনশ্রুতি জড়িত হইয়া! রহিয়াছে। 
হূ্গরক্ষার জন্য ছুর্গের বাহিরে অনেকদূর পর্যন্ত “ঞজাঙাল” 
নামক মৃত্প্রাচীর গঠিত হইত। কোন কোন স্থানে 
তাহারও যথেষ্ট নিদর্শন প্রাপ্ত হওয়া যায়।* এই সকল 
“জাঙ্গাল” নান! প্রয়োজন সিদ্ধ করিত ;--শক্রসেনার 
আক্রমণবেগ প্রতিহত করিত,--জলপ্লাবন হইতে হূর্গমূল 
রক্ষা করিত, একস্বান হুইতে অন্ত স্থানে যাতায়াতের 
রাজপথ রূপেও ব্যবহৃত হইত। দুর্গের জন্য স্থান 
নির্বাচনের এবং “জাঙ্গালের” জন্ত দিঙ নির্ণয়ের প্রতি 
লক্ষা করিলে, 'এখনও মেকালের সামরিক প্রতিভার ' 
পরিচয় প্রাপ্ত হওয়া যায়। 
উত্তরবঙ্গের কোন্‌ স্থানে কোন্‌ পুরাতন ছুর্গের ধবংসাব- 
শেষ বর্তমান আছে, তাহার তালিকা সংগ্রহ করিবা মাত্র 
দেখা যাইবে,_-এক সময়ে এদেশের অধিবাঁসিবর্গ আত্ম- 
রক্ষার জন্য কিরূপ সামরিক আয়োজন করিতে বাধ্য 
হইত। তাহার কারণপরম্পরার অভাব ছিল না। উত্তরে 
পার্বত্য রাজ্য, পুর্বে ' কামরূপের অধিকার,, পশ্চিমে 
মিথিলার পুরাতন জনপদ বর্তমান থাকায়, প্রায় সকল 
দিক হুঈতেই উত্তরবঙ্গ পুনঃ পুনঃ আক্রান্ত হইত। সুতরাং 
আত্মরক্ষার জন্যই ছুর্গ রচনার প্রয়োজন উপস্থিত হইত। 
যাহারা এইরূপে নিয়ত বাহুবলে আত্মরক্ষা করিতে 
বাধ্য হইত, তাহার! রণভীরু বা কাপুরুষ বলিয়া নিন্দিত 
হইতে পারে না। যাহারা এই সকল দুর্গপ্রাচীর রচন! 
করিয়াছিল, তাহারা বাহুবলে মুসলমানের গতিরোধ 
করিতেও ক্রি করে নাই। উত্তর বঙ্গের রাজন্বর্গ 
তাহাতে কতদূর কৃতকার্ধ্য হইয়াছিলেন, অধ্যাপক ব্রকম্যান 
তাহার পরিচয় লিপিবদ্ধ করিয়া গিয়াছেন।1 মুসলমাঁন- 


০৯৯ ৯ 


* বগুড়ার নিকটবর্তী “মহাস্থান গড়” ইহার বিশিষ্ট নিদর্শনরগে 


উল্লিখিত হইতে পারে। তথায় এখনও “জাঙ্গাল" বর্তমান আছে। 
11716 051215০£ বি0016াণা উতাুজ] 9670 0০%তাি] 
01708501001 10799501702 5171-110919015067709 1) 90109 01 
079 000701005 1755831015 টিটো 00 01079, 011321070921 
[01711117101 1009515009)179801017211391) 585 190%৫2 
07017 89 019:17009 1020016210 10111620 ৪ক0০ (0৬2108 


010 ই 00-7742৮2 8190/0%127 16, 


৩৮৬ 7 . _ গ্রবালী। 


লিখিত ইতিহাসেও দেখিতে পাওয়া যাঁয়,_বক্তিয়ার 
খিলিজি এবং তাঁহার দিশ্বিজয়ী অনুচরবর্গ লক্্ণাবতীর 
রাজধানী ছাড়িগ, উত্তর বঙ্ের সেনানিবাসে,-_দেব- 
কোটেই,_ অবস্থান করিতে বাধ্য হইতেন! অষ্টাদশ 
অশ্বারোহীর অলৌকিক দিগ্বিজয় কাহিনীর সহিত ইহার 
সাঁমগ্ধীন্ত দেখিতে পাওয়া যায় না। 

ধাহারা ইতিহাসের অস্পষ্ট ছায়া অবলম্বন করিয়া 
উপাখ্যান নাটকাদি রচনা করিয়! থাকেন, তাহারা উত্তর 
বঙ্গের সকল স্থানেই তাহার পর্যাপ্ত আখ্যানবস্ত লাভ 
করিতে পারেন। তাহাদের চেষ্টা সে পথে ধাঁবিত হইলে, 
উত্তর বঙ্গের অনেক পুরাতন দুর্গ বীরবিক্রমের লীলাভূমি 
. বলিয়া জনসমাতে ৯»: ।সচিত হইতে পারিবে। 

উত্তরবঙ্গ চিরবিপ্লবের লীলানিকেতন বলিয়া প্রসিদ্ধ । 
একসময়ে পার্বত্য হুনজাতি উত্তর বঙ্গের উপর আপতিত 
হুইয়। অনেক অনর্থ উৎপন্ন করিত। পাঁলবংশীয় এবং 
সেনবংশীয় নরপালগণের শাসন সময়েও তাহার কিছু কিছু 
পরিচয় প্রাপ্ত হওয়া যায়। কলিঙ্গ-সমর, কাশী-সমর, 
কামরূপ-সমর উত্তরবঙ্গের পুরাতন ইতিহাসের বিচিত্র 
বীরত্বকািনীতে পূর্ণ হইয়া রহিয়াছে । কথন হিন্দু-বৌদ্ধ- 

ধঘর্ষ, কখন হিন্দু-মুসলমান সংঘর্ষ উত্তরবঙ্গের পুরা- 

কাহিনীকে রুধিরাত্ত করিয়া! রাখিয়াছে ! তথ্যানুসম্ধানের 
অভাবে তাহার সকল কথাই ক্রমে ক্রমে জনসমাজ হইতে 
বিলুপ্ত হইয়া পড়িতেছে। 

এই সকল রাষ্ট্রবিপ্লবে উপযুপরি বিপর্যস্ত ইয়া, 
মসলমান শাসনকালের অবসাঁন সময়েও, উত্তরবঙ্গের নানা 
স্কানে যে সকল পুরাতন বৌদ্ধকীন্তি অপেক্ষাকৃত অক্ষত 
কলেবরে স্বস্থানে বর্তমান ছিল, তাহার কথ! বিশেষভাবে 
আলোচিত হইবার যোগ্য । তাহার যথাযোগ্য আলোচনার 
অভাবে নানা ভ্রান্ত সিদ্ধান্ত প্রচারিত হুইবার সুযোগলাভ 
করিতেছে! 

মহামছোপাধ্যায় হরপ্রসাদ শীন্ত্রী মহাশয় এসিয়াটিক 
সোসাইটির প্রসিদ্ধ' পত্রিকায় লিখিয়াছেন, _"ভারতবর্ষের 
অন্তান্ত স্থানে বৌন্ধ ধর্মের ভাগ্যে যাহ! ঘটুক না কেন, 
ভারতবর্ষের পূর্ব্বাংশে বৌধ্ধর্কে বড়ই নিদারুণ, নির্যাতন 
সন্থ করিতে হইয়াছিল। এমন কি,-_-এতদুরও বলা যাইতে 


[তম ভাগ 


৯ ৯৯৮৪ (ক রড 


পারে,_প্রাচ্যভারত হইতে বৌন্ধধর্ অগ্নি এবং তরবারি 
বলেই তাড়িত হইয়া গিয়াছিল !”* 

উত্তরবঙ্গের ইতিহাস এই "সিদ্ধান্তের সমর্থন করিতে 
পারে না। ইহাই প্রকৃত তথ্য হইলে, উত্তরবঙ্গে কোনরূপ 
অক্ষত বৌদ্ধকীত্তি বর্তমান থাকিতে পারিত'না7 পাঁল- 
নরপালগণের শাসন সময়ে বৈদিকাচারপরায়ণ ত্রাক্ষণগণ 
প্রধানামাত্যের পাদ প্রতিঠিত ছিলেন হিন্দু ধর্মের 
পুনঃ সংস্থাপনপরায়ণ সেননরপালগণের “সময়ে বৌদ্ধ 
পুরুষোত্তম দেব রাঞ্জসভায় সমাদর লাভ করিতেন।$ 
লঙ্ষণসেন দেবের তাত্রশাসনে ষে সকল ভূমির চতুঃসীম! 
উল্লিখিত আছে, তাহার পার্থ ই বৌদ্ধবিহার বর্তমান 
থাকিবার কথাও উল্লিখিত আছে। ইহা কখনও সম্ভব 
হইতে পারিত না ||| 

উত্তরবঙ্গের নানাস্থানের অক্ষত বৌদ্ধমুক্তি, প্রত্তর- 
চৈত্য, সাধনগুহা “অগ্নি এবং তরবারি” প্রয়োগের 
আখ্যায়িকাকে অলীক বলিয়াই প্রতিপন্ন করিতে পারে। 
অল্নকাল পূর্বেও দিনাজপুরের অন্তর্গত পত্ীতল! থানার 
অধিকার মধ্যে এই শ্রেণীর একটি প্রস্তরচৈত্য বর্তমান 


ঙ্গ ৬/172509557 [012175 15510601070 601 8900171517 
11 00017102055 01107101280) 006000051709596 59509 
1170197)101150 00 5৪107 58171085 [90756000010] 1 7207) 1 
712. 1১০ 5910, 720 13000101577) 525 030091100 0012 10891500 
[0010 0 চিত 2570 5%/০7৫৮-- 4৯ 87 3৬০1, তত, 
055 

+ কেবল উত্তরবঙ্গে কেন, প্রশাস্ত মহাসাগরের প্রাচ্য ্বীপপুঞ্জেও 
বৌদ্ধকান্তির পার্্বদেশেই শৈবসীর্তি__উত় কীর্তি অক্ষতকলেবরে 
বর্তমান! 

ধু উন ব ওমিদিওে ইহার অভ্রান্ত প্রমাণ বর্তমান 
আছে। 
" $ লক্ণসেন দেবের আজায় বৌদ্ধ পুরষোত্রম দেব পাণিশীর 
লৌকিক সূত্রের "ভাষাবৃত্তি” রচন। করিয়াছিলেন; তাহার পঠন পাঠন 
অল্পদিন পূর্বেও উত্তরবঙ্গে প্রচলিত ছিল। 

| শৌড়েখর লক্মণসেন দেবের বিজয় রাজ্যের সম্তমবর্ষের তৃতীয় 
ভাত্রদিনে যে তাঅশীসন প্রদত্ত হইয়াছিল, তাহ। দিনাবপুরের তরপপীঘির 
নিকট আবিষ্কৃত হুইয়াছিল। মিষ্টার ওয়ে্টমেকট কর্তৃক তাহা! ১৮৭৫ 
থ্টাবোর সোসাইটির পত্িকান্ক প্রকাপিত হয়। তাহাতে পপূর্য বৃদধ- 
বিহারী দেবতা” ইত্যাদি লিখিত আছে। মিটার ওয়েউটমেকট রা 
অনুবাদ উপলক্ষে লিখিয়া! গিগ্কাছেন,-১০৮78৭ ০7 1১৩ 
199 075 689667) 2/1 ০6 01 15176 [96 2%:27 217৫. রাজা ্ 
019 £০৫ 8৬ টি আ101 15 90) 10) ও হ%ক,। 
01 986৫. পু 











দম সুংখ্যা | | 


ছিল। দিনাজপুরের ভৃতপূর্বব কাঁলেক্টার মিটার ওয়েই- 
মেকট ভাহা্থানাস্তরিত করিয়া লইয়া! গিয়াছেন। তাহার 
চিত্রপটের প্রতি - দৃষ্টিপাত: করিবা মাত্র দেখিতে পাওয়া 
যাইবে, -“্অগি বা তরবারি” তাহাকে স্পর্শ করিবার অন্ত 
একবারও চেষ্টা করে নাই; 
কোনও. আকম্মিক কারণে 
' চৈতাচুড়া* ভাঙ্গিয়া গিয়া 
থাকিবে, কিন্ত বৃদ্মূত্তি অক্ষ 
রহিয়া গিয়াছে 1* এরূপ 
একটি মাত্র প্রত্যক্ষ প্রমাণ 
অনেক জল্পনা কল্পন! অপেক্ষা 
অধিক বিশ্বীসযোগ্য বলিয়া 
খ্বীক়ত হইতে পারে। 
উত্তরবঙ্গে এরূপ বৌদ্ধ- 
চৈত্যের অভাব ছিল না; 
_-যাহা বিলুপ্ত হইয়া গিয়াছে, 
তাহ! যে “অগ্নি বা তর- 
বারি” বলে বিলুপ্ত হ্ইয়া 
গিয়াছে, এরূপ অনুমানের 
অবতারণা করিবার উপযুক্ত 
প্রমাণ অগ্যাপি প্রাপ্ত হওয়া 
যায় নাই! যাহা! বিলুপ্ত 
হইয়া গিয়াছে, তাহা রাষ্ট্র 
বিপ্লবের অপরিহার্য পরিণাম 
বলিয়াই উল্লিখিত হইতে 
পারে। 
বৌদ্ধধর্মের আবির্ভাব- 
কালে যে সংঘর্ষ প্রবল 
হইয়া উঠিয়াছিল, তাহা শীত্বই 
« সামঞজন্তসাঁধনে শাস্তি সংস্থা- 
পিত ভিলা ভাত পর ভগবান বুদ্ধ রঃ 
অবতাররপে .হন্দুসমাজেও পুজা প্রাপ্ত হইয়াছেন। বৌদ্ধ- 
বিহারপশক্ষা এবং সবাচারের বিশ্রাফডূষি বলিয়া পরিচিত 


রি এই আকিজ পাদদপের খোদিত লিপিতে যৌদ্ধবিজর 
বিধি? তাহ! জু বা রান হে! 











৩৮৭ 
সিসি পাপা গো ণ 


বি নিকট দমাদরের সামা বলি 
ও হইত) বৌদধমূত্তি শ্রীমন্লানারায়ণ মুন্তি বল্য়াই 
হিন্দুসমাজের নমন্ত হইয়া উঠিয়াছিল। হ্থৃতরাং: উত্তর-. 
কালের হিন্দু সাজের পক্ষে বৌদ্ধাটার তাঁড়িত করিবার 
জন্য উত্তরবঙ্গে “অগ্নি বা তরবারি” প্রয়োগের কারণ 
উপস্থিত হইতে পারে নাই। উত্তরবঙ্গের কোন স্থানেই 
তাহার জনশ্রুতি : পর্যান্ত বর্তমান নাই। বরং সমনয়- 


.সংস্থাপনের কিছু কিছু পরিচয় অগ্যাপি প্রাপ্ত হওয়৷ যাঁয়। 


বগুড়া জেলার অন্তর্গত বেল, আমলা! নামক গ্রাম হতে 
সম্প্রতি এইরূপ পরিচয় আবিষ্কত হইয়াছে । বগুড়ার, 
ডেপুন কালেক্টর চিরন্নেহাম্পদ, শ্রীমান রাজেন্্রলাল 
আচাধ্য বি, এ, তৎসন্বন্ধে একটি সংক্ষিন্ীম প্রবন্ধ উত্তরবঙ্গ ' 
সাহিত্য সম্মিলনের ( রজপুরের ) প্রথম অধিবেশনে পঠিত 
হইবার জগ্ত প্রেরণ করিয়াছিলেন । 

বেল আমলা! একটি পুরাতন গ্রাম। তথায় কতকগুলি 
পুরাতন দেবমন্দির বর্তমান আছে। তাহ! সমধিক 
পুরাতন না হইলেও, অনুসন্ধানের যোগ্য বলিয়া, শ্রীমান 
রাজেন্্রলাল তথায় উপনীত হইয়া, গ্রামের মধ্যে একটি 
পুরাতন চতুভূ'্জ মুন্তির সন্ধান লাভ করেন। এই মুষ্টি 
কোনও পুরাতন মন্দির হইতে আনীত হইয়া, গ্রামের মধো 
রাক্ষত হইয়াঁছিল। মুরিটি প্রস্তরগঠিত ) তাঁভার পাদদেশে 
পুরাতন অক্ষরের একটি খোদিত লিপি বর্তমান আছে। 
যতদূর পাঠ করিতে পারা যায়, তাহাতে বোধ হয়-_প্রাজ্ঞী 
* * ভ্রীগীতা তারা” লিখিত আছে। হিন্দুর্দিগের তারা মুস্তির 
সহিত এই মৃষ্তির কিছুমার সাদৃস্ত নাই। উহা! বৌদ্ধ তারা- 
মূন্তি। তাঁহাকে কখন “অগ্নি বা তরবারি” স্পর্শ করে নাই !. 
গ্রামের নিকটে একটি পুরাতন মন্দির ছিল বলিয়া এখনও 
জনশ্রুতি বর্তমান আছে । তাহার চিহ্নমাত্রও বর্তমান নাই । 
কবে কিরূপ ঘটনাস্থত্রে সে মন্দির বিলোপ গ্রাপ্ত হয়াছিল, 
তাহারও তথ্যলাভের আশা নাই। যেখানে মন্দির ছিল, 
সেখানে এখনও ইঠ্টকপ্রস্তরের সমাবেশ দেখিতে পাওয়া 
যায়। তথায় অন্ধুস্ধানকার্যে নিযুক্ত হইয়া, প্রীমান 
রাজেন্্রলাল একখানি খোঁদিত প্রস্তর প্রাপ্ত হইয়াছেন। 
তাহা প্রায় সমচতু্ষোণ তাহার উভয় পৃষ্ঠে নানি ্‌ 
" খোদিত আছে। 


টা 
একপুরে উকজনি ্্জ বৃহৎ শ্রকোষ্ঠ 
অঙ্কিত আছে। তাহার প্রধান প্রকোষ্ঠে 
একটি যোগাসনে উপবিষ্ট, চতুভূর্জ মুর্তি; 
উপরের ছই হস্তে গদাপন্ন,__নীচের ছুই হস্ত 
জান্ুবিন্তস্ত,_দেখিবা মাত্র বুঝিতে পারা যায়, 
বুদ্ধ মৃষ্তির সহিত দুইটি অতিরিক্ত হস্তযোজনা 
করিয়া, তাহাকে শ্রীমন্লারায়ণ মুস্তিতে পরিবর্তিত 
কর! হইয়াছে! শ্রীমুত্তির পদতলের প্রকোষ্ঠে -. 
যে সকল বিচিত্র কারুকাধ্য খোঁদিত ছিল, 
তাহারই অংশবিশেষ পরিবর্তিত করিয়া, একটি 
গর'ড় মূর্তির আভাপ প্রদান করিবার চেষ্টা 
করা হইয়াছে। কিন্তু উভয় পার্শের বা 
শীর্দেশের একোষ্ঠগুলির; অন্যান্ত খোদিত 
মুত্তির কোনরূপ পরিবর্তনের চেষ্টা করা হয় 
নাই । তাহাতেই এই প্রস্তর ফলকের 
বৌদ্ধকীর্তি সম্পূর্ণরূপে বিলুপ্ত হইতে পারে নাই। 
্রীমৃত্তির শীর্ষদেশে আর একটি যোগাসনে উপবিষ্ট দ্বিভুজ 





মুন্তি) ঢুই দিক হইতে ছৃইটি হস্তি তাহার মন্তকে 
জলসেক _ করিতেছে! ঠিক. এইরূপ একটি চিত্র সাচি 
স্তপের পূর্ব্বারেসংযুক্ত আছে। স্তরাং ইহা! যে বৌদ্ধ- 
যুগের কীর্তিচিহ্ছ, তাহাতে সংশয় নাই। তাহাকে সমন্বয়- 
'যুগে নারায়ণবিগ্রহের সহিত সামঞ্জন্ত রক্ষার্থ যণাসাধা 


প্রবাসী । 
পাতা শি ত০১৮৭৫৯,১৫৫5-81158১১854 24০৯০৭৪০১৭৪, 5,৪০৯ 


[লন ভাগ । 


এনা পণ শিলা 





রূপাস্তরিত করা হয়াছে। অপর পৃষ্ঠায় একটি দশদল 
পদ্ম ;_ তাহার প্রতি দলে বিষ্ণুর দ্শাবতারের এক একটি 
চিত্র খোদিত করা হইয়াছে । প্রথমে মত্ত, তাহার 
পর যথাক্রমে কক্কি পর্য্স্ত অন্যান্ত অবতার । নৃসিংহ 
হিরণ্য কশিপুর উদর বিদীর্ণ করিতেছেন ;--বামন 
ছত্রমস্তকে দণ্ডায়মান ;- কুঠারহস্তে পরগুরাম ;-- 
ংগ্রামোচিত পদবিস্তাসে রামচন্ত্র ;- হলফলকধারী 
বলরাম 7 যোগীবর বুদ্ধ; অশ্বারোহী কন্কিদেব ; 

সকলেই যথাযোগ্য আম্ুধাদিতে শোভা 'পাই- 


তেছেন ! 

উভয় পৃষ্ঠের শিল্পকৌশলের তুলনা করিলে 
দেখিতে পাওয়া যায়,_-দশাবতাঁর অঙ্কনের শিল্পকৌশল 
অপেক্ষাকৃত নিষ্কষ্ট ) বু্ধমুস্তির সহিত যে ছুই খানি 
অতিরিক্ত হস্ত সংযুক্ত হইয়াছে, তাহার শিল্পকৌশলও 
তন্রপ। ইহাতে ধর্মাসমন্বয্ের সুস্পষ্ট পরিচয় অভি- 
ব্যক্ত হুইয়! রহিয়াছে। পালনরপালগণের শাসন সময়ে 
ধর্্সমন্থয় সাধিত হইবার প্রমাণপরম্পরার অভাব 
নাই। তাহারা মহাভারত পাঠ করাইয়া রাহ্মণকে. 
দক্ষিণা দান করিতেন; মহা সামস্তাধিপতির আবেদনে 


শ্রীমক্লারারণ বিগ্রহের স্মাপনার জন্য তৃমিদান করিতেন )-_ 


৭ম সখ্যা।] 
এইকপ নানা প্রমাণ ভাত্রশাসনে প্রাপ্ত হওয়া যায়। ইহার 
,সহিত্ঠ "অগ্ি এবং তরবাদ্িয়” আধ্যান্িকার সামঞন্ত নাই !. 


দিনাজপুরের অন্তর্গত একটি স্থান এখনও “যোগীগুফা” 
নামে কথিত হইয়া থাকে । সংস্কৃত “গুহা,” পালি “কুভা” 


উত্তর বঙ্গে, “গুফা” নামে পরিচিত ছিল। *যোগী- 
গুফা” একটি দর্শনীয় স্থান। সেখানে এখনও 
অর্চনার অভাব উপস্থিত হয় না্। সেখানেও 


বু্ধমূ্তি নারায়ণ প্চতুভূর্জ” রূপে পরিৰর্তিত হইয়াছে। 
মায়াদেবীর মূর্তি" বর্তমান আছে। ভূগর্ভনিহিত “যোগী- 
গুফার” এই সকল অক্ষত বৌদ্বমূত্তি দর্শন করিয়া, 
মিষ্ঠার ওয়েষ্টমেকট তাহার সাক্ষ্যদান করিয়া গিয়া- 
-ছেন।* সেখানেও “অগ্নি এবং তরবারি” প্রয়োগের 
পরিচয় প্রাপ্ত হওয়া যায় না। খেতলাল নামক 
স্থানে, থানার নিকটে, মায়াদেবীর মৃত্তির এবং অন্ান্ত 
বৌদ্বমূত্তির নিদর্শন প্রাপ্ত হওয়া যায়। লোকে এখনও 
তাহার অর্চনা করিয়া থাকে ! 

উত্তরবঙ্গের অনেক স্থান “পাহাড়পুর” নামে কথিত। 
রাজসাহীর উত্তরাংপে একটি “পাহাড়পুর” নামক স্থানে 
এখনও প্রায় একশত ফুট উচ্চ একটি বোৌদ্ধস্ত,প 
বর্তমান আছে। মিষ্টার বুকানন হামিল্টন্‌ এই স্ত প পরি- 
দর্শন করিয়া, বহুকাল পূর্বে তাহার সন্ধান প্রদান করিয়া 
গিয়াছেন। কিন্তু এ পধ্যস্ত তাহার যথাষোগ্য অনুসন্ধান 
কাধ্য আরব্ধ হয় নাই ! 1 

















4১৮ 075 ০1105 501561750627)1502 তে আএ০োনাচাও 
0216৭. [081£00212) [ ৬ 50000025175 01, 917005090০0 
34001150 011617. 00079 91809) (0770 010 17006ন107, 
25 ০2150 1590৮1) 12001015216) 10) 016 1১205 19 
1000 5100. 210. 26001008010 10010178177 ৮510) 1 স55 8 
981) 40170559 10702) ৬1072161166 0€ টিলাজিটআঞ (ছা 
015] 0৩87778 075 92011025025 100951 9070 070 0150) 
9০170020805, 1300017150 050০1780001391007050৩0 
10) 0১9 ৬০6৪1165০6৫, 12007 16118701-1078 02511৫5৮519 
51189015117 097060৮ [য় 52610. 15জয 016007091০1 
107802]) ঈ ৯ ০ ক] 58%/ ০2151065 ০077695070178 00177 
09051), ৬1) 0105০" 2৮108188018. 10076 ০৮085 এ 
10779051925. 600, ৪ 278 55 09 1 ৪. 70910 ৪5 
0১1৩005 01 0151111১.--.077656700041, 


+ পরম স্নেহাম্পদ ভ্রীমান শ্রীরাম মৈত্রের আমার উপদেশে লান! 
ক্রেশে এই স্ত.পেয উপর আরোহণ করিয়াছিলেন । তিনি ইহার বিবরণ 
সংকলনের জন্ত চেষ্টা করিতেছেম। এইপে এক একটি পুরাকীর্তি 


তথ্যানুসন্ধানের জন্ড এক এক জন ভার গ্রহণ করিলে, সহজেই নানা 
তথ্য সফলিত ছইতে পায়ে। ৃ 


ফবি। 


.. ৬৮৯ 
উত্তরবঙ্গের হিন্দুদিগের দ্বারা বিবিধ বৌদ্ধকীন্তি 


প্রকারাস্তরে সুরক্ষিত হইবারই পরিচয় প্রাপ্ত হওয়! যায় +__ 


“অগ্নি বা তরবারি” প্রয়োগে কোনও কার্ড বিনষ্ট হুইঘর 
প্রমাণ প্রাপ্ত হওয়া যায় না। 
আমাদের লিখিত ইতিহাস বর্তমান না থাকায়, ইত্তিহাস 
রচনার ব্যস্ততা আমাদিগকে তথ্যনি্ণয়ের জন্য অবসর দান 
করিতে সম্মত হইতেছে না! তাহাতেই আমরা একদেশ- 
মাত্র পর্যালোচনা করিয়া যে কোনও সিদ্ধান্ত এ্রতিহানিক 
তথারূপে প্রচারিত করিতেছি! উত্তরবঙ্গের বিবিধ 
পুরাকীন্তির যথাঁষোগ্য তথ্যান্গুন্ধান ও সমালোচনা! সমাপ্ত 
হইবার পূর্বে, বঙ্গতৃমির প্রত পুরাবৃত্ত সংকলিত হইতে 
পারে না। কিন্তু সময় ন্ট করিয়া, পরিশ্রম স্বীকার করিয়া, 
অস্বাস্থ্যকর উত্তরবঙ্গের নিবিড় অরণ্যপথে ভ্রমণরেশ 
সহা করিয়া, নিপুণভাবে তথ্যাবিফারের জন্য এখনও অধিক 
লেখক অগ্রসর হুন নাই। ধাহাঝ ইহাতে প্রবৃত্ত হইবেন, 
তাহারাই নানা বিশ্বয়-বিজড়িত পুরাতত্বের সন্ধান লাভ 
করিয়া, কৃতার্থ হইতে পারিবেন। 
শ্রীঅক্ষয়কুমার মৈত্রেয় 


পাপী 


কবি। 


যদ্দি কেউ না শোনে তবু-_তবু কবি, তোমার অনুরাগে 
গেয়ে উঠ উচ্চকণ্ঠে। তোঁমার এমন ছুঃখ নাইক কোন-_ 
নিজের ঝুঁড়ের দ্বারে বসে” নিজেই গাহ, নিজেই তাহা! শোন । 
নেহাইৎ খারাপ সে গান নহে__যদি তোমার নিজের 
ভালো লাগে। 

উষার রাগে সন্ধ্যা-রাগে মিলিয়ে একটি মধুর স্বপ্ন বোনে! )-- 
তোমার নিশীথ-নিদ্রাথানি আলোকিত কর্বে তাহার আলো ! 
কেন মৃঢ়, অলসভাবে দিনের দীপ্ত প্রহরগুলি গ্লোণে ? 
গাহো, গাছে! কবি, অন্যের লাগে কিনা নাইবা! লাগে ভালে! । 
আরও-_ষে সম্পত্তি তুমি নিয়ে কবি, এসেছ এ ভবে-_- 
গাইতে বদি নাহি চাহো অভিমানে, গাইতে তবু হবে ! 

শ্ীত্বিজেন্্রলাল রায়। 


৩৪৯৩ 


আঁমাদের দেশের লোকেদের মধ্যে যে সমস্ত ব্যবধান আঁছে 
তার মধো সর্বপ্রধান হইতেছে শিক্ষিতে অশ্পিক্ষিতে। শিক্ষিতে 
অপিক্ষিতে যে কেবল সমবেদনা নাই তাচা নছে অনেক 
জায়গায় তাহার ঠিক উল্টাভাঁব আছে । দুঃখের লিষয় এই যে 
এ ব্যবধানটা আমরা নিজেরাট গড়িয়! তুলিয়াছি। যে শিক্ষা 
অগ্য দেশে মিলনের সেতু বন্ধন করে কপালগুণে আমাদের 
কাছে তাহাই বিরোধের হেড় হইয়া ঈাড়াইয়াছে । 

এতদিন ইহা! একরকম চাঁপাই ছিল, এবারে বঙ্গচ্ছেদের 
আন্দোলন উপলক্ষ্যে অশিক্ষিতদের ডাকিয়! সাড়া না 
পাইয়া আমাদের চেতনা হইয়াছে, আমরা বুঝিয়াছি ইহারা 
যদি আমাদের পশ্চাতে থাকিত তাহা হইলে গভর্ণমেণ্ট 
এত সহজে আমাদের উপেক্ষা করিতে পারিতেন না । দেশের 
প্রকৃত শক্তি যে কোথায় তাহা জানিতে পারিয়া আমর! 
অবসাদের মধ্যেও একট! আনন্দলাভ করিয়াছি । 

কাজেই এখন শিক্ষিত অশিক্ষিতের মিলনের দিকে 
কাহারো কাহারো! দৃষ্টি পড়িয়াছে। যে যে উপাঁয়ে এই 
মিলন সাধিত হইতে পারে তাহার মধ্যে একটি প্রধান 
উপাক্ধ যে শিক্ষার বিস্তার তাহ! বোধ করি কেহই অস্বীকার 
করিবেন না। 

এই শিক্ষার গ্রাসার যে আমাদের সমাজে কত সঙ্কীর্ণ 
তাহা প্রমাণ করিবার জন্য 915.015005 খুঁজিয়া অন্তেশের 
সঙ্গে তুলনার অপেক্ষ! রাখে না। একবার দেশের প্রতি 
চোখ মেলিয়। তাকাইলেই বোঁঝা যায়। ইহার জন্য 'আমরা 
সাধারণতঃ গবর্ণমেপ্টকে দোষ দিয়া থাকি কিন্তু বিদেশী 
গভর্ণমেন্ট তাহার নিজের আট্তঘাট্‌ বাঁধিবার দিকে যে 
বেশী নজর দিবে ইহা কিছু বিচিত্র নয় । পানর তারানা 

করে তা যথেষ্ট। 

গতর্ণমেন্টকে দো দেবার সময় স্বতঃই আমাদের 
নিজের দিকে একবার তৃষ্টিটা পড়ে । তখন দেখি আমরাও 
কিছুই করিতেছি না, কাজে কিছু কর! দুরে থাকুক চিন্তাও 
করি না। যুরোপে দিন দিন শিক্ষার নব নব প্রণালী উদ্ভাবিত 
হইতেছে আর আমাদের প্রাচীন গুরু মহাশয়ের সেই 
মান্ধাতার আমল হুইতে একই বাধা নিষ্নমে শিক্ষা! দিতেছেন। 


 শিষাসী | 


| [৮ম তাগ। 


টির, তলা সি এ 


এইখানে বলা আবগ্তক যে | আমি । কেবল প্রাথমিক" 
শিক্ষা সম্বন্ধেই রিছু বলিব; কারণ উচ্চশিক্ষার . গোড়ার 
পত্বন এইখানেই হইয়! থাকে । | | 

পাঠশালার কথ! বলিতে গেলে আমাদের মনে যে. 
স্বৃতির উদয় হয় তাহা খুব স্থণকর নহে ৷ এমন ফি কাহারে! 
কাহারো হৃৎকম্প উপস্থিত হয় । 

পাঠশালার «এইরূপ বিভীষিকার কারণ হইতেছে 
প্রাচীন গুরু মহাশয়ের । ছেলেদের অজ্ঞানতা দুর করিবার 
পক্ষে লাঠিকেই তীহারা৷ একমাত্র ওষধ বলিয়া জানেন। 
আমাদের দেশের শিক্ষার যদি কোনো সংস্কার করিতে হয় 
তাহা হইলে সর্বপ্রথমে ঈহাদিগকে বিদায় দিতে হইবে। 
তা না ভইলে সরস্বতী কখনো আমাদের শিগুসম্প্রদায়ের 
প্রতি-ন্ুপ্রসন্ন হইবেন না। 

কিন্তু এই সমস্ত লোককে বিদায় দিলেইত হইল না! 
ইহাদের স্থান অধিকার করিবেন কার! ? আমাদের সমাজ 
ত গুরুমশায়গিরি কাজকে থুব সম্মানের চক্ষে দেখে না! 
শিক্ষিত ভদ্রসস্তান কেন এ কাজের মধ্যে প্রবেশ করিতে 
চাঁহিবে ? 

ইহার ফল আমি নিজেই প্রত্যক্ষ করিয়াছি। এবার 
পৃঙ্তার ছুটাতে আমাদের গ্রামে নূতন ধরনের একটি শিল্ু- 
বিষ্ালয় স্থাপনের চেষ্টা করি। প্রথমে ত শিক্ষক পাওয়াই 
মুস্কিল হইল, তারপরে অনেক সাধ্যসাধনার পর একটি 
শিক্ষিত ভদ্রসস্তান এ কাজে রাক্তি হইলেন, কিন্তু যেছিন 
বিস্তালয় খুলিবার কথা সেদিন গুনিলাম যে এই কাজে 
নিযুক্ত থাকিলে বিবাহের "সময় মেয়ে দুর্লভ হইবে এই 
আশঙ্কায় তাহার আত্মীয়ের! বাঁকিয়া বসিয়াছেন। 

এই ত সন্মান। টাকা পয়সার দিক্‌ দরিয়া দেখিলেও 

তখৈৰচ। সাধারণ গ্রাষ্য শিক্ষকের মাসিক আর উর্ধ সংখ্যা 
পাঁচ টাকা, তাও নিয়মমত আদায় হয় না) খাওয়া আবার 
নিজের মধ্যে। মনে করিয়৷ দেখিবেন আবাদের একজন 


 চাকও ইহা হইতে বেশী উপীয় করে। .  . * 


কাজেই গুরু মশায়কে পরিবার প্রতিপালনের জন্ত অন্ত 
কাজ করিতে হয়। কেউ ঘোকানঙাপি করেন €কউধা 
ডাকপিয়ন হন, সময়ে সময়ে ছাবরগণকে শিক্ষক মহাশয়ের 
এই সমঘ্ত কাজে লাহাষ্যও করিতে হয়। . : ৯ 


শন ৭ এজ লিনা শা স্সিপ টিপি 


কহিল আবপ্তক বে আমাদের 


মধ্য যাহারা! পহরবাসী তাহার! কেহ কেহ আমার কথা- 


গুলিকে অন্ভিরঞ্জিত বলিয়া মনে করিতে পারেন কিন্ত 
বাহার! খাঁটি পন্নীগ্রামের লৌক তাহারা ইহার সত্যতা 
অনুভব করিতে পারিবেন । 

এই ত গেল শিক্ষক সম্বন্ধে। এখন শিক্ষার প্রণালীটা 
দেখা যাউক। সাধারণতঃ শিক্ষার বিষয় &তিনটি বাংলা__ 
লেখা, পড় ও অস্ক। ইহাদের এক একটা করিয়া ধরা যাউক। 

লেখা--গ্রথমে একটা তাঁলপাতায় অক্ষরগুলি দাগিয়া 
দেওয়া হঞ্ এবং ছেলেকে সেই দাগের উপর দিয়া কলম 
বুলাইয়া লিখিত অক্ষরটি উচ্চারণ করিয়া যাইতে হয়। ইহাঁকে 
আমাদের দেশে বলে “খাড়া” লেখা । এইরূপে দাগা পাতার 
উপর যখন কলম বেশ সহজে চলিতে লাগিল তখন ছেলেকে 
একট! শা! পাতায় দেখিয়া দেখিয়া ক, থ লিখিতে হয়। 
কিছুদিন পরেই অবশ্ঠ না দেখিয়া লিখিতে শেখে । এইটুকু 
অভ্যাস করিতে এক বৎসর চলিয়া যায়। ন! দেখিয়া ক, খ, 
লেখা যখন ঢুরস্ত হইয়া আসিল তখন বানান ধরানো হয়। 
একটা পাতায় ক, কা, কি, কী, কু, কু, কে, কৈ, কং, ক 
এইরূপ লেখা থাকে । ছেলেরা এই স্বরগুলিকে অন্ত সমস্ত 
ব্যঞ্জনে যোগ করিয়া লিখিয়! যায় যথা ; খ, খা, থি, খী; গ, 
গা, গি, শী ইত্যাদি। এই বানানেও ছয় মাস, তার পরে 
ফল1। সে ত আরো ভয়ানক জিনিস। সাধারণতঃ যে ব্যঞ্জন- 
গুলি যুক্তভাবে ব্যবহৃত হয় সেই গুলিকে লইয়! বানানেরই 
মত একটা লিষ্ট তৈরি করা হইয়াছে ; যথা-_ক-য়ে র-ফলা! 
কু, খ-য়ে র-ফলা থু) ক-য়ে ফল! ক্য, খ-য়ে য-ফলা খ্য 
ইত্যাদি। এই ফল! শেষ হইবার পূর্ব ছেলেরা একটিও 
বাংল! শব লিখিতে শেখে না । ইহার পর তালপাতা ছাড়িয়া 
কলাপাতায় নাম লেখা আরম্ভ হয়, যথা “কামিনীমোহন সেন”, 
শিশাঙ্ক ভূষণ গুপ্ত", ইত্যাদি । ফল! এবং নামও একবছরের 
কমে হয় না। তার পরে ছেলের! বই দেখিয়! কাগজে হস্ত- 
লিপি প্রভৃতি লেখে। অনু[ুন দ্তিন বছরের পূর্বে কোনো 
ছেলে বাংলার একটি সামান্ত কথাও লিখিতে বা পড়িতে 
পারে ন। 

চানিরাকিন জানা খ 
লেখা পাক! হইবার পর্বে ত পড়া আরম্তই হর না। যে 


প্রাথবিক শিক্ষা: 


৩৯৯ 


বইগুলি পড়ান হয ০ সে 1 গুলিকে ছেলেদের (হদগ্রাহী 
করিবার জন্য কোনো চেষ্টা করা হুয়'নাই। তারপর বইয়ের 
মধ্যে এমন সকল শব্দ দেওয়া হইয়াছে যাহার মানে জানিবার 
জন্ত সময় সময় অভিধানের পাতা উপ্টাইতে হয়। ত৷ ছাড়া 
কতকগুলি শব্দকে. গাখিয়া একটা পুরা বাক্যও 
করিয়া দেওয়া হয় নাই,--যেন শব্বগুলিকে পৃথক পৃথক 
পড়িতে -পারিলেই সব হইয়া গেল। রামসুন্দর বসাকের 
বাল্যশিক্ষা” এবং বিস্ভাসাগর মহাশয়ের “বর্ণপরিচ়” এ ছু'খানি 
বইই ইহার একটা দৃষ্টাস্ত। 

গণিত--লেখা এবং পড়া যদ্দি 'এইরুপ হয় তবে অঙ্কট! 
কি রকম হয় তা বুঝিতেই পারেন। কিছুমাত্র গুণিতে 
শিখিবার পূর্বেই ছেলে অগ্তান্ত বালকের সঙ্গে “নামতা” 
“কড়াকিয়া” প্রভৃতি পড়িয়া যায় এবং তোতা পাখীর 
মত মুখস্থ করে। যে ১, ২ গোণা ছেলেদের পক্ষে 
অধিক দরকারী তাহাই পরে আরম্ভ হয়। তারপরে সে 
গোণাটাও মুখে মুখে হওয়াতে সংখ্যা সম্বন্ধে কোনো সম্যক 
জান হয় না। লিখিবার স্বিধার জন্ত একট! অতি কাদর্ধ্য 
নিয়ম আমাদের পাঠশালায় প্রচলিত আছে এই যে ১০ এর 
পর হইতে ১ এর পিঠে ১ এগার, ১ এর পিঠে ২ বার ইত্যাদি 
করিয়! গুণিতে শেখান হয়। ইহাতে ছেলেদের স্থানীয় মান 
বা 1০০০1 ৮০৯৩ সম্বদ্ধে জ্ঞান হইবার বিশেষ বাঁধা জন্মায়। 
আরম্তই যদ্দি এইরূপ ত পরে কিরূপ হয় বুঝিতেই পারেন। 
শিক্ষার ধতগুলি বিষয় আছে তাঁর মধ্যে অন্কশিক্ষাই বোধ 
করি সর্বাপেক্ষা ছুরহ। আমাদের পাঠশালাসমূহে ইহার 
কিরূপ শ্রাদ্ধ হয় তাহার উল্লেখ মাত্র করিলাম। বেশী উদাহরণ 
দ্বার! প্রবন্ধের আকার বাড়াইতে ইচ্ছা করি না। 

বর্তমান শিক্ষাপ্রণালীর কথ! আলোচনা করিতে গেলেই 
নবপ্রবপ্তিত কিগারগার্টেন প্রণালীর কথ! মনে পড়ে। ইহা! 
অতি উৎকষ্ট প্রণালী সন্দেহ নাই? কিন্তু আমার মনে হয় 
এখনো কেহ ইহাকে হজম করিয়া আমাদের দেশোপযোগী 
আকারে খাড়া করিতে পারেন নাই । কেবল যে যে জায়গায় 
মুরোপীয়দের নকল চলে তাহারি অনুকরণ করিয়া বই লিখি- 
যাছেন মাত্র। তারপর আজকালকার কিপার গার্টেনের 
মালমসলা যোগান সাধারণ পাঠশালার পক্ষে অসাধ্য 
এবং ইহার মুলভাবটা হৃদয়ঙ্গম করা সাধারণ গুরু মহাশয়ের 


৩৯২ 


পক্ষে একেবারে অসম্ভব । বর্তমান শিক্ষা প্রণালীর সমা- 
লোচনা অত্যন্ত সংক্ষেপে সারিলাম । এক্ষণে আমি যে প্রণালী 
অনুসরণ করিয়া! কিঞ্চিৎ ফললাভ্ভড করিয়াছি তাহার কিছু 
পরিচয় দিবার চেষ্টা করিব। আপনাদের ধৈর্যচ্যুতির আশঙ্কায় 
ইছাও যথাসাধ্য সংক্ষেপ করিব। 

আজকাল যে সমস্ত বিষয় সাধারণ পাঠশালায় শিক্ষা 
দেওয়া হইয়! থাকে, প্রথমতঃ সেই সমস্ত 'বিষয় অবলম্বন 
করিয়াই আমার বক্তব্য বলিব। বাংল! লেখা ও পড়া সম্বন্ধ 
কোনো কথা বলিবার পূর্বে ভাষাশিক্ষা সম্বন্ধে একটা 
সাধারণ কথা মানিয়া লওয়া আবশ্তক। সেটি এই যে ভাষা 
শিক্ষাকালে আগে ব্যবহৃত হয় “কাঁন” তারপরে জিব 
পরে চক্ষু” এবং সর্বশেষে হাত । এটি যে সম্পূর্ণ বিজ্ঞান- 
সম্মত প্রণালী তাহ বোধ হয় আপনারা কেহই অস্বীকার 
করিবেন না। আমি অন্ততঃ এটিকে ভাষা শিক্ষার মূলমন্ত্র 
ব্লিয়৷ গণ্য করি। বাংলা আমাদের মাতৃভাষ! বলিয়৷ কান ও 
জিবের কাজটা কথাবার্তার দ্বারা আপন! আপনিই হুইয়৷ 
আসে। কাজেই বাংলা শিক্ষাটা আরম্ত করিতে হুইবে “চক্ষু 
দিগ্লা। এইখানেই বর্তমান প্রণালীর বিরুদ্ধে আমার প্রথম 
নম্বরের নালিশ। ইহাতে হাতের কাজ চোখের আগেই 
হইয়! থাকে অর্থাৎ অক্ষর চেনার আগেই লেখা আর্ত হয়। 
প্রথমে পড়া আরম্ভ করিতে হইলে আগে অক্ষর চেনা দরকার, 
কিন্তু 'এই অক্ষর চেন! ব্যাপারটা যে অত্যন্ত নীরস ! ইহাকে 
একট্‌ সরস করিয়া তুলিবার জন্ত আমি এটাকে খেলার 
আকার দিতে চেষ্টা করিয়াছি । শিক্ষক এবং ছাত্রের হাতে 
এক জোড়া করি! বর্ণমালার তাস থাকিবে, শিক্ষক তাহার 


তাস হইতে একখানি লইয়! ছাত্রের সাম্নে রাখিবেন এবং . 


তাহার অনুরূপ তাস খানি ছাত্রকে বাছিয়া বাছিয়! বাহির 
করিতে বলিবেন। ছাড্র যদি ঠিক্‌ তাঁসথানি বাহির করিতে 
পারিল তবে তার জিত হইল আর তা না পারিলে আবার চেষ্টা 
করিতে দ্নেওয়৷ যাইবে । এইরপ্ে যখন আস্তে আস্তে অক্ষর- 
গুলির চেহারা মাথায় এক রকম বসিয়া গেল তখন অক্ষরের 
নাম শেখানো যাইতে পারে। এই প্রণালীতে আমি অল্প সময়ের 


মধ্যেই সহজে ছেলেদের অক্ষর পরিচন্ন হইতে ঘেধিয়াছি। : 


অক্ষর পরিচয় হবার পর বই ধরাইতে হইবে। আমি যতগুলি 
বই দেখিরাছি তাহার মধ্যে রামানন্দ বাবুর বর্ণপরিচয়কেই 


প্রবাসী । হা 


[৮ম ভাগ । 


সর্বোৎকৃষ্ট বলিয়া বাছিয়! লইয়াছি। হুঃখের বিষয় আমাদের 
পূর্ববঙ্গ রামন্ন্দর বসাকের এবং পশ্চিমবঙ্গ বিস্ঞাসাগর 
মহাশয়ের মায়! এখনো! কাটাইয়৷ উঠিতে পারে নাই। 
বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ শেষ করিয়াই আজ কাল 
ছেলের! বিজ্ঞান-রীভার নামক এক কিডুত-কিমাকার বই 
ধরে, তাহাতে না! হয় বিজ্ঞান শিক্ষা--কারণ বিজ্ঞানকে 
বইয়ের জিনিস করিয়া তুলিলেই তাহার জাত মার! হয়__না 
হয় ভাষা শিক্ষণ । এই সমস্ত পুস্তকের অভিনব বাংল সথকুমার- 
মতি বালকদের পক্ষে ঘস্তস্কট করাই কঠিন। আমার মনে 
হয় বানানট! শেষ হইলেই শাদা-কথার়-লেখা কোনো! গল্পের 
বই ছেলেদের পড়িতে দেওয়! উচিত। ইহাতে যেমন এক দিকে 
তাহাদের গল্পের তৃষ! মিটিবে তেমনি অন্যদিকে সুললিত 
ভাষার সঙ্গে পরিচয় সাধন হইতে থাকিবে। 

লেখা-_লেখা শিখাইবার জন্য আমি বাংলা বর্ণমালার 
আকার সাদৃশ্ত অনুসারে কয়েকট! শ্রেণী তৈরি করিয়৷ 
লইয়াছি যথা--ব+ শ্রেণী-ইহাতে ব, র, ক, ধ, বা, খ 
এই কষপটি প্রায় একই চেহারার অক্ষর আছে। ইহাদের 
একটিকে আয়ত্ব করিতে পারিলেই আর সবগুলি লেখ! 
অত্যন্ত সহজ হইয়া পড়ে। এই প্রণালী অনুসারে লেখ! 
শেখাইয়া আমি বেশ ফল পাইয়াছি। অক্ষর যখন কিছু 
কিছু লিখিতে শিথিল তখন হইতেই ছোট খাট শব লিখিতে 
দেওয়! উচিত। ক্রমে ক্রমে বানান ও ফল! আনিয়া! যোগ 
করিতে হইবে। 

তার পরে গণিত ।.গণিত সম্বন্ধে কিছু বল! আমার পক্ষে 
ষ্টতা মাত্র ; তবু প্রবন্ধের অঙ্গহানির আশঙ্কায় ছুই এক কথা 
বলিতে হয়। এ সম্বন্ধে বর্তমান প্রণালীর বিরুদ্ধে আমার 
প্রধান অভিযোগ এই যে ইহাতে গণিত ব্যাপারটাকে অত্যন্ত 
29500 অর্থাৎ জড় পদার্থের সহিত সম্বন্ধ হীন করিয়! 
তোল! হয়। বস্তবিষয়ের সঙ্গে না মিলাইয়া আমরা যে 
কোনে! জ্ঞান লাভ করি তাহাই অসম্পূর্ণ। গণিত শিক্ষাকে 
ষদি কাধ্যকরী করিতে হয় তাহ! হইলে ইহাকে 'ইন্জিয় গ্রানথ 
বস্তুর সাহায্যে আরত্ত করিতে হইবে। .. 

আমার নিয়মে ছেলেরা বকুলবীচি, বাঁশ, বটপাত। 
প্রতৃতির সাহায্যে গুণিতে শেখে-তার পরে উহাদেরি 
সাহায্যে ছোট ছোট যোগ বিম্বোগ শেখে। ক্রমে অধিক 


৭ম সুংখ্যা |). 
সংখ্যার যোগ বিয়োগে অগ্রসর হ্র়। ইহার পর স্থানীয় 
মানটা বোবাঁইয়! লেখা ধরাইয়! ছি। র 

অঙ্ক সন্বন্ধে আর কিছু বলিয়া আপনাদের বিরক্তি 
উৎপাদন করিব না। | 


আজকালকার পাঠশালায় লেখা, পড়া এবং গণিত ছাড়া 
আর কোনে বিষয়ই শেখানে। হয় না। কিন্তু অন্তান্ত সভ্য- 
দেশের প্রাথমিক শিক্ষার মধ্যে কিছু কিছু বিজ্ঞান, ইতিহাস 
ভৃগোলও স্থান পাইয়াছে। ইহাতে তাহাদের শিশুর! কেবল 
; ষে জড় ভাবে মুখস্থ করে তাহা নহে, নিজের চোখ কান 
বুদ্ধিবৃত্তিক স্বাধীন ভাবে খাটাইতে পার়। আমাদের 
এখানেও তাহাই করা৷ উচিত, কিন্তু গোড়ায় যে গলদ! সে 
শিক্ষক কোথায় যিনি স্বদেশেতিহাসের সজীবমৃত্তি ছেলেদের 
সম্মুখে ধরিবেন, ধিনি আমাদের দৃশ্তটমান জগতের উপরে 
বিজ্ঞানের আলোক নিক্ষেপ করিবেন--যিনি গিরি নদী 
কানন সমুদ্র অধিঠিত এই বন্ুন্ধরাকে শিশুদের চক্ষের সম্মুথে 
প্রসারিত করিয়া দিবেন ? এ রকম শিক্ষক ছূর্ঘভি বটে কিন্ত 
সম্পূর্ণতার প্রতি লক্ষ্য রাখিলে এই সব অত্যাবশ্তক 
জিনিসকে ত বাদ দেওয়া চলে ন!। এই ভাবিয়াই আমি 
আমার বিষ্তালয়ে যথাসাধ্য একটু বিজ্ঞানের স্থান করিয়া 
দিয়াছি এবং ভবিষ্যতে ইতিহাস ও ভূগোল শিক্ষা দিবারও 
আশা! রাখি। 

বিলাতে নৈতিক শিক্ষা বলিয়া! একটা ব্যাপার প্রচলিত 
আছে । আমাদের দেশেও সে জিনিসটা ক্রমে ক্রমে প্রবেশ 

ছে, তবে এখনো পাঠশাল! পধ্যস্ত গিয়া পৌঁছার 
পাই। যদি পাঠশালার মধ্যেও ইহার স্থান করিতে হয় তবে 
যেন ইহাকে অন্ত জায়গার মত নীরস করিয়া তোল! না 
হয়, আমাদের দেশের অক্ষয় ভাণ্ডার রামান্ণ ও মহাভারতের 
ভিতর দিয়া ছেলেরা যেন গল্পের মাধুর্য, সাহিত্যের রস 
এবং নৈতিক শিক্ষা একই সঙ্গে উপভোগ করিতে পারে। 

এতক্ষণ পর্য্যস্ত বাংলাদেশের শিশুসম্প্রদায়কেই সাম্‌নে 
রাখিয়া আমার বক্তব্য বলিয়াছি। কিন্তু অশিক্ষিত বলিতে 
কেবল ত শিশু বোঝায় না। আমাদের দেশের অধিক ব্যস্ত 
মেরে“পুরুষও ত জন্নেকেই অশিক্ষিত, ভাবের ত আর 
পাঠশালায় বাঁধার সময নাহি, তাষের ব্যবস্থা কি হইবে? 

আদার মনে হয় অধিক বর পুরুষদের জন্ত নাইট-ক্ুল 


প্রাথমিক শিক্ষা। 


৩৪৯৩, 


স্থাপন করা দরকার। ঘিও এ বিষে গতর্মন্ট ও করশচয়ান 
পাত্রীর! কিছু কিছু কাঁজ করিতেছেন বটে, তবুও এত .বড় 
দেশের পক্ষে তাহা যথেষ্ট নয়। এদিকে সমাজের দৃষ্টি দেয়া 
দরকার। 

আমাদের সমাজের যেরূপ অবস্থা তাহাতে সাধারণ 
পাঠশালায় স্ত্রীশিক্ষার কোনে! ব্যবস্থা! হওয়। অসস্তব। 
কাজেই বাড়ীতে বসিয়া যাতে তারা কিছু 1শখিতে 
পারেন তীয় বন্দোবস্ত করিয়া! দেওয়া উচিত। কিন্ত সকল 
পরিবারেই ত শেখাবার মত লোক থাকে না এবং সকলেই 
ত মাহিন! করিয়া স্ত্রীশিক্ষক রাখিতে পারে ন|। 

আমার মনে হয় এই সব স্থলে অন্ততঃ ভদ্্রপল্লীসমুছে 
একটা উপায় অবলম্বন কর! যাইতে পারে। আপনার! . 
সকলেই জানেন যে আমাদের দেশের স্ত্রীলোকের! বাড়ীর 
কাজ কর্ম সারিয়া অনেক সময়ে একত্র সমবেত হুন। এই 
সময়ে তাদের মধ্যে ধার! একটু শিক্ষিত তারা যদ অন্যকে 
কিছু কিছু করিয়! সাহাধ্য করেন, তাহা! হইলে কতকটা! 
উপকার হইতে পারে। আমি জানি এইরূপে আমাদের 
গ্রামের অনেক স্ত্রীলোক কাজ চালানো! রকমের লেখা পড়া 
শিখিয়াছে। এই কাজে বিধবা স্ত্রীলোকদের নিযুক্ত করা 
যাইতে পারে, ইহাতে একদিকে যেমন তাহাদের কাজে 
কর্মে অন্যমনস্ক রাখিবে তেমনি অন্তদিকে মঙ্গলকর্ণোর 
গৌরব তাহাদের ব্রহ্মচধ্যকে সার্থক করিবে। 

তবে এইখানে শেষ করি। আমার মোট কথা এই যে 
বাংল! দেশের শিশুশিক্ষার সংস্কার করিতে হইলে প্রাচীন 
গুরু মহাশয়দের স্থলে শিক্ষিত ভদ্র সস্তানকে বসাইতে 
হইবে এবং সমাজকেও তাহার অনুকূল হইতে হইবে। শিক্ষা- 
প্রণালীকে পূর্ব সংস্কার হইতে মুক্ত করিয়া ইহার মধ্যে 
নূতন প্রাণ প্রতিষ্ঠা করিতে হইবে, অধিক বয়স্ক মেয়ে 
পুরুষদের শিক্ষার জন্ঠ নাইট-স্কুল স্থাপন এবং বিধবাদের 
নিয়োগ করিতে হইবে। এইরূপ শিক্ষাকে বিদ্ৃত করিলেই 
শিক্ষিত অশিক্ষিতের মধ্যের বিচ্ছেদসমুদ্র আপন! আপনি 
বুজিয়! আসিবে এবং বাংলা দেশের হৃদয়ের মধ্য দিয়া এমন 
একটি রাস্তা গ্রস্তত হইবে যাহা ধনিয়া একদিস “্বরাজে” 


উত্তীর্ণ হইতে পারিব। ৃ 
ভ্রীধতীন্্রনাথ মুখোপাধ্যায় । 


৩৯৪ 


বৈজ্ঞানিক সারসংগ্রহ। 
'১। শক্তি প্রয়োগের নূতন ব্যবস্থা । 


প্রকৃতির নানা উচ্ছৃঙ্খল শক্তিকে শৃঙ্খলাবন্ধ করিয়া ঘরের 
কাজে লাগানো, আজকাল বিজ্ঞানচর্চার একটা! প্রধান 
উদ্দেন্ঠ হইয়া দীড়াইয়াছে। নিছক্‌ ভ্ঞানোরতির ইচ্ছার 
অতি অল্প লোকেই বিজ্ঞানচর্চা করিয়া থাকেন। 
বৈজ্ঞানিকগণ কয়লা ও কা্ঠাদির অস্তনিহিত শক্তির সাহায্যে 
সুকৌশলে বিদ্যুৎ ও বাম্প উৎপন্ন করিয়া যে সকল ইন্দ্রজাল 
রচনা করিতেছেন তাহা প্রস্কৃতই বিন্ময়কর । অনেক স্থানে 
বিচ্যুৎ উৎপন্ন করিবার জন্য এখন আর কয়ল! পোড়াইবার 
আবন্তক হয় না। বড় বড় জলপ্রপাত ও পার্বত্য নদীর 
ধারায় কল পাতিয়! চলিষুঃ জলের শক্তিতে কলে বিদ্যুৎ 
উৎপাদিত করা হইতেছে, এবং শত শত মাইল দূরবর্তী 
সহরগুলির কলকারখানার কাজ সেই বিছ্যতের শক্তিতে 
চলিতেছে । আমাদের দেশেও কাশ্মীর ও মান্জ্াজ অঞ্চলের 
ছইটি ভ্রলপ্রপাতকে এ প্রকারে শৃঙ্খলিত করিয়৷ কাজে 
লাগাইবার জগ্য আয়োজন হুইতেছে। পবনদেব বহুকাল 
হইতেই নিগডবদ্ধ হইয়া রহিয়্াছেন। নৌ-চালন ও ছোট- 
খাটো কলের পরিচালনা অতি, প্রাচীন কাল হইতে বাু 
দ্বারা স্ুসম্পন্ন হইয়! আঁসিতেছে। কিন্তু বায়ু জিনিসটার 
গতিবিধি এত অনিশ্চিত যে, ছোটখাটে। ছই একটা কাঁজ 
ছাড়া বৃহৎ ব্যাপারে ইহাকে লাগাইবার স্বব্যবস্থা আজও 
উদ্ভাবিত হয় নাই । 

সুর্য্যের তাপ ও জোয়ার ভাটার জলোচ্ছাসে যে বিশাল 
শক্তি নিহিত আছে, আজ্প কাল তাহারি প্রতি বৈজ্ঞানিক- 
দিগের দৃষ্টি পড়িয়াছে। তাপ ও আলোকের আকার 
পরিগ্রহ করিয়া যে শক্তি হূর্য্য হইতে পৃথিবীতে আসিয়া 
পতিত হয়, তাঁহার অতি অল্পই সংমারের কাজে লাগে। 
ইহার অধিকাংশই পৃথিবী মহাঁশৃন্তে বিকিরণ করিয়া নষ্ট 
করে মাত্র। চন্তর সুর্ধ্যের আকর্ষণে সমুদ্রের যে জলোচ্ছ।স 


তয়, ভাহারো শক্তি নদ নদীর জলে আলোড়ন উপস্থিত 
করিয়া ও তীরভূমিকে অনাবস্তুক ভাততিয়া চুরিয়া বৃষ! ক্ষয় 
প্রাপ্ত করে। বজ্ঞানিকগণ প্রস্কতির এই ছটা বানে খরচ 


[চাষ । 


কমাইয়া, জি রজিচ সন বার গাজা 
জনত চেষ্টা করিতেছেন " 

এ চেষ্টা একবারে নুতন নয়। আমরা বাধ্যকাগ 
হইতেই সুর্যের তাপে কারখানা চালাইবার কথ! গুনিয়া 
আসিতেছি, এবং এই শক্তি প্রয়োগের .সৃষিধা অন্ৃবিধাক়্ 
কথাও বৈজ্ঞানিক্দিগের মুখে অনেক গুনিক়াছি ; কিন্ধ 
এপধ্যস্ত কোন সর্বাশস্ন্দর যন্ত্রের উদ্ভাবন সংবাদ পাওয়া! 
যায় নাই। পত্তিত্ ্রীকঞ্ণ যোষী মহাশয়ের তান্গুতাপ হস্ত 
অনেকেরই পরিচিত। সম্প্রতি একখানি মাঞ্িন বৈজ্ঞানিক 
পত্রে (9০1670150 400675087) যে এক সুন্দর সৌক্তাপ 
চালিত যন্ত্রের বিবরণ প্রকাশিত হইয়াছে, তাহ! দেখিয়া! আশা 
করা যাইতেছে, হয় ত বৈজ্ঞানিকগণ শীস্রই সুর্যের বিশাল 
তাপরাশির কিয়দংশ হন্ত্রাত্ত করিয়া কাজে লাগাইতে 
পারিবেন। | 

নিয়পৃষ্ঠ দর্পণ (0০০০৪৮৩ 111710) এবং স্লমধ্য 
কাচ খণ্ডের (0০7৮৩. 1509) কার্ধ্য পাঠক অবশ্তই জ্ঞাত 
আছেন। তাপ বা আলোকের রশ্মিজাল ইহাদের উপরে 
পড়িলেই, সেগুলি প্রতিফলিত ব! বিবর্তিত (7২5179০$60) 
হুইয়৷ এক সংকীর্ণ স্থানে জড় হয়। যে তাপালোক সমগ্র 
দর্পণখানি জুড়িয়াছিল, এই ব্যবস্থায় তাহার প্রায় সকলি 
স্ব্পপরিসর স্থানে পুঞ্জীতৃত হইয়! পড়ায়, তাপ ও 
ও আলোক উভয়েরই প্রাৎর্ধয বাড়িয়া! যাক়। 

বড় বড় দর্পণ সাহাযোো পূর্বোক্ত প্রকারে হুর্ধ্যের তাপ 
পু্ীভূত করিয়া কল চালাইবার জন্ত বৈজ্তানিকগণ পরবাস 
চেষ্টা করিয়৷ আসিতেছিলেন! অধিক ভাপ পাইতে হইলে, 
দর্পণকেও খুব বড় কর! আবস্তক, এবং দশ বড় করিতে 
থাকিলে সঙ্গে সঙ্গে তাহার নির্মাণ ব্যয়ও খুব বাড়ি! যায়। 
হিসাবে দেখা গিয়াছিল, দর্পণ সাহাব্যে নুর্ধাভাপ : সংগ্রহ 
করিয়া কল চালাইতে বে খরচ পড়ে, কমল! দ্বার! সেই কল 
চাঁলাইলে খরচটা তাহা অপেক্ষা অনেক কম হর।. কাজেই. 
বৈজ্ঞানিকগণ হতাশ . হইয়া. কুর্্যাপ . সংগ্রহের এই 
পদ্ধতিটিকে ত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন। .... 

সৌরতাঁপ সংগ্রহের বে ঈব পদ্ধতির. কথা: মগ পর্ষদ 
উল পন 
আবন্ঠীক হয় না, এবং সাজদরজামের “গন. সি: অল 





৭ লংখ্য।। ] 


লি সক ৮:০০ লিস্ট 


লাগে) পাঠক বোধ হয অবগত আছেন, কেবল কাচ 
স্বারা আচ্ছািত বাক্সের দিকে সুর্ঘ্টালোক ফেলিলে, তাপ ও 
আলোক স্বচ্ছ কাচের ভিতর দিয়া অনায়াসে বাক্সে প্রবেশ 
কয়ে, এবং তাহাতে ভিতরের বাঘ্ু বেশ গরম হইয়া উঠে। 
কিন্ত এই'গরম বা%ু যখন নিজের তাপ বিকিরণ করিতে 
আরগ্ত করে, তখন সেই সকল তাপরশ্থি কাচের বাধ! 
ভেদ করিয়া বাহিরে আসিতে পারে না | কাচ ও সৌর- 
তাপের এই সম্বদ্ধটি অতি স্থপরিচিত। গ্রীক্মপ্রধান দেশের 
গাছপাল। শীতের দেশে জন্মে না। কারণ ইহাদের বৃদ্ধি 
ও স্বাস্থারক্ষার জন্য যে পরিমাণ উষ্ণতার আবশ্যক শীত- 
প্রধান দেশে তাহা পাওয়া যায় না। গ্রীক্প্রধান দেশের 
উত্তিদকে শীতের দেশে জীবিত রাখিতে হইলে, উহাকে 
কাচের ঘরের ভিতর আবদ্ধ রাখা হয়, এবং মাঝে মাঝে 
তাহার ভিতর হূর্যের তাপ ও আলোক প্রবেশ করানো 
হয়। এই ব্যবস্থায় হুর্ধ্তাপ কাচের ঘরের. ভিতর প্রবেশ 
করিয়া আর বাহির হইতে পারে নাঁ। কাঁজেই ঘরের 
বাতান গরম থাকিয়। যায়--এবং গাছগুলিও এুস্থ থাকে। 

হুর্যতাপ সংগ্রহের মার্কিনপদ্ধতিটি কাচ ও বৃর্য্তাপের 
পূর্বোদ্ত ধর্মীবলম্বনে উত্তাবিত হইয়াছে। ফিলাডেল্‌ ফিয়ায় 
ইহার যে পরীক্ষা হুইক়া গেছে, তাহাতে পরীক্ষক কেবল কাচ- 
ফলকন্বারা একটি নাতি উচ্চ বৃহৎ বাক্স প্রস্তত করিয়া! তাহারি 
ভিতরে পূর্বোক্ত প্রকারে হুধ্যতাপ সংগ্রহ করিতে শারস্ত 
করিয়্াছিলেন। বাক্সের ভিতরে ইথরপূর্ণ বড় বড় নল 
কুগুলিত করিয়া রাখা হইয়াছিল, এবং যাহাতে আবদ্ধ 
টা হইয়া 

পড়ে, তাহার জন্ত নলগুলির উপরে কালো রঙের প্রলেপ 
দেও হইয়াছিল। অতি অক্লক্ষণের আন্ত বাক্সটিকে 
হুর্ঘযালোকে উদ্ৃক্ত রাখার পর নলের ইতর ফুটিয়া এত বাম্প 
উগত করিতে জারস্ত করিরাছিল যে, সাড়ে তিন ঘোড়ার 
(আরও কাট কম ধার লে সবেগ্গে চলিতে আর্ত 
ফদিাছিল। 


| জন “খোড়ায় জো” বলিতেছি। 
এই কাটে পাঠক 0 ফুখেন। প্রা চাঙ়িশত 
মগ জানের ছিন্ন এখ সিরিউ সমছে ছুমি টপ এক্‌: ফুট উর্ধে 


উঠাতে থে লি হিলি কা দা 


চে 





সি িপসীত 


_ বৈজ্ঞানিক সারনংশ্রহ । 


সপ িল্সন নপউত*৭ সি ১ পাসিল 


৬৯৫ 


পি , পালন 


(বহকাঁলের চেষ্টা ও চিন্তার ফলে কলে সু্যতাগ্র্োগের 
পূর্বোক্ত উপারটির সন্ধান পাওয়া গিয়াছে, কিন্তু জোয়ার 


ভাটার শক্তি গা কার্যে লাগাইবার চেষ্টা সম্পূর্ণ আধুনিক 


এবং ইহাতে যতটুকু সাফল্য লাত কর! গিয়াছে, তাহার গৌরব 
টা বৈজ্ঞানিকদিগেরই প্রাপ্য । যাক্তরবিজ্ঞানে মার্কিনেরী 
আজকাল যে প্রকার কৃতিত্ব দেখাইতেছেন, তাহা! গ্রক্কতই 
অতুলনীয়। কিন্তু জোয়ার ভাটার শক্তিকে যন্ত্রায়ত্ব করার 
ব্যাপারে জন্মান বৈজ্ঞানিকেরাই অগ্রণী হইয়াছেন। এলব 
নদীর সঙ্গমন্থানে ইতিমধ্যেই ইহার কাজ আরম্ত হইয়া গিয়াছে। 
পেইন্‌ নামক জনৈক বিখ্যাত বৈজ্ঞানিক এই কার্মোর 
পরিচালনভার গ্রহণ করিয়াছেন। ইনি বলিতেছেন, অতি 
শীপ্রই কেবল জোয়ার ভাটার শক্তির দ্বারা জর্মানির বড় বড় 
সহরের ট্রামগাড়ি ও বিছ্যুতের কল চলিবে । অর্থের অভাব 
হয় নাই। আরক্ধকার্যের সাফল্য অবশ্ঠস্ভাবী জানিয়া নিশ্চিন্ত 
চিত্তে সকলে অর্থদান করিতেছে। " 

জন্মনির উৎসাহ দেখিয়! ইটালির কয়েকজন বৈজ্ঞানিক 
জোয়ার ভাটার শক্তিকে ব্যবহারোপযোগী করিবার আয়োজন 
করিতেছেন। তূ-মধ্যসাগরে জোয়ার ভাটার শক্তি তত 
প্রবল নয়। এই অল্প শক্তি দ্বারাও কল চালাইয়া ইহারা 
সফল পাইয়াছেন। ইটালীর বৈজ্ঞানিকদিগের যন্ত্রটি 
একেবারে জটিলতাবর্জিত। তীর হইতে সুরু করিয়। 
কতকগুলি রেল সমূদ্রগর্ভ পর্যস্ত সাজাইয়! রাখা হয়, 
এবং এই সকল ঢালু রেলের উপর কতকগুলি গাড়ি সজ্জিত 
থাকে। সমুদ্রের তরঙ্গ ও জোয়ারের জলোচ্ছবঁস ধাক্কা 
দিয়া এই গাড়িগুলিকে উপরে উঠাইয়া দেয়, এবং তরজ 
সরিয়া গেলে বা উচ্ছাস প্রশমিত হইলে গাড়িগুলি নিজেদের 
ভারে নিজেরাই নীচে নামিতে আরম্ভ করে। ক্রমনিয় 
রেলের উপরে সঙ্জিত গাড়িগুলিতে এই প্রকার উর্ধাধোগতি 
আপন! হইতেই অবিরাম চলিতে থাকে । ইটালির যাক্স- 
শিল্লিগণ এই গতি দ্বারা পম্প সাহায্যে সমুদ্রজলকে উচ্চ 
স্থানে উঠাইতেছেন, এবং পরে এই সঞ্চিত জল ছাড়িয়া 
দিয়া তাহারি নিয়গমনবেগে যন্্াদি চালাইতেছেন। হিসাবে 
দেখা গিয়াছে, করলা পোড়াইয়া কল চালাইতে যে ব্যয় 
হয়, এই উপায় অবলম্বন করিলে তদপেক্ষা অনেক অল্প 
খরচে কষ্ঠ কারখানা চলে। 


৩৯৬ 


এক নুতন বিভীষিকা । 


' মৃত্যু ও পরলোকতত্ব অবলম্বন করিয়া যত মসীপত্রের 
অপব্যবহার ও তর্ককোলাহলের স্যি হইয়াছে, বোধ হয় 
অপর কোন বিষয়েই সে প্রকার হয় নাই। কারণ যে 
তত্ব যত ছুরধিগম্য তাহাকে অবলম্বন করিয়া ততই অযথা! 
বাক্যব্যয় করা মানুষের একটা স্বভাবসিদ্ধ ধূন্ম। বল! 
বাহুল্য ইহাতে মূল জিনিসটাকে কোন ক্রমেই চেন! যায় 
না, বরং শত শত বিরোধী মতবাদের কুহেলিক! চারিদিকে 
ঘেরিয়! ঈীড়াইয়া তাহাকে অম্পষ্ট করিয়! তোলে, এবং 
সঙ্গে সঙ্গে তাহার মর্মস্থানে পৌছিবার পথটাও ছ্র্গম 

. হুইয়! পড়ে। 

“মৃত্যু” ও “পরলোক তত্বের” স্তায় পৃথিবীর পরিণাঁমটাও 
আজকাল বৈজ্ঞানিকদিগের নিকট একটা প্রকাণ্ড তর্কের 
বিষয় হুইয়! ঈাড়াইয়াছে । 

জগতে কোন বস্তরই অবস্থ। চিরস্থির নয়। সুতরাং 
নানা পরিবর্তনের ভিতর দিয়! পৃথিবী আজ যেখানে আসিয়া 
ঈাড়াইয়াছে, মে যে চিরকাল সেখানে থাকিবে না, তাহ! 
আমর! সকলেই বুঝি । জীব যেমন জন্মকাল হইতে পলে 
পলে মৃত্যুর দিকে অগ্রসর হয়, পৃথিবীও সেইপ্রকার 
প্রতি মুহূর্তেই মৃত্যুপথকে ছোট করিয়া আনিতেছে। 
মৃত্যু নিশ্চয়। এই মৃত্যু কোন বেশে দেখা দিয়া এই উত্ভিদ- 
প্রাণিময় সজীব পৃথিবীকে নিজীব করিয়া দিবে, তাহাই 
তর্কের বিষয়। বৈজ্ঞানিক বৈদ্বগণ পৃথিবীর নাড়ী টিপিয়া 
তাহার মৃত্যুদিন ও মৃত্যুব্যাধি এখনি ঠিক্‌ করিয়া রাখিতে 
চাহিতেছেন। 

বৈস্তসন্কট হইলে রোগীর মৃত্যুপথ পরিষ্কার হইয়া যায়, 
এবং সঙ্গে সঙ্গে গঙ্গাযাত্রার মুহূর্তট পর্য্যস্ত জানা ছুঃসাঁধ্য 
হইয়া পড়ে। তূতত্ববিদ্‌ জীবতত্ববিদ্‌ রসায়নবিদ্‌ ও জ্যোতি- 
বদ প্রভৃতি মিলিয়! সত্যই বৈদ্ভসঙ্কট উপস্থিত করিয়াছেন। 
ইছাতে বৈজ্ঞানিকগণ মৃত্যুকে টানিয়া আনিতে পারিতেছেন 
না সত্য, কিন্তু মৃত্যুদিন ও মৃত্যুরোগের নির্ণর ক্রমেই 
অসস্ভব হইয়া! দীড়াইতেছে। ইহার! ধূমকেতুর মুণ্পাত, 
নক্ষত্রে্ সংঘর্ষ, জলবায়ুর লোপ, ভূজঠরামি ও হুর্যোর 
নির্বাণ প্রস্থতি নানা মৃত্যুত্যাধির উল্লেখ করিয়াও কষাত্ত 


২। 


প্রবাসী । 


সিসি রা রত 


[৮ম ভাগ । 
সক ওর ০০৪ শ৯১৮৭ চাদ রি লি 
হন নাই। সম্রতি লাবেল নামক জনৈক মার্কিন বৈভানিক 
পৃথিবীকে আর এক নৃতন বিভীষিকা দেখাইতেছেন.। 

তূ-গোলকের (21৮৩) প্রতি দৃষ্টিপাত করিলে দেখা 
যায়, কর্কট ও মকর ক্রাস্তির (7::97705 ০1 ০217091 
2500 ০8127100117) মধো যে বলয়াকার প্রদেশ” আমাদের 
পৃথিবীকে ঘেরিয়! রহিয়াছে, তাহার অনেকটাই অনুর্বর 
ও জীববাসের অর্গপযোগী। ইহারি বিশেষ বিশেষ অংশ 
অধিকার করিয়া আরব ও মধ্যএসিয়ার মরুভূমি. এবং 
আনিজোন! ও সাহার! প্রভৃতি মহামরু-অবস্থান করিতেছে। 
লায়েল সাহেব এই বলয়াকার তূভাগের প্রক্তি অন্গুলী 
নির্দেশ করিয়া বলিতেছেন, ইহাই পৃথিবীর মৃত্যু চিহ্ন। 
দৃ্ট ক্ষত প্রাণিদেহের সৃচ্যগ্র প্রমাণ স্থান অধিকার করিয়া 
যেমন ক্রমে ক্রমে সমগ্র দেহটিকে আচ্ছন্ন করিয়৷ ফেলে, 
এঁ মর্ুভূমিগুলিও লায়েল সাহেবের মতে কালক্রমে পৃথিবীর 
সর্ধধাঙ্গ অধিকার করিয়৷ ফেলিবে। ইছারাই পৃথিবীর 
মৃত্যুর সুচনা করিয়া দিয়াছে, এবং আমাদের অলক্ষিতে 
ইহারাই পরিসরযুক্ত হইয়! সংহারকার্ধ্যকে অগ্রসর করিয়া 
দিতেছে। মরুভূমির গ্রাস হইতে পৃথিবীকে উদ্ধার করিবার 
আর উপায় নাই। 

লায়েল সাহেব কিপ্রকারে পূর্বোক্ত সিদ্ধান্তে উপনীত 
হইলেন এখন দেখা যাউক। ইনি বলেন, আমেরিকার 
আরিজোন! মরুপ্রদেশে ভ্রমণ করিতে গেলে, বড় বড় শাখ! 
প্রশাখা সহ বৃক্ষকাণ্ড ভ্রমণকারী মাত্রেরই চোখে পড়ে। 
হঠাৎ দেখিলে সেগুলিকে সন্ভশ্ছিন্ন দেখায়। কিন্তু প্রকৃত 


ব্যাপার তাহা নয়। ইহাদের সকলেই শিলাময়। বনুকাল 
. মৃতপ্রোথিত থাকায় বৃক্ষের কণ্ঠমর় দেহ শিলায় পরিণত 


হইয়া গেছে। কাজেই বলিতে হয়, সহজ সহত্র বৎসর 
পুর্ষ্ে এই মরুভূমির অধিকাংশই উর্ধর. ছিল, এবং সেই 
সময়ে এই সকল মহাতরু জন্মগ্রহণ করিয়! কোন আকম্মিক 
দৈব উৎপাতে ভূশায়ী ও মৃত্প্রোধিত হইয়া! গড়িয়াছিল। 

এই সকল প্রদেশের, বর্তমান' ন্ুর্ধরতার কারণ 
অন্সন্ধান করিলে বৃষ্টিহীনত! ব্যত্তীত অপর কোঁন কারণ 
খুঁজিয়া পাওয়া যায় ন। 'নুজলা প্রদেশও যে ক্রমে, শপ 
পরিসর হইয়া মরুর প্রসার বৃদ্ধি, করিতেছে, তাহা এই 
সকল প্রদেশের প্রান্ত ভূতাগ পরীক্জ করিলে বেশ, 


ণর্ম সংখ্যা ] 


বুঝা ায়। ইহাদের নানা অংশে আধুনিক টা চিহ্ন 
তৃগর্ডে বর্ম রহিয়াছে। 

প্রদ্দেশের উচ্চত! লইন্লা হিসাব করিলেও মরুভূমির 
ক্রপ্রসারণের আরো! স্ম্পষ্ট প্রমাণ পাওয়া যায়। লায়েল 
সাহেব দেঁখাইয়াছেন, আমেরিকার আধুনিক মরুভূমির 
অন্তর্গত যেপকল স্থানের উচ্চতা দেড় হাঁজার ফিটু মাত্র, 
এ অঞ্চলে তাহাতে প্রচুর বারিপাত হত। ভূপ্রোথিত 
বৃহৎ বৃহৎ প্রস্তরীভূত বৃক্ষ অগ্যাপি তাহার সাক্ষ্য দিতেছে। 
কিন্ত আধুনিক যুগে সেই সকল প্রদেশেরই সাড়ে ছয় 
হাঁজার ফুটু উচ্চ স্থানে বৃষ্টি হয় না। ইহা ষে আকশ্মিক 
ভূবিপ্নবের ফল নয়, তাহা! লায়েল সাহেব প্রমাণ করিয়াছেন। 
কাজেই বলিতে হয়, যুগযুগাস্তর ধরিয়া তূবাযু ধীরে ধীরে 
গুফ হইয়া এখন এপ্রকার হইয়া ঈাড়াইয়াছে যে, পূর্বের 
তুলনায় চারি হাজার ফুটু উচ্চস্থানেও এখন বারিপাত 
হইতেছে ন|।; 

লেখক কেবল এক আমেরিকার এক মরুপ্রদেশ লইয়া 
পূর্কোক্ক কথাগুলি বলিয়াছেন। পৃথিবীর অপর অংশের 
মরুভূমি গুলি এই প্রকারে বিস্তারলাঁত করিতেছে কি না, 
সে সম্বন্ধে কোন কথাই শুনা যায় নাই। 

৩। বৃহস্পতির অষ্টম উপগ্রহ । 

গ্রহরাজ বৃহস্পতির কেবল চারিটি উপগ্রহের সহিতই 
আমাদের পরিচয় ছিল। আধুনিক জ্যোতিষ শাস্ত্রের জনক 
গ্যালিলিয়ো ১৬১* খৃষ্টাবে তাহার স্বহস্তনির্িতি দুরবীণে 
এঁ চারটি উপগ্রহকে সর্কপ্রথমে দেখিয়াছিলেন। সেই 
সময় হইতে প্রায় তিনশত বৎসর ধরিয়া জ্যোতিধিগণ 
বৃহস্পতির অন্চরের সংখ্যা চারিটি বলিয়াই জানিয়া 
আসিতেছিলেন। গত ১৮৯২ সালে হঠাৎ সংবাদ পাওয়া 
গিয়াছিল, স্থবিখ্যাত আমেরিকান্‌ জ্যোতিষী বার্নাড, সাহেব 
সেই চাক্লিটি উপগ্রছের নিকটে আর একটি অতি ক্ষুত্র 
জ্যোতিষ্ষের সন্ধান পাইয়াছেন। গণনায় সেটিকে বৃহম্পতির 
উপগ্রহ বলিয়া! সি্ধাস্ত করা হইয়াছিল। : ইহার পর কয়েক 
বৎসর. আর বৃহম্পতি-পন্িবারের নূতন খবর পাওয়া যায 
নাই। *আজ (ভিন বংসর হইল, হঠাৎ একদিন শুন! 
গিনাছিল গরহযাজের _ক্মারে! ছুটি নৃতন অনুের সাক্ষাৎ 
পাওয়া গেছে।.. এই, 'হঠ ও সপ্তম উপপ্রহেয় আবিষ্কারও . 


বৈজ্ঞানিক সারসংগ্রহ। 


৩৯৭ 


লাভ ৫৪৫৭৯ রিট ৯০২৪৪৭88৮82 ₹১৪৪৪৯ ৪8 5৫$০৪৪৪8৯০৪৪৬৪০৯৪৯৪ 


মার্কিন্‌ জ্যোতিধিগণের চেষ্ান় ুমপ্ হইরাছিল।. প্রসিদ্ধ 
আমেরিকান্‌ জ্যোতিষী পেরিন্‌ (1১6171126) সাহেব লিক্‌ 
মানমন্দিরের বৃহৎ দূরবীণের সাহায্যে উভয়কেই আবিষ্কার 
করিয়াছিলেন। 

অষ্টম উপগ্রহটির আবিষ্কারের গৌরব এবারে ইংলগ্ডের 
ভাগ্যে পড়িয়াছে। গ্রীন্উইচ্‌মানমন্দিরের জ্যোতিষী অধ্যাপক 
কৃমেলিন্‌ (0:000070117) ইহার আবিষর্তভা। গ্যালিলিয়োর 
চারিটি উপগ্রহ আবিফার হওয়ার পরও তিনটি নূতন ক্ষুত্র 
উপগ্রহের সন্ধান পাইয়া, বৃহস্পতির আরো ক্ষুদ্র সহচর 
আছে বলিয়া আধুনিক জ্যোতিষিগণের মনে হইয়াছিল । 
এজন্য কষেক বৎসর ধরিয়া বৃহস্পতিক্ষেত্র শত শত জ্যোতিষীর 
লক্ষ্যস্থল হইয়া পড়িয়াছিল। জ্যোভিষিগণ বড় বড় 
দুরবীণ দ্বার! বৃহস্পতিকে সন্ধান করিয়! যন্ত্রসংলগ্ন ফটো- 
গ্রাফের ক্যামেরায় তাহার ছবি উঠাইতেন। কাঁচফলকে 
বৃহস্পতি ও তাহার অনুচরগুলির ছবি উঠিত, এবং জঙ্গে 
সঙ্গে সেইস্থানের শত শত ছোট বড় নক্ষত্রের চিত্রও অঙ্কিত 
হইয়া যাইত। চিত্রস্থ বহুজ্যোতিষ্ষের মধ্যে কোন্টি নক্ষত্র 
এবং কোনটিই বা উপগ্রহ তাহা স্থির কর! কঠিন নয়। 
আকাশের সর্বাংশের নক্ষত্রগুলির ফোটোগ্র।ফ. ছবি প্রত্যেক 
জ্যোতিষীরই হাতের গোড়ায় থাকে । এই নক্ষব্রচিত্রের 
সহিত নৃতন নক্ষত্রচিত্র মিলাইয়া দেখিলেই কোন নৃতন 
জ্যোতিষ চিত্রে স্থান পাইয়াছে কি না সহজে ধরা যায়। 

শগ্রীন্উইচের জনৈক জ্যোতিষী দূরবীন ও ক্যামেরার 
দ্বারা বৃহস্পতিক্ষেত্রের এক ছবি প্রস্তত করিয়া, নাক্ষত্রিক 
চিত্রের সহিত তাহাকে মিলাইতে আরম্ত করিয়াছিলেন। 
উভয় চিত্র ঠিক্‌ মিলিয় গিয়াছিল, এবং সাতটি উপগ্রহসহ 
বৃহস্পতিকে চিত্রে সুস্পষ্ট দেখ! গিয়াছিল। কিন্তু একটি 
অকিক্ষুত্র নূতন জ্যোতিফ্ষের ছবি কাচফলকে কিপ্রকারে 
মুদ্রিত হুইয়। পড়িল, পর্যবেক্ষক তাহ! স্থির করিতে পারেন 
নাই। এই সময়ে অধ্যাপক কৃমেপিন্‌ ছবিখাঁনিকে লইয়া 
অনুসন্ধান আরম্ভ করিয়াছিলেন, ' এবং ইহীরি . পরীক্ষায় 
ছবির জ্যোতিফটি যে সত্যই বৃহস্পতির একটি নুতন উপগ্রহ 
তাহা নিঃসন্দেহে স্থির হইয়! গরিয়াছিল। 

ক্রমেলিন্‌ সাহেব প্রথমে মনে করিয়াছিলেন, সম্ভবতঃ 
, নুতন জ্যোডিফটি কোন ক্ষোরদিষ্ট-গ্রহ (4১565০149 ) 


1 সিসি এই এলি সত লা, লস 


"৩৯৮, 


হুইবে।- ই দরকার, অহগলি ও মল ও ও বৃহস্পতির পরি- 
ভ্রমণ পথের মধযস্থানট অধিকার করিয়া! দলে দলে হুর্য্ের 
চারিদিকে ঘুরিয়া বেড়ায়। কুমেলিন্‌ লাহেবের এই ভ্রম 
শীঘই দুরীভূত হইরাছিল। তিনি জ্যোতিফষের নূতন গতিবিধি 
কয়েক দিন মাত্র পর্যবেক্ষণ করিয়! দেখিয়াছিলেন, সেটি 
সত্যই বৃহস্পতির চারিদিকে ঘুরিয়া! বেড়ায় । 

নূতন উপগ্রহাটির পরিভ্রমণ কালাদি সম্বন্ধে আজও ঠিক 
সংবাদ পাওয়া যার নাই। আবিষ্কারক মহাশয় বলিতেছেন, 
বৃহস্পতির অপর উপগ্রহগুলি যেদ্িক ধরিয়া গ্রহরাজকে 
প্রদক্ষিণ করে এই নূতন জ্যোতি্ষটি সম্ভবতঃ তাহার বিপরীত 
দিক ধরিয়। চলে। 

ভ্রীজগদানন্দ রার়। 


অতুল। 
্ত্ত-সুধাপায়ী শিপু হাসে “মা, মা” বলে” ) 
চুমিছে সে মুখ মাতা ভাসি” আখি-জলে । 
দার্শনিক হেরি+ তাহে কছে-_-৭এ যে ভূল” ! 
মুগ্ধ কবি কীদ্ধি কহে-_-“অতুল, অতুল” ! 
শ্রীদেবকূমার রায়চৌধুরী । 


কৰি দ্বিজেন্দ্রলাল। 
(১) হাসির কবিতা । 


একালে বাঙ্গলা সাহিত্যের নেতা ইংরেজিনবীসের! ; কিন্তু 
এ কথায় কেহ মনে করিবেন না, যে ইংরেজি শিক্ষিতেরা 
সকলেই বাক্গাল! সাহিত্যের চচ্চা করিয়া থাকেন। অতি 
অল্পসংখ্াক কয়েক জন সুশিক্ষিত ব্যক্তি দেশের ভাষায় 
গ্রন্থাদি রচন] করিতেছেন বটে, কিন্তু ইংরেজি শিক্ষিত 
ঘ্বলের মধ্যে পাঠকের সংখ্যা তত অধিক নম্ব। এখনো 
অনেকে মনে করেন যে বাঙ্গালায় পড়িবার মত জিনিস 
কিছুই নাই। টোলের পণ্ডিতের! ত ভাষা সাহিত্য পড়িয়া 
কদাপি তাহাদের গৌরব নষ্ট করিতেন না) এখনো করেন 


না। নৈষধের কবিত্বপূন্ত ব্বালতকারের ছটা দেখিয়া! তীহারা . 


“২ দিস সা লী 


[৮ ভাগ । 


পাপা 


বরিখে” তাহা তাহার! স্পর্শও করেন না . কবি দ্বিখেজপাল 
নিমাই ঠাকুরের আহ্যানে যাহাছিগকে বলিয়াছেন, *ছেড়া 
পুথিফেলে তোরা চলে আয়”, কে তাহাদিগকে আজি 
রীহর্ষের দমযন্তী ভুলিয়! মধুনুদনের প্রমীলা! দেখিতে বলিবে, 
ভ্রমরের কালরূপে মুগ্ধ হইতৈ বলিবে, এবং চীষার মেক 
ক্ষেত্রমণির সতীত্বের পুজা করিতে বলিবে ? অন্যকে 
আবার বাহার! [ুকিপ্লিং ও মেরী কোরালী প্রতৃতির 
অতি অসার অপদার্থ রচনা পড়িতে পারেন, তাহার! 
যে কেন বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের কথাগ্রন্থ পড়েন না, 
তাহা বুঝিয়া উঠিতে পারি না। কমলাকান্ত “চক্রবর্তীর 
পদাঘাতে খবরের কাগজে জড়ান অপক্ক কদলীগুলি 
একেবারে দুরীতৃত হনব নাই বটে; কিন্তু এখন যে বঙ্গ- 
সাহিত্যের দোকানে অনেক সরস ও সুপ ফল পাওয়া 
যায়, তাহা দেখাইতেছি। কিন্তু ঘটস্বের দোকানের 
প্রহ্রীরা এখনো ঝুনা নারিকেলের ছোবড়াই কামড়াই- 
তেছেন; এবং এখনে শাস্ত্রের গভীর অর্থের আলোচনায় 
সভায় “নরহরি শান্ত্রীর” দল, “্মন্গু হাতে ক'রে”, “পাত্রাধার 
তৈল”র ব্যাখ্যার শেষে, “কোরে দেন সম্পর পরস্পরের 
আদন্ধ।” 

তবেই ফাড়াইল এই, যে, ধাহাদের ধরে কিছু পয়সা 
আছে, অথব! পয়্স! খরচ করিবার বাতিক আছে, তাহারাই 
কয়েকজন বঙ্গসাহিত্যে গ্রন্থ প্রকাশ করিতেছেন। একজন 
ইংরেজিশিক্ষিত জমীদার একটা বড় মজলিসে আপনার 
গৌরব দেখাইবার জন্য বলিয্নাছিলেন,__”আঁমি বন্ধিমবাবূর 
রচনার একছত্রও পড়ি নাই।” ঘটিরাম ডেপুটি, মত 
বাহার! ইংরেজিতে ভারি লারেক,. অর্থাৎ “কেটে জোড়া 
দেন”, এখনো তাহার! কেবল মাজ বাঙ্গালা না পড়ায়- 
সুযশের জোরে, ইংরেজিতে পত্ডিত বলিয়া পরিচিত ছইতে . 
চাহেন। বেরুপার পাত্রের! মধুক্দল, মীনবনধু, বিদ্যা 
এবং হেমচন্ত্রের রচনা! পড়েন নাই, 'রবীজনাথ এবং সিজেজ- 
লালের কতকগুলি রচনার সহিত হারা পরিচিত হইয়াছেন 
দেখিযাছি। তাহায় ' কারণ গাছে খনি ইতাজিতে 
সত ড় পিই হউন দারারিক জন লব জোণি 








পারেন না। : 


৭ম জুখ্যে! |] 


কি! ছানি গান, বিলা্ত হইতে জামঘানি করা! চলে না। 
এই জয় রধীক্জ নাথের . (প্রমবিষয়ফ কয়েকটা গান, এবং 
ছিজেন্্লালের হাঁসির গানগুলি নৃতন *পালিস্‌ যী” লুটিরা 
লইয়াঙ্ছুন। কিন্তু এ গানগুলি ছাড়া কবিঘবয়ের রচনায় 
আরকি আছৈ, তাহা তাহারা "জানেন না) সম্ভবতঃ এ 
গানগুলিও কণ্ঠে কণ্ঠে ফিরিয়াই তাহাদের মজ.লিসে 
পৌহছিয়াছে; ছাপার অক্ষরে : সেগুলি &ুত্রিত দেখেন 
'নাই। ধাহাদ্দের পড়া উচিত তাহারা পড়েন না) এই 
সমালোচন। প্রকাশ করিলেও ষে বাঙ্গাল৷ সাহিত্যের পাঠক 
বাড়িবে তাছাও নয়। তবুও চেষ্টা করা মন কি? 

(১) সাহিত্যে ছিজেন্্রলালের প্রথম প্রতিষ্ঠা হান্ত- 
রসের রচনায়। বঙ্গসাহিত্যে সে কালে একালে হান্ত 
রসের যথেষ্ট আদর থাকিলেও অনেক পেচক পণ্ডিতের 
উহা! ভাক়্ামির অঙ্গমাত্র মনে করেন। হাসি যে শীরীরিক 
ও নৈতিক স্বাস্থ্যের অভিব্যক্তি, সে কথ! কি কাহাকেও 
বুঝাইতে হুইবে ? লবক যথার্থ ই বলিয়াছেন, যে হান্তরস 
(7507091) সাহিত্যব্যঞ্জনের লবণ। যেহাসিতে পারে 
না সেরাক্ষম। সকল ঝড় তুফান মাথার করিয়া, যাহার 
প্রাণ, বয়ার মত ভাসিয়া থাকিতে পারে, আমি তাহাকে 
অসাধারণ মানুষ মনে করি। যদি কেবল হাসির গানেই 
দ্বিজেক্্রলালের যশ প্রতিষ্ঠিত থাকিত, তবুও কবির প্রতিভা 
অপাধারণ বলিয়া মনে করিতাম। সমাজের যে সকল 
নীচতা এবং ভগ্তামি দেখিয়। সংস্কারকের! ছটফট করিয়! 
উত্ে, ক্ষেহ বা রাগ করিয়! গালি দেন, কেহবা! গম্ভীরভাবে 
[টিপদেশ দিতে বসেন, কৰি তাহা দেখিয়া কেবল হো হে! 
করিয়া! হানিয়াছেন। আমার বিশ্বীদ যে এ বিষয়ে কবি 
ঢ1875515 এর ' উক্তিটি ঠিক, বে বেখানে গম্ভীর বিচার 
নিক্ষল হয়, সেখানে তামাসার বেশি কাজ দেখে। 


80010812 9811 150861709 চ55271 
400 ০৪৮ 05 107৩6 ছডন ৮] 158$019 আ0, 


কবি 'বখল যৌবনের প্রান্তে ইউরোপ হইতে ঘরে 
ফিরিয়া আজিলেন, তখন দেখিগেন, যে দেশবিশেয় পরি- 
অমশের দোষে () চিপরিচিত সমাজ ভীহাকে কাছে হেঁিতে 
ছিতে চা না) কেন? মান্য কি.এত নির্মম, এত ভ, 

এ ? কর্বিয একটু দাগ, হইছিল), করিনি. "একঘরে 






কবি দ্বিজেন্দ্রলাল । 


৩৯৯ 


লিখিয়াছিলেন। যাক বইখানি আর মুদ্রিত হয় না।' সরল 
হৃদয়ের রাগটুকু দেখিতে দেখিতে উবিয়৷ গেল? তিনি 


'শেষে এই অসীম ভগ্ুতা, এবং অমানুষিক নির্শামতার দিকে 


চাহিয়া হো, হো, করিয়া হাসিয়া ফেলিলেন। জস্ভবতঃ 
তাহার হাসির প্রথম কবিতা চ২910970550 [77$710551 


লোকে বলিল হাস কেন? কবি বলিলেন,_- 
বলিত হাস্বনা, হাঁসি রাখৃতে চাইত চেপে,_ 
কিন্ত এ ব্যাপার দেখে, থেকে থেকে, যেতে হয় প্রায় ক্ষেপে । 
যবে নিয়ে উড়োতর্ক শান্ত্রীবর্গ টিকি দীর্ঘ নাড়ে; 
একটু গ্যানো পোড়ে কেহ চড়ে বিজ্ঞানেরই ঘাড়ে ; 
কত্তে এক ঘরের মন্ত বলোবস্ত ব্যস্ত কোন ভায়া ; 
তখন আমি হাসি গোরে, গুস্ক ভরে”, ছেড়ে প্রাণের মায়।। 
ধিনি নাট্যরচনায় মানবচরিজ্রবিশ্লেষণে যথেষ্ট ক্ষমতা 


দেখাইতেছেন, কোন ভগুই ধর্মের নামে তাঁহার চোঁখে 
ধুলা দিতে পারে নাই। নবযুগের বঙ্গসাহিত্যের প্রথম 
অবস্থায় কালীপ্রস্ন সিংহ অতি সরল গ্রাম্য ভাষায় ভগ্দলের 
মুখের উপর বলিয়াছিলেন যে তাহারা ভণ্ড। তিনি নির্ভীক 
পুরুষ ছিলেন বটে) কিন্তু সময়মাহাত্ম্যে তাহাকে একটু 
অন্ধকারে গা ঢাকা দিয়া হতুম প্যাচা সাজিতে হইয়াছিল। 
কবি দ্বিজেন্ত্রলাল নির্ভীক, এবং তাহার সেই তেজস্থিতায় 
বৃথা দস্ত (12029) নাই; তিনি সরলম্বভাব--কোন 
রকম পেঁচালে৷ ভাষার দুকৃল রাধিবার কথ! কহেন নাই। 
চণ্ডীচরণের দল যখন বেশমান্ত গীতার দোহাই দিয়া আসরে 
নামিল, তখন গীতার খাতিরে অনেকে কি. বলিবেন,' কি 
না বলিবেন, তাবিতেছিলেন। কিন্তু কবি যখন দেখিলেন 
ভগ্ডের! বৃথা আত্মাভিমানের জালে লোকগুলিকে ফেপিবার 
চেষ্ট! করিতেছে, এবং বিশ্বের সকল জ্ঞান "গীতার একটি 
অধ্যায়েরি মধ্যে” আছে বলিয়া টিকি নাঁড়িতেছে, তখন অতি 
সহজেই তাহাদের গীতার আবিষার করিয়া ভণ্ডদলকে হাসিয়া 
উড়াইয়৷ ছ্িলেন। দ্বেশের ভগ্ডামির বিরুদ্ধে মধুুদনও 
একবার কলম তুলিয়াছিলেন। কিন্তু পুড়ে! শালিকের ঘাড়ে 
রৌ”্র পরে তিনি আর কিছুই লেখেন নাই। 

কবি “একঘরে” লিখিয়! দেশের লোককে দৈবাৎ গালি 
দিয়! ফেলিয়াছিলেন, কিন্ত পরে যখন দেখিলেন চারিিকেই 
ভগ্ডামির ব্যবস্থা, তখন সকল ভগ্ডকে জড় করিয়া কন্ধী 
অব্তারের কাছে পেশ করিয়া! ছিলেন। তোমরা ধর্মচর্চ। 


করিয়া স্বর্গে যাইবে যাও ? কিন্ত স্বর্গে যখন বাধে মেষে এক 


৪০০ 


ঘাটে জল খায়, তখন এ পৃথিবীতে তোমরা ধর্মের নামে 
দলাদলি বাধাইয়া মানুষে মান্ুষেও এক নদ্দীতে জল থাইতে 
দিতে চাও ন| কেন? ধর্্ের মূল যে নরগ্রীতি, তাহা উড়িয়! 
গিয়া কেবল কিচিরমিচির দেখিয়া, কবি উদার প্রাণে সকলকে 


কোলাকুলি করিতে আহ্বান করিলেন। কবি বলিতেছেন £ 
কদিন সমাজ একঘরের ভয়ে টি'কে থাকে? 
বিশ্বাস, প্রেম, মনুষ্যত্বই সমাজকে রাখে । 
খাওয়! শোয়া পর! নিয়ে কেন ঘুষ! ঘুষি ? 
সেট! কর বাড়ী গিয়ে যার যেমন খুী। 
জাতি রাখতে চাঁও--ধাকে1 এই সত্য ধরি, 
ভুলে! নাক মনুষাত্র সমাজ ও হরি। 
(২) তেজস্বিতা, সরলত! এবং উদারতা ধাহার হাসির 


মূলে, তাহার হাসির কবিতা এবং হাসির গানে দেশের 
লোক মুগ্ধ হইবেই হুইবে। সরল ভাবে সত্য কথ! বলিলে 
এবং সত্য কথা বলিয়! হাঁসিলে, হাসির উদ্দিষ্ট ব্যক্তির 
প্রাণে একটু ব্যথা লাগিতে পারে। কিন্তু কবির হাসি 
টুকুর প্রতি ভাল করিয়া লক্ষ্য করিলেই বেদনা তুলিতে পারা! 
যায়। কবির ব্যঙ্গ যে লোক বিশেষের প্রতি প্রযুক্ত নহে 
কিন্বা কুৎসা রটনার ঘ্বণা কার্ধ্যে উন্মুখ নহে, সে কথা পরে 
বলিতেছি। 

স্বীকার করি, যে এদেশের ( একালের ) পণ্ডিত 
সমাজের প্রতি কবির ছু চারিটি ব্যঙ্গশর নিক্ষিপ্ত হুইয়াছে। 
তাহাতে যে বিদ্বেষ ভাব নাই তাহা! দেখাইবার প্রয়োজন 
আছে। পূর্বেই বলিয়াছি যে একালের টোলে বিস্তার প্রগাঢ়তা 
তেমন নাই। ম্পষ্টবাদী কবির সমালোচনায় সে কথাটাও 
স্পষ্ট করিয়া বলাই ভাল। একালের পণ্ডিতের! ব্যাকরণে 
কিছা স্তায়শাস্ত্রের অংশ বিশেষে ব্যুৎপত্তি লাভ করেন বটে, 
কিন্তু বিদ্যালাভে বড় প্রয়াসী নহেন। বাঙ্গালাদেশের নৃতনত্বের 
মহিমার কথা বলিয়াছি, দোষের কথাও . একটা বলিব। 
বহুকাল হইতে এদেশে নব্য স্তাম্, নব্য স্মৃতি প্রভৃতির 
আলোচনা হইয়া! আঁমিতেছিল বটে, কিন্তু প্রাচীন ন্তায় স্থৃতির 
আলোচনা আদৌ ছিল না। সংস্কৃত বিস্তা অতি সন্ধীর্ণ 
ভাবেই ছিল। সোসাইটি হইতে যখন প্রাচীন গ্রস্থ সংগ্রহ 
আরস্ত হয়, তখন বেরগ্রস্থের ত কথাই নাই, প্রাচীনকালের 
বিখ্যাত স্মৃতির গ্রশ্থও বঙ্গদেশে পাওয়া যায় নাই। বেদ যে 
কি জিনিস, বাঙ্গালায় পণ্ডিত তাহা কদাপি জানিতেন 
না? কিন্ধু মুখে বেধে ' ঘোহাই দিয়া যে ফোন 


প্রবাসী । 


[পথ ভাগ 


সংস্কত গ্লোক আওড়াইতেন। কবি নির্ভীকতার সহিত 
বপিয়াছেন, যে কল্ধী অবতারের দরবারে তর্বালস্বারের দল, 
খনার বচন আবৃত্তি করিয়! বৈদিক বিস্ভা জাহির করিয়া- 
ছিলেন। বাহার! সংস্কৃত ভিন্ন অন্ত কোন সাহিত্য গড়েন 
না, আশ্চর্যের কথা এই যে তীহারা কোন একথানা কাব্য 
গ্রন্থও আগাগোড়া ভাল করিয়া পড়েন না। জিজ্ঞাসা 
করিলেই বলেন, 'ঘ আমর! অনায়াসে পাঠ লাগাইতে পারি : 
এবং ব্যাখ্যা করিয়া দিতে পারি। ব্যাকরণের জোরে 
অপঠিত গ্রন্থ বুঝিবার ক্ষমতা আছে, তাহ! না হয় স্বীকার 
করিলাম; কিন্তু বিদ্যার অর্থ কি কেবল তাই! পণ্ডিত- 
বর্ণের মধ্যে ধাহারা একালের ভাবের সংস্পর্শে আসেন 
নাই, তাহাদের অনেকেই আমুল মহাভারতখান! যত্ব করিয়া 
পড়েন নাই; ক্ষুত্রতর রামায়ণ খানিও নহে। কবির 
বিদ্রপের ফলে যদি পণ্ডিতের আত্মসম্মান রক্ষার জস্ 
প্রাচীন শান্ত্রাদি পাঠে মনোযোগী হয়েন, তবে হয় ভাগ! 
তাহা না করিয়! যর্দি কেবল বলেন, যে ”কলিকালের মহা'- 
ঘোরে এবার আমর! গেলাম,” তাহা হইলে ফল কেবল 
“ক্রনান করিতে করিতে নিঙ্ঞাণন্ত হওয়া |” 

(৩) ধর্মভওদিগের বিদ্রপের দৃষ্টান্তে কবির হাসির 
গানের মূলে যে সকল বিদ্বেষ-বিহীন উচ্চ ভাব আছে 
সাধারণতঃ তাহাই বলিয়াছি। এখন কবির হাসির গানের 
ও হাস্তরসের প্রকৃতি এবং বিচিত্রতা আলোচন! করিব। 
হাসি, আনন্দের হউক, ত্বণার হউক, বিজ্রপের হউক, উহার 
ছুইটি সাধারণ বিভাগ আছে ) যথা, নৃশংস হাসি এবং স্ৃস্ত 
হাসি। আমাদের চুর্ভাগ্য এই, যে একালের ব্গসাহিত্যে 
নৃশংস হাসির অভাব নাই। নৃশংস নির্মম নীচ প্রন্কৃতির 
লেখকেরা পরশ্রীকাতরতায় যদি কেবল উচ্চপদকে অপদস্থ 
হইতে দেখিক্পা একটু হাসিয়া মনের জাল! ভুড়াইয়! লইভ 
ক্ষতি ছিল না; কিন্তু ভগবান বুদ্ধদেব যাহাকে মহাপাপ 
বলিয়াছেন, এবং পরবর্তী স্থতি গ্রন্থেও বাহ! পাতক বলিয়া 
উক্ত, নরাধমেরা সে পাপ কার্য করিতে ফুষ্টিত নহে। 
কুলকামিনীর কলঙ্ছ রটনা করিয়া, অথবা কলঙ্কের একটা 
মিথ্যা কথ! পেচালে! ভাবার ধ্বনিত করিয়া, যাহার! দসিকতা 
করিবার প্রয়াস. করে, সের়প মহাঁপাপিষ্টেরাও বঙ্গসাহিত্যে 
স্বরসিক লেখক বলিয়া খ্যাতিলাত করিতেছে । এ পিশাচ- 


শষ সংখ্যা |] 
গুলি উপজররৰ এক সনে ভারতী পত্র হে়ালি-নাট্য 
প্রকাশ ধন্ধ“হইয়া গিয়াছিল। কবি দ্বিজেন্্লাল গেটের 
মত উহ্াদিগকে দেখাইয়। দিয়াছেন £--170৬৮ 017৪ 
706৮1] 16915” । কাজেই পিশাচগুলি এখন ভয়ে নসীরাম 
পালের স্ীস্তাকুড়ে আপনার নরকে আপনি মুখ লুকাইয়া 
আছে। কবির স্ুপ্রসম্ন হান্তমুখের প্রকাশে পাঠকদ্িগকে 
এখন আর তাহাদের সুখ-বিরূতি দেখিতে হয় না। এখন 
সপ্ত ছাঁসিতেই দেশ ভরিয়া গিয়াছে। 

€৪) সন্ত রসেরও প্রকার ভেদ আছে। যে হাসি 
স্বাস্থ্যের “নির্যাস, যাহা বর্ষার রসপুষ্ট পত্রাবলীর সতেজ 
স্তামলতার প্রতিফলিত শরদিন্দুর মত ভাস্বর, যাহা! প্রিয়জন 
সম্মিলনের আনন্দে শ্বতঃ-অভিব্যক্ত, পরিহাস কথার রচনায়ও 
কবি সেই চিন্মর হাসির স্াষ্টি করিয়াছেন। যে স্থুলতা- 
বর্জিত রস-_ 


সন্বোস্রেকাদখণ্ড ন্বপ্রকাশানন্দ চিপ্য়ঃ 
বেস্তাত্তর স্পর্শ শুন্ে। ব্রহ্মাম্পদ সহোদরঃ 


তাহা নাটক এবং কাব্য গ্রন্থে ফোটে ভাল। তাই, 
আছুরী-_সরল! সহবাসে, কমলমণির চুম্বন যুদ্ধে, জীবানন্দের 
ভোজন বাঁছল্যে, মেছের-উদন্নিসার সজল হান্তে, এবং 
রাকিক্মার গানে, তাহা বেশি প্রশ্ফুট । কবি দীনবন্ধু মিজ্র, 
'মালয়ে জীরস্ত মানুষের” কথায়, পুরাতন বঙ্গদর্শনের প্রায় 
১৬টি পৃষ্ঠা ভরিয়া, এই জ্যোত্নাময় হাসি, ছড়াইয়! দিয়া- 
ছিলেন। স্বীকার করি, যে ব্যাকরণের হিসাবে সকল হাসিরই 
উৎপত্তি, হস্‌ ধাতু হইতে কিন্ধু এ শ্রেণীর হাঁসিকে “হাঁসস্” 
ডেম্্)' হইতে উৎপন্ন বলিতে ইচ্ছা করে। ব্যাকরণের 
খাতিরে ধাতু বদ্লাইতে ন! পারে; কিন্ত এ হাসি স্বতন্ত্র 
“ধাতের”, তাহা স্বীকার করিতে হুইবে। ৫১) 


০৯ সি ৭ ইহ তাত 





৫১ একালের পাঠকনিগকে ( অবাস্তর হইলেও ) প্রাচীন অলঙথারের 
ছামি-বিস্ঞাগের একটি তালিফ। উপহার দিতেছি,_ 


কৰি ছিজেজ্দ্রলাল। 


এমসি গস ৪৯০ 


৪০১ 
দীপ ৬০০০১৯০০৯৯৯ 


_ বি হিজেন্রলালেয় তানসান, কুফ-যাধিকা, কালরণগ, 
প্রাণাস্ত, বিষ্যুতৎবারের বারবেলা', প্রভৃতি গাঁনগুলি এ শ্রেণীর 
নিরবচ্ছিন্ন জ্যোৎায় রচিত। একটা কিছু-না কথায় হাসি 
সৃষ্টি করা, বড় শক্ত; কেবল অমিল ও বিসঘ্বাদী কথার 
যোজনা করিলেই হয় না। শুধুই যদি এঁড়ে গরু পিজ্র! 
ভেঙ্গে খেজুর গাছে ওঠে, তাহাতে হয় মাতলামি, না৷ হয় 
গ্রাম্য রকমের ভীড়ামির সৃষ্টি হয়। তান্সান-বিক্রমাদিত্য 
সংবাদের বিসম্বাদী কথা৷ যোজনায় কাব্যকৌশল আছে। 
উহার সহজ সময়বিভ্রাট টুকুতে বেশি আশ্চর্য্য কিছু নাই। 
কিন্ত তানসানের শ্রান্ধের কথা বলিয়াই কবি যখন লিখিলেন, 
“অর্থাৎ তাঁর গানের শ্রাদ্ধ, তার ত হয়ে গেছে কৰে; 
আর তানসান মুসলমান, তীর শ্রাদ্ধ কেমন করেই হবে”, 
তখন গানের আগাগোড়া সব কথাগুলি একটা হাঁসির মন্ত্- 
বলে উড়িয়া! গেল ; আর কিছুই রহিল ন। রহিল কেবল, 
_কোরসের “তা-ধিন্‌ তা কি” ট্‌কু। বিষুুৎ বেলার 
বারবেলার . প্রতিছত্রে যে নৃতনত্ব এবং পরিহাসবৈচিত্র 
আছে, তাহ! অতি ছুর্লভ। 

(৫) কবির যে সকল পরিহাস, তীব্রতার জন্ত প্রসিদ্ধ, 
তাহাতেও দ্াহের জালা অপেক্ষা জ্যোত্নার শীতলতাই 
অধিক। স্বীকার করি, যে চণ্ডতীচরখের দল গীতার 
আশীর্ববাদে অনেক ঘুষি ও কান্ুটি ভোগ করিয়াছে এবং 
নন্দলাল বেচারাকে কবি বিলক্ষণ গলাটিপুনির চোটে নাকে 
খৎ দিয়া লওয়াইয়াছেন ) কিন্তু আমি শপথ করিয়া বলিতে 
পারি, যে উহার! গায়ের ধূল! ঝাড়িয়! উঠিয়া, কাদিয়া হাসিয়া 
“আর মেরোনা” বলিয়া কবির সহিত ভাব করিয়া! বাড়ি 
ফিরিয়াছে। একেলে হিন্দুর টিকিটি গোপনে পিছনে 
ঝুলিয়াছিল এবং বিলাত ফেরত পরমানন্দে প1 ফাঁক করিয়া 
সিগারেট টানিতেছিলেন, কবি সেই টিকিটি ধরিয়! টানিয়। 
এবং ফুৎকারে সিগারেটের ছাইটুকু ডে, রে, ও মিটারের 
মুখে ছড়াইয়! দিয়া যখন হাসিয়! বলিতেছেন,-_ 

গুধু লুটিব একটু মজ! শুধু করিব একটু পেয়ার, 

গুধু নাচিব একটু, গাহিব এ 
তখন কি কেহ রাগ করিতে পারে ? রাগ করে না; বরং 
ভণ্ডের। ভণ্ডামি ছাড়ে, বাঁদরের! বীদরামি পরিত্যাগ করে। 
অর্থাৎ কিনা "অমন অবস্থায় পড়লে সবারি মত বলার ।” 


পি 





তা রিতা ও 


৪০২ 


. (৬) ষ, যখন  সুেক্রনাথ « এবং  কআনি্ষোহন ভাতা 
স্থাপন করিয়া দেশের মধ্যে একটা নূতন শক্তি জাগাইতে চাচা 
চেষ্টা করিতেছিলেন, সে সময়ে প্র চেষ্টার উপহাসে “ভারত 
উদ্ধার” রচিত হইয়াছিল। ্রী শ্রেণীর সরস, সতেক্জ ও 
তীব্র ব্য, বঙ্গভাষায় হয় ত সেই প্রথম। আমাদের 
সাহ্ত্য-সমাজে উহার রচয়িতাঁর প্রতিভা এবং ক্ষমতার 
পরিচয় দেওয়া অনাবশ্তক । নির্দাণকৌশল এবং হান্তরসে 
রস্থখানির সাহিত্যিক মূল্য আছে; কিন্তু ত্র উপহাসের 
ফলে যে স্বদেশসেবকের নব উদ্ভমে বাধ৷ পড়িয়াছিল, 
তাহাও স্বীকার করিতে হইবে। দেশব্যাপী উদাসীনতা 
এবং স্বার্থপরতায় যাহারা কোন কাজে অগ্রসর হইত না, 
তাহার! উল্টা তাহাদের বিজ্ঞত! দেখাইয়া প্র ব্যঙ্গ কবিতা! 
আওড়াইত। বিধাতার কৃপায় আজিকালিকার দিনে কেহ 
রাগ গ্রন্থ লিখিলে তাহ! পঠিত হইবে কি না সন্দেহ। এ 
সংসারে এমন জিনিষ নাই যাহার একটা উপহাসের দিক্‌ 
খুঁজিয়া পাওয়া যায় না। তাই বলিয়! যে খুঁজিয়া পাতিয়! 
উপহাস করিতে হইবে; কিম্বা একটা “সরস” কথা জোগাই- 
লেই, সেই সরস কথাটার খাতিরে তাহা প্রকাশ করিতে 
হইবে, তাহা নয়। সাহিত্যেও সংযমের একটা দিক্‌ আছে। 

দ্বিজেন্ত্রলালের হাতে “পেয়েছে দণ্ড, যতেক ভও্, 
চণ্ডী নন্দ ইত্যাদি)” কিন্ত ম্বদেশপ্রেম তাহার কাছে 
উপহাসের বিষয় নহে। ধাহারা আলম্তকে উপহাসের 
হাঁসির আবরণে লুকাইয়৷ সহজে বিজ্ঞ নাম পাইতে চাহেন, 
কবি সে শ্রেণীর লোক নহেন। বরং এই “হোতে পাত্তাম” 
দল তাহার কাছে উপহসিত। কবি স্পষ্ট দেখাইয়া 


দিয়াছেন, যে, আপনাদের অসারত! ঢাকিবার জন্য অকর্মণ্য 


অলসেরা-_ 


* * বোঝাতে চান্‌ হিন্দু ধর্মের অতি কু মর্ম __ 
. ভীরুতাটা আধ্যাত্মিক ও কুড়েমিটা ধর্ম 


€৭) কবির এক শ্রেণীর গানে হাসিতে গিয় কীঘিয়া 
ফেলিতে হয়। ইরান দেশের কাজির ক্ষমতাজ্ঞাপক নির্মম 
অবস্তায়, খুস্রোজের উৎসবরঙ্গের নিরুপায় অভিনয়ে, “আমি 
যদি” ও “ভিজিয়াকরের পাছুকা তাড়নায়, না হাসিয়! নিস্তার 
নাই বলিয়া হাসি; নহিলে মোগলের আদর মোগ্লাই 
কোর্মার মত মিষ্ট নয়। কাদা আমাদের স্তাকাদি বই কি? 


পবাসী। 


[৮ম ভাগ । | 


শি তাশাগা ৯ কব া৭৯৯গ টার নি 


কারণ অশ্রনবলে পদ্যাধাতকারীর চরপরেধুও সিক্ত হয়. না। ূ 
চাচাজির উক্তি মমুত্যত্বহীনের প্রতি বথার্থ প্রযুক্ত £-- 
লাখি খেয়ে ওরে চাষা, বরংরে তোঁর উচিত হান! 
যে তোর কথাও মাঝে মাঝে তবু আমার মনে জাগে । 
এই ম্্ীস্তিক হাসি চোখের জলে মিশি়া যুগপৎ রৌদ্র এবং' 
করুণরসের স্া্টি করিয়া, "আমার দেশ” ফুটাইয়া তুলিয়াছে, 
এবং আশা করি দে গীতি বঙ্গের গৃহে গৃহে স্ধা বৃষ্টি করি-, 
তেছে। কবির কর্ণবিমর্দনকাহিনী প্রভৃতি যদি বহু পূর্বে 
রচিত না থাকিত, তাহা হইলে “আমি যদি” রচনার 
সাময়িক উত্তেজনার প্রভাব কল্পিত হইতে পারিত। শিলয়ের 
“ন্‌ কার্লদ্‌, সমালোচনাত্ম কার্লাইল্‌ বলিয়াছিলেন, “79 


016 ০1218,0661 ০01 [9959 10661) 012৬/7 1০ 275 


পপি ভাসি লি নাশ 


12107 00 ৮০010 1৮৮ 19921 103190690. (০ (8 
হা 9001 1২5৮০170607) 2500 501)11191 1)1705611 
0712176179,5519667) ০9110 ৪. ]9.০০1১17.” খাঁটি বাঙ্গালা 
পাঠকের জন্ত এ ইংরাজিটুকুর অনুবাদের প্রয়োজন নাই। 
৮৮) দেশের অধিকাংশ লোকের মতে সায় দিয়া, বাহবা 
লইবাঁর জন্য, অনেক ক্ষমতাশালী ব্যক্তি হিতকর অনুষ্ঠানের 
বিরুদ্ধে উপহাস অস্ত্র ধরিয়া থাকেন। কিন্তু ছিজেন্দ্রলাল 
লোকশিক্ষক, তিনি অসার যশের জন্য লালাক্লিত নহেন। 
দেশের সব ভাল, একথা! শক্রতে বলে, এবং পাগলে বলে, 
ত্বদেশপ্রেমিক বলে না। শক্রর ইচ্ছা রোগী ওধধ না 
খাইয়া মরুক ; অথবা! কুতৃষণে ভূষিত হইয়া সমাজে দ্রশ- : 
জনের কাছে গিয়া! উপহাসাম্পদ হউক। স্বদেশপ্রেমিক 
সাগর ছেঁচিয়া মানিক' আনিয়া প্রেমের পাত্রকে ভূষিত ( 
করিতে চায়, তাহার ছুঃখছুর্গতি নাশ করিতে চার়। 
অলস স্বদেশব্রোহীরা সহজলভ্য বাহাবা লইয়া ক্ষুতর 
্বার্থসিদ্ধির জন্ত যখন অগ্রসর হয়, এবং উপহাসেয় নাষে 
মুখ খিঁচায়, তখন কবির__“তা, সে হবে কেন 1” গুনিয়াই 
পলায়ন করে। ্ 
রমণীর উপস্থিতিতে যে সামাজিক কারি পাঁয়, 
তাহা সম্ভবতঃ শীলের (১) অভাবে আমাদের মুখসর্ধা্য 
র্চরধ্য ওয়ালারা হৃদয়ঙ্গম করিতে পায়েন ন1।' (খানে 
মনে থাকে যে পাঠক কেবল পুরুষ, সেখানে ভাবায় সংবম. 
থাকে না। এই অন্তই রাজ! কষচের 'সতীর তাঁর 


লিগ সংখ্যা । দিক শারদোতসব। | 8০৩ 
লাস পাপপিস্ী লাস স্পা তি পাসিপিগশিসিনপা সরস পা সিনা পিসি নী ০৯০ 4০৫ 
করের রসিকতা ললীলতার সীমা অতিক্রদ করিরাছিল। বৈদিক শারদোহসব। 
াুনারের ন্যারোয়ারি সভানগ পাঁচালি, এবং গৃহস্থের ঘরে পা কি 
গীত পাঁচালির চেহারা! দেখিলেই চিনিতে পারা যায়। শরদ্‌ বর্ধা দুচিতং নঃ অস্ত । 

ল্লীলভার কথ! উপহাস করিয়! উড়াইবার চেষ্টা করিলেই নি 


স্থরসিক বলিয়া! আপনাকে প্রচার করা যায় না। প্রাচীন 
কালের অবল্গারে ব্রীড়া ভূগুপ্াি ব্যঞ্ক কথার উপর এত 
কড়াকড়ি ছিল, যে একালে আমরা তাহী দেখিয়া স্তম্ভিত 
হইয়া বাই। যে সকল নগণ্য লেখক, অবনতির দিনের 
জঘন্য সাহিত্যের দোহাই দিয়া হাসাইবার ক্ষমতার অভাৰে 
বীভৎদতার অবতারণা করে, তাহাদের কথা লইয়া সময় 
নষ্ট করিব না। কবির হাসির গানের ত্ত্রীর উমেদার, ) 
“নয়নে নয়নে রাখি”, "াষার প্রেম” প্রসৃতিতে গ্রামাতা, 
অবাচকত্ব, প্রভৃতি দোষ আদৌ নাই,__ অথচ গুলি 
প্রেমবিক্কৃতির কথা লইয়া পরিহাস । অন্ঠান্ঠ হাঁসির গানের 
কথা দুরে থাকুক, এ সকল গানও যে কোন ভদ্রসমাজে 
মহিলাদের সমক্ষে গ্রাহিয়৷ হাসিতে পারা যায়! হাসির 
সাহিত্যের সার্বজন প্রসার, ছ্বিজেন্ত্রলালের হাতেই হইয়াছে। 

কুচরিত্র বেহায়ারাই প্রায়শঃ স্ত্রীজাঁতির শীলতার প্রহরী 
হইয়া ছড়ায়, এবং নদেরটাদের মত, স্ত্রীলোকের মুখে 
একটু হাসি পর্যন্ত সহা করিতে পারে না । ইহারাই যে 
স্্ীজাতির উন্নতির বিরোধী, সকল সংকাধ্যের বিরোধী, 
তাহা নসীরাম পাল প্রভৃতির বক্তৃতায় এবং কন্বী অবতারের 
গোড়াঘের চিত্রে বেশ পরিস্ফুট হইয়াছে। 

৯ আনন্দ সম্ভোগ আছে, অপবিভ্রতা নাই) স্থুশিক্ষা* 
আছে--অথচ নীরস কথা নাই; উচ্চ হাম্ত .আছে-_কিস্ত 
গ্রাম্য নাই; এমন রচনা বঙ্গসাহিত্যের গৌরবের 
সামগ্রী।. হাসির পবিত্রতা এবং বিচিত্রতায়, মানবচরিত্র 
বিশ্লেষণের দক্ষতার, এবং রচনার চতুরতা ও সৌনধ্যে, 
ছিজেন্্লালের হাসির কবিত! ও গান, সাহিত্যে চিরস্থারী 
হুইবে। সামগ্িক কথার্‌ র্গরসের মত, ইহ! ছুদিনে নীরস 
হইবার সামুগ্রী নহে) সাহিত্যে এই হান্ের রস অক্ষয়, 
এবং ইহার উপভোগ অফুরত্ত। ভ্্রীবিজয়চন্্র মজুমদার । 


০) 34০75 ০ঘাঘাগুকে আষর! নৈতিক সাধন! প্রভৃতি নাম 
দ্র খাি। পনি পিটকে নির্দিষ্ট “দল” যখন ঠিক 010:91 ০৪1৮002, 
নাহি যবহত হউক? ইহাতে ভাব প্রকাশ অতি 
ঈইিৎকায হয়). ূ 2 | 


তৈ-স-৫-৭-২-৯ 
কিছু দিন হইতে আমাদের আশ্রমে খতুৎসব প্রবন্তিত 
হইয়াছে ). এবং তছুপলক্ষে আশ্রমবাসী বালকবৃন্দ প্রতি 
খতুতে কালোচিত অনুষ্ঠানের দ্বারা কিছুক্ষণ বিমল আনন্দ 
উপভোগ করিবার ব্যবস্থা করিয়াছে। এই প্রসঙ্গে, 
পুরাকালে ভারতে কোনরূপ খতৃত্সব প্রচলিত ছিল কি 
না, এবং থাকিলেই বা তাহা কিরূপ ছিল-_ইহা জানিবার 


জন্য কাহারো কাহারো হৃদয়ে কৌতৃছল উৎপন্ন হয়। 


তাহাদের সেই কৌতুহলকে কথঞ্চি চরিতার্থ করিবার 
জন্তই এই প্রবন্ধের অবতারণা । জানি না ইহার হ্বারা 
কতদূর অভীষ্টসিদ্ধি হইবে। 

সম্প্রতি শারদোৎসবের সময় উপস্থিত হটয়াছে, এজন 
বর্তমান প্রবন্ধে তৎসন্বন্ধেই বিশেষ ভাবে আলোচনা করা 
যাইবে। অন্ঠান্ত খতুর উৎসব সেই সেই ৮৪ আলোচন! 
করিবার ইচ্ছা থাকিল। 

পৌরাণিক সময়ে আমাদের দেশে যে শারদোৎসব 
প্রবর্তিত হয়, তাহা আজও চলিয়া আসিতেছে ; এবং 
বজদেশে তাহার যেরূপ প্রভাব আজও দেখা যায়, তাহাতে 
ইহা আরও শত শত বংসর পর্য্স্ত প্রচলিত থাকিবে 
বলিয়৷ আমরা অনায়াসেই মনে করাতে পারি। আমি 
ইহা হুর্গোৎসবের সব্ঘদ্ধে বলিতেছি। শাঁরোদৎসব বলিলেই 
আমরা ছুর্গোৎসব ভিন্ন আর কিছুই মনে করি না) 
ছুর্গোৎ্সবের প্রভাবে অন্ঠান্য পৌরাণিক শারদ উৎসব 
হীনপ্রভ হইয়া গিয়াছে । 

ছুর্গোৎসবকে ছাড়িয়া দিলেও অন্যান্ত আলোচনাযোগ্য 
পৌরাণিক শারদ উৎসব আছে, কিন্তু তৎসমুদয়ের 
আলোচন! হইতে নিবৃত্ত হুইয়া সম্প্রতি আমরা বৈদিক 
কালেরই শারদ চিত্র উদঘাটন করিতে চেষ্টা করিব। 

এস্থানে খাতু সম্বদ্ধে ছুই একট! কথা বলিয়া লইতে 
হইবে। আমরা আজকাল যে হিসাবে খাডু গণনা করিয়া 
থাকি, বৈদিককালে সেরূপ ছিল না। আমর! বৈশাখ ও 


৪০৪ 


বৈদ্ধিক খবিরা জ্যৈষ্ঠ ও আধাড় মাসকে শ্রী্মধতু বলিয়া 
গণ্য করিতেন। অন্তান্ত খতু সন্বন্ধেও এইরূপ। কৃষ্ণ- 
যজ্ুর্বেদে উত্ত হইয়াছে £__ 

“মধুশ্চ মাধবশ্চ বাসস্তিকাবৃতূ, 


শুক্রশ্চ শুচিশ্চ গ্রীন্মাবৃতু, 
নভশ্চ নভম্যপ্চ বাষিকা বৃতু, 


ইষ্োর্জুশ্চ শারদাবৃত, 
সহশ্চ সহম্তশ্চ হৈমস্তিকা বৃ, 
তপশ্চ তপস্তশ্চ শৈশিরাূ ।” 


তৈ-স-৪-৪-১১০, 

মধু ও মাধব ( অর্থাৎ চৈত্র ও বৈশাখ ) বসম্ত খু, জ্যো্ 
ও আধাঢ় গ্রীক্ম খতু, শ্রাবণ ও ভাত্র বর্ষা খতু, আশ্বিন ও 
কার্তিক শরৎ খত, অগ্রহারণ ও পৌষ হেমন্ত ৪ এবং 
মাঘ ও ফাল্গুন শিশির খড়। 

অতএব বৈদ্দিককাঁলের শারদ উৎসবের কথা বলিতে 
হইলে আমাদিগকে সেই সময়ের আশ্বিন ও কার্তিকেরই 
উৎসব সমূহের উল্লেখ করিতে হইবে। : 

প্রত্যেক খতুরই এমন একটি বিশেষ বৈচিত্র ও অলৌ- 
কিক প্রভাব আছে, যাহাতে মানব জদয় আক্ষ্ট না হইয়া 
থাকিতে পারে না। মানবসমাজ তাহার সেই সৌনদর্যয- 
জহুরীতে নিমগ্ন হইয়া ও মাধুর্যধারায় প্রবাহিত হয়া বিবিধ 
বিধানে আনন্দ অনুভবের জন্য প্রস্তুত হয়। আনন্দ না 
হইলে উৎসব হয় না; প্রতি খতুতেই প্রকৃতির স্থবিশাল 
চিত্রফলকে এমন স্বন্দর এমন মধুর-এমন হৃদয়স্পর্শী 
চিত্রসমুদয় উদ্ভাসিত হইয়া উঠে, এবং তাহার প্রভাবে 
ভূবনের প্রত্যেক পরমাণু হইতে এমনই এক অভূতপূর্ব 
আনন্দধারা প্রশ্রুত হইতে আরম্ভ করে যে, নয়ন-হৃদয়- 
শালী মানবসমাজ সঙ্গে সঙ্গেই সেই আনন্দ অনুভব 
করিবার অন্ত উৎসবের অনুষ্ঠান না করিয়া! নিবৃত্ত হইতে 
পারে না। * 

আমর! দেখিত্ে+পাই শিকল যখন নিজ পরিবারে 
পরিবৃত হইয়া প্রক্কৃতির বিমল সিংহাসনে আরোহণ করিয়া- 
ছেন, তখন তাহার সেই রূপচ্ছটায় আকৃষ্ট হইয়া আনন্দো- 
ঘ্বেলহৃদয়ে বৈদিক খধিগণ গাহিয়া উঠিক়্াছিলেন £__ 


“অন্গিহঃখোখিতন্তৈব বিপ্রসন্নে কমীনিকে। 
আতকে চাদ্গণং নাস্তি খডূনাং তক্গিষোধত । 


| প্রধানী | 
শা নামকে শ্্রীক্দ খু খলিয়া বাধ্হাদ করি, কিন্ত | 


জি হি 


পদ পা কত 


2 ৃঁ 
অননমঙ্গীত মৃজ্মীত অহুং বে। জীবন প্রদঃ |" 


এত বাচঃ প্রযুজান্তে শরদ্‌ বত্রোপদৃশ্াতে |” 
তৈ, আ, ১-৪-১২। 


নয়নরোগ হইতে মুক্তিলাভকারী লোকের ন্তায় আজ 
শরৎ-খাতুর নয়নতারকাদ্বয় বিশেষরূপে প্রসঙ্ন 'হুইয়া উঠি- 
য়াছে, তিনি যেন নয়ন যুগলে অঞ্জন প্রদ্ধান করিয়াছেন, 
তাহাতে আর কে(নরূপ মলিনতা নাই। (হে শ্রোতৃগণ, ) 
তোমরা অবগর্ত হও, সমস্ত খতু-( অর্থাৎ হুরধ্যরশ্মি ) 
সমূহের শক্তিতে সম্পন্ন হইয়াছে । তোমর! দেখ, শরৎ 
খতুর বসনসমূহ নবীন ও কনকসদৃশ ! (এ দেখ, শরৎ 
বলিতেছেন-_) “তোমর! অন্ন ভোজন কর, ( গৃহ ) মার্জনা 
কর, আমি তোমাদের জীবনদাতা, আমি আসিয়াছি !” 
শরৎকে যেখানে দেখিতে পাওয়া যায়, সেখানে এইরূপ 
বাক্যাই প্রচুর হইয়! থাকে । 

বৈদ্ধিক সাহিত্য আলোচন! করিলে স্পষ্টই বোধ হয় 
যে, বৈদিক খধিগণের নিকট অন্যান্ত খতু অপৈক্ষা শরৎ 
খতুই সমধিক প্রিয় বলিয়া প্রতিভাত হইয়াছিল। এই 
জন্যই দেবতাদির নিকটে কোন অভীষ্ট সম্ভোগ দীর্থকালের 
জন্য প্রার্থনা করিতে হইলে, তীহার! সাধারণত শরতের 
উল্লেখ করিয়াই প্রার্থনা করিতেন , যেমন “জীবেম শরদঃ 
শতম্”__আমরা যেন শত শরতকাল পর্য্স্ত বাঁচিয়া থাকি ! 
শত বৎসর না হঈলে শত শরৎ হয় না, এই জন্ত এতাঢৃশ 
স্থলে কালক্রমে শরৎ শব্ধ বৎসরবাচী হইয়া পড়িয়াছে; 


“কিন্ত প্রথমাবন্থায় শরৎ শব স্পষ্টত খতুকেই বুঝাইত। 


রমণীয়তম বলিয়া! ক্র শব সংস্কৃত সাহিত্যে যেমন 
বৎসর অর্থে ব্যবহৃত হয়, ইংরাজী সাহিত্যে 541010951 : 


" প্রতৃতি শবও সেইরূপ স্থলবিশেষে গৌণভাবে বৎসরকে 


বুঝাইয়া থাকে । 
শরতের সৌন্দর্ধ্য সম্বন্ধে আর অধিক কিছু আলোচনা 
না করিয়া এখন দেখা যাঁউক যে, প্রাচীন সময়ে সেই 
খতৃতে কিরূপ উৎসব প্রচলিত ছিল। 
আশ্বযুজী কর্্ম। 
শারদ লক্গীর সমাগমে আর্াগণ প্রথমে বে” উৎলবের 
অনুষ্ঠান করিতেন, তাহার নাম "আশ্বযুজী কর্ম্-_অর্থাৎ 
যে কার্ধ্যকে আঙ্িন মাসের পূর্ণিমার দিন অনুষ্ঠান করিতে 


মি পলাশ পাস পালাল লা 


হয়।১ আশ্বযুজী কর্মের জন্য ভাহারা পুরাতন গৃহকে 
পুনরধ্মার আচ্ছাদন করিয়া, লেপন করিয়া, সমান করিয়া! 
নূতন করিতেন ও অবস্কৃত করিতেন। সেই দিন গৃহস্থিত 
সকলেরই বিশেষভাবে নান করিবার নিয়ম ছিল। এবং 
সকলেই সুরুবসন পরিধান করিতেন। পরিবারবর্গ 
্ানাস্তে গুরুবসন পরিধান করিয়া সমবেত হইলে গৃহপতি 
একটি হোম করিতেন। হোমশেষে গ্ৃহপতি “পৃষাতক' 
অর্থাৎ একত্র মিশ্রিত ত্বৃত ও ছুথের দ্বারা আর একটি হোম 
করিতেন । হোম সময়ে তিনি বলিতেন £__“ষাহা আমার 
উন রহিয়াছে, তাহা যেন পূর্ণ হয়, এবং যাহা! পূর্ণ আছে, 
তাহ! যেন বিশীর্ণ হইয়া না যায় ।২ 
পৃষাতকা! | 

পুর্বে পৃাতক ( একত্র মিশ্রিত ত্বত-ছুপ্ধ ) দ্বারা যে 
হোমের কথা বলা গিক্লাছে, তাহা আঙ্ষিনের পূর্ণিমায় 
অনুষ্ঠিত হইলেও কোন কোন ুত্রকার ইহাকে আশ্বযুজী 
কর্মের অন্তর্গত না করিয়া! পৃষাতক! নামে পৃথক্‌ কর্ম 
বলিয়াই নির্দিষ্ট করিয়াছেন, এবং তাহার প্রণালীও পূর্বোক্ত 
হইতে বিভিন্ন ।৩ পারস্কর গৃহ্স্ত্রে যাহ! লিখিত হইয়াছে 
তদনুসারে জানা যায়, গৃহপতি আশ্বিন পৌর্ণমাসীতে ছুগ্ধ 
দ্বারা চর প্রস্তুত করিয়! ও তাহাতে দধি মধু ঘ্বত মিশ্রিত 
করিয়া তাহ! দ্বারা, ইন্দ্র, ইন্দ্রাণী, অশ্বিত্বয়, আঙ্ছিন পৌর্ণমাসী 
ও শরৎ এই সকলের হোম করিতেন; এবং তাহার পর 
পূর্বের স্তায় পৃষাতক দ্বারা পূর্বোক্ত মন্ত্র উচ্চারণ করিয়া 
আহুতি প্রদ্ধান করিতেন। অনস্তর গৃহপতির অমাত্যগণ 
অর্থাৎ ভ্রাতা, পুত্র প্রভৃতি পরিবারবর্গ দধি মধু ত্বত মিশ্রিত 
হুতশেষ সেই পায়স চরুকে কতকগুলি মন্ত্র পাঠ করিতে 
করিতে অবপোঁকন করিতেন ।৪ তাহার পর ব্রাহ্মণ ভোজন 
করাইয়া সেই কার্ধ্য সম্পন্ন করা হুইত। সেদিন রাত্রিতে 
বাছুরগুলিকে পৃথক্‌ না! বাধিয়! গাভীগণের সহিতই রাখিবার 
নিরম ছিল। 

আস্িন মাসের পূর্ণিমা “কোমুদী পুর্ণিষা' বা কোজাগরী 
পুনিমা নামে আমাদের দেশে স্থ প্রসিদ্ধ । রত কাল 


- ১ গনাঙ্ছলায়ন গৃহনৃজ-২-২-১। 
২. %. ২-২-২--৩) মি 
ডু পার গৃহলুজ ২-১৬। | 
* ৪. খথেদ ৪-২১-১। 


বৈদিক শারদোতসব 


8০৫." 


সিলসিলা 


কোজাগরী*পরণ্দার রারিতে আমরা! লক্গীপূজা করিয়া 
অক্ষক্রীড়া করিতে করিতে জাগরণ করি, কিন্তু পুরাকালে 
ইহার স্থানে অন্য উৎসব প্রচলিত ছিল। 


সীতাযজ্ঞ। 


শরৎকালে অনুষ্ঠের অপর কার্যের নাম “সীতাজ্ঞ'। 
সীত! শবের অর্থ লাঙ্গল-পদ্ধতি। লাঙ্গল-পদ্ধতিতে অনুষ্ঠের 
যজ্ঞের নাম “সীতাযজ্ঞ'। পুরাকালে ব্রীহি ও যব এই ছুই 
শন্তই অতি প্রধানভাবে পরিগণিত হইত। ব্রীহি শরৎ- 
কালে১ ও যব বসম্তকালে নিম্ন হয় বলিয়া সীতাধজ্ঞ 
বৎসরে ছুইবার অনুষ্ঠান করিবার নিয়ম ছিল। ইহার 
অনুকরণে ক্রমশঃ আরও কতকগুলি কৃষিঘটিত উৎসবান্ুষ্ঠান 
সমাজমধ্যে প্রচলিত হুইয়া পড়ে, বণ! “হলাভিযোগ+ অর্থাৎ 
প্রথম কৃষি আরম্ত করিবার সময় যে যজ্ঞ কর! হয়; “প্রবপন 
যজ্ঞ'_অর্থাৎ ক্ষেত্রে সমস্ত বীজ বপন করা হইয়া গেলে যে 
যজ্ঞ কর! হয়; পপ্রণবন যজ্ঞ _অর্থাৎ শস্য ছেধনের সময় 
অনুষ্ঠেয় যজ্ঞ ) “খন যজ্ঞ'_-অর্থাৎ শম্ত কর্তন করার পর যে 
স্থানে শ্ত রাখা হয় (খামার ), সে স্থানে অনুষ্ঠেয় যজ্ঞ, ও 
পপর্যায়ণ যজ্ত'__অর্থাৎ খামার হইতে সর্ধতোভাবে শন্ত 
লইয়া যাইবার পর অনুষ্ঠেয় যজ্ঞ ।২ 

সীতাযজ্ঞ ক্ষেত্রের পূর্ব বা উত্তর দিকে চাষ কর! পবিক্ 
স্থানে অনুষ্ঠিত হইত। ক্ষেত্রের মধ্যেই এই যজ্ঞ করিতে হইত 
বলিয়৷ যজ্ঞকারিগণ লক্ষ্য রাঁথিতেন যে, যাহাতে শস্তের কোন 
অনিষ্ট না হয়। কখন কখন বা গ্রামের বহির্ভতীগে লাঙ্গলচষা 
জমির উপরেই সেই যজ্ঞ সম্পান্ধন করা যাইত। যে স্থানেই 
সেই ষজ্ঞ করা হউক না৷ কেন, তাহাকেই লেপন ও জল 
দ্বারা অভ্যুক্ষণ করিয়া লইতে হইত। এইরূপে বজ্তস্থান 
প্রস্তুত হইলে তছৃপরি ব্রীহিমিশ্রিত (বসস্তকালে যবমিশ্রিত ) 
কুশখণ্ডসমূহ বিছাইয়া দিয়া অগ্নি স্থাপন পূর্বক সীতা 


: প্রভৃতির উদ্দেশে হোম করা হইত। সীতার *উদ্দেশে যে 


ষে মন্ত্রে আহুতি ০০০০০০০০ 
এইরূপ 





১ আজকাল হেমস্ত খতুতেই প্রচুর পরিমাণে ধান হইয়! থাকে 


দেখা! যায়, কিন্তু পূর্বে তাহ! শরৎকালেই যে প্রচুর হইত তাহ! বক্ষামান 
'আগ্রয়ণ' বিধির দ্বারাই হুম্পষ্ট প্রমাণিত হইতেছে । 


২ গোভিল গৃহান্ুত্র ৪-৪-২৭-৩*। 


; ৪০৬ 


দূত 
হইয়া থাকে, আমি সেই ইন্দত্রপত্রী সীতাকে আহ্বান করি- 
তেছি;) তিনি আমার প্রত্যেক কার্যেই অন্ন গ্রভৃতির 
বর্ধনকাক্সিণী হউন। তিনি জনগণের গো ও অশ্ব সম্পাদন 


করিয়া থাকেন; সত্যমধুরভাষিনী সীতা অন্লসভাবে . 


জীবগণকে পোষণ করেন । তিনি ধান্যরাশিশালিনী, উর্বর 
ও স্থিরা; আমি তাঁহাকে এই কার্য্যে আহ্বান করিতেছি, 
তিনি আমার দুঃখ বিনাশ করুন |” 

হোম সমাপ্ত ইস কারী বদির 
চতুর্দিকে অবস্থিত সীতারক্ষকগণকে নমস্কার করিয়া! বলিপ্রদদান 
করিতেন, এবং এইরূপে সীতাষজ্ঞের পরিসমাপ্তি হইত।১ 

এ পর্য্ত্ত যে কয়টি শারদ অনুষ্ঠানের উল্লেখ করা হুইল, 
তৎসমুদয়ই সুত্রকালে প্রবন্তিত হুইয়াছে বলিয়া বোধ হয়। 
হুত্রের মধ্যেও কেবল গৃহাস্থত্র সমূহেই উহাদের বিধান 
দেখিতে পাওয়া যায়, শ্রোতুত্রে ইহাদের উল্লেখ নাই, 
এবং থাকিবার কথাও নহে। কেন না শ্রোতস্থত্রসকল 
হবিধজ্ত ও সোমধজ্ঞ সমূহেরই বিধিব্যবস্থার জন্য প্রবৃত্ত 
মন্ত্র বা ব্রা্ণ ভাগে প্র সকল যজ্ঞের কোন সুচনা দেখা 
যায় না। সীতাধজ্ঞ প্রভৃতিতে এরূপ কতকগুলি মন্ত্র 
ব্যবহৃত হইয়াছে, যাহা সংহিতার মধ্যে দেখিতে পাওয়! 
যায়না। বোধ হয় সেই সেই কর্মের উৎপত্তির সহিত এ 
সফল অভিনব মন্ত্রও রচিত হইয়া থাকিবে। 


আগ্রয়ণ। 


বেদের সংহিতা সময়ের শারদ অনুষ্ঠানের মধ্যে একটি 
মাত্র আমর! জানিতে পারি। ইহার নাম আগ্রয়ণ/। 
স্থপ্রসিত্ধ বৈদিক সপ্তবিধ হরির্জ্ঞের মধ্যে আগ্রয়ণ”, 
অন্ততম। সংহিতা, ব্রাহ্মণ, শ্রোতনুত্র, গৃহস্থত্র, ধর্ন্থত্র 
প্রভৃতি সর্বত্রই ইহার বিবরণ পাওয়া যায়। 

আজকাল অগ্রহায়ণ মাসে আমরা যেমন 'নবার” নামক 
উৎসব করিয়া নব" অন্ন গ্রহণ করিয়া থাকি, পুরাকালে 
'আগ্রক্পপও” তাহাই ছিল। 'আগ্রায়ণ” বিধি অনুষ্ঠান করিয়া 
আধ্যগণ নব শম্ত ভোজন করিতেন। আশ্বলায়ন শ্রোত- 
স্ত্রের গার্গ্যলারাত্বণীয় বৃত্ধিতে “আগ্রয়ণ' শবের এইরূপ 


১ পারক্ষর গৃহাগুজে ২-১৭। 


চি 


শালী) 


[লি ভাগ। 


রেল এ 


বুৎপন্ধ প্রদর্শিত হইয়াছে £. _ "গ্রে অননং ভক্ষণ বেন 
করা তদাগ্রনণম্‌। প্রথম দ্বিতীরয়ো হবিীর্ঘবযতার: 
(২-৯-১)।* যে কর্মের দ্বারা গ্াথমে ভক্ষণ করা যার, 
তাহার নাম-'আগ্ররণ'। পারস্কর গৃহ সুত্রকার এই আগ্র- 
রণকে ম্পষ্টত “নবপ্রাশন” শবেই উল্লেখ করিয়াছেন 
পো-গৃ-৩১-১)। ১ 

ভারতে এখ্ঠাও একটি নিয়ম কোন কোন স্থানে 
প্রচলিত দেখ! যায় যে, কোন উপাদেয় শন্তাদি উৎপন্র 
হ'লে প্রথমে তাহা হবার! শ্রাদ্ধাদি না করিয়া! নিষ্ঠাবান্‌ হিন্দু 
তাহা ব্যবহার করেন না। অগ্রহায়ণ মাসের ননান-শ্রান্ধ 
ইহার একটি দৃষ্টান্ত। আম একটি উপাদেয় ফল। আম 
পাকিয়৷ উঠিলে এখনও পিভূলোককে উৎসর্গ না করিয়া 
নিষ্ঠাবান্‌ হিন্দুর! গ্রহণ করেন না। ইহা আলোচনা করিলে 
বুঝিতে পারা যায় যে, যে কোন উপাদেয় অভিনব শন্ত 
উৎপন্ন হইলেই, দেবলোককে প্রথমে উৎসর্গ করা হিন্দু 
গণের স্বভাব। 

'আগ্রয়ণ” সম্বন্ধেও তাহাই ; নবশন্ত উৎপন্ন নন 
দেবলোককে তাহ প্রদান না করিয়া! ভোঞ্জন করিতে পারা 
যায় না, তাই তাহার! তৎকালের উপাদেয় যব, ত্রীহি ও 
শ্তামাক দ্বারা বৎসরে তিনবার আগ্রয়ণ অনুষ্ঠান করিতেন। 

এখানে আর একটি কথা আছে। বৎসরের মধ্যে কেবল 
যব, ত্রীহি ও শ্টামাক এই তিনটি শত্তই হইত না আরও 
বহুবিধ শস্ত জন্মিত ? সংহিতাগণের মধ্যেই অনেক শন্তের 
নাম দেখা যায়। তবে কিজ্ন্ আধ্যগণ কেৰল এ তিনটি 
শন্তের দ্বারা আগ্রয়ণ করিতেন? এ সম্বন্ধে তাঁহার! উত্তর 
করেন ₹_- 

' নব শঙ্কের যজ্জে শ্তামাক, ত্রীহি ও যবই অধিকৃত হইয়া! 
থাকে, হোম না করিয়া এই সকল ভোজন কর! বিধেয় 
নহে; আর সমস্ত শন্তের কোন নিয়ম নাই। আগ্রয়ণ 
না করিলেও তিল-চণক-নীবারাদি ভোজন করিতে পাক! 


যায়। কেন না রা ভিটাতছি গু আছে 
বলিয়! উক্ত হয় নাই। ২ 


লাগা পা ২০৪০৭৭৯০৯া 


১ গারদ্কর গৃহা ছুত্রের অহাতম ভাব্যফার কর্কীচার্্য বলেদ থে, 


আগয়ণ হইতে”“নবপ্রাশন” ভির, এই জন্যই ইর্হার অমাবত ] পরণিয! 
বলিয়! কোন কালের. নিয়ম নাই, সাধারপত্; শযৎ ও বসন্ত কালে 
করিলেই চলে । 

২ পারক্ষর গৃহানত ৬, ১, ১। 


88 


হা কে হউক ন মা, সমস্ত ৷ শতের মধ্যে শামাক, 
'ক্রীহি, ও বব এই তিনটির দ্বারাই আধ্যগণ “আগ্ররণ' 
অনুষ্ঠান. করিতেন । . তাহার মধ্যে বর্ষাকালে স্টামাক ত্বারা, 
শরংকালে ব্রীছির হ্বারা, এবং বসম্তকালে যবের দ্বারা 
আগ্ররণ হইত। 

এই আগ্রক়ণ যাগের উৎপত্তি সম্বন্ধে স্ংহিতা ও ব্রাহ্মণ 
্রস্থে নানাবিধ আধ্যায্লিকা দেখিতে পাওয়া যায়। তৈত্তিরীয় 
সংহিভায় এ সম্বন্ধে যাহা উক্ত হইয়াছে, তাহার সংক্ষিপ্ত 
মর্ম এই £__পুরাকালে ধাহার| নবোৎপন্ন ত্রীহি প্রভৃতি 
ওষধি দ্বারা দেবগণের যাগ না করিয়াই এ সমস্ত বস্ত 
ভোজন করিয়৷ জীবনযাত্রা! নির্ববাহে প্রবৃত্ত হুইয়াছিলেন, 
তাহারা সকলেই পরাভব প্রাপ্ত হন। তাহার পর হইতে 
দেবগণের প্রীতির ও জমানের অপরাজয়ের জন্য এই 
আগ্রয়ণ মামক ইন্টির উৎপত্তি হইল। 

শতপথ ব্রাহ্মণে (১-৩-৫) ইহার উৎপত্তি ছুই প্রকার 
বর্ণিত হইয়াছে £-_ 

প্রথমতঃ, কুষীতকপুত্র কছোন বলেন যে, ত্রীহি যব 
গ্রভৃতি ওষধিরূপ রস এই ছ্যলোক ও পৃথিবীর দ্বারাই 
সম্পাদিত হুইয়া থাকে । অতএব এই রসের দ্বায়া আমর! 
দেবগণের হোম করিয়া তাহার পর ইহাকে ভোজন 
করিব_-এইরূপ চিন্তা কর! হেতুই লোকে আগ্রয়ণ-ইষ্টির 
দ্বায়! যাগ করে। 

. দ্বিতীয়তঃ, কোন সময়ে প্রজাপতিপুত্র দেব ও অন্ুরগণ 
পরম্পর স্পর্থা করিয়া উঠেন। তখন অস্থরসমূহ মানব 
1 ও পণ্ুগণের উপভোগ্য ওষধিসমূহে বিষ লেপন করিয়া 
. দেবগণকে অভিভব করিবার জন্ত ইচ্ছা করলেন। মহুদ্য 
ও পণ্ড সমূহ তাহা জানিতে পারিয়া ওষধি ভক্ষণ হইতে 
বিয়ত হস্টল, ও অনশন হেতু ক্রমশই অভিভূত হইতে 
লাঙ্গিল। . 

দেবগগণ জাঁনিতে পাইলেন ধে, প্রজাসমূহ অনশন 
হেতু পরাভৃত্ত হইয়া পড়িতেছে। তীহারা ভাবিতে 
লাগিলেন - যে, উপায়ে এই অন্থরক্কৃত উপদ্রবকে 
নিরন্ত দরে পাঁযা যায়; পরিশেষে স্থির হইল, যজ্ঞের 
স্বারাই তাহা সম্পাদন করিতে হইবে । 

“ কিন্তু সেই বক্ কাহার হইবে ইহা! লইয়া দেবগণের 


বৈদিক শারদোৎসব, ।, 


, 18০৭ 


মধ্যে এক গ্রোলমাল উৎপর হই লফলেই - বলিতে 
লাগিলেন_-"আমার হইবে! আমার হইবে!” কিস্ত 
কিছুই নিষ্পত্তি হইল না। অবশেষে ডি একটি লক্ষ্য 
স্থির করিয়! দৌড়াইবার ব্যবস্থা কিলেন, এবং ঠিক হইল 
যে, আমাদের মধ্যে যে ব্যক্তি ইহাতে জয় লাভ করিবেন, 
যজ্ঞ তীহারই হইবে। 

বাজতে ইন্দ্র ও অগ্রির জয় লাভ হুইল, যজ্ঞের অধিকারী 
তাহারাই হইলেন। এমন সময়ে বিশ্বদ্দেবগণ তাহাদের 
অনুগমন করিয়া সেই যজ্ঞের একাংশ লাভ করেন, এবং 
অন্তান্ত দেবতারও কিছু কিছু ব্যবস্থা হয়। 

অনস্তর দেবগণ সেই যজ্ঞের দ্বারা এ সমস্ত ওষধির দোষ 
নিরস্ত করিয়া! দিলে মানব ও পণ্ড সমূহ পুনর্ধার ভোঙ্ধন 
করিতে লাগিল। 
_. যে ব্যক্তি এই (আগ্ররণ ) যজ্ঞের অনুষ্ঠান করে কোন 
লোকই তাহার ওষধি সমূহকে বিষের দ্বারা লিগ করিতে 
পারে না। তাহার মনুষ্যভোজ্য ও পণশুভোজ্য উভয়বিধ 
ওষধিই নীরোগ নিষ্পাপ হইয়া থাকে, প্রজাগণ তাহা উপভোগ 


করিতে পারে । 


শতপথ ব্রাহ্মণের এই শেষোক্ত বিবরণটি আলোচন! 
করিলে বুঝা যাঁয় পুরাকালে আগ্রয়ণ-ইষ্টির অনুষ্ঠানকারীরা 
মনে করিতেন ফে' তাহার দ্বারা উপভোজ্য শস্ত সমূহের দোষ 
সকল নিবারিত হুইয়! যায়, এবং তাহ! হইলে তাহাদের 
ভোজনে কোনরূপ অনিষ্টের আশঙ্কা থাকে ন1। 

পূর্ব্বে উক্ত হইয়াছে ইন্দ্র ও অগ্নি হজ্ঞকে জয় করিয়া- 
ছিলেন, এবং বিশ্বদেব প্রভৃতি দেবতাগণও তাহার অংশ 
লাভে সমর্থ হইয়াছিলেন। বলা বাহুল্য সেই আগ্রয়ণ-যজ্ঞে 
ধী দেবতাগণেরই যাগ করা হইয়া থাকে । এ "সম্বন্ধে 
তৈত্তিরীয় সংহিতায় উক্ত হইয়াছে ২__ 

প্রদ্ধবাদিনো বদস্তি_ বদর্ধমাসা মাস! খাতরঃ সংবৎসর 


ওষধীঃ পঞ্চত্যথ কম্মাদন্তাভ্যো দেবতাভ্য আগ্রয়ণং নিরূপাত 


ইতি।” তৈ-স-৫-৭-২-৫ | 

ব্রহ্মবাদিগণ পরম্পর বিচার করিয়া বলিতেছিলেন-_-যখন 
অর্ধমাস, মাস, খতু ও সংবৎসরই ওষধিসমূহকে পরিপক্ক 
করে, তবে তাহাদিগকে পরিত্যাগ করিয়া অন্ত দেবতাগণকে 
স্বাগ্রর়ণ-ইষ্টিতে হুবিঃ প্রদান কর! হয় কেন? 


৪০৮ 


ইহার উত্তরে বল! হইয়াছে ₹__ ১ 
কেন না এর দেবতাগণই তাহা জয় করিয়াছেন। ২ 
তাহাদিগকে না দিয়া যদ্ধি খতুগণকে দেওয়া যায়, তাহা 
হইলে দেবতাগণের মধ্যে কলহের সৃষ্টি হয়। . অতএব 
দ্বেবতাগণকে আগ্রয়ণ প্রদান করিয়া! অর্ধমাস, মাস, খতু 
ও সংবখসরকে আহুতি প্রদ(ন করিবে। তাহা হইলে 
অর্ধমাস প্রভৃতির শ্রীতি সম্পাদন কর! হইবে, অথচ 
দঘেবতাগণের কলহ হইবে না। 
শারদ লক্ষ্মীর. আগমনে চতুঙ্দিক্‌ ধান্যমঞ্জরীতে উদ্ভাসিত 
হইয়া উঠিলে আধ্যগণ এই আগ্রয়ণ নামক যজ্ঞের বিধান 
করিয়া, সর্ধ প্রথমে দেবগণকে নব শম্তের নৈবেস্ত প্রদ্ধান 
করিতেন, ও তাহার পরে স্বয়ং তাহা উপভোগ করিতেন। 
তাহাদের শারদ উৎসব এইরূপেই পরিসমাপ্ত হইত। 
শ্রীবিধুশেখর ভট্টাচার্য্য, 
বোলপুর। 


২ এ এল এ লা দিল 


যুরোগীয় রাজার অত্যাচীর । 


বেলজিয়মের রাজা লিয়োপোন্ড কলে “স্বাধীন” রাজ্যে 
রবার সংগ্রহের জন্য তদ্দেশীয় কৃষ্ণকায় মনুষ্যর্দিগের প্রতি 
ধেকিরূপ অমানুষিক অত্যাচার করেন তাহাই সাধারণের 
গোচর করিবার জন্ত আমেরিকার প্রসিদ্ধ লেখক মার্ক 
টোয়েন একখানি ব্যঙ্গ-পুস্তক রচনা! করিয়াছেন।* এই 
পুস্তকে রাজার যে সকল রোমহর্ষণ অত্যাচারকাহিনী 
বিবৃত হইয়াছে তদপেক্ষা নৃশংসতা জগতে কোনে! দেশে 
কোনে! কালে অনুষ্ঠিত হইয়াছে কি না সন্দেহ। 

কঙ্গো রাজ্যে লিয়োপোন্ডের ক্ষমত! অবাধ ; সুতরাং 
যথেচ্ছাচারিতার ইয়তা! নাই। তিনি ইচ্ছা করিলেই রাজ্যে 


কোনে নিক্নম প্রবস্তিত বা প্রত্যাহার করিতে পার়েন।. 


এমন কি তাহার ইচ্ছ। মাত্রেই মানবের অতি সামান্ত 


১ তৈ-স-৫-৭-২। 

২ তৈ-ত্রা-১-৬-১-১*--"দেষ। ব ওববীধাজিমবু, তা ইন্জাগী 
উদ্দজয়তীম্‌।” 

% 1176 [550001975 ৯০01110009৪. 93076 9 11217 
শ217), ৬৬107 21950500755 তত ঢ151/9 07105 155 1060, 


প্রবাসী |. 


1 পপ সা সির 


[৮ম ভাগ।, 


সপ সপ 


অধিকার পযন্ত অপহৃত হইতে পারে। লিনি সগ্যতালন্ধ 
সাম্যভাব ও দর়াধন্মকে উপহাস করেন, প্লোকনিন্দাকে 
অগ্রান্ধ করেন, তিনি একগু য়ে অনম্য। তাহার কুড়ি 
বদর রাজত্বকালের মধ্যে কঙ্গোরাজ্যের লোকসংখ্যা ২ 
কোটি ৫ লক্ষ হইতে কমিয়া ১ কোটি ৫০ লক্ষ হইয়াছে। 
এই এক কোটি জীবননাশের কারণ রাজারই অমানুষিক 
অত্যাচার। । 

তিনি কৃষ্ণকায়দিগের নিকট হইতে নানা রকমে এত 
অধিক কর আদায় করেন যে প্রজাবুন্দ অনাহারে মরিতে 
বাধ্য হুয়। এই কর প্রদান করিতে তাহাদিগকে অতি কঠিন 
নিয়মে বাধ্য হুইয়! রবার সংগ্রহ করিয়৷ দিতে হয়, এবং 
সরকারি কর্ণচারীদিগের জন্ত বিনামূল্যে খান্ধ সংগ্রহ করিয়! 
দিতে হয়। এবং ইহার ফলে এই হয় যে যখন অনাহার, 
পীড়া, হতাশা, এবং অবিশ্রাম অত্যধিক কঠিন শ্রম তাহা- 
দিগকে নিরুৎসাহ ও শ্রাস্ত করে, তখন তাহারা শান্তি 
হইতে অব্যাহতি পাইবার জন্য গৃহ ছাড়িয়া বনে পলায়ন 
করে) কিন্তু তাহাতেও তাহাদের নিষ্কৃতি নাই, সৈম্দল 
তাহাদিগকে তাড়া করিয়! বধ করে, গ্রামকে গ্রাম জালাইয়া 
দেয়, যুবতীদিগকে অপহরণ করিয়! আনে । রাজার পকেটের 
প্রত্যেকটি টাকা এইরূপ অনাবশ্তক নৃশংস রক্তপাত ও 
নারী-সতীত্বনাশে অর্জিত রুষ্ণতম কলঙ্ক । অনেকের 
ধারণ! কঙ্গো রাজ্যে নির্দোষী প্রজার যত অনাবস্ীক রক্তপাত 
হইয়াছে তাহা! বালতি ভরিয়! সারি দিলে ২০ৎ* মাইল 
লদ্বা হইতে পারে ; এক কোটি হত নরনারীর কক্কাল যদি 
লিয়োপোন্ডের সম্থুখ দিয়া সারি বাধিয়! যাত্রা করে, তবে সে। 


পপ পা 


. সারি শেষ হইতে সাত মাস চারি দিন সময় লাগে। 


প্রচুর রবার সংগ্রহ করিতে না৷ পারিলে হতভাগাদের 
হাত পা কাটিয়া! শান্তি, দেওয়া! হয়। একজন ধর্প্রচারক 
একন্থানে একাশিটা কাটা! হাত আগুনের উপর শুকাইতে 
দেগিয়াছিলেন ; কাটা! হাত আগুনে গুকাইর! রাজ- 
নীরা গারাহাটর নি স্বরূপ তেট দেওয়৷ 
হয়।. 

কখনো 'কখনো নয কমি ৮ বুনি 
হত বাক্তিকে খাই! ফেলে। নয়-কপাল লইয়া এই 
রাক্ষসের! তামাক মলিবার পাত্র করে । . . .: ৭ 


৮৪ ১1১৯৪) 5৮1৬ 11 ৫5 ডি 5115119 1: ৯1৮৮ £82৪ । 84888 15357 1801 15 5122 211৫ 15 ৮1১৮ ৪১2২ 





। প্র 8৮3৮০ ৮৯৪ 82. ৮521118  1 21551485181 1818 
। 21১৯ ৪১5২৮ 15 ৪৪ 5128 8৩116 15 ১1৯৮ 2052 1512 7225১৩ 58215 ১৪3০৮) ৩21৪৩ 5১০৪৯ ৭1 58৬৩০ হে 





৭ম সংখ্যা |] 


. শবর্ণধৈরটর্শাএকটি ্রীলোকের শিশুগুলিকে তাহার 
চোখের সামনে অনাহারে রাখিয়। হত্যাকরে এবং তাহার 
পুত্রদিগকে কসাইয়ের মত বধ করে। 

একটি বন্দিনীকে উদ্ধার করিবার জন্য তাহার আত্মীয়- 
গণ নিশ্ুয় অর্থ লইয়া উপস্থিত হইয়া যখন সেই বন্দিনীর 
মুক্তি প্রার্থনা করিল, তখন সান্ত্রী তানকে মুক্তি দিতে 
অন্বীকার করিয়া বলিল যে বন্দিনী যুবতী-_শ্বেতাঙ্গ 
কর্মচারীর তাহাকে দরকার আছে। 

একবার ষাট জন স্ত্রীলোককে ক্ুশে বিধিয় হত্যা কর! 
হয়। 
.. এই সমস্ত ভীষণ অবিশ্বীন্ত ঘটনা প্রমাণ সহ লিপিবদ্ধ 
করিয়া গ্রন্থকার ব্যঙ্গ করিয়া লিখিয়াছেন যে, ভারতের . 
দুর্ভিক্ষ লজ্জিত হইয়া লিয়োপোল্ডের পদলুষ্ঠিত হইয়া 
বলিতেছে-_“হে বিচিত্রকর্মা প্রভূ, আমি বৎসরে ২০ লক্ষ 
মারিয়া থাকি, কিন্তু তোমার হত্যাকাণ্ড দেখিয়া আমি 
বুঝিয়াছি আমি হত্যাকার্যে শিক্ষানবিশ মাত্র। হে গুরু, 
আমাকে শিক্ষা দাও, যেন আমি তোমার পদাস্ক অনুসরণ 
করিয়া ভারতের ভার লঘু করিতে পারি।” তারপর স্বয়ং 
বম আসিয়া! লিয়োপোল্ডকে আপনার কন্তাসম্প্রদান করিয়া 
জামাতৃপর্দে বরণ করিতেছে এবং ধবংসকার্য্য স্ুচারুরূপে 
নিম্পন্ন করিবার উপায় ও পরামর্শ বলিয়া! দ্রিতেছে। 

ষ্টান রাজ্যের এই বীভৎস অত্যাচার খুষ্টীয়সমাজকে, " 
সভ্যতাগর্বকে ধিক্কার দিতেছে, লজ্জা দিতেছে। ইহার 
শতাংশ অত্যাচার এসিয়ার কোনে! রাজ্যে অনুষ্টিত হইলে 
শ্বেতাঙ্গ সম্প্রদায়ের করুণা উচ্ছ্বসিত হইয়া উঠিত-_সেই 
রাজ্যকে অত্যাচারের কবলমুক্ত করিবার ছলে আত্মসাৎ 
করিবার কত উপায়ই হইত। কিন্তু এই নৃশংস রাজার 
বিরুদ্ধে কেহ তন্রপ আচরণ কর! আবশ্যক মনে করে না। 


ইহাই কি খষ্টের আদর্শ! , 
রাজ গরু মারিয়া জুতা দান করিয়া 
সুরোপের . মুখ বন্ধ । তাহার পাপলন্ধ অর্থে 


কত ধনুক” বিদ্যা৫ শিল্পশালা, কত আতুক্স-আশ্রম ও 
চিকিৎ র্তটিত হইতেছে, আর তিনি উচ্চকণে 
প্রচার যে কঙ্জোরাজ্যের নৈতিক ও আর্থিক 
উদ্নতির জন্তই সতত সচেষ্ট ! এই মিথ্যাবাক্যে স্বার্থান্ধ 


জাগরণ । 
স্ুরোপ চুপ করিয়া থাকিতে পারে কিন্তু অগুতের মনু্থ 


৪০৯ 


চিরকাল মনুষ্যত্বের প্রতি অত্যাচার কখনো সহা করিবে লা। 
অত্যাচারীর পতন নিশ্চয়, আজ বা কাল ! 

অত্যাচরিত নরনারীর ছূর্দশার করুণ নিদর্শন কয়েকটি 
পাঠককে চিত্রে দেখান হইল। এই সকল সন্তপ্ত নরনারীর 
মর্্মবেদন৷ অত্যাচারীর বলঘর্পিতের চিত্তকে জালাময় করিয়া 
তুলিবেই--ভগবানের ইহা অমোঘ বিধান !* 


জাগরণ । 


যশোধর! ! বিশ্বভরা একি আর্তনাদ ? 
পর্ণের কুটার কিন্বা স্বর্ণের প্রাসাদ 
বাসনা-অনল-তাপে, যাতনার ধূমে-_ 
কৃষ্ণকাস্তি, শাস্তিহীন। তবু ভ্রান্তি ঘুমে 
মুদিছে নয়ন নর শয়ন পাতিয়া ; 

ভীষণ ছুঃস্বপ্পে পুনঃ শ্বসিছে কাদিয়! ৷ 


মথিয়! আনন্দ-গীতি, রোধিয়! শ্রবণ-_ 
সে ভীম ক্লোদনধ্বনি, অসীম গগন 
ব্যাপিয়া কীপিয। ভ্রমে অশনি সমান ) 
"স্কুরিছে বিছ্যত ত্রুৎ ঝলসি বিমান। 
বেদনা-জলদ-জাল--নিবিড় ধূসর, 
ঢাকে আদি রবি শশী নক্ষত্র ভাশ্বর । 
যন্ত্রণার অন্ধকার উজলিয়৷ তাপে, 
বজ্রনাদে আর্তনাদ গরজিয়া কাপে। 


ভ্রমিতে জীবন-পথে যৌবনের রথে__ 
সারথি দেখাল, সতি, চরিছে মরতে 

জরা, ব্যাধি, মৃত্যু আদি গৌরবের দ্বারে। 
কে দিবে মানবে শাস্তি কে তারে উদ্ধারে ? 


* এতদিন কঙ্গে! দেশ লিয়োপোন্ডের খাস্‌ সম্পত্তি ছিল। সম্প্রতি 


উহ বেল্জিয়ম্‌ রাজ্যের সম্পত্তি হুইয়াছে। কিন্তু কঙ্গোর দাসন্বপ্রথ! 
উচ্ছি হয় নাই; কঙ্গোবাসীদের জমী যে বাজেয়াণ্ড কর! হইয়াছিল, 
তাহাও রদ হয় নাই। মুতরাং তাহাদের অবস্থার কিছু উন্নতি হইবে 
কিনা বল! যায় না। 2 


৪১০ 


মানবের আননের ক্ষেত্র নধু-বনে 


০৮? গা তিক কত ০৩৪৭ 


হেরিয়াছি মার আর মার-বধু গণে। 
নহেক সুন্দর তারা ; ভূষণে বসনে 
প্রচ্ছন্ন করেরে অঙ্গ শীর্ণ অনশনে । 
বিবসন! বাসনার হাসি নাই মুখে, 
নয়নেতে দীন্তি নাই তৃপ্তি নাই বুকে । 
অবশ! লালসা তথা অনবগুত্িতা, 
গলায় বাধিয়া ফাঁস ধুলায় লুষ্টিতা। 
মারপুজ্যা লজ্জাহীনা হেরিলাম রতি, 
অলস্তারহীন তন্থ কঙ্কালমূরতি। 
বীভৎস উৎসব শব ছি'ড়ে সবে খায়, 
গৃধিনী প্রেতিনী সম ক্ষুধার জালায়। 


মার-দত্ব-বিত্ত ত্যজি শুদ্ধ নিত্য মণি 
কোথা পাব ? কহ মোরে হে রমণী-মণি। 
রোগ শোক জরা মৃত্যু উতরিতে চাই ; 
কহ কাস্তে কোপা পন্থা ! দেখিতে না| পাই। 
খুঁজিয়! কীদিয়া সারা হতেছে অন্তর | 
নব জাত শিশু সম অসহায় নর। 
সং ০ চে 
ইঙ্গিতে সঙ্কেত বুঝি পেয়েছি এবার 
তব প্রেমে প্রিল্নতমে সেবাব্রত ভার 
বহিয়ে ফিরিব প্রিয়ে সংসারের দ্বারে ; 
লভিব অতুল শাস্তি, সংহারিব মারে। 

রি ক 


শুনিতে শুনিতে কথা অমৃত-নিচিত, 
বক্ষেতে শয়ন পাতি-_-প্রেম-বিরচিত-_, 
রাখি তথা ঘেব-তন্থু দেবী যশোধরা 
চিস্তিল, “করুণ! ধারে ধন্য হবে ধর! ।” 
প্ধন্ত আমি পুণ্যফলে পেয়েছি এ পতি, 
জীবনে মরণে ধিনি জগতের গতি ।” 


চে চা গা চা 


নিশার সেথায় দেবী যশোধরা! 

স্বপ্নে শুনিল বাণী £-_ 
“কষার বসনে সাজ তুমি স্বরা 

হবে যদি রাজরাণী! 


২০৪৪৪৯৪৭ সিজর নটি সপন সা সিসি ৯৯ 


পদ ঘাস 
শনির্জোবে দরে ধর, 

রখেতে তোমার পতি 
“জালাও আলোক, সাজাও কক্ষ ; 

কেন বিলম্ব সতি ? 
“নব উত্বাহে মিলিবে ছুজনা, 

£ পতি আসিছেন রথে ; 
“দ্বর্গে মর্তে বাজিছে বাজনা 
আলোক জলিছে পথে ।” 


কছে যশোধর!, “বিবাহ আবার ? 

কেননা শুনি আগে? 
অলস অঙ্গ ঘুমে যে আমার, 

পরাণ যে নাহি জাগে। 
বাজন। বাজায়ে এই আসে বর ? 

প্রদীপ হয়নি জালা 
সাজাব কখন ধুলাভর! ঘর ? 

গাথা হয় নাই মাল! । 
বিনয়-খচিত কোথা নীলাম্বরী, 

কোথা ত্রিরতন হার ? 
শীলের সুত্রে বীধিনি কবরী, 

লুটিছে কেশের ভার। 
হৃদয়-আলয়ে আসিছেন হেসে 

ছর্লভ নব সাজে ; 
পদধ্বনি ওই শুনি দ্বারদেশে, 

সঘনে বাজনা বাজে । 
৪ ক ১ চে 
নিশীথে জাগিল৷ দেবী হেরিয়৷ স্বপন। 
কোথা চক্রবর্তী পতি ? নিশ্রভ ভবন। 
শয্যায় নিত্রিত পুত্র না জানে বিষাদ,_ 
পতিদেবতার সেই মূর্ত আশীর্ব্বাদ। 
কবে গো আসিবে পতি ফিরিয়া! ভবনে ? 
অপেক্ষা াগে সতী নব আগম। নী 

রবিন মভুমদার | 


৭ম সংখা । 


সক্ষিপ্ত পুস্তকপরিচয়। 


্মস্তগবদগীতা--( বাঙাল পদ্য )_-প্রীহরিদাস ঘোষ প্রণীত। 
গ্রন্থকার হ্বার। প্রকাশিত, ফুলস্ক্যাপ অষ্টাংশিত ১১৮ পৃষ্টা, পাইকা 
অক্ষরে মুক্রিত। * মূল্য রাজ সংস্করণের ॥/* ও সাধারণ সংস্করণের ॥* 
আনা। ইহ ঠিক .গীতার অনুবাদ নহে। মধ্যে মধ্যে শ্লোকের সমিল 
পংক্তি পধ্যায়ে অনুবাদ আছে, তাহার পরে তাহার আধ্যাম্মিক ব্যাধ্যা 
আছে। ধৃতরাষ্ট্, সঞ্জয়, পাগ্ুৰ, কৌরব কেহই আধ্যাত্মিকতার হাত 
হইতে নিম্তার পান নাই । বর্তমানে গীত। এক শ্রেণীর লোককে শত্র- 
নাশে উত্তেজিত করিতেছে বলিয়া গ্রস্থকার এক ইংরাজি নিবেদন পত্রে 
প্রকাশ করিয়াছেন, গীতোক্ত শত্র বহিঃশক্র নহে, সে শত্রু অন্তরের । 
এইরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা! হান্ঠোদ্দীপক হইলেও আমাদের দেশে 
নূতন নহে। সঙ্গে সঙ্গে গীতার তত্ব গ্রন্থকার নিজে যেরূপ বুঝিয়্াছেন 
তাহাও টীকায় ও গ্রস্থমধ্যে প্রকাশ করিবার চেষ্ট৷ করিয়াছেন। 
মোটের উপর বইখাঁন। আমাদের ভালে। লাগে নাই। 

মহামতি রানাড়ে-_ভারতগৌরব গ্রস্থাবলীর অস্তর্গত। শ্রীসখারাম 
গণেশ দেউস্কর প্রণীত। সিটি বুক সোসাইটি হইতে প্রকাশিত। 
ফুলন্্যাপ অষ্টাংশিত ১১০ পৃষ্ঠা । মুলা ।/* আনা । যে সকল মহাত্মা 
আধুনিক ভারতের ধর্ম, সমাজ, শিক্ষা, রাষ্ট্রীয় অধিকার প্রভৃতি সকল 
বিভাগের সংস্কারের জন্য অক্লান্ত পরিশ্রম করিয়াছেন, তন্মধ্যে রানাড়ে 
অন্যতম । তাহার মহৎ ও বলিষ্ঠ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় ইহার মধ্যে 
আছে। পুস্তকের ভাষা কিঞ্চিৎ নীরস ও রচনা! তাড়াতাড়িতে সমাপ্ত 
বলিয়া! বোধ হইল । তথাপিও এ পুস্তক পাঠে আবালবৃদ্ধবনিতা সকলেই 
উপকৃত হুইবেন। এই শহাত্মার জীবনচরিত বাংলায় এই প্রথম 
প্রকাশিত হইল। ৃ 

মোহসেন চরিত--শ্রীহামেদ আলী প্রণীত। বগুড়া নিউ স্মুল 
লাইব্রেরী হইতে প্রকাশিত। ডবল ফুলন্ক্যাপ যোড়শীংশিত ৬৪ পৃষ্ঠা । 

১* আন1। এই পুণ্যঙ্লোক শিক্ষাবন্ধু, দীনবৎসল সাধু মহাত্মার 
জীবনচরিত পাঠ করিয়া শ্রীত হইলাম। জীবনচরিত লিখিবার ঠিক 
ধারাটি এ পুস্তকে নাই; কি অবস্থা ব। ঘটনার বশে এই মহৎ চরিত্র 
গঠিত হইয়। উঠিয়াছিল, সেই মনন্তত্বের অন্ুসরণও ইহাতে পরিস্ফুট 
দেখিলাম না। কিন্তু তথাপি ইছ। হুখপাঠ্য হইয়াছে। পুস্তকের ভাব! ও 
রচনাভঙ্গী সুন্দর ও মার্জিত। , মুসলমান লেখকগণ যে বাংলাকে 
আপনার ভাষ৷ ক্রমশ স্বীকার করিতেছেন এবং তাহার! রচনায় 


কৃতিত্বও দে ইহা! আনন্দদায়ক ও গুভকর। যে 
'মানবপ্রেম ধন্য করিয়াছিল, তাহারই সনদৃষটাস্ 
আমাদের বিরোধ হুইতে মিলনের দিকে আকর্ষণ 
[করিবে 

সউতবিবাহ্‌ প্রদান মুখোপাধ্যায় প্রদীত। শ্রীগুরুদাস 


সংক্ষিপ্ত পুস্তকপরিচয়। 


?১১১ 


চট্টোপাধ্যায় দ্বারা প্রকাশিত । . ডবল ফুলন্বযাপ যোড়শাংশিত ২৮২ পৃষ্ঠা, 
বাধাই মলাট। মূল্য ২২ টাকা। ইহাতে সাধারণত বিবাহের উদ্দেশ্য প 
বিবাহকে শুভ করিয়া তুলিবার উপায় নিয়মাবলী বর্ণিত হইয়াছে, 
তৎপরে বিশেষভাবে বর্ণিত হইয়াছে হিন্দুবিবাহের নিয়ম ও পদ্ধতি ; 
রাটা, বারেন্ত্, বৈদিক ব্রঙ্গণের কুল ও মেল; বৈদ্য ও কারস্থ জাতির 
বিবাহ নিয়ম; বিবাহ সম্বন্ধে জোতিষ ও নান! শাস্ত্রের মতামত, 
বর ও কন্যা নিরপণের লক্ষণ বিচার; এবং হিন্দৃশাস্ত্রামমোদিত 
আচার ও অনুষ্ঠান । এই খ্রস্থে হিন্দুদিগের বহু জ্ঞাতবা তথা সংগৃহীত 
হইয়াছে। ইহ! পাঠ করিলে বুঝ! যাইবে যে ছুক্ষদ্ান্বিত কুলীন অপেক্ষা 
সচ্চরিত্র নিকৃষ্ট ব্রাহ্মণ শ্রেষ্ঠ পাত্র ইহা শাস্ত্রের মত। শীন্ত্বচন যত 
উদ্ধৃত হইয়াছে, তাহা হইতে ইহা স্পষ্টই প্রতীত হয় যে শাস্ত্র প্রণয়ন- 
কালে এদেশে বালিকাবিবাহ প্রচলিত ছিল ন!। বাল্যবিবাৈ শি 
অসংযমের বহুবিধ দোষ গ্রস্থকার বহস্থলে বেশ করিয়! বুঝাইয়াছেন। 
পণ ব! শু্ব গ্রহণ যে পাঁপ ও গৃহীতা যে সমাজে ঘ্বণ্য হওয়ার উপযুক্ত 
তাহাও শান্ত্র প্রমাণে দেখানো! হইয়াছে । দম্পতির স্বাস্থ্য ও গাহস্থা 
ব্যবস্থারও একট! বেশ সুন্দর আভাস দেওয়া! 'আছে। প্রাচীন সমাজে 
নারীর ক্ষিরপ সম্মান ও শিক্ষার ব্যবসা ছিল তাহাও গ্স্থকার জোর 
করিয়া দেখাইয়াছেন। মোটের উপর গ্রন্থধানি অবহিত হইয়া পাঠ 
করিয়। শাস্ত্রের সকল অনুশাসন প্রকৃতভাবে মানিয়। চলিলে গৃহ ও 
সমাজ পবিত্রতর কল্যাণময় হইবে আশা! করা যাঁয়। যে সকল লোক 
শাস্ত্রের দোহাই দিয়। শাস্ত্রের প্রকৃত তাৎপধ্য উল্লঙ্বন করেন, তাহারা 
ইহা একবার পাঠ করিয়! দেখিলে আপনাদের ভ্রম বুঝিতে পারিবেন। 
্রস্বকার একজন হিন্দু 

বঙ্গনা-_প্রীনলিনীরগ্রন সরকার দ্বার প্রকাশিত। প্রাপ্তিস্থান__ 
প্রকাশকের নিকট ও *৩।১ স্থকির স্ত্রী, ইত্ডিয়ান পাবলিশিং হাউস। 
ছুই খণ্ডে মূল্য ॥/* আন।। প্রথম খণ্ড কুস্তলীন প্রেমে ও স্বিতীয় খণ্ড 
কাস্তিক প্রেসে মুদ্রিত। ছাপা! কাগঞ্জ বহির্দৃ্ঠ দৃষ্টিরপ্রক ও হুন্দর 
হইয়াছে । ইহাতে বহু স্বদেশী সঙ্গীত সংগৃহীত হইয়াছে । বন্ধ নুতন 
ভালে। গান ইহাতে আছে। এ সকল গান অন্য কোনে পুস্তকে 
ইতিপূর্বে প্রকাশিত হয় নাই। গ্রাম্য ভাবায় রচিত কতকগুলি স্বদেশী 
সঙ্গীতও ইহাতে জাছে। এই বন্দনা! জনসাধারণকে মায়ের বন্দনায় 
প্রণোদিত করিবে আশ। করি। 

ভুতুড়ে কাও-_প্রীমণিলাল গঙ্গোপাধ্যায় প্রণীত। ইত্জিয়ান পাবলিশিং 
হাউস ৭৩১ সুকির়৷ দ্রীট হইতে প্রকাশিত। কাস্তিক প্রেসে মুদ্রিত। 
ডবল ক্রাউন ২৪ পেজি ১৭৩ পৃষ্ঠা । মূল্য ।%* আন! মাত্র। দেশী 
এট্টিক কাগজে হুন্দর হুদৃশ্ত ছাপা । মলাটের উপর ভূতুড়ে পরিকল্পনা 
কৌতুকপ্রদ হইফ্কাছে। ইহাতে সহজ অনাড়ম্বর ভাবায় সম্মোহন বিস্তার 
দেশবিদেশের অভিজ্ঞতার ফল বর্ণিত হইয়াছে। লেখকের নিজ অভিজ্ঞতার 
তন্গুলি খুব জামোদ ও কৌতুকপ্রদ। ইহাতে আশ্চর্যজনক বহু 


৪১২ 


ঘটনা বিবৃত হইাছে। পরলোফ বা! ভৌতিক রাজ্যের বহু বিষয় 
সয্মোহিত বাক্তির মুখে যেরপ প্রকাশিত হইয়াছে, তাহাই বিধিবদ্ধ 
কর! হইয়াছে। লেখক নিজের কোনো মতামত ন1 দিয়! বুদ্ধিমানের 
মত পাঠককে কোনে! তত্ব গ্রহণ বা! বর্জনের সম্পূর্ণ অধিকার দিয়াছেন। 
ইহা উপন্যাস জপেক্ষাও কৌতুহল উদ্দীপক । গ্রন্থের আকার ও সৌস্টৰ 
অনুপাতে মূল্য নবলত হুইয়াছে। মুদ্রারাক্ষস। 


চিত্রপরিচয় | 


এ মানেন" প্রবাসীর গোড়ায় যে ছবি দেওয়া হইয়াছে, 
তার্গ জগঘিখ্যাত ইতালীর চিত্রকর লেনার্দো দা ভিন্সি 
কর্তৃক অক্কিত চিত্রের প্রতিলিপি হইতে গৃহীত। ছবির 
মুখে যে ভাব ব্যঞজিত হইয়াছে, তাহ! অতি সুন্দর | 


প্রবাসী । 


টাটা? ৫৪৯5৪? কতকরক ত৫8০৫০ত৭৬৮৪৭৭১৪ ৪৭১৯ ৪৪৪৪৯৮৬৪২৯০ ০৪ ৪৯ ৪৯০৪৯ চ কিক উল তা ৪৪৯৫৭ 


[৮ম।'ভাগ। 


"রিল সিল ৯৯ 


উড়ি্ার চািখানি চিত্রের মধ্যে পীশাণার চিট 
আমাদের বাল্ের গ্রাম্য বঙ্গীয় পাঠশালার কথা মনে 
পড়াইয়! দিবে। 

বৈতাল দেউলের বিশেষত্ব, ইহার আকৃতি এবং খোদিত 
অলঙ্কারের প্রাচ্য । উড়িস্যার অন্ঠান্ত মন্দিরের সহিত 
ইছার চুড়ার পার্সক্য আছে; ইহা চতুরজ। ইহা সম্ভবতঃ 
খুষ্টীয় নবম শতাবীতে নির্দিত। 

যাজপুরের সভাত্তস্ত খুষটীয় ্বাদশ শতাবীর পূর্বে নির্মিত 
হয়। ইহা! মাটি হইতে শীর্ষ ভাগ পর্য্যন্ত ৩৬ ফুট ১০ ইঞ্চি 
লম্বা। ফাগুসন বলেন :-[69 [7001101)8 215 
10820101001 200 105 0612115 01) 95009110171 12566, 


পিস 








*৯) ৬২নং বৌবাজার সী, কুন প্রেস হইতে রর াস কর্তৃক মুত ও প্র্ংশিত | 











রি ৬ 3 
/৬, ্ নি ০ 
2 ০৪০০ রর 
ঠা এ হল সা হাল ড পট একি তে 





যাজপুরের সপ্তমাতকা-মান্দর | 





উড়িষ্যার গ্রাম্য পাঠশালার ছাত্ররুন্দ | 








ভোজরাজা ও পুভ্ভলিক।। 
শরশ্থরেন্ত্রনাথ গাঙ্গুলী কর্তৃক অস্ষিত চিত্র হইতে। 





“ সত্যম্‌ শিবম্‌ সুন্দরম্‌ ।” 


৮ম ভাগ । | অগ্রহায়ণ, ১৩১৫। ৮ম সংখ্যা। 
নিয় আদালত হইতে আপিল «আদালত পর্যন্ত সমস্তই 
গোরা । রে 


৩৭ 


শশিমুখীর সঙ্গে বিনয়ের বিবাহ যেন একপ্রকার স্থির হইয়া 
গেছে এইভাবে মহিম এবং তাহার ঘরের লোকেরা 
চলিতেছিলেন। শশিমুখী ত বিনয়ের কাছেও আসিত না। 
শশিমুখীর মার সঙ্গে বিনয়ের পরিচয় ছিল না বলিলেই 
হয়। তিনি যে ঠিক লাজুক ছিলেন তাহা নহে কিন্ত 
অস্বাভাবিক রকমের গোঁপনচারিণী ছিলেন। তাহার ঘরের 
দরজ! প্রায়ই বন্ধ। স্বামী ছাড়া তাহার আর সমস্তই 
তালাচাবির মধ্যে। স্বামীও যে যথেষ্ট খোলা পাইতেন 


তাহা নহে-স্ত্রীর শাসনে তাহার গতিবিধি অত্যন্ত সুনির্দিষ্ট 


এবং তাহার সঞ্চরণক্ষেত্রের পরিধি নিতান্ত সন্বীর্ণ ছিল। 
এইরূপ ঘের দিয়া লওয়ার স্বভাব বশত শশিমুখীর মা! 
বা সম্পূর্ণ তাহার আতর মধ্যে ছিল-_ 
সেখানে র লোকের ভিতরে এবং ভিতরের লোকের 
বাহিরে শ্থার্তনার পথ অবারিত ছিল না। এমন কি, 
গোরাও লক্ষীর্ণ্ঠ মহলে তেমন করিয়া আমল পাইত 
না র বিধিব্যবস্থার মধ্যে কোনে! বৈধ ছিল 


নাগ কান এখানকার বিধানকর্তাও লক্ষীমণি এবং 


সর্প 


লক্ষমীমণি-_ এক্জিক্যুটিত এবং জুডিশিয়াল ত ভেদ ছিলই 
না, লেজিস্লেটিভ্ও তাহার সহিত জোড়া ছিল। বাহিয়ের 
লোকের সঙ্গে ব্যবহারে মহিমক্কে খুব শক্ত লোক বলিয়াই 
মনে হইত কিন্তু লক্ষ্মীমণিক্ন এলাকার মধ্যে তাহার নিজের 
ইচ্ছা খাটাইবার ফোনে পথ ছিল না। সামান্ত বিষয়েও 
না। 

লক্দীমণি বিনয়কে আড়াল হইতে দেখিয়াছিলেন, 
পছন্দও করিয়াছিলেন। মহিম বিনয়ের বাল্যকাল হুইতে 
গোরার বন্ধুূপে তাহাকে এমন নিয়ত দেখিয়া আসিয়াছে 
যে অতিপরিচয়বশতই তিনি বিনয়কে নিজের$ কন্তার 
পাত্র বলিয়৷ দেখিতেই পান নাই । লক্ষ্মীমণি যখন বিনয়ের 
প্রতি-তাহার দৃষ্টি আকর্ষণ করিলেন তখন সহ্ধর্দিমীর 
বুদ্ধির প্রতি তাহার শ্রদ্ধা বাড়িয়া! গেল। লক্ীমণি পাকা 
করিরাই স্থির +$রয়া দিলেন যে বিলম্বের সঙ্গেই তাহার 
কন্যার বিবাহ হইবে ) এই প্রস্তাবের একটা যন্ত সুবিধার 
ফথা তিনি তীহার স্বামীর মনে মুদ্রিত করিয়! দিলেন 
যে, বিনয় তীহার্দের কাছ হইতে কোনো! পণ দাবী করিতে 
পারিবেন না। 

বিনয়কে বাড়িতে পাইপাঁও ছুই একদিন মহিম তাঁহাকে 


৪১৪ 


কি কথা বলিতে পারেন মাইি। গোরার, কারাবাস- 
সম্বন্ধে তাহার মন বিষ ছিল বলিয়। তিনি নিরম্ত ছিলেন। 

আজ রবিবার ছিল। গৃহিণী মহিমের সাপ্তাহিক 
দিবানিদ্রাটি সম্পূর্ণ হইতে দিলেন না। বিনয় নূতন 
প্রকাশিত বঙ্কিমের বঙ্গদর্শন লইয়া আনন্দময়ীকে গুনাইতে- 
ছিল---পানের ডিবা হাতে লইয়া সেইখানে আসিয়া মহিম 
তক্তপোষের উপরে ধীরে ধীরে বসিলেন। 

প্রথমত বিনয়কে একটা পান দিয় গোরার উচ্ছৃঙ্খল 
নির্ব,দ্ধিতা লইয়া বিরক্তি প্রকাশ করিলেন। তাহার 
পরে তাহার খালাস হইতে আর কয়দিন বাকি তাহা 
আলো করিতে গিয়া অত্যন্ত অকম্মাৎ মনে পড়িয়া 
গেল যে, অদ্ান মাসের প্রায় অর্দেক হইয়া! আসিয়াছে। 

কহিলেন “বিনয়, তুমি যে বলেছিলে, অগ্রান মাঁসে 
তোমাদের বংশে বিবাহ নিষেধ আছে সেটা! কোনে! কাজের 
কথা নয়। একেত পুঁথিতে নিষেধ ছাড়া কথাই 
নেই তার উপরে যদি শান্্র বানাতে থাক তাহলে 
বংশ রক্ষা হবে কি করে?” 

* বিনয়ের স্কট দেখিয়৷ আনন্দময়ী কহিলেন *শশিমুখীকে 
এতটুকু বেলা থেকে বিনয় দেখে আস্চে-ওকে বিয়ে 
করার কথা ওর মনে লাগ্‌চে না; সেই জন্তেই অন্্ান 
মাসের ছ্ুতো করে বসে আছে।” 

মহিম কহিলেন_-“সে কথা ত গোড়ায় বল্লেই হত ।” 

মানন্দময়ী কহিলেন “নিজের মন বুঝ্তেও যে সময় 
লাগে। পাত্রের অভাব কি আছে মহিম! গোর! ফিরে 
আসন্ুক-_সে ত অনেক ভাল ছেলেকে জ্ঞানে--সে একটা 
ঠিক করে দিতে পারবে ।” 

মহিম মুখ অন্ধকার করিয়া কহিলেন-_পভ্* 1” খানিক- 
ক্ষণ চুপ করিয়া রহিলেন, তাহার পরে কহিলেন_“মা, 
তুমি যদি বিনয়ের মন ভাঙ্গিয়ে না দিতে তাহলে ও একাজে 
আপত্তি করত না।” 

বিনয় ব্যত্ত হইয়া কি একটা বলিতে যাইতেছিল, 
আনন্দময়ী বাধা দিয়া কহিলেন-_-“্তা সত্য কথা বল্চি 
মহিম, আমি ওকে উৎসাহ দিতে পারি নি। বিনয় ছেলে- 
মানুষ, ও হয়ত না বুঝে একটা কাজ করে বস্তেও পারত, 
কিন্তু শেষকালে ভাল হত না।” 


পরবাসী | 


[ ৮ম ভাগ । 


তত রা 


_ আনন্দমরী বিদরকে আড়ালে শি নিতো পরেই 
মহিষের রাগের ধাকাটা গ্রহণ করিলেন।” বিনয় তাহা 
বুঝিতে পারিয়া নিজের দুর্বলতায় লজ্জিত হইয়া উঠিল। 
সে নিজের অসম্মতি .স্পষ্ট করিয়া প্রকাশ করিতে উদ্ভত . 
হইলে মহিম আর অপেক্ষা ন! করিয়া মনে মনে এই বলিতে 
বলিতে বাহির হুইয়া গেল যে, বিমাতা কখনো আপন 
হয় না। র্‌ 

মহিম যে একথা মনে করিতে পারেন এবং বিমাতা 
বলিয়৷ তিনি যে সংসারের বিচারক্ষেত্রে বরাবর আসামী 
শ্রেণীতেই ভুক্ত আছেন আনন্দময়ী তাহা জানিতেন। 
কিন্ত লোকে কি মনে করিবে একথা! ভাবিয়৷ চল! তাহার 
অভ্যাসই ছিল না। যেদিন তিনি গোরাকে কোলে তুলিয়া 
লইয়াছেন সেইদিন হইতেই লোকের আচার লোকের 
বিচার হইতে তাহার প্রক্কতি একেবারে স্বতন্ত্র হইয়া 
গেছে। সেদিন হইতে তিনি এমন সকল আচরণ করিয়া 
আসিয়াছেন যাহাতে লোকে তাহার নিন্দাই করে। 
তাহার জীবনের মর্মস্থানে যে একটি সত্যগোপন তাহাকে 
সর্বদা পীড়া দিতেছে, লোকনিন্দায় তাহাকে. সেই পীড়া 
হইতে কতকটা পরিমাণে মুক্তিদান করে। লোকে যখন 
তাহাকে খৃষ্টান বলিত তিনি গোরাকে কোলে চাপিয়া 
ধরিয়া বলিতেন--ভগবান জানেন খৃষ্টান বলিলে আমার 
নিন্দা হয় না।-_এমনি করিয়া ক্রমে সকল বিষয়েই লোকের 
কথা হইতে নিঞ্জের ব্যবহারকে বিচ্ছিন্ন করিয়া লওয়া 
তাহার স্বভাবসিত্ধ হুইয়াছিল। এই জন্ত মহিম তাহাকে 
মনে মনে ব! প্রকাস্ত্ে বিমাতা বলিয়া লাঞ্ছিত করিলেও 
তিনি নিজের পথ হুইতে বিচলিত হইতেন না। 

আনন্দময়ী কহিলেন, “বি, ১ পরেশ বাবুদের বাড়ি 
অনেক দিন যাও নি।” 

বিনয় কহিল, "অনেক দ্বিন আর কই হুল ?” 

আনন্দমক্বী। গ্রীমার থেকে, আসার পরপিন থেকে 
ত একবারও যাও নি। নি 

সেওত বেশিদিন নহে। কিন্ত নিন অর লাবে 
পরেশ বাবুর বাড়ী তাহার এম বাড়িয়াছিল 
যে আনন্দময়ীর পক্ষেও তাহার দর্শন টৃতস্ত্ত্য়া উঠিয়া- 
ছিল। সে হিসাবে পরেশ বাবুর বাড়ি অনেক দীন যাওয়া 


ক 8০৭8) 


হয় নাই ই৩৫০লোকেন তাহা লক্ষ্য করিবার বিষয় হইয়াছে 
'বটে! 

বিনয় নিজের ধুতির প্রান্ত হইতে একটা সুতা! ছি'ড়িতে 
ছিড়িতে চুপ করিয়া রছিল। 

এমন সময় বেহারা আসিয়া খবর দিল, পমাজি, 
কাহাসে মায়ীলোক আয়া 1” 

বিনয় তাড়াতাড়ি উঠিয়া হড়াইল। কে আসিল, 
কোথা হইতে আসিল, খবর লইতে লইতেই নুচরিত! ও 
ললিতা ঘরের মধো আসিয়! প্রবেশ করিল। বিনয়ের ঘর 
_ ছাড়িয়া বাহিরে যাওয়! ঘটিল না; সে স্তস্তিত হইয়া ঈাড়াইয়া 
. রহিল। 

ছজনে আনন্দময়ীর পায়ের ধুল! লইয়া প্রণাম করিল। 
ললিতা বিনয়কে বিশেষ লক্ষ্য করিল না) সুচরিতা তাহাকে 
নমস্কার করিয়া কহিল, "ভাল আছেন ?” আনন্দময়ীর 
দ্বিকে চাহিয়া! কহিল-_“আমরা পরেশ বাবুর বাড়ি থেকে 
আসচি।” ূ 

আনন্দময়ী তাহাদিগকে আদর করিয় বসাইয়৷ কহিলেন, 
“আমাকে সে পরিচয় দিতে হবে না। তোমাদের দেখি 
নি, মা, কিন্ত তোমাদের আপনার ঘরের বলেই জানি।” 

দেখিতে দেখিতে কথা জমিয়া উঠিল। বিনয় চুপ 
করিয়া বসিয়া আছে দেখিয়! সুচরিতা তাহাকে আলাপের 
মধ্যে টানিয়া লইবার চেষ্টা করিল) মৃহ্ম্বরে জিজ্ঞাস! 
করিল,”“আপনি অনেক দিন আমাদের ওখানে যান নি যে” 

বিনয় ললিতার দিকে একবার দৃষ্টিনিক্ষেপ করিয়া 
লইয়া কহিল, _প্ঘন ঘন বিরস্ত করলে পাছে আপনাদের 
ন্লেহ হারাই মনে এই ভয় হয়।” 

স্থচরিতা৷ একটু হাসিয়া কহিল--”ন্সেহও যে ঘন ঘন 
বিরক্তির অপেক্ষা রাখে সে আপনি জানেন না বুঝি 1” 

আনন্দময়ী কহিলেন, “তা ও খুব জানে মা! কি 
০৬ সমস্ত দিন ওর. ফরমাসে আর আকারে 
আমার যদি একটু অবসর থাকে !” এই বলিয়া! গুষ্টি 
দ্বারা বিনযীকে নিরীক্ষণ করিলেন। 
ৃ বিনয় করি, সর্ধর তোমাকে ধৈর্য দিয়েছেন, আমাকে 
ছিরে পরীক্ষা করিয়ে নিচ্চেন।» 


গোরা? 


৯ কিপার কি ০৫ ৮০৪৭5 ক? 


৪১৫ |] 


সিনা 


ভাই দলিত, আমাদের পর্দা বুঝি শেষ হে গেল! 
পাস করতে পারি নি বুঝি? 

ললিতা এ কথায় কিছুমাত্র যোগ দিল না দেখিয়া 
আনন্দময়ী হাসিয়া কহিলেন,--“এবার আমাদের বিন্ধ 


নিজের ধৈর্য্যের পরীক্ষা! করচেন। তোমাদের ওষে কি 


চক্ষে দেখেচে সে ত তোমরা জান না। * সন্ধেবেলায় 
তোমাদের কথা ছাড়া কথ! নেই। আর পরেশ বাবুর 
কথা উঠলে ও ত একেবারে গলে যায়।” 

আনন্মময়ী ললিতার মুখের দিকে চাহিলেন, সেঁখুব 
জোর করিয়া চোখ তুলিয়া রাখিল বটে, কিন্তু বৃথা লাল 
হইয়া উঠিল। 

আনন্দময়ী কহিলেন, “তোমার বাবার জন্তে ও কত 
লোকের সঙ্গে ঝগড়া করেচে! ওর দলের লোকেরা ত 
ওকে ব্রাহ্ম বলে জাতে ঠেলবার জো করেচে। বিন্ধ, 
অমন অস্থির হয়ে উঠূলে চলবে না বাছা সত্যি কথাই 
বলচি। এতে লজ্জা করবারও ত$কোনে কারণ দেখিনে। 
কি বল মা!” 

এবার ললিতার মুখের দ্বিকে চাহিতেই তাহার চোখ 
নামিয়া পড়িল। নুচরিত! কহিল, “বিনয় বাবু যে আমাদের 
আপনার লোক বলে জানেন সে আমর! খুব জানি__ 
কিন্তু সে যে কেবল আমাদেরই গুণে তা! নয়, সে গুর নিজের 
ক্ষমতা |” 

আনন্দময়ী কহিলেন, “তা ঠিক বলতে পারিনে মা। 
ওকে ত এতটুকুবেল! থেকে দেখংচি, এত দিন ওর বন্ধুর 
মধ্যে এক আমার গোরাই ছিল) এমন কি, আমি দেখেছি 
ওদের নিজের দলের লোকের সঙ্গেও বিনয় মিলতে পারে 
না। কিন্তু তোমাদের সঙ্গে ওর হু"দিনের আলাপে 
এমন হয়েছে যে আমরাও ওর আর নাগাল পাইনে। 
ভেবেছিলুম এই নিয়ে তোমাদের সঙ্গে ঝগড়া করব কিন্তু 
এখন (দেখতে পাচ্চি আমাকেও ওরই দলে ভিড়তে হবে। 
তোমর! সক্কলকেই হার মানাবে ।” 

এই বলিয়া আনন্দময়ী একবার ললিতার ও একবার. 
সুচরিতার চিবুক স্পর্শ করিয়া অঙ্গুগি দ্বারা চুন গ্রহণ 
করিলেন। 


* চরিত লঙগিতাকে একটু ঠেলা দিয়া কহিল, পুনচিন্‌.. সুচি! বিনয়ের দুযবস্থা লক্ষ্য করিনা! সদরচিতে- 


৪8১৬. 
উস এসেচেন ; ॥ তিনি বাইরে ক্- 
দয়াল বাবুর সঙ্গে কথ! কচ্চেন।” 

গুনিয়৷ বিনয় ভাড়াতাড়ি বাহিরে চলিয়া গেল। তখন 
গোরা ও বিনয়ের অসামান্ত বন্ধুত্ব লইয়৷ আনন্দময়ী আলোচন! 
করিতে লাগিলেন। শ্রোতা ছই জনে যে উদ্দাসীন নহে 
তাহা বুঝিতে তাহার বাকি ছিল না। আনন্দময়ী জীবনে 
এই ছুটি ছেলেকেই তাহার মাতৃম্গেহের পরিপূর্ণ অর্থ্য দিয়া 
পুজা করিয়া আসিয়াছেন, সংসারে ইহাদের চেয়ে বড় 
তাহার আর কেহ ছিল ন1। বালিকার পুজার শিবের 
মত ইহাদ্দিগকে তিনি নিজের হাতেই গড়িয়াছেন বটে 
কিন্ত ইছারাই তাহার সমস্ত আরাধন! গ্রহণ করিয়াছে। 
তাহার মুখে তাহার এই ছুটি ক্রোড়দেবতার কাহিনী 
ল্েহরসে এমন মধুর এমন উজ্জ্বল হইয়া উঠিল যে নুচরিত! 
এবং ললিতা অতৃপুহৃদয়ে শুনিতে লাগিল। গোরা এবং 
বিনয়ের প্রতি তাহাদের শ্রদ্ধার অভাব ছিল না কিন্ত 
আনন্দমরীর মত এমন মায়ের এমন স্নেহের ভিতর দিয়া 
তাহাদের সঙ্গে যেন আর একটু বিশেষ করিয়৷ নুতন 
করিয়া পরিচয় হইল। 

আনন্দময়ীর সঙ্গে আজ জানাগুন! হইয়! ম্যাজিষ্রেটের 
প্রতি ললিতার রাগ আরও যেন বাড়িয়া উঠিল। ললিতার 
মুখে উষ্ণবাক্য গুনিয়া! আনন্দময়ী হাসিলেন। কহিলেন, 
শমা, গোরা আজ জেলখানায় এ ছুঃখ যে আমাকে কি 
রকম বেজেছে তা অন্তর্যামীই জানেন। কিন্তু সাহেবের 
উপর আমি রাগ করতে পারিনি। আমি ত গোরাঁকে 
জানি, সে যেটাকে ভাল বোঝে তার কাছে আইন কাস্থন 
কিছুই মানে না) যদি না মানে তবে যারা বিচারকর্তা 
তারা ত জেলে পাঠাবেই_-তাতে তাদের দোষ দিতে 
যাব কেন? গোরার কাজ গোরা করেচে-_-ওদেরও কর্ডব্য 
ওর! করেছে__-এতে যাদের ছূঃখ পাবার তারা ছঃখ পাঁবেই। 
আমার গোরার চিঠি যদি পড়ে দেখ, মা, তা'হলে বুঝতে 
পারবে ও ছুঃখকে ভয় করে নি, কারো! উপর মিথ্যে রাগও 
করে নি--যাতে য! ফল হয় তা সমস্ত নিশ্চয় জেনেই কাজ 
করেছে।” এই বলিয়া গোরার সবস্বরক্ষিত চিঠিখানি 
বাক্স হইতে বাহির করিয়৷ সুচরিতার হাতে দিলেন। 
কহিলেন, “মা, তুমি চেঁচিয়ে পড় আমি আর একবার গুনি।” 


প্রধাসী ] 


মিসস 


[৮ম ভাগ 


পা সিশাাপিিলস .. ৯৯ লাগান পি ৯৯ 


গোরার সেই আশ্চর্য  চিঠিখানি পড়া-৮৯৫ গেলে 
পর তিন জনেই কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া! রহিলেন। আনন্দময়ী 
তাহার চোখের প্রান্ত আচল দিয়! মুছলেন। সে যে 
চোখের জল তাহাতে শুধু মাতৃহৃদয়ের ব্যথা নহে, তাহার 
সঙ্গে আনন্দ এবং গৌরব মিশিয়াছিল। তাহার গোর! 
কি যে-দে গোরা ! ম্যাজিষ্টরেটে তাহার কমর মাপ করিয়া 
তাহাকে দয়! করিয়! ছাড়িয়! দিবেন সে কি তেমনি গোর! ! 
সে ষে অপরাধ সমন্ত স্বীকার করিয়া জেলের ছুঃখ ইচ্ছা 
করিয়৷ নিজের কীধে তুলিয়া! লইয়াছে ! তাহার সে ছুঃখের 
জন্ত কাহারে সহিত কোনো কলহ করিবার নাই। গোরা 
তাহা অকাতরে বহন করিতেছে এবং আনন্দময়ীও ইহা! 
সহা করিতে পারিবেন । 
ললিতা আশ্চর্য্য হইয়া আনন্দময়ীর মুখের দিকে 
চাহিয়া রহিল। ব্রাঙ্মপরিবারের সংস্কার ললিতার মনে 
থুব দৃঢ় ছিল; যে মেয়েরা আধুনিক প্রথায় শিক্ষা 
পায় নাই এবং যাহার্দিগকে সে “হি ছুবাড়ির মেয়ে” বলিয়া 
জানিত তাহাদের প্রতি ললিতার শ্রদ্ধা ছিল না। শিশু- 
কালে বরদরানুন্দরী তাহাদের যে অপরাধের প্রতি লক্ষ্য 
করিয়৷ বলিতেন, *হি'ছুবাড়ির মেয়েরাও এমন কাজ করে 
না” সে অপরাধের জন্য ললিতা বরাবর একটু বিশেষ 
করিয়াই মাথ। ছেঁট করিয়াছে। আজ .আনন্দময়ীর মুখের 
কল্পটি কথ শুনিয়া তাহার অস্তঃকরণ বার বার করিয়! 
বিস্ময় অনুভব করিতেছে । যেমন বল, তেমনি শাস্তি, 
তেমনি আশ্চর্য্য সদ্বিবেচনা ! অসংযত হৃদয়াবেগের জন্য 
ললিতা নিজেকে এই রমণীর কাছে খুবই খর্ব করিয়া! অন্কুভব 
করিল। তাহার মনের ভিতরে আজ ভারি একটা ক্ষুন্ধতা 
ছিল, সেই জন্ত সে বিনয়ের মুখের দিকে চায় নাই, 
তাহার সঙ্গে কথাও কয় নাই। কিন্ত আনন্দময়ীর দেহে 
করুণায় ও শান্তিতে মণ্ডিত মুখখানির দিকে চাহিয়া তাহার 
বুকের ভিতরকার সমন্ত বিদ্রোহের তাপ ধে্ন জুড়াইয়া 
গেল- চারিদিকের সকলের সঙ্গে তাহার সম্বন্ধ সহজ 
হইয়া আসিল। ললিতা আনন্দমরীকে কহিল, "গৌর 
বাৰু যে এত শক্তি কোথা থেকে পে্চেন*তা আপনাকে 
দেখে আজ বুঝ্তে পারলুষ ।” 
আনন্দমরী কহিলেন, পঠিক বোঝ নি। গোর! হদি 


৮ম খ্যা।] 


রি লিড টি 
আমার 
থেকে বল পেতুম ! তা'হলে কি তা ছঃখ আমি এমন 
করে সন্ করতে পারতুম !” 

ললিতার মনটা আজ কেন যে এতট! বিকল হইয়া 
উঠিয়াছিল 'তাহার একটু ইতিহাস বলা আবন্তক। 

এ কয়দিন প্রত্যহ সকালে বিছানা হইতে উঠিয়াই 
প্রথম কথা ললিতার মনে এই জাগিয়াছে যে, আজ বিনয় 
বাবু আসিবেন না। অথচ সমস্ত দিনই তাহার মন 
একমুহূর্ের জন্যও বিনয়ের আগমনের প্রতীক্ষা) করিতে 
ছাড়ে নাই। ক্ষণে ক্ষণে কেবলি সে মনে করিয়াছে বিনয় 
হয়ত আসিয়াছে; হয়ত সে উপরে না আসিয়া নীচের 
ঘরে পরেশবাবুর সঙ্গে কথা কহিতেছে। এই জন্ঠ দিনের 
মধ্যে কতবার সে অকারণে এঘরে ওঘরে ঘুরিয়াছে তাহার 
ঠিক নাই। অবশেষে দিন যখন অবসান হয়, রাত্রে যখন 
সে বিছানায় গুইতে যায় তখন সে নিজের মনথানা লইয়! 
কি যে করিবে ভাবিয়া পায় না। বুক ফাটিয়া কান্না 
আসে )-_সঙ্গে সঙ্গে রাগ হইতে থাকে; কাহার উপরে 
রাগ বুঝিয়া উঠাই শক্ত । রাগ বুঝি নিজের উপরেই ! 
কেবলি মনে হয়, একি হইল ! আমি বীচিব কি করিয়া! 
কোনে! দিকে তাকাইয়৷ যে কোনো! রাস্তা দেখিতে পাই 
না! এমন কারয়। কতদিন ভ্ুলিবে ! 

ললিতা জানে, বিনয় হিন্দু; কোনোমতেই বিনয়ের 
সঙ্গে তাহার বিবাহ হইতে পারে না। অথচ নিজের 
হৃদয়কে কোনোমতেই বশ মানাইতে ন! পারিয়া লজ্জায় 
ভয়ে তাহার প্রাণ শুকাইয়া! গেছে। বিনয়ের হৃদয় যে 
তাহার প্রতি বিমুখ নহে একথ সে বুঝিয়াছে ; বুঝিয়াছে 
-বলিয়াই নিজেকে সম্বরণ করা তাহার পক্ষে আজ এত 
কঠিন হইয়াছে। সেই জন্যই সে যখন উতল! হইয়া 
বিনয্বের আশাপথ চাহিয়া থাকে সেই সঙ্গেই তাহার মনের 
ও ভয় হইতে থাকে পাছে বিনয় আসিয়া 
পড়ে। এমনি করিয়া নিজের সঙ্গে টানাটানি করিতে 
করিতে আব্ধ সকাঞ্জে তাহার ধৈধ্য আর বীধ মানিল 
না। তাহার্গ মূন্ে হইল বিনয় না আসাতেই তাহার 
প্রাণের ভিতরট! কেবলি অশাস্ত হইয়া উঠিতেছে ; একবার 
জেখ! হইলেই এই অস্থিরত| দুর হইয়া! যাইবে। 


গলা নাশতা ৩৯৫৯০ শিব লন 


খ্োরা 


ণ ছেলের : মত হত তাহলে আমি কোথা 


৪১৭ 


০০৯ ৮১০াপি৫ তাস 


কারাদ ঘরের মধ্যে টানিযা 
আনিল। সতীশ আজকাল মাসিকে পাঁইয়া৷ বিনয়ের 
সঙ্গে বন্ধুত্বচ্চার কথা একরকম ভূলিয়াই ছিল। ললিতা 
তাহাকে কছিল--”বিনয় বাবুর সঙ্গে তোর বুঝি ঝগড়া 
হয়ে গেছে !” 

সে এই অপবাদ সতেজে অস্বীকার করিল। ললিতা! 
কহিল--“ভারিত তোর বন্ধু! তুই কেবল বিনয় বাবু 
বিনয় বাবু করিস্‌ তিনি ত ফিরেও তাকাঁন্‌ না :” 

সতীশ কহিল, “ইস্‌! তাইত 1 কথ্খনো না” 

পরিবারের মধ্যে ক্ষুদ্রতম সতীশকে নিজের গৌরব 
সপ্রমাণ করিবার জন্য এমনি করিয়! বারম্বার গলার জোর 
প্রয়োগ করিতে হয়। আজ প্রমাণকে তাহার চেয়েও 
দৃঢ়তর করিবার জন্য দে তখনি বিনয়ের বাসায় ছুটিয়া 
গেল। ফিরিয়া আসিয়া কহিল তিনি যে বাড়িতে নেই, 
তাই জন্তে আস্তে পারেন নি 1” 

ললিতা জিজ্ঞাসা করিল-”"এ ক”দিন আসেন নি 
কেন 1” 

সতীশ কহিল, “ক*দিনই যে ছিলেন না ।” 

তখন ললিতা স্ুচরিতার কাছে গিয়া কহিল, “দিদি 
ভাই, গৌর বাবুর মায়ের কাছে আমাদের কিন্ত একবার 
যাওয়া উচিত ।” 

স্থচরিতা কহিল “তাঁদের সঙ্গে ষে পরিচয় নেই।” 

ললিতা কহিল-_“বাঃ, গৌর বাবুর বাপ যে বাবার 
ছেলেবেলাকার বন্ধু ছিলেন।” 

স্থচরিতার মনে পড়িয়া গেল-_কহিল, “| তা বটে!” 

সুচরিতাও অত্যত্ত উৎসাহিত হুইয়৷ উঠিল। কহিল-_ 
“ললিত! ভাই, তুমি যাও, বাবার কাছে বল গে!” 

ললিতা কহিল, “না, আমি বলতে পারব না, তুমি 
বলগে !” 

শেষকালে সুচরিতাই পরেশ বাবুর কাছে গস কথাটা 
পাড়িতেই তিনি বলিলেন, ণ্ঠিক বটে, এতদিন আমাদের 
যাওয়া! উচিত ছিল ৮” ও 

আহারের পর যাওয়ার কথাটা যখনি স্থির হুইয়া গেল 
তখনি ললিতার মন বাঁকিয়৷ উঠিল। তখন আবার কোথা 
হইতে অভিমান এবং সংশয় আসিয়া তাহাকে উদ্টাদ্দিকে 


| ৪১৮ 


পিল পাদ 


টানিতে তিনি হচরিতাকে লিগা সে কহিল-_ দিদি, 
তুমি বাবার সঙ্গে যাও। আমি বাব না।” 

স্থচরিতা কহিল, “সেকি হয়! তুই না গেলে আষি 
একলা যেতে পারব না। লক্ষ্মী আমার, ভাই আমার-_ 
চল্‌ ভাই, গোল করিস্‌ নে 1” 

অনেক অন্ুনয়ে ললিতা গেল। কিন্তু বিনয়ের কাছে 
সেধে পরাস্ত হইয়াছে; বিনয় অনায়াসেই তাহাদের বাড়ি 
না আসিয়া পারিল, আর, সে আজ বিনয়কে দেখিতে 
চুটিয়াছে এই পর্াভবের অপমানে তাহার বিষম একটা 
রাগ হইতে লাগিল । বিনয়কে এখানে দেখিতে পাইবার 
আশাতেই আনন্দমর়ীর বাড়ি আসিবার জন্য যে তাহার 
এতটা আগ্রহ জন্মিয়াছিল, এই কথাটা সে মনে মনে 
একেবারে অস্বীকার করিবার চেষ্টা করিতে লাগিল 
এবং নিজের সেই জিদ বজায় রাখিবার জন্য, না বিনয়ের 
দিকে তাকাইল, না তাহার নমস্কাব ফিরাইয়! দিল, না 
তাহার সঙ্গে একটা কথ! ।কহিল। বিনয় মনে করিল, 
ললিতার কাছে তাহার মনের গোপন কথাটা ধরা পড়িয়াছে 
বলিয়াই সে অবজ্ঞার দ্বারা তাহাকে এমন করিয়! 
প্রত্যাখ্যান করিতেছে । ললিতা যে তাহাকে ভাল- 
বাসিতেও পারে একথা অনুমান করিবার উপযুক্ত আত্মা- 
ভিমান বিনয়ের ছিল না। 

বিনয় আদিয়া সঙ্কোচে দরজার কাছে ঠীড়াইয়া কহিল, 
*পরেশ বাবু এখন বাড়ি যেতে চাচ্ছেন, এঁদের সকলকে 
খবর দিতে কল্লেন।” ললিতা যাহাতে তাহাকে না দেখিতে 
পায় এমন করিয়াই বিনয় দাড়াইয়াছিল। 

'আনন্দময়ী কহিলেন “সে কি হয়! কিছু মিষ্টিমুখ না 
করে বুঝি যেতে পাবেন! আর বেশি দেরি হবেন! । 
তুদি এখানে একটু বোস বিনয়, আমি একবার দেখে আদি। 
বাইরে দীড়িয়ে রইলে কেন, ঘরের মধ্যে এসে বোস ।” 

বিনয় ললিতার দিকে আড়-করিয্া কোনোমতে দূরে 
এক জায়গায় বসিল। যেন বিনয়ের প্রতি তাহার ব্যব- 
হারের কোনো বৈলক্ষণ্য হয় নাই এমনি সহজভাবে ললিত। 
কহিল “বিনয় বাবু, আপনার বন্ধু সর্তীশকে আপনি 
একেবারে ত্যাগ ফরেচেন কিনা জান্বার জন্তে সে আজ 
লালে আপনার বাড়ি গিয়েছিল যে!” 


প্রবাসী । 


(শন আগ! 
হঠাৎ ঈৈববাধী হইলে মার্ষ । যেমন আস্ত হয়া 
যায় সেইরূপ বিস্ময়ে বিনয় চমকিয়া উঠিল। তাহার সেই 
চমকটা দেখ! গেল বলিয়া সে অত্যন্ত লজ্জিত হইল। 
তাহার ম্বভাবসিদ্ধ নৈপুণ্যের সঙ্গে কোনো জবাব করিতে 
পারিল না; মুখ ও কর্ণমূল লাল করিয়া কছিল-_”সতীশ 
গিয়েছিল না কি! আমিত বাড়িতে ছিলুম না ।” 

ললিতার এই সামান্ত একটা কথায় বিনয়ের মনে একটা 
অপরিমিত আনন্দ জন্মিল । একমুহূর্তে বিশ্বজগতের উপর 
হইতে একটা প্রকাণ্ড সংশয় যেন নিশ্বাসরোধকর দুঃস্বপ্নের 
মত দূর হইয়া গেল। যেন এইটুকু ছাড়া পৃথিবীতে 
তাহার কাছে প্রার্থনীয় আর কিছু ছিল না। তাহার মন 
বলিতে লাগিল, “বাচিলাম,” “্বাচিলাম!” ললিত! রাগ করে 
নাই, ললিত! তাহার প্রতি কোনো সন্দেহ করিতেছে না। 

দেখিতে সমস্ত বাধা কাটিয়া গেল। স্মুচরিতা হাসিয়া 

--্বিনয় বাবু হঠাৎ আমাদের নথী দস্তী শূঙ্গী অন্তর- 
পাণি কিম্বা প্ররকম একট! কিছু বলে সন্দেহ করে 
বসেচেন।” 

বিনয় কহিল-_ “পৃথিবীতে বারা মুখ ফুটে নালিশ করতে 
পারে না, চুপ করে থাকে তারাই উপ্টে আসামী হয়। 
দিদি, তোমার মুখে একথা শোভা পায় না, তুমি নিজে 
কতদুরে চলে গিয়েছ এখন অন্তঞ্চে দূর বলে মনে করচ।” 

বিনয় আজ প্রথম স্থচরিতাকে দিদি বলিল। হুচরিতার 
কানে তাহা মিষ্ট লাগিল। বিনয়ের প্রতি প্রথম পরিচয় 
হইতেই স্ুগরিতার যে .একটি সৌহ্বস্ভ জন্মিয়াছিল এই 
দিদি সম্বোধনমাত্রেই তাহা যেন একটি শ্গেহপুর্ণ বিশেষ 
আকার ধারণ করিল। | 

পরেশ বাবু তাঁহার মেয়েদের লইয়া যখন বিদায় হইয়া 
গেলেন তখন দিন প্রায় শেষ হইয়' গেছে। বিনয় 
আনন্দমীকে কহিল, “মা, আজ তোমাকে কোনো 
কাজ করতে দেব না। চল উপরের'ঘরে।” 

বিনর তাহার চিত্তের উদ্বেলতা সন্বরণ করিতে পারিতে- 
ছিল না। আনন্দমরীকে উপরের ঘরে লইয়া গিয়া মৈঝের 
উপরে নিজের হাতে বাছুর পাতিয়! তাঁহাকে” বসাইল। 
আনদামরী বিনয়কে জিজ্ঞাসা করিলেন_-*বিস্থ, কি; তোর 


' কথাট! কি?” 


উজ সংখা! ।]. 


নি কহিল, নাহার কোনো কথা নেই, ভূমি কথা 
বল!” বাবুর মেয়েদিগকে আনন্দময়ীর কেমন 
লার্গিল সেই কথা গুনিবার জন্যই বিনয়ের মন ছট্ফট্‌ 
করিতেছিল। 
আনন্দময়ী কহিলেন, প্বেশ, এই জন্যে ॥ তুই বুঝি 
আমাকে ডেকে আন্লি ! আমি বলি, বুঝি কোনো কথা 
আছে ।” 
বিনয় কহিল, প্না ডেকে আন্লে এমন স্বর্ধ্যান্তটিত 
দেখতে পেতে না।” 
সেদিন কলিকাতাঁর ছাদগুলির উপরে অগ্রহায়ণের 
 নুরধ্য মলিনভাবেই অন্ত যাইতেছিল _বর্ণচ্ছটার কোনো 
বৈচিত্র্য ছিল ন!--আকাশের প্রান্তে ধমলবর্ণের বাম্পের 
মধ্যে সোণার আভা অশ্পষ্ট হইয়া জড়াইয়াছিল। কিন্ত 
এই স্লান স্ধার ধৃসরতাও আজ্জ বিনয়ের মনকে রাঙাইয়া 
তুলিয়াছে। তাহার মনে হইতে লাগিল, চারিদিক তাহাকে 
যেন নিবিড় করিয়৷ ঘিরিয়াছে, আকাশ তাহাকে যেন 
স্পর্শ করিতেছে। 
আনন্দময়ী কহিলেন, “মেয়ে ছুটি বড় লক্ষী !” 
বিনয় এই কথাটাকে থামিতে দিল না। নানা দিক্‌ 
দিয়া এই আলোচিনাকে জাগ্রত করিয়া রাখিল। পরেশ 
বাবুর মেয়েদের সম্বন্ধে কত দিনকার কত ছোটখাট ঘটনার 
কথা উঠিয়া পড়িল-_তাহার অনেকগুলিই অকিঞ্চিংকর 
কিন্ত সেই অগ্রহাক্পণের শ্লায়মান নিভৃত সন্ধ্যায় নিরালাঘরে 
বিনয়ের উৎসাহ এবং আনন্ময়ীর ওৎস্থক্য দ্বাবা এই 
সকল ক্ষুত্র গৃহকোণের অখ্যাত ইতিহাসথণ্ড একটি গম্ভীর 
মহিমায় পূর্ণ হইয়! উঠিল । 
আনন্দময়ী হঠাৎ এক সময়ে নিঃশ্বাস ফেলিয়া বলিয়া 
উঠিলেন, “হচকিতার সঙ্গে যদি গোরার বিয়ে হতে পারে 
ত বড় খুসি হই।” 
বিনক্গ লাফাইয়া উঠিল, কহিল, 'ণ্মা, এ কথা৷ আমি 
অনেক বার ভেবেছি। ঠিক গেরার উপযুক্ত সঙ্গিনী !” 
আনন্দময়ী। কিন্তু হবে কি? 
বিনয় ।€ কেন হবে না? আমার মনে হয় গোরা 
/ষে হচকরিতাকে পছন্দ করে না তা নয়! 
গ্রোরার মন যে কোনো একজারগার আক হইয়াছে 


গোরা। 


৪৯৯ 


আননমীর কাছে তাহা অগ্োচর ছিল না।' লে মেরেট 
যে হুচরিতা তাহাঁও 'তিনি বিনয়ের নান! কথা হইতে 
সংগ্রহ করিয়াছিলেন। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া. 
আনন্দময়ী' কহিলেন, পকিস্তু স্থচরিতা কি হিন্দুর ঘরে 
বিয়ে করবে ?” 

বিনয় কহিল, “আচ্ছা মা, গোর! কি ব্রাহ্গর ঘরে বিয়ে 
করতে পারে না? তোমার কি তাতে মত নেই ?” 

আনন্দময়ী। আমার খুব মত আছে। 

বিনয় পুনশ্চ জিজ্ঞাসা করিল, “আছে ?” 

আননদময়ী কহিলেন, "আছে বৈ কি বিশু! মানুষের 
সঙ্গে মান্ধুষের মনের মিল নিয়েই বিয়ে,__সে সময়ে কোন্‌ 
মন্তরটা পড়া হল তা নিয়ে কি আসে যায় বাবা! যেমন 
করে হোক্‌ তগবানের নামটা নিলেই হল !» 

বিনয়ের মনের ভিতর হইতে একটা ভার নামিয়া 
গেল। সে উৎসাহিত হইয়া কহিল, "মা, তোমার মুখে 
যখন এ সব কথ! শুনি আমার ভারি আশ্চর্য্য বোধ হয়! 
এমন ওদাধ্য তুমি পেলে কোথা থেকে ।” 

আনন্মময়ী হাসিয়া কহিলেন, “গোরার কাছ থেকে 
পেয়েছি ।” 

বিনয় কহিল, "গোরা ত এর উপ্টো কথাই বলে !” 

আনন্দময়ী বল্লে কি হবে! আমার য! কিছু শিক্ষা 
সব গোর! থেকেই হয়েচে। মানুষ বস্তটি যে কত সত্য 
আর মানুষ য৷ নিয়ে দলাদ্লি করে, ঝগড়া করে” মরে 
তা যে কত মিথ, সে কথা, ভগবান গোরাকে যে ধিন 
দ্বিয়েচেন সেই দিনই বুঝিয়ে দিয়েচেন। বাবা, ব্রাঙ্মাই বা 
কে, আর হিন্দুই ব| ক! মানুষের হৃদগের ত কোনো 
জাত নেই_-সেই খানেই ভগবান সকলকে মেলান এবং 
নিজে এসেও মেলেন ;_তীকে ঠেলে দিয়ে মন্তয় আর 
মতের উপরেই মেলাবার ভার দিলে চলে কি?” 

বিনয় আনন্দময়ীর পায়ের ধুলা লইয়া! কছিল, “মা, 
তোমার কথ! আমার বড় মিষ্টি লাগ্ল! আমার দিনটা 
আঙ্ সার্থক হয়েচে |” 

শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর | 


৪8২০ 


ত্রাহ্মণ্য ধর্ম । 
(জি-দে-লাফৌর-ফরাসী হইতে ) 
ধর্্মও দর্শনের দিক্‌ দিয়া দেখিলে__ক্লীবলিঙ্গ ব্রন্ধ সম্বন্ধে 
অতীন্জিয় ধারণা, এবং সমাজ ও রাষ্ট্রনীতির দিক্‌ দিয়া 
দেখিলে__বর্ণভেদপ্রথা-_এই দুই লইয়াই ব্রাঙ্গণ্য ধর্ম 
ভারতের এই গৌরবোৌজ্জল যুগে, সভ্যতার যেরূপ বিকাঁশ 
ও উন্নতি হইয়াছিল তাহা বাস্তবিকই অত্যন্তুত। এই 
প্রবন্ধের সংকীর্ণ পরিসরের মধ্যে, সবিস্তারে আমি কিছুই 
বলিতে পারিব না; এই যুগ সম্বন্ধে গুধু একটা আভাস 
দিবার জন্ত, আমি এ যুগের কতকগুলি সাহিত্যিক কীর্তির 
. উল্লেখ করিব মাত্র । মহাকাব্য-বিভাগে, মহাভারত ও 
রামায়ণ-__এই ছুইটি প্রধান গ্রন্থঃ মহাভারতে ২৫০০০ 
শ্লেক আছে। তাহার পর পুরাণ। নাট্য-বিভাগে, 
কালিদাস ও ভবভৃতির নাটকাবলী, মৃচ্ছকটিক বিশেষরগ্রে 
উল্লেখ যোগ্য । তাহার পর গীতি কাব্য__মেঘদূত ও 
শীত গোবিন্দ ; আখ্যায়িকা-_পঞ্চতন্ত্র। পাণিনীয় ব্যাকরণ 
ও তাহার অনেকগুলি ভাষ্য ; তাছাড়া অলঙ্কার, ছন্দ ও 
্তারশান্ত্র সম্বন্ধেও অসংখ্য গ্রন্থের উল্লেখ করা যাইতে 
পারে। বিজ্ঞান-বিভাগে, জ্যোত্তিষের অনেকগুলি গ্রন্থ 
আছে। পাটাগণিত, দাশমিক সংখ্যাঙ্ক, ও বীজগণিতের 
উদ্তাবনার জন্য আমরা হিন্দুদিগের নিকট খাণী। আরবের! 
আমাদের জন্য আর কিছুই করে নাই, কেবল এ সকল 
বিভা হিন্দুদের নিকট হইতে গ্রহণ করিয়া, আমাদের 
নিকট প্রচার করিয়াছে মাত্র। সর্বশেষে, মনুসংহিতা 
কিংবা মাঁনব-ধর্মশান্ত্র এবং যাজ্ঞবন্ধ্য প্রভৃতি অন্যান্ত 
ব্যবস্থা-গ্রস্থ ; (ভারতবর্ষে এইরূপ ৫৬টি কিংবা ততোধিক 
্রস্থ পাওয়! যায় ),-_-এই সকল গ্রন্থ হইতে, ভারতবর্ষের 
সভ্যতা যে চূড়ান্ত সীমায় উপনীত হইয়াছিল এবং উহা 
যে জর্ধাপেক্ষা প্রাচীন__ইছাঁই প্রমাণ হয়। যে 
অষ্টিনিয়ানের সংহিতা আমরা এক্ষণে অনুসরণ করি, 
উহার কিয়দংশ মনুসংহিতার আক্ষরিক অনুবাদ মাত্র; 
এক্ষণে এই পরমাশ্্য্য সংহিতাখানি, ব্রাহ্গণ্য-মহিমার 
সাক্ষীরূপে বিদ্ধমান রহিয়াছে। 
সংস্করণ- -৬/11112.0) 007765১ 01)62%? 15955616001 
[0610)01,217705 কর্তৃক, আমাদের যুগের পুর্বে, জরয়ো- 


প্রবাসী । 


মন্থুসংহিতার বিশোধিত' 


[ ৮ম ভাগ 


পালি 1 


দশ শতাব্দী হইতে প্রকাশিত হইতে আরস্ত “নইয়াছে। 
যে বেদের উপর এই সংহিতা প্রতিষ্ঠিত সেই বেদেরই 
স্তার ইহা ভারতে পৃ্জিত হইয়া আসিতেছে এবং আজিকার 
দিনেও এই সংহিতাটি একটি পরম পবিত্র শাঙ্সগ্রস্থ বলিয়া 
পরিগণিত। এই সংহিতা ১২ অধ্যায়ে বিভক্ত এবং 
ইহার মধ্যে, ধর্মসন্বন্ধীয়, রাষ্ট্রসন্বদ্ীয়, সমাঁজসম্বন্ধীয় তাবৎ 
বিষয়ের আলোচনা সন্নিবিষ্ট আছে। 

আমার বিবেচনায়, এরূপ গুরুতর ও প্রামাণিক গ্রস্থকে 
শুধু বিশ্লেষণ করিয়া দেখান অপেক্ষা, উহা হইতে বচন 
সকল উদ্ধৃত করিয়া দিলে আরও সমুচিত হইবে । আমি. 
যে অন্কুবাদ অবলম্বন করিয়া বচন সকল উদ্ধৃত করি- 
তেছি, তাহা! [,019619007-[)65510770172,0779-র অনুবাদ ; 
ড/1111970-]0095-র অনুবাদের সহিত ইহার মিল আছে 
এবং ইহা! মূলের যথাযথ অন্থুবাদ । 

প্রথম অধ্যায়ে (প্রকৃত হিন্দু সৃষ্ট প্রকরণ ) ব্রহ্দের 
অতীন্ডরিয় স্বরূপ এই বচনে পরিব্যক্ত হইয়াছে £_-”এই 
বিশ্বগৎ এককালে তমসাচ্ছন্ন ছিল-__অচিস্ত্য অবিজ্ঞেয় 
রূপে-_প্রস্থপ্ত রূপে সর্বত্র প্রসারিত ছিল। অনস্তর স্বয়ন্ডু 
অবাক্ত ভগবান্‌ মহাভূতাদিতে শক্তি প্রয়োগ করিয়া, এই. 
বিশ্বসংসারকে প্রকাশ করিলেন এবং অন্ধকার বিনাশ 
করিয়৷ স্বয়ং আবিরভতি হইলেন। যিনি অতীন্্রিয়গ্রাহ 
সুক্মা, অব্যক্ত, সনাতন, সর্বভূতময়, অচিস্ত্য, তিনি স্বয়ং 
প্রাহুভূতি হইলেন। তিনি স্বকীয় শরীর হইতে বিবিধ 
প্রজ। সৃষ্টির ইচ্ছা করিয়া, ধ্যান মাত্রে জলের স্ষ্টি করিলেন 
এবং তাহাতে বীজ অর্গণ করিলেন ।” 

তিন সহুত্র বংসর পরে, জাতির উৎপত্তি সম্বন্ধে 
[097৮1 যে মতবাদ প্রকাশ করিয়াছেন, নিয়লিখিত 
ৰচনে তাহার আভাস প্রাপ্ত হওয়া যায় £--( ১৯, শ্লোক ) 
মহত্ত্ব, অহস্কারতত্ব এবং পঞ্চত্মাত্র এই সাতটি মহাবীর্ষ্য 
পুরুষশক্তিবিশিষ্ট পদার্থের হু মাত্রা হইতে এই জগতের 
সৃষ্টি হইয়াছে__অব্যয় ও অধ্থয় কারণ হইতেই এই জগৎ 
উৎপর।2 (২* শ্লোক )_-”এই সকল মহাতৃতেগ মধ্যে. 
প্রত্যেকে পর-পর পূর্ব-পূর্কের গুণ গ্রহ কসে- পর্যায়ের 
মধ্যে যে বত দূর, তাহার গুণ সেই পরিমাণে অধিক 1”, . 

মন্তুসংহিতার দ্বিতীয় অধ্যায়ে, ছিঞ্জদিগের সংস্কার ও 


৮ম সংখ্যা |] 
ক্ষার কৃখা ছালোচিত হ হইয়াছে । হি শের অর্থ_ 
. ছুইবার । পুত জলে দ্মান করাইয়া, মস্ত্রোচ্চারণ 
সহকারে, মধু ও ঘ্বৃত শিশুর ওঠে স্থাপন করিয়া, প্রথম তিন 
বর্ণের ছ্বিজত্ব অনুষ্ঠান সম্পাদিত হয়। তাহার পর, 
তিন বৎসর.বয়ঃক্রমকালে, শিশুর চূড়াকরণ, পরে ১৬ হইতে 
২৪ বৎসর বয়সে,-ছিজ জাতির নিয়মানুসারে উপনয়ন 
হইয়া থাকে । এই তিনটি অনুষ্ঠান কিংবা! সংস্কার দীক্ষার 
জন্য নিতান্তই আবপ্তক। 
বচনগুলি এই £_-( ২৯ শ্লোক) “বালক জন্মিবামাত্র 
নাড়ীচ্ছেদের পূর্বে তাহার জাত কর্ম নামক সংস্কার করা 
বিধেয় ; তৎকালে স্বগৃন্থোক্ত মনরে তাহাকে স্বর্ণ, মধু ও 
ঘ্বত ভোজন , করাইতে হয়।” (৯৭ শ্লোক )-_“গর্ভ- 
কালীন গর্ভাধানাদদি সংস্কার, জাতকর্ম্ম, চুড়াকরণ ও 
উপনয়নাদি সংস্কার দ্বারা দ্বিজাতিগণের বীজ ও গর্ভজন্য 
পাপসমূহ ক্ষয় হইয়া থাকে ।” (৬৬ শ্লোক )- স্ত্রীলোক- 
দের দেহপুদ্ধির জন্য সমুদ্ধায় সংস্কারই যথাকালে এবং 
যথাক্রমে বিধেয়__পরস্ত এ সকল অনুষ্ঠান অমন্ত্রক হইবে। 
(৬৭ শ্লোক )_-পবিবাহ সংস্কারই স্ত্রীলোকের বৈদিক 
উপনয়ন-সংস্কার |” ৃ্‌ 
এইরূপে, জাতকর্মম, চুড়াকরণ, ও বিশেষত উপনয়ন__ 
এই তিনটি দ্বিজ জাতির ছ্বিজত্বের চিহ্ন_এবং এই সকল 
অনুষ্ঠানের দ্বারাই দ্বিজের দেহশুদ্ধি হইয়। থাকে। 
*ব্রদ্চচারীর পক্ষে অর্থাৎ পথিরলজির” ছাত্রের পক্ষে যে সকল 
কর্তব্য নির্ধারিত আছে তন্মধ্যে চিত্তগুদ্ধি ও ইন্দরিয়নিগ্রহ 
সর্ধপ্রধান। (৯৫ প্লোক )_-”যষে জন সমস্ত কামনার 
িযয় প্রাপ্ত হইয়াছেন, আর যেজন সমত্ত কাম্য বিষয় 
ত্যাগ করিয়াছেন,-_এই উভয়ের মধ্যে ত্যাগবান্‌ পুরুষকেই 
শ্রেষ্ঠ বলা যায়।” ৩) ইকজিয়গণের বিষয়প্রসক্তি 
হইতেই মন্থম্য দুষিত হইয়া থাকে, ইহাতে সন্দেহ নাই) 
তাহাদিগকে সংঘম করিতে পারলেই সিদ্ধিলাত করা! 
যায়।” (৯৭)--“বেদ বল, দান বল) বজ্ত নিয়ম 
তপতি যে কোন পুণ্য কাধ্য বল) এ সকল স্বতাব- 
ব্যক্তিকে কখন সিদ্ধি প্রদানে সমর্থ হয় না।” 
হিন্দুদের চক্ষে, একমাত্র জানই (জ্ঞান অর্থে প্রধানত 
বনদর্েদাঙ্ের জঞানকেই বুঝার ) মননের শ্রেষঠতা স্থাপন 


াহ্গণয ধর্ম 


8২৯ 


৭৫ ওত হি টা 


কয়ে। ঠ৫৩_পকারণ, অজ্ঞ এজি সে লে 
বালক। যিনি জ্ঞানোপদেষ্টা তিনি বালক হইলেও পিতৃবৎ 
পৃজনীয়। অজ্ঞ ব্যক্তিকে যে বালক বলা যায় এদং 
দেবতাদিগকে যে পিত! বল! যায়, ইহা! অতি পূর্ববকাল 
হইতেই প্রসিদ্ধ আছে।” (১৫৪)_-প্বয়সে, শুরু কেশে, 
ধনে কিংবা বন্ধু বান্ধবে বড় হওয়! যায় না। যিনি বেদ 
বেদাঙ্গে অভিজ্ঞ, খধিরা তাহাকেই মহৎ বলিয়াছেন ।” 
্রাহ্মণন্বের মধ্যে জোষ্ঠতার নিয়ম জ্ঞানের উপর নির্ভয় 
করে। (১৫৬)--"মন্তকের কেশ পাকিলেই যে বৃদ্ধ হয় 
এমন নহে, কিন্তু ধিনি যুবা হ্ইয়াও বিদ্বান, দেবতারা 
তাহাকেই বৃদ্ধ বলেন।” (১৫৭) যেমন কাষ্ঠনির্মিত 
হস্তী, যেমন চর্নির্মিত মুগ, সেইরূপ বেদহীন ব্রাঙ্গণ ।” 
(১৪৫)--“দশজন উপাধ্যায় অপেক্ষা, একজন আচার্য্ের 
গৌরব অধিক। একশত আচাধ্য অপেক্ষা পিতার গৌরব 
অধিক এবং সহস্র পিতা অপেক্ষা মাতার গৌরব অধিক।” 
(১৪৬)-_“যিনি সংস্কারাদি করেন নাই, কেবল মাত্র 
জন্মদাতা, এবং যিনি সাঙ্গ বেদ প্রদান করেন--এই 
উভয়েই পিতা বটেন, কিন্তু তন্মধ্যে বেদপ্রদদ পিতাই 
শ্রেষ্ঠ। কারণ দ্বিজগণের দ্বিতীয় জন্ম বা ব্রহ্মজন্মই ইহ- 
পরকাল সর্বত্রই শাশ্বত” (১৫০)--*যিনি বেদ- 
অধ্যাপনার্দি, দ্বার! ব্রহ্মজন্মের কারণ হুন, যিনি বেদাদি- 
ব্যাখ্যান ছারা স্বধর্ম্নের উপদেশ করেন,_বালক হইলেও, 
তিনি ধর্্মতঃ বৃদ্ধের পিতা।” নিম্নলিখিত উপদেশ গুলিতে 
অতীব উচ্চভাব মুদ্রিত রহিয়াছে। (১৬২)-_“ব্রাক্মণ 
প্রহিক সম্মানকে যাবজ্জীবন বিষের স্তায় জ্ঞান করিবেন 
এবং অবমাননাকে সর্ব! অমৃতের নায় আকাঙ্কা 
করিবেন” (১৬১)--একাস্ত পীড়িত হইলেও অন্তের 
অর্দগীড়ন করা! উচিত নয়) যাহাতে; পরের অনিষ্ট হয়, 
এমন কোন কর্ম বা চিস্তা করিতে নাই এবং যে কথা . 
বলিলে লোকের উদ্বেগ 'জন্মে, পরলোক-বিরোধী এমন 
বাক্য উচ্চারণ করিতে নাই।” (২২৭)--প্পিত! মাতা 
বে ক্লেশ সন্থ করেন, পুত্র শত বৎসরেও তাহা পরিশোধ 
করিতে সমর্থ হয় না।” এই অধ্যায়ে, ছুইটি খুব উচ্চভাবের 
শ্লোক আছে $-_মাতা! পিতা অপেক্ষা সহশ্রগুণে পুজনীয় এবং 
শত শত বৎসর সেবা করিলেও, সন্তান সে ধার শুধিতে 


৪২২ 
পারে না। স্রীলোকের সমন্ধে বে সকল উপযেশ পন 
আছে, এই দুইটি উপদেশ তাহারই কতকটা কাছাকাছি। 
' এই বিষয়টি বিশেষ আলোচনার যোগ্য: সকল আর্যা- 
জাতির হ্যায়, বৈদিক ও ব্রাক্ষণ্যিক প্রাচীন ভারতের 
আর্ধ্যদিগের মধ্যেও নারীজাতি সম্মানিত হইত; বর্তমানে, 
ভারতে নারীজাতির যে হূর্গতি দেখিতে পাওয়া যায়, 
মুসলমানের ভারত-বিজয় তাহার মুলীতৃত কারণ। সে 
সময়ে নারীজাতির অবস্থা কিন্ধূপ ছিল, তৃতীয় অধ্যায়ে 
তাহা অবগত হওয়া যায়। এ অধ্যায়ে, বিবাহের বিষয় ও 
পিতার কর্তব্য আলোচিত হইয়াছে ; বিবিধ বর্ণের মধ্যে 
বিবাহসংক্রাস্ত নিষেধের নিয়ম নিষ্ধারিত হইয়াছে। 
ধাহাদের বিশ্বাস, খৃষ্টধর্মের যুগ হইতে ভারতীয় সভ্যতার 
আরম্ভ এবং স্বকীয় অধিকার পুনঃপ্রাপ্তির জন্য ভারতের 
রমণী খুষ্টধর্ম্ের নিকট খণী, তাহারা নিম্নলিখিত বচনগুলি 
দেখুনঃ (৩২ গ্লোক )--কন্তা এবং- বর-_-উভয়ের 
পরস্পরের ইচ্ছায় যে মিলন হয় তাহাকে গান্ধর্ব বিবাহ 
বলে, উহা! মৈথুন্ত ও কাম-স্ভৃত।” (৪৩)--“সবর্ণা স্ত্রীর 
পক্ষেই পাণিগ্রহণ সংস্কার উপদিষ্ট হইয়াছে।” এই 
পাণিগ্রহণ বিবাহ অনুষ্ঠানের একটি প্রধান অঙ্গ। 
€৫১)--শ্ধনগ্রহণ-দোষজ্ঞ পিতা কন্তাদ্দান নিমিত্ত অল্প 
মাত্র শুক্ধও গ্রহণ করিবেন না; কারণ লোভ বশতঃ শুন 
গ্রহণ করিলে অপত্য-বিক্রয়ী হইতে হয়।” (৫৫)_-*সত্ী- 
লোককে বহুমান পূর্বক ভোজনাি প্রদান ও ভূষণাদি 
দ্বারা সবাই ভূষিত করা বহুকল্যাণকামী পিতা, ভ্রাতা, 
পতি এবং দেবরগণের কর্তব্য।” ৫৫৬১-প্যে কুলে 
_নারীগণ পুজিত, দেবতারা সেখানে আনন্দিত হয়েন। 
আর যে পরিবারে, স্ত্রীলোক পুজিত না হয় সেই পরিবারের 
সমস্ত ক্রিয়াকর্মা নিষ্ষল হয়।” (৫৭)_-"যে পরিবারে 
স্ত্রীলোকের! সদাই দুঃখিত থাকেন, সেই কুল আশু বিনাশ 
প্রাপ্ত হয়.) যেখানে স্ত্রীলোকের * কোন হুঃখ নাই, সেই 
পরিবারের নিয়ত শ্রীবৃদ্ধি হয়।” (৫৮)-__“অপুজিত থাঁকা 
প্রযুক্ত স্ত্রীলোকগণ যে গৃহে অভিসম্পাত করেন, সেই গৃহ 
অভিচার-হতের ন্ডায় সর্বতোভাবে বিনাশ প্রাপ্ত হয়?” 
(৫৯)--"অতএব বাহার! শ্রীবৃদ্ধি কামনা করেন, বিবিধ 
মৎকা্যকালে এবং উৎসবকালে.নিতাই অশন-বসন-তৃষণাি 


৭০০০ 


প্রবাসী 


[শিম ভাগ। 


(. 


৭৯ শি সপ পে *৯০০৪*স৯০৭ হা করত কিক পা? একলা পক 


য়া জরীলোকের সমাদর করা াহাদের বা) ৬০) 
_-প্যে পরিবারের মধ্যে ভর্তা ও ভার্ধ্যা পরপরের উপর. 
নিত্য সন্তষ্ট, সেই পরিবারে ঞ্ুব কল্যাণ” (৬২)--্ত্ী 
যদি. ভূষণাদির দ্বারা শোভমান! হন, তবেই গৃহের শোভ। 
হয়, আর যদি স্ত্রী শোভমান! না হন, তবে সমস্ত গৃহই 
শোভাহীন হইয়া পড়ে।” 

আতিথ্য সকারও পুণ্যকর্ম্ের মধ্যে পরিগণিত £ 
(১০৫)-_“নুর্যযদেব কর্তৃক আনীত সায়ংকালে অতিথি কোন 
ক্রমেই প্রত্যাধ্যের নহে। যথাকালেই আম্থন, আর 
অকালেই বা আস্থন, অতিথিকে গৃহে কখন উপবাসী 
রাখিবে না।” (১০৬)--পষে দ্রব্য অতিথিকে ভোজন 
করাইতে পারিবে ন!, তাহা স্বয়ং ভোজন করিবে ন|। 
অতিথির প্রসন্নতা-বলে গৃহস্থ,-- ধন, যশ, আয্মু ও স্বর্গ লাভ 
করেন।” (১১৪)__-“নববিবাহিত! স্ত্রী, পুত্রবধূ বা ছহিতা 
প্রভৃতিকে, বালকদ্দিগকে, রোগীদ্দিগকে এবং গর্ভবতীর্দিগকে 
কোন বিচার না করিয়া অতিথির অগ্রেই ভোজন করাইবে।” 
শেষোক্ত শ্লোকটী হইতে জান! যায়, অতিথি অপেক্ষাও 
স্ত্রীলোকের সম্মান অধিক । আমর! যে সকল শ্লোক পরে 
উদ্ধত করিব, তাহার মধ্যে এই ভাবের কথা অনেক 
পাওয়া যাইবে। (১১৮)--পযে ব্যক্তি আপনাকে উদ্দেশ 
করিয়! অন্ন পাক করে, সে কেবল পাপ ভোভন করে। 
যজ্ঞের অবশিষ্ট অন্নই সাধুদিগের জন্ত বিছিত হুইয়াছে।” 
(২৫৯)-_পগৃহস্থ পিতুলোকের নিকট এই সকল বর প্রার্থনা 
করিবে যে “হে পিতৃগণ ! আমাদের কুলে যেন দাতা 
লোকের সংখ্যা বৃদ্ধি'হয় ; অধ্যয়ন ও অধ্যাপন ও যাগাদির 
অনুষ্ঠান দ্বারা বেদশাস্ত্রের যেন সম্যক আলোচনা "হস ) 
আমাদের পুত্র পৌন্রাদি বংশ পরম্পরা! যেন চিরকাল বিস্তৃত 
থাকে; বেদের উপর অটল শ্রদ্ধা যেন আমাদের কুল 
হইতে তিরোহিত ন! হয় এবং দান করিবার জন্ত দেয় 
দ্রব্যেরও যেন কখন অসদূভাব নাথাকে।” . 

চতুর্থ অধ্যায়ে, কর্তব্য কর্ম ও সাধারণ উপদেশের কথা 
আছে। €৩২ শ্লোক )-“ধাহারা পাক করেন না 
এমন ত্রন্ধচান্সী প্রভৃতিকে গৃহস্থ যথাশক্তি অন্লাদি প্রদান' 
করিবেন এবং যাহাতে আত্মকুটুম্বের পীড়া! না জন্মে, এই 
কারণ তাহাদিগের জন্ত পর্যাপ্ত রাখিয়া সমুদয় 'প্রাণিগণকে 


৮ম সুগ্যা।] 


খাজাদি বি করি [িবেন।” (৩৪) গমনে 
: যেমন আুঃকষয় হয়, ইহ সংসারে অন্ত কোন ব্যাপারে পুরুষের 
তেমন আতুক্ষয় হয় না।” (১৩৮) _”সত্য বলিবে, প্রিয় 
বলিবে, অপ্রিয় সত্য বলিবে না, প্রিয় মিথ্যাও বলিবে না, 
ইছাই সনাতন ধর্ম্ম।”৮ (১৭১) *্ধর্শপথে থাকিয়া অবসন্ন 
হইলেও কখন অধর্মে মনোনিবেশ করিবে না।” (৫১৬৮) 
প্রৃমিপতিত ত্রহ্ধরক্তে যতকাল খুলিকণা মিশ্রিত হয়, 
শোণিতোৎপাদক ব্রহ্মঘাতীকে তত বৎসর পরলোকে শৃগাল 
কুকুরাদি ভক্ষণ করিতে থাকে ।” (১৮৪)_পবালক, বৃদ্ধ 
দরিদ্র ও আতুর লোক-_ইঠ্নার্দিগকে আকাশের ঈশ্বর বলিয়া 
বিবেচনা করিবে) জ্যেষ্ঠ ভ্রাতাকে পিতার সমান ও 
আপনার স্ত্রী পুত্রকে স্বকীয় দেহ বলিয়া বিবেচনা করিবে।” 
০৮৫)-প্দাসবর্গকে আপনার ছায়৷ ও হুহিতাকে পরম 
স্নেহের পাত্র বলিয়া! বিবেচনা করিবে । এ কারণ ইহাদের 
দ্বারা! উৎপীড়িত হইলেও অক্ষুপ্ন মনে সর্বব্দ! সহ্য করিবে।” 
(২০৪)--এক্রন্গচর্য্য, দয়া, ক্ষমা, ধ্যান, সত্যকথন, 
নিষ্পাপ অস্তঃকরণ, হিংসা ও অপহরণ না করা এবং মধুর 
ভাব-_ইহাদদিগকে যম বল! যায়। স্নান, মৌনাবলম্বন, 
উপবাস, হজ্ঞকারধয ও বেদাধ্যয়নাদিকে ধর্মানিয়ম বলা যায়। 
সর্বদা! যমেরই সেবা! করিবে, কেবল নিয়ম লইয়া! পাকিবে 
না। যমাচরণ পরিত্যাগ করিয়! কেবল নিয়মাচরণ করিলে 
পতিত হুইতে হয়।” ধন্মকর্মের আগে নৈতিক কর্তব্য__ইহা 
একটা গভীর তত্বকথা! ব্যবস্থাকর্তা যাজ্ঞবন্ধ্ের মতান্ুসারে, 
নৈতিক কর্তব্য দশটি £ জিতেক্দিয়তা, দয়া, ধৈর্য্য, ধ্যান 
ধারণা, সত্যপরায়ণতা, খঙ্ভুতা, ক্ষমা, অন্তেয়, মাধুর্য ও 
মিতাচার। ূ 
নিযলিখিত ছুইটি উপদেশে খুব একটা উচ্চ ভাব আছে £ 
(২৩৪)_"যে যে ভাবে যে যে দান করা যায়, প্রতিপুজিত 
টা সেই ভাবে সেই সেই দান জক্মাস্তরে পাওয়া 
”. &৩৭)-"স্থীয় * বজ্তানুষ্ঠান সম্বন্ধে মিথ্যাকথনে 
হইয়া যায, বীর তপস্তা সম্বন্ধে বিশ্ময়াপন্ন হইলে 
তপজ্া ক্ষয় হয়, ত্রান্মণনিন্দায় আবুহক্ষয় হয় এবং দান 
করিয়া তাহার*কীর্তন কর্গিলে দানের ফল নষ্ট হইয়া বায়।” 
প্রচম অধ্যায়ে, অশৌচ, 'অশৌচের প্রায়শ্চিত্ত ও 
নীলোকধিগের কর্তব্য আলোচিত হইয়াছে।.. 


অ্রানধপ্য ধর্ম। 


৪২৩, 


এই জিনা যে সকল অন্ন পরশ, করিলে রি পতিত 
হয়, তাহার একটা দীর্ঘ তালিকা! দেওয়া হইয়াছে। এই 
অনুসারে, তরকারীর মধো রস্থুন, পেয়াজ, বেডের ছাতা 


আহার করা নিষিদ্ধ; মেষছুগ্ধ উ্রচ্গ্ধ, হিংস্র পণুদের 


ছপ্ধ, পাখীর মাংস, চতুষ্পদ পশুর মাংস, এমন কি পুঁটি ও 
রুই মত্হ্য ছাড়া অন্য মস্ত আহার করাও নিষিদ্ব। এবং 
কোন দ্বিজ যদ্দি ইচ্ছাপূর্ববক এই সকল নিষিদ্ধ দ্রব্য আহার 
করে ত সে তৎক্ষণাৎ পতিত হয়। 

৪৮ শ্লোক )-_প্প্রাণিহংসা না! করিলে কখন মাংস 
উৎপন্ন হয় না; প্রাণিবধ কিছুতেই স্বর্গজনক নহে ; অতএব 
মাংস ভোজন পরিবর্জন করিবে ।” (৪৫)__*যে ব্যক্তি 
আত্মন্থখেচ্ছার বশবর্তী হইয়া, হিংসাশুন্ত নিরীহ জীবগণকে 
হত্যা করেন, তিনি কি জীবিতাবস্থায়, কি মৃত্যুর পর কদ্দাপি 
স্খলাভ করিতে পারেন না 1” €৪৬)-_-পযে ব্যক্তি প্রাণী- 
দিগকে বধ বন্ধনাদি ক্লেশ দিতে ইচ্ছা না করেন, সকলের 
হিতাকাজ্ী সেই ব্যক্তি, অত্যন্ত সখ ভোগ করেন রঃ 

অশুদ্ধ দ্রব্যাদির আলোচনা করিয়া এবং বেদাধ্যয়ন, 
তপন্তা, অগ্নি, শুদ্ধ অন্ন, জল, ধর্মানুষ্ঠান প্রভৃতি শুদ্ধিকর 
উপায় সকল নির্ধারিত করিয়া তাহার পর মন্থু এই কথা 
বলিতেছেন। (€১০৬)--“দেহ-মন-আদি শুদ্ধিকর সমুদার 
পদার্থ মধো "অর্থশৌচ অর্থাৎ অর্থীর্জন বিষয়ে অন্তায় বা 
স্বধর্মী পরিত্যাগ না করাকে খাষিরা পরম শৌচ বলিয়া 
নির্দেশ করিয়াছেন। যে ব্যক্তি অর্থার্জনে গুচি তিনিই 
প্রকৃত শুচি; অর্থশুদ্ধি না থাকিলে কেবল মৃত্তিক ব| জল 
দ্বারা দেহ শুদ্ধ করিলে গুচি হয় না।” (১০৭)--*বিদ্ধান্‌ 
জনের! ক্ষমা দ্বারা শুদ্ধ হন) অকাধ্যকারীর! দান দ্বারা, 
প্রচ্ছন্ন পাগীর। জপদ্বারা এবং বেদবিদ্‌ ব্রাহ্মণের! তপন্তা! দ্বারা 
পাপ হইতে শুদ্ধ হন।” (১৩০)-_স্ত্রীলোকের মুখ সর্বদাই 
শুচি।” (১৬*)-_”অন্কেক সহ কোৌমার ব্রহ্মচারী ব্রাহ্মণগণ 
সম্তান উৎপাদন না৷ করিয়াও স্থীয় ব্রহ্চ্্য বলে অক্ষয় 
স্বর্ঁলোক লাভ করিয়াছেন, এ সকল ব্রহ্মচারীর স্যার 
অপুত্রা হইলেও সাধবী স্ত্রীগণ স্বামীর মৃত্যুর পর একমাত্র 
্রহ্মচরধ্য বলে স্বর্গে গমন করেন।” (১৬৩)--"নিজের পতি 
অপক্ষ্ট বলিয়া যে স্রীলোক তাহাকে ত্যাগ করিয়া অপর 
কোন উৎকৃষ্ট পুরুষের আশ্রিত হয়, লোকে তাহাকে 


৪২ 


পরপর টা থাকে ৮ নে নেকি এইর়গে 
মনোবাগেহ সংযতা৷ হুইয়া নারীধর্থে জীবন যাপন করেন, 
তিনি ইহলোকে পরমাকীন্তি লাভ করেন ও পরকালে 
পতিলোকে গমন করেন ।” 

ষষ্ঠ অধ্যায়ে, সন্ন্যাস-জীবন সম্বন্ধে উপদেশ অ|ছে। 
ফলত ব্রাহ্মণের জীবন চার কালবিভাগে বিভক্ত । এই 
চার কালবিভাগের সহিত চতুরাশ্রমের মিল আছে। 
প্রথম ব্রহ্মচ্য্যাশ্রম। এই সময়ে ব্রাক্মণযুবক গুরুর নিকট 
বেদাধ্যয়ন করেন। দ্বিতীয় গৃহস্থাশ্রম। এই সময়ে ব্রহ্মচারী 
বেদাদির অধ্যয়ন সমাপ্ত করিয়া বিবাহ করেন ও বিবাহ 
করিয়া গৃহস্থ হয়েন। তৃতীয় বানপগ্রস্থাশ্রম। গৃহী সাংসারিক 
সমস্ত সুখ সম্ভোগ করিয়া অবশেষে সংসার ত্যাগ করিবার 
জন্য বনে গিয়া তাপসের স্টায় জীবন যাপন করেন; তখন 
তিনি শুধু ভিক্ষান্নের দ্বারা ভীবন ধারণ কবেন। তাহার 
পর ধখন তিনি বার্ধক্যে উপনীত হন এবং পার্থিব বস্ত 
হইতে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন +হন, তখন তিনি ব্রঙ্গের মধ্যে 
প্রবেশ করিবার উদ্যোগ করেন এবং সন্ন্যাসী হয়েন। 
এই উচ্চ অবস্থায় উপনীত হুইলে পর তিনি ভৌতিক 
জীবনের খুটিনাটি লইয়া আর ব্যাপৃত থাকেন না, পরস্ 
চরম লক্ষ্যের দিকে চিত্তকে স্থির রাখিয়া কঠোর আত্মনিগ্রছে 
প্রবৃত্ত হন। 

(২১ শ্লোক )-_ “অথব! বানপ্রস্থ ধর্মবিধি প্রতিপালন 
করিয়! কেবল পুষ্প-মূল-ফল দ্বারা সর্বদা জীবিকা নির্ববাহ 
করিবেন, কিংব! স্বয়ংপতিত কালপক্ক ফলদ্বারা৷ জীবিকা 
নির্বাহ করিবেন।” (€২২)--"ভূমিতে গড়াগড়ি দিবেন, 
অথবা সারাদিন একপদে দণ্ডায়মান থাকিবেন, কিংবা 
কখন আসনস্থ' কখন বা আসন হইতে উত্থান করিয়া 
কাল কাটাইবেন। প্রাতে, মধাহ্রে এবং সার়ংকালে গ্গান 
করিবেন।”, (২৪)--প্ত্রৈিকালিক দ্ান করিয়া পিতৃ ও 
দ্বেবলোকের তর্গণ করিবেন এবং উগ্রতর তপস্তা করিয়া 
ঘেছকে শোষণ করিবেন।” (২৬)--*স্থখকর বিষয়ে যত্বণীল 
হইবেন না, স্ত্রীসস্তোগাঁদি করিবেন না) ভূমিশব্যায় শয়ন 
করিবেন, বাসস্থানে মমতাশুন্ত হইবেন এবং বৃক্ষমূলে বলতি 
করিবেন।” (২৯)-_"বানপ্রস্থাবলম্বী ব্রাহ্মণ এই সমুদার্‌ ও 
অপরাপর নিয়ম প্রতিপালন করিবেন এবং আত্ম-সাধনার 


ছি, 


প্রবাসী । 


২৯ পাপান০লা+৭, 


[৮ম তাগ। 


০০ কক? তক গা শিক 


অন্ত উপনিবদাদি বিবিধ শ্রতি অভ্যাস ক *. (৩৪) 
_ “আশ্রম হইতে আশ্রমাস্তর গমন করিয়া অর্থাৎ ব্রদ্চ্ধ্য, ' 
গার্হস্থা ও বানপ্রস্থ ধর্মের অনুষ্ঠান করিয়া তত্বৎ আশ্রমে 
অগ্নিহোত্রাদি হোম সমাধান করিয়া জিতেক্জিয়ত্ব লাভ 
করিয়া ভিক্ষাদান বা বলিদানাদি কর্মে শ্রান্ত হইলে পর 
সন্ন্যাসাশ্রম গ্রহণ ,করিলে পরলোকে পরম অভ্যুদয় লাভ 
করা যায়।” (৪২)-_“সর্ধসঙ্গ রহিত হইলে সিদ্ধিলাত হয়” 
জানিয়া আত্মসিদ্ধির জন্ত তখন অসহায় অবস্থায় নিত্য 
একাকী বিচরণ করিবেন।” (৪৭)-__পছুরুক্তি বা অপমান- 
জনক ধাক্য সকল সহা করিয়া থাকিবে, কাহাকেও অপমান 
দ্বারা পরাভব করিবে না; এই ক্ষণভন্গুর দেহ ধারণ করিয়! 
কাহারও সহিত শক্রতা করিবে না।” (৪৮)-_-”কেহ 
ক্রোধ করিলে তাহার প্রতি ক্রোধ প্রকাশ করিবে না; 
কেহ আক্রোশের কথা কহিলে তাহার প্রতি কুশলবাক্য 
প্রয়োগ করিবে। সপ্তদ্বার ্িষয়ক যে বাক্য, তাহাকে 
মিথ্যাতে নিয়োগ করিবে না।” (৪৯)-- “সর্ব! ব্রহ্গ- 
ধ্যানপর হইয়া আসীন থাকিবে; কোন বিষয়ের অপেক্ষা 
রাখিবে না-_সর্ববিষয়ে নিম্পৃহ হইবে ; কেবল আত্মসহায়েই 
একাকী মোক্ষার্থী হুইয়া ইহসংসারে বিচরণ করিবে।” 
(৬০)-__-পইন্দ্ির়গণের নিরোধ, রাগঘেষাদির ক্ষয় এবং 
সর্বভূতে অহিংসা--এই সকল উপায় দ্বারা মনুষ্য মুক্তিলাভে 
অধিকারী হন।” (৭২)-__পপ্রাণায়াম দ্বারা ইন্দ্রিয় বিকারাদি 
দোষ সকল দগ্ধ করিবে ) স্থান বিশেষে চিত্তবন্ধনরূপ ধারণ! 
দ্বারা পাপ সকল নষ্ট করিবে) স্ব স্ব বিষয় হইতে ইন্দ্রিয় 
আকর্ষণরূপ প্রত্যাহার দ্বারা বিষয়সংসর্গরূপ পাপ সকল : 
হইতে দূরে থাকিতে চেষ্টা! করিবে এবং পরর্রহ্গের ধ্যানে 
নিযুক্ত থাকিয়৷ কামক্রোধাদি অনীশ্বর গুণ সকলকে জয় 
করিবে।” (৭৬)-_-“এই দেহ অস্থিরূপ স্ত্তে বিধৃত, সাযুকূপ 
রজ্জুতবার! বন্ধ, রক্ত ও মাংসদ্ারা প্রলিপ্ত, চর্ধ্বারা আচ্ছাদিত, 
মূত্র ও বিষ্ার ছূরগন্ধ পুর্ণ। (৭৭)--”এই দেহ /জয়াশোকে 
আক্রান্ত, নানাপ্রকার ব্যাধি-মন্দিয়, ক্ষুৎপিপাসায় কাতর, 
প্রায়ই রজোগুণযুক্ত, অনিত্য এবং পঞ্চভৃতের আবাস স্বরূপ 
ইহা! জানিয়! ইহার মায়া পরিত্যাগ করিবে।” (৮২) 
_*্ষে কিছু কর্মফল পূর্ষে পূর্বে কথিত হইয়াছে, কলই 
ধ্যানপয়ার়ণ জনের প্রাপ্য; কিন্তু ধ্যানহীন, জুতীং, 


৮ 


৮ম সাথ্যা।] 


পিস রিপা এরি উন ওটি কস, 


আসমান দ্রিহি ব্যক্তি ফোন ক্রিারই ফল লাভ করিতে 
পারে না।” 

উপরে যে সকল বচন উদ্ধত কর! হইল, উহা! সন্ন্যাসা- 
শ্রমে প্রবিষ্ট ব্রাহ্মণের প্রতি প্রযুজ্য। উহা তাহার্দের 
কর্তব্যের মুখা অংশ মাত্র) সমস্ত কর্তব্য বিবৃত করিতে 


এপি লাশটি 


হইল, সমস্ত অধ্যারই উদ্ধৃত করিতে হয়। যষ্ঠ অধ্যায়ের 


শেষভাগে, ছ্বিজ ও দ্বিজদের ধর্ম অর্থাৎ কর্তব্য সম্বন্ধ 
আলোচিত হইয়াছে। ইহা অপেক্ষা উচ্চতর উপদেশ 
আর কোথাও প্রাপ্ত হওয়া যায় না। ঈশ্বরে আত্মসমর্পণ 
করিবে, যে অসাধু ব্যবহার করে তাহার প্রতি সাধু 
ব্যবহার করিবে,_এই যে খ্ৃষ্টমতবাদের মুলভিত্তি__ 
এই সকল উপদেশ খৃষ্ট আবির্ভাবের ত্রয়োদশ শতাকি 
পূর্বে প্রদত্ত হুটয়াছিল। (৯১)--"এই চারি আশ্রমবাসী 
দ্বিজাতিগণের বক্ষ্যমান দশপ্রকার কর্ম নিত্য যত্ুসহকারে 
অনুষ্ঠান কয়া কর্তব্য। ধৃতি, ক্ষমা, দম, অস্তেয, শোঁচ, 
ইঙ্জিয়নিগ্রহ, ধী, বিদ্যা সত্য ও অক্রোধ--এই দশটি 
ধর্শের লক্ষণ।' (৯৩)--প্ধর্ের এই দশ লক্ষণ যে ব্রাহ্মণ 
সম্যক্‌ অধ্যয়ন করেন এবং অধ্যয়ন করিয়া তাহার অনুষ্ঠান 
করেন, তিনি পরম গতি প্রাপ্ত হন।” | 

সপ্তম অধ্যায়টি রাজাদের জন্ত। এই অধ্যায়টি পাঠ 
করিলে জান! যায়, সভ্যতার কতটা উচ্চ ধাপে ভারত 
এক সময়ে উপনীত হইয়াছিল )-__এই হিসাবে আমাদের 
নিকট এই অধ্যায়ের সমধিক গুরুত্ব। এই সংহ্িতার 
প্রতিপত্তি ও প্রামাণিকতার প্রভাব এতটা বেশী ছিল 
যে রাজারা বাধ্য হইয়া উহা হইতে রানধর্্ শিক্ষা 
করিতেন। প্রাজার দেবদত্ত অধিকার” এই বীজমন্ত্রট 
এই অধ্যায়ে প্রাপ্ত হওয়! যার) বনৃকাল পরে এই মন্ত্রট 
এবং রাজার অভিষেক-অনুষ্ঠান পাশ্চাত্যখণ্ডের আর্ধ্যেরা 
গ্রহণ করে। (২ শ্লোক)__“্যথাবিহিত উপনয়ন-সংস্কারে 
সংস্কত হই বণ্ন্তায় আপন আপন গ্রজাপুজের রক্ষণাবেক্ষণ 
কর! ক্লাজার কর্তব্য।” (৩)-_*ইন্্র, বায়ু, যম, কৃষ্য, 
অগ্ি, বঞ্ষণ, চত্্র ও কুবের-_ এই অষ্ট দিকৃপালের সারভূত 
অংশ গ্রহণ “করিয়া ঈশ্বর রাজাকে ্ৃষ্টি করিয়াছেন ।” 
(১৪)০-"রাজার হিতার্থে ই ঈশ্বর পর্ব্বকালে, বর্বপ্রাণীর 
রক্ষাকর্তী। ধর্থন্বয়প আত্মজ ত্রজ্মতেজোমর ঘণ্ডকে ভৃষ্টি 


রাঙা ধর্ম 


8২৫ 


সাী লি এ পা ০৮ 


করিয়াছিলেন রি ০৯) সেই দও ও বদি লদযক বিবেচিত 


হইয়া ধৃত হয়, তবে প্রজাসমূদয় বুথে থাকে ; পরস্ত অন্যথা 
হইলে, অর্থাৎ অবিচার পূর্বক সেই দণ্ড বিহিত হুইলে, 
সকলকেই বিনাশ প্রাপ্ত হইতে হয়।” (২*)-প্যদ্ি 
রাজা অনলস থাকিয়! দগুনীয়ের প্রতি দগ্ডবিধান ন৷ 
করিতেন, তাহা হইলে জলস্থিত মতন্যের স্ঠায়, দুর্ধ্বল 
জনেরা বলবানের বধ্য হইত।” (২৫)__-*ষে স্থলে শ্ামবর্ণ 
আরক্ত-লোচন দণ্ড, পাপবিনাশার্থ বিচরণ করে এবং 
দগুডবিধাতা সর্ববিষয়ে ন্যায়দণ্ড বিধান করিয়া থাকেন, 
প্রজারা তথায় কদাচ কাতর হয় না।” (৩*)_পমূর্থ, 
লোভপর, শান্তজ্ঞানবিহীন মন্ত্রিপুরোছিতাদি সহাক্সশূন্য এবং 
ভোগাসক্ত নরপতি কদাচ থানিয়মে দণ্ডবিধান করিতে 
পারেন না।” (৩১১--*পবিত্রপ্রকৃতি বিশুদ্ধাত্া, সত্য-প্রতিজ্ঞ, 
বেদাদিশাস্ত্ানুষ্ঠায়ী এবং স্ুবুদ্ধি নরপতি স্থুমস্ত্রিসহ যথা- 
নিয়মে দণ্ডবিধান করিতে সমর্থ হন।” (৩৮)-_-প্ধাহাদের 
দেহ-মন অতি পবিত্র, এবভভূত বেদজ্ঞ ধর্্বৃদ্ধ ও বয়োবৃদ্ধ 
্রাহ্মণগণের সর্বদা সেবা! করা" রাজার কর্তব্য। কারণ, 
যে রাজ! বুদ্ধসেবায় সদা! নিরত;-_-তিনি রাক্ষসদিগের 
স্বারাও পৃজিত হইয়া থাকেন।” (৩৯)-_*স্বভাবসিদ্ধ নিজ 
স্ববুদ্ধিগুণে এবং শান্ত্রাধ্যয়নগুণে রাজ! বিনীত হইলেও 
সর্বদা ও বৃ্ধ-ব্রাহ্মণগণসমীপে বিনয় শিক্ষা করা তাহার 
কর্তব্য ; কারণ, বিনীত রাজ! কখন বিনাশ প্রাপ্ত হন না ।” 
০৪)_*্চক্ষুরাদি ইন্দ্রির়গণের উপর সম্পূর্ণ আধিপত্য লাভ 
করিবার নিমিত্ত রাজার দৃঢ়রূপে বত্ববান হওয়া আবন্তক ; 
কারণ, সম্পূর্ণ জিতেন্ত্িয় রাজাই কেবল প্রজাগণকে নিজ 
কর্তব্যাসস্ত রাখিতে পারেন।” (৫*)-__প্দশবিধ কামজ 
দোষের মধ্যে সুরাপান, পাশক্রীড়া, স্ত্রীলোকে আসক্তি 
এবং মৃগয়া-_এই চারিটি ষৎপরোনান্তি কষ্টজনক বলিয়া 
রাজার জানা উচিত।” (৫)--"ক্রোধজ অষ্টবিধ দোষের 
মধ্যে নিষ্ঠুর কথন, প্রাপ্য ধনে প্রবঞ্চনা কর! এবং নির্খাত 
গ্রহার-_এই তিনটি রাজার নিতান্ত অনর্থকর বলিয়া 
জানা উচিত।” (৫৩১__-"ক্রোধজ কিংবা কামজ দোষ 
মৃত্যু অপেক্গ! ভয়ঙ্কর কষ্টজনক ) কারণ দেহাস্তে, কাম- 
ক্রোথজ-দোবাসন্ত পাপিষ্ঠ ব্যক্তি ক্রমে নিরয়গামী হয়; 
কিন্ত নির্দোষ নয়, দ্েহাস্তে ন্বর্গগামী হইয়া থাকে ।” 


৪২৬. 
৮০)-_শাঙ্ত্রোক্ত বিধানানুসারে বৎসরাস্তে রাজা গ্রজাবর্গের 
নিকট হইতে বিশ্বন্ত কর্মচারী দ্বারা কর সংগ্রহ করিবেন। 
অদবীনস্থ সমস্ত প্রজাবর্গের উপর পিতৃবৎ ব্যবহার করিবেন।” 
যে যুগে, রাজ! ও ক্ষত্রিয়বর্গকে এই সকল উপদেশ “প্রদত্ত 
হইয়াছে, পণ্ডিতনর 709£015719 সেই যুগকে, প্ৰর্ধর ও 
দন্যুর যুগ” বলিয়া কি না অভিহিত করিয়াছেন ! (৯*)-- 
“পরম্পর যুন্ধকালে' কৃটান্ত্র অর্থাৎ গুপ্ত বিষাক্ত বাঁ, কর্যাকার 
ফলকযুক্ত বাপ অগ্রিপ্রদীপ্তান্ত কাহাকেও প্রহার করা 
বিধেয় নহে।” (৯১)-_-প্রথ পরিত্যাগ পূর্বক স্থলারূঢ়, 
নপুংসক, প্রাণভয়ে কৃতাঞ্জলি, মুক্তকেশে পলাযমান, যুদ্ধে 
নিবৃত্ত হইয়া আসনোপবিষ্ট, অথবা যে "আমি তোমার” 
এই কথা বলে-_এরূপ শক্র কদাপি বধ্য নহে।” 
(৯২)-প্বর্মহীন, নিরন্তর, নিদ্রিত, উলঙ্গ, যুদ্ধবিমুখ, কেবল" 
মাত্র দর্শনার্থ সমাগত এবং অন্যের সহিত যুদ্ধে আসক্ত-_ 
এ কয়েক ব্যক্তিও যোদ্ধার অবধ্য।” (৯৩)__প্ভগ্রান্ত 
পুত্রশৌকে কাতর, শক্রবাণে জর্জর-কলেবর, যুন্ধভয়ে 
ভীত এবং রণপরান্মুখ-_ইহারা সদাশয় রাজার নিতান্ত 
অবধ্য ।” 
আমরা বিশ্বমীনবের উচ্ছেদকলে যতপ্রকার ভীষণ 
সাংঘাতিক উপায় আবিষ্কার করিতে পারি, আমাদের 
বিস্ভাবুদ্ধির সমস্ত উদ্যম সেইদিকেই উন্মুখ হইয়া 
আছে,--সেই আমর! কি সরল-অস্তঃকরণে বলিতে পারি, 
আমাদের যুগের সভ্যতা, পুরাতন সভ্যতা অপেক্ষা উৎকৃষ্ট ? 
শেষাশেষি যে সব ঝুরোপীয় যুদ্ধ হইয়াছিল সেই সব যুদ্ধ__ 
কুস্সৈন্ত ধ্বংস করিবার জন্য প্রথম নেপোলিয়ান খন 
বরফের উপর দিয়া কামান টানিয়া লইয়া যান সেই সমগ্নের 
যুদ্ধ, স্পেনের -“গেরিলা”-যুদ্ধ, তুর্ক-রুসের যুদ্ধ, আলেক্‌- 
জন্য৷ নগরের উপর গোলাবর্ষণ,_- এইরূপ অনেক দৃষ্টান্ত 
প্রদর্শন করা যাইতে পারে, যাহার দ্বারা ইহা! সপ্রমাণ হয় 
যে আমরা! আবার বর্বর-অবস্থায় ফিরিয়া! আসিয়াছি। 
নিষ্নলিখিত শ্বতঃসিহ্ধ নীতিনুত্রটি সর্বকালের জন্য 
সত্য। (১২৩) _“রক্ষণার্থ নিয়োজিত রাজভ্ত্যগণ প্রায় 
অধিকাংশই পরম্থাপহারী এবং প্রবঞ্চক হুইয়৷ থাকে; 
অতএব সবিশেষ যন্রসহকাঁরে তাহাদের উপত্রব হইতে 
প্রজাগপকে রক্ষা: কলা স্লাজার কর্তব্য. কর্ণা।” 


” প্রধা্সী 1: 


সিকি ৯১০৯ 


(১৩৭)--৭সামান্ত বন্ধ ক্রু বিক্রয় দ্বারা জীততরা-নির্বাহ- 
কারী, অতি সামান্তাবস্থ প্রজাদের নিকট হইতেও বাৎসরিক ' 
কর-স্বরূপ কিঞ্চিৎ রাজার গ্রহণ করা কর্তব্য।” 
(১৩৮)--পকারু-কর্মাকারী, শিল্পকর, দাঁস, দাসী, অখবা 
যাহারা কেবলমাত্র শারীরিক পরিশ্রম দ্বার! জীবিক1 নির্বাহ 
করে, তাহাদিগের দ্বারা রাজা মাসিক একদিন করিয়! 
নিষ্ক কার্য করাইয়া! লইবেন ।” ইহাই দ্রব্যবিনিময় পদ্ধতির 
গোড়া-আজিকার দিনেও বাহার প্রয়োগ দেখা যায়। 
(১8৪)__“সর্বধর্্মাপেক্ষা প্রজাপালনই ক্ষতিয়ের শ্রেষ্ঠ ধর্ম ) 
শান্্রোক্ত-করাদিভোক্তা রাজা সর্বতোভাবে ততপ্রতিপাঁলনে 
বাধ্য ।” (২০৩)__*বিজিত-রাঁজ্যবাসীর্দিগের দেশাচার ও 
গুরুপরম্পরাগত শাসনপ্রণালী, নিজদেশাচার বিরুদ্ধ 
হইলেও যদি ধর্ম্সঙ্গত হয়, তবে তাহাই তথার প্রচলিত 
রাখা আবশ্তক এবং রত্বাদি উৎকৃষ্ট দ্রব্য দান দ্বারা তত্রত্য 
অভিষিক্ত রাজা ও তদমাত্যবর্গের পরিতোষ সাধন করা 
রাজার কর্তব্য ।” (২১১)__“আধ্যতা, পুরুষজ্ঞান, শৌর্য্য, 
করুণবেদিতা, দাঁনশৌগতা-_এই সকল ধর্ম রাজাদের 
অলঙ্কার।” 

অষ্টম অধ্যাক়্টি বিচারকর্তাদিগের জন্য । নিয়লিখিত 
স্থন্দর নীতিসুত্রটি এই অধ্যায়ের আরম্ত ভাগেই আছে । 
০১৭)--প্ধর্ম্ই জীবের একমাত্র সুহৃত্_ মৃত্যুর পরেও ধর্ম 
আমাদের অনুগামী হয়, আর সমস্তই দেহের সহিত বিনাশ- 
প্রাপ্ত হয়।” ইহাতে যে সকল অসংখ্য স্বত্বাধিকারের 
মূলনুত্র আছে, তাহার মধ্যে কতকগুলি এখনও আমাদের 
ব্যবস্থাসংহিতার মধ্যে বলবৎ রহিয়াছে । 

(২৭)--পপিতৃমাতৃবিহীন অনাথ বালকের ধন, রাজা 
নিজে তাবৎকালের জন্ত রক্ষা করিবেন, যাবৎ বালক 
গুরুকুল হইতে গৃহস্থাশ্রমে সমাবৃত না হয়, অথবা যে 
পর্য্যস্ত না সে অতীতশৈশব হয়।” (২৮)-_পবন্ধ্যা স্ত্রী, যাহার 
স্বামী দীরাস্তর পরিগ্রহ করিয়া গ্রাসাচ্ছাদন-নির্বহে।পঘোগী 
ধন দিয়া. তাহাকে ক্ষান্ত করিয়াছে; পুত্ররনহিত প্রোধিত- 
ভর্তৃকা ) যেস্ত্রীর সপিগাদি অভিভাবক কেহ. নাঁই এবং 
সাধবী; বিধবা ও রোগিদী স্ত্রী-_ইহাঁদের খন, অনাথ- 
বালকের ধনের স্যার রাজ। রক্ষা করিবেন।” (৩৯) _পস্জ্ঞাত- 
স্বাদীক ধন পাইলে, সাজা সর্ব উহ! প্রফান্ত ঘোরণা 


ঘা. ৮ম লংখ্যা।] 


. করিয়া তিন বৎসর পর্য্যন্ত আত্মকোষে স্থাপিত রাখিবেন। 
৷ তিন বৎসরে মধ্যে ধনম্বামী আগত হইলে এ ধন সে 
 পাইবে। শী সময় অভীত হইলে, রাজা নিজ কার্ধ্ে 
। এ্ধনের নিয়োগ করিবেন।” (৬৪)-_-প্যাহাদের সহিত 
, অর্থসমবন্ধ আছে, যাহারা মিত্র, যাহারা সাহায্যকারী ভূত্যাদি, 
যাহার! শক্র, যাহাদের কুটসাক্ষিত্ব পূর্বে জানা গিয়াছে 
এবং বাহারা ব্যাধিগ্র্ত বা মহাপাতকাদি দোষে দূষিত 
_ ইহাদের সাক্ষ্য গ্রাহ্থ নয়।” (৬৫)--"রাজাকে সাক্ষী 
করিবে না । (৬৬)-_-"একমাত্র ব্যক্তিকে সাক্ষী করিবে না।” 
মিথ্যা সাক্ষ্য, মহাপাতকের সামিল। (৯০)_-পহে 
ভদ্র! জন্মাবধি তুমি যে কিছু পুণ্য অর্জন করিয়াছ, সে 
সমুদয়. পুণ্য কুকুরে গমন করিবে-দি তুমি সাক্ষ্যস্থলে 
মিথ্যা বল। (৯১)--"তুমি মনে করিতেছ যে, তুমি একাকী 
আছ, কিন্তু তাহা নহে-_পাপপুণ্যের দ্রষ্টা৷ সর্বজ্ঞ মুনি এই 
পরমাত্মা নিত্য তোমার হৃধয়ে অবস্থান করিতেছেন।” 
(৯২)--৭এই বৈবত্বত দেব তোমার হৃদয়ে অবস্থান 
করিতেছেন, তুমি সত্য করিলে তাহার সহিত তোমার 
কোন বিবাদ থাকিবে না এবং তাহার সহিত নির্ববিবাদে 
অবস্থান করিলে গঙ্জ! বা কুরুক্ষেত্রগমনে কোন প্রয়োজন 
হয় না।” 

(৮৪)-_আত্মাই আত্মার সাক্ষী এবং আত্মাই আত্মার 
গতি, মন্ুত্যদিগের এমন যে উত্তম সাক্ষী স্বকীয় আত্মা, 
তাহাকে অবমাননা করিবে না।” (১৫২)-_*শান্ত্রাহসারে 
অধিক হারে স্থদ লওয়া সিদ্ধ নহে) এরূপ অধিক হারে 
সুদ গ্রহণকে পণ্ডিতের! কুসীদপথ বলিয়া নিন্দা করেন। 
উত্তমর্ণ এরূপ নদ শতকরা পাঁচের উর্ধ লইভে পারে 
না।” (১৬৮)-_পবলপুর্র্ক যাহা কিছু দত্ত হয়, বলপুর্ব্বক 
যাহ! কিছু ভুক্ত হয়, বলপূর্ববক যাহা কিছু লেখিত হয়, 
বলপূর্ববক যাহা কিছু কত হয়, সকলই অক্কত বা অদিদ্ধ, 
এই কথা মনু বলিয়াছেন” 

(২২৬)-_পবিবাহ বিষয়ে যে সকল মন্ত্র আছে, উহা 
কেবল কন্তার প্রতিই প্রযুক্ত হইয়া থাকে-_কুত্রাপি অকন্ত! 
স্্রীলোকের গ্রতি বিহিত নহে ;--কারপ তাহারা ধর্মম- 
তরি ৷ বহিতূতি।” (২২৭)--বৈবাহিক মন্ত্র সকলই 

যানের নিশ্চয় কারণ এবং এ সকল মন্ত্র ছারা কভার 





_ ক্রাহ্ষণ্য ধর্ম । 


টা কা ক কট ক গল উকি 285577547 ০৯ ২৯৯ বক ৭ ভিত? একর ০৪৮ 
এটি ৯১৪৫ রসিক 


৪২৭ 
সপ্তপদী গমন হইলে তারাতবের সমান্তি হয় বলিয়া পক্তি 
তের! জানেন।” €৩১২)--পযিনি আত্মহিত কামনা! 
করেন সেই রাজ! অর্থীপ্রতার্থীদিগের এবং বালক, বৃদ্ধ 
ও আতুরদিগের আক্ষেপোক্তি কটুক্তি ক্ষমা করিবেন।” 
(৩১৩) "পীড়িত অবস্থায়, লোকে যে সকল বাক্য 
প্রয্োগ করে যে রাজা অন্লান ভাবে তাহা সহ করেন, 
তিনি স্বর্গেও পুজা প্রাপ্ত হন; পরস্ত ষিনি এরথধ্যমদে মত 
হইয়া ক্রষ্টের কটুক্তি ক্ষমা না করেন, তিনি নরকগানী 
হন।” নিয়লিখিত নীতিস্ত্রটির দ্বারা ইহাই সুচিত 
হইতেছে যে, কোন অপরাধী, সামাজিক সোপানে ধত 
উন্নত স্থান অর্ধিকার করে, ততই কঠোররূপে সে 
দণ্ডনীর। (৩৩৭ )_“চৌধ্যের গুণদোষজ্ঞ শূত্র চুরি 
করিলে সে বিহিত দণ্ডের অষ্টগুণ দগুনীয়, তাদুশ 
বৈশ্ত চোর যোড়শগ্ুণ দণ্ডনীয় এবং এরূপ ক্ষত্রিয় 
চোরের বত্রিশগুণ দণ্ড হুইবে।” (৩৩১)__প্যে অপরাধে 
অন্ত প্রাকৃত জনের একপণ দণ্ড হইবে, রাজা স্বয়ং যদি 
সেই অপরাধ করেন, তবে তাহার সহম্রপণ দণ্ড হইবে__ 
ইহাই ধর্ম ব্যবস্থা ।৮ 

নিয়লিখিত বচনে, আত্মরক্ষার অধিকার সমর্থিত 
হইয়াছে (৩৫০)-_“গুরু, বালক, বৃদ্ধ বা বহশ্রত ব্রাঙ্গণ_ 
যে কেহ হউক না কেন, বধ করিবার জন্ত আগত হইলে 
এবং অন্ত কোন আত্মরক্ষার উপায় না থাকিশে, কোন 
বিচার না করিয়াই উহাদ্দিগকে বধ করিতে পারে।» 
€৩৪৯)-_"আত্মরক্ষার্থে, স্যারযুদ্ধে, স্ত্রীলোক ও ব্রাহ্মণের 
রক্ষার্থে, ধর্ম লোকহিংসা করিলে দোষভাগী হুইতে 
হয় না।” (৩৫১)-“প্রকাস্ত বা অপ্রকাশ্তভাবেই হউক 
আততারী-বধে হস্তার কিছুই দোষ হয় না; মন্থা মন্যুতেই 
গমন করে।” (৩৫২ )-_পপরদার-সম্ভোগে প্রবৃত্ত মনুষ্য- 
দিগকে রাজা নানাবিধ উদ্বেগজনক নাসাকরণচ্ছেদাদি দণ্ড 


দ্বারা চিহ্নিত করিয়া দেশ হইতে বহিষ্কত 'করিবেন। 


(৩৫৩) "পরদার-সম্ভোগে লোকমধ্যে বর্ণসঙ্কর উপস্থিত 
হয় এবং তাহা হইতে অধন্ম ও তাহা হইতে সর্বনাশ 
ঘটে।” 

(৩৯৪ “অন্ধ, জড়, ভগ্নপীঠ, সপ্ততিবর্ষ-যস্ক বৃদ্ধ : 
এবং ধনধাগ্ঠাদি দ্বার! যে ব্যক্তি শোজিয়ের সর্ধদা উপকার 


ডি পরবাসী । [চর তাগ। 
। ফরেন_ ইহাদের নিকট, হইতে রাজা কোন কর বিভাগ করা বিধের। কিন্তু (২,১)-_প্রীৰ, পতিত, 
লইবেন না। জন্মান্ধব, জন্মবধির, উন্মত্ত, জড়, মুক এবং “কাণ প্রভৃতি 


(৩৯: )--পবিস্াচারসম্পন্ন, ব্যাধিত, আর্ত, বালক, 
বৃদ্ধ, অকিঞ্চন, মহাকুলীন, আর্ধ্য _ইহাদিগকে রাজ দান- 
, মানাদি সম্মাননা করিবেন।”-_দেওয়ানী ও ফৌজদারী 
আইন, বৈশ্ঠ ও শূদ্রজাতির ধর্্মাদি নবম অধ্যায়ের বিষয়। 
, ইহার মধ্যে অনেকগুলি নীতিহুত্র স্ত্রীলোকের প্রতি প্রযুজ্য 
এবং ইহার দ্বারা সপ্রমাণ হয় যে, হিন্দুরা স্্রীলোককে 
সন্মান করিত, নিষ্ুরাচরণ হইতে স্ত্রীলোককে রক্ষা করিত, 
এবং যাবৎ সাধৰী ও শুদ্ধচরিত্র। থাকিত, তাবৎ তাহাদিগকে 
শরন্ধাভক্তি করিত। তা ছাড়া, পরে আমরা দেখাইব, 
বুদ্ধদেবের আবির্ভাবকালে, স্ত্রীলোক নিজে প্রকাশ্ঠভাবে 
কাজকর্মে প্রবৃত্ত হইত, ধর্ম্সঙ্বঘ গঠন করিত, প্রতিজ্ঞা 
উচ্চারণ করিয়া ব্রহ্গচর্ধ্য গ্রহণ করিত, দরিদ্র ও আর্তদিগের 
সেবা করিত। 

(১৭ শ্লোক )-__-*কেহ কখন বলপূর্বক কোন স্ত্রীকে 
সৎপথে রক্ষা করিতে পারে না।” এবং ইহার পরেই 
মনু ইঞ্ার সহিত একটি তাত্বিক ভাষ্য যোগ করিয়া 
দিয়াছেন (১২) “আপ্ত পুরুষদিগের দ্বার। গৃহে রুদ্ধা 
হইলেও রমধীরা অরক্ষিতা। যে আপনাকে আপনি রক্ষা 
করে সেই নুয়ক্ষিতা।” (২৬)-_প্গৃহদীপ্তিকারিণী নারী- 
গণ, সন্তান উৎপাদনার্ঘথ বনৃকল্যাণভাজন ও পুজার) 
একার, গৃহমধো স্্রীতে ও শ্রীতে কোন বিশেষ নাই ।” 
(৪৫ )-পমস্থঘ্য, পুত্রকলত্রসহযোগে সম্পূর্ণাবস্থা প্রাপ্ত 
হয়। বিপ্রেরা বলেন, যে ভর্তা সেই ভার্ধা। ) তাহাদের 
মধ্যে কোন পার্থকা নাই।” (৮৯)-_*্খতুবতী হইয়াও 
কন্ঠা বরং যাবজ্জীবন গৃহে থাকিবে ইহাও শ্রেয় তথাপি 
তাহাকে নিগুণ পাত্রে সমর্পণ করিবে না ।” 

(১০১ )-পসংক্ষেপতঃ, মরণাবধি পরম্পর অব্যভিচারা- 
ব্থাক় অবস্থান করাই স্ত্রীপুরুষের - পরম ধর্্ম।” ( ১*২.) 
“বিবাহিত স্ত্রী ও পুরুষ পরল্পর কোন মতে বিযুক্ত না হইয়া 
যাহাতে কোনরূপে ব্যভিচার না করেন, তত্বিষযয়ে সতত 
সাবধান থাকা কর্তব্য ।” 

সাধারণতঃ উত্তরাধিকারের নিয়ম অনুসারে, পরিবারের 
অন্তভূতি সকল সন্তানের মধ্যেই ধনমম্পন্ধি সমানরূপে 


ইন্জিয়শূন্ত ব্যক্তিগণ পিত্রাদি ধনে অধিকারী নহে।” 
(২০২)--এধনাধিকারীর! এ সকল ব্লীব প্রভৃতিকে স্তাব্য 
গ্রাসাচ্ছাদন দিবে )-যদি না দেয়, তবে তাহারা পাপী 
হইবে |” (২১৩)--ণ্যে জ্যেষ্ঠ লোভ বশতঃ কনিষ্ঠ ত্রাতা- 
দরিগকে বঞ্চনা করে, সে জ্যোষ্ঠোচিত মানার্থ নহে-_-পরক্ক 
রাজগণ কর্তৃক সে দণুনীয়।” (২০০ )--*ভর্ভীর জীব- 
দশায় স্ত্রীলোক যে অলঙ্কার ধারণ করে, ভর্তার মরণোত্তর 
পুত্রাদি দায়াদের! স্ত্রীলোক জীবিত থাকিতে তাহা! ভাগ 
করিতে পারিবে না; যদি করে, তবে পাপী হয়।” 

এই দেখ, দ্ৃতক্রীড়া সন্বদ্ধে কিরূপ ব্যবস্থা আছে। 
পাশা, বাজির খেলা, বাজি রাখিয়া! মেষ কুকুটাদির লড়াই, 
এই সমস্ত নিষিদ্ধ। কি প্রকান্তে, কি গোপনে যাহার! 
জুয়া খেলে, তাহাদিগের প্রতি শারীরিক দণ্ড বিধান করা! 
হয়? যে হেতু জুয়াখেলায় দ্বেব, ক্রোধাদদি উত্তেজিত 
হয়, অতএব এ সকল খেলা আমোদ করিয়াও খেলিতে 
নাই। 

(২২১ )--"রাজা, রাজ্য হইতে দ্যুতক্রীড়া ও সমাহ্বয় 
নিবারণ করিবেন। এই ছুই দোষ রাজাদিগের রাজ্য- 
নাশক।” (২২২)--প্দ্যুত ও সমাহয় প্রকাস্ত চৌধয্যমান্র ) 
এজন্য ইহাদের নিবারণে রাজা! নিত্য বত্ববান্‌ থাকিবেন।” 
(২২৫ )__“কিতব অর্থাৎ দ্যুত-সমাহ্বয় কর্তা, নটবৃত্তিজীবী, 
ক্র,রচেষ্ট, চৌরাদি, বেদবিদ্বেবী, পরধর্ণারত এবং শৌগ্ডিকা- 
দিকে পুরের £ভতর বাস করিতে দিবে না” যে সকল 
আধুনিক সভাদেশ পুরাতন সভ্যদেশের আইনাদি সম্বন্ধে 
অনভিজ্ঞ কিংবা অবজ্ঞাকারী, সেই সকল আধুনিক সত্য- 
দেশের আইনাদির সহিত পুরাতন সভ্যদেশের আইনাদির 
যদি তুলনা করি এবং তাহা হইতে একট! সিদ্ধান্ত নির্ণর 
করি, তাহা হইলে সে সিদ্ধান্তটি আধুনিক সভ্যদেশ- 
সমূহের পক্ষে একটু মর্মাভে্দী হইবে সন্দেহ নাই। 

নিয়লিখিত কতকগুলি বিধিব্যবস্থা যেন বর্তমান কাঁলের 
বিধিব্যবস্থা বলিয়! মনে হয়। (২৩১ )-"প্রাড়বিবা- 
কাদি রাজনিযুক্ত পুরুষের! ধনলোভে বিরত হইয়া উৎকোচ 
গ্রহণ পূর্বক যদি অর্থা-প্রত্যর্থীর কার্য নষ্ট. করে, তৃবে 


1 
1 
1 


৮ম সংখ্যা |] 
রাজা উহাদ্দিগকে একেবারে সর্ধস্বাস্ত করিবেন।” এই 
বচনটিতে বিচার্ধ্য বিষয় সম্বন্ধে ব্যক্ত হইয়াছে ₹_-(২৩৩)-- 
প্বাবহার সম্বন্ধে কোন পক্ষকে সৎ বা অসৎ বলিয়া সভোরা 
যাহাকে একবার ধার্যা করিয়াছেন, অথবা যে দণ্ড ধার্ধ্য 
হইয়াছে তাহা ধর্মতই কর! হইয়াছে__-এই বোধে তদ্বিষয়ের 
আর পুনর্ধার আলোচনা করিবে না।” (২৪৩)_-“সাঁধু, 
। রাজা, মহাপাঁতকীর ধন কাচ গ্রহণ করিবেন না; লোভ 
বশতঃ এইরূপ করিলে, এ মহাপাতক স.ঃক্ত হইতে হয়।” 
(২৫৬ )--“রাজ! চার-পুরুষ দ্বার প্রকাশ এবং অগ্রকাশ-_ 
পরজ্রব্যাপহারক ছই প্রকার চোর অবগত হইবেন।” 
(২৫৮৬০ )--"উৎকোচগ্রহণকারী, মিথ্যা ভয় প্রদর্শন 
করাইয়া পরধনহারী, বঞ্চনাকারা, দ্যুতক্রীড়াকারী কিতব, 
“তোমার ধনপুত্র লক্ষমীলাভ হইবে'--এইরূপ মিথ্যাবাক্যে 
তোবামোদকারী-_মঙ্গলাদেশবৃত্ত, ভিতরে পাপ গোপন 
করিয়া বান্থে ভদ্রবেশে পরধনহারী, যাহারা ঈক্ষণিক 
অর্থাৎ হস্তের রেখ! দেখিয়! শুভাগত ফল বলিয়া জীবিকা! 
নির্বাহ করে, অশিক্ষিত মহামাত্র অর্থাৎ মাহত ও চিকিৎসক, 
যাহার! শিল্পোপায়ে উৎসাহ দিয়া লোকের ধন হরণ করে, 
বশীকরণার্ধি কার্ধানিপুণ এবং বেহ্ঠা-স্ত্রীলোক-_ইহারা 
প্রকাসশ্ত লোককণ্টক জানিবে; ইহাদিগের এবং দ্বিজবেশ- 
ধারী শুদ্র প্রভৃতির বিষয় রাজ! চার ত্বারা অবগত হুইবেন।” 
নিম্নলিখিত বচনটি একটি বিবেচ্য বিষয় £--(২৮৪)-_ 
প্টিকিৎসকেরা যদি মিথ্যা চিকিৎস! করে, তবে গবাদি 

গণ্ড-চিকিৎসা সন্ধে তাহাদের প্রথম সাহস দণ্ড এবং 
মানুয-চিকিৎসা সন্বন্ধে মধ্যম সাহস দও হইবে ।” 
৪ )রাজা এইরূপে সদা রাজধর্শে যুক্ত হইয়া 
দয় ভৃত্যদিগকে লোকের হিতার্থে নিনোগ করিবেন» 

ছঃখ ছর্দশার সময়ে প্রত্যেক বর্ণের কিরূপ কর্তব্য তাহা 
ঘ্বশম অধ্যায়ে আলোচিত হুইয়াছে। যে হুর্ভিক্ষে ভারত 
উৎসন্ন হইতেছে সেই ছূর্ভিক্ষের কথা ভাবিলে, এই সকল 
কর্তব্যের গুরুত্ব উপলদ্ধি হয়। বর্ণসম্কর-জাত সন্তানের 
অবস্থা স্বন্ধেও এই অধ্যায়ে আলোচিত হইয়াছে। (৬২) 
পুরস্কার গত্যাশা না করিয়া! গো, ব্রান্গণ, স্ত্রী এবং 
বালক-ইহাদের মধ্যে কাহারও বিপৎ পরিভ্রাণের নিমিত্ত 
প্রাণভ্যাগ করা, প্রতিলোমজ জাতি স্বর্প্রান্তিয কারণ 


্রান্ষণ্য ধর । 


৪২৯ 


হইয়া থাকে।” (৬৩)-_“অহিংসা, সত্যবাক্যকথন, 
গুচিত্ব এবং ইন্তরিয়সংঘম__এই কয়েকটি ধর্ম সর্ব 
সাধারণের --চাতুর্বপ্যের ও সংকীর্ণজাতির অনুষ্ঠের বলিয়া 
মহাত্মা মনু নির্দেশ করিয়াছেন ।” 

(১১৭)-পব্রাঙ্গণ বা ক্ষভ্রিয়ের কদাচিৎ সদ গ্রহণ 
পূর্বক খণদান কর্তব্য নহে।” ইহার টীকা! কর! বাহুল্য ! 

একাদশ অধ্যায়ে প্রাযশ্চিত্তাদির কথ! আছে। 

৯)-_পনিজের পিতা মাত! প্রভৃতি স্বজনবর্গ গ্রাসাচ্ছা- 
দনের কষ্ট পাইতেছে, অথচ পরকে দান করিবার বেল! 
বাহার শক্তির ক্রটি নাই,_তীহার সেই দ্রানধর্্ম ধর্মের 
ছায়ামাত্র, উহ! আপাতত মধুর বটে, কিন্তু উহার পরিণাম 
বিষময়।” (১০)--"ভরণীয়গণকে বঞ্চিত করিয়া যিনি 
পারলৌকিক ধর্মবুদ্ধিতে যে দান করেন, তাহার অস্থখকর 
পরিণাম তিনি জীবিতাবস্থায় এবং মৃত্যুর পরেও ভোগ 
করেন।” 

কতকগুলি পাপকে মন্থু মহাপাপ বলিয়৷ অভিহিত 
করিয়াছেন। সকলের উপর- ব্রহ্মহত্যা, মদ্যপান, ব্রাহ্মণের 
ধনাপহরণ মহাঁপাপ। গুরুপত্রী প্রভৃতির সহিত ব্যভিচারও 
মহাপাপ। অন্তায় পূর্বক গুরুর অপবাদ করা, বেদের 
অবমাননা, মিথ্যাসাক্ষী দেওয়া. মিত্রকে বধ করা, সহোদর! 
গমন, অসবর্ণা স্রীতে গমন, মিত্রপত্বী গমন_- এই সকলও 
মহাপাপ। গোহত্যা, আত্মবিক্রয়, ব্যভিচার, গুরু পরিত্যাগ, 
পিতৃমাতৃ পরিত্যাগ, পুত্রের প্রতি অবহেলা, বালিকার 
ধর্দনাশ, কুসীদগ্রহণ, বেতন লইয়া বেদাধ্যাপন, স্বজন 
পরিত্যাগ, খণ পরিশোধ ন! করা, অধর্শমজনক গ্রন্থাদি পাঠ 
করা, পরকালে অবিশ্বাস, মৃত্যুর পর দণ্ড পুরস্কারে অবিশ্বাস 
__এই সকল মধ্যম শ্রেণীর মহাপাপ। 

গর্দিভ, অশ্ব, উষ্, হরিণ, হম্তী, ছাগ, মেষ, মত্ত, 
সর্প ও মহ্ষ হত্যা করিলে অসবর্ণজাত লোকের গ্ভায় 
পতিত হইতে. হয়। কাট, পতঙ্গ, পক্ষী হত্যা করিলে, 
বনের ফল অপহরণ করিলে, ভীরুতা প্রদর্শন করিলে অগুচি 
হইতে হয়। 

সুরাপারী ব্রাহ্মণ জাতিচ্যুতি দণ্ডে দবগুনীয়। (৯৭)-__ 
"্রাক্মণ মস্তপানে মত্ত হইয়া অণ্ডচি স্বানেই পড়ে--গোপনীয় 
বেদবাক্যই বলিয়! ফেলে, অথবা অপরাপর কাধ্যই বা 


৪৩০ 


প্রধাসী ৷ 


[৮ষ ভাগ। 


লসর 5 ৯০৫৯০৪৯১৪৫৯ 8৪৪৪৯৯১ ৩৪৪৯৪৭১8৬৪৪ সী রণ 


করে,--ইহার কিছুই বলা য়ায় না; অতএব ব্রাহ্মণের 
মস্থপান কদাপি উচিত: হয় না। বাহার কারগত ব্রহ্ধ 
একবারও মদ্থ দ্বারা আপ্লাবিত হয়, তীহার ব্রহ্মণ্য দূরীভূত 
হয় এবং তিনি শৃত্রত্ব প্রাপ্ত হন।” 

এই দেখ নিয়নলিখিত বচনে আত্মদ্দোষ স্বীকার ও 
অনুতাপের কথা আছে। (২৩৯)__”লোক সমাজে নিজের 
পাপ জ্ঞাপন, পাপের জন্য অন্ুতাপ, তপন্তা ও অধ্যয়ন দ্বারা 
পাপকারী পাপ "হইতে মুক্ত হুইয়া থাকে এবং আপদ 
পক্ষে দানের দ্বারাও পাপের নিষ্কৃতি হয়।” (২৩৯)-_দ্যাহা 
কিছু ছুক্ধর, যাহা কিছু দুশ্রাপ্য, সমুদারই তপন্তাসাধ্য ? 
তপস্তাকে কেহই অতিক্রম করিতে পারে না।” (২৪০) 
_পব্রহ্মহত্যাদি মহাপাত্তকীরা এবং অপরাপর অকার্্য- 
কারীর স্ুৃতপ্ত তপন্তা দ্বারাই সেই পাপ হুইতে মুক্ত 
হয়।” (২৪২)--”লোক সকল কায়মনোবাক্যে যে কিছু 
পাপ করে, তপোধনের! তপোবলে তাহা শীঘ্র দগ্ধ করিয়া 
থাকেন। 

দ্বাদশ অধ্যায়টি 'ছসংহিতার ষ মাথার মুকুট। এই 
অধ্যায়ে, আত্মার অমরত্ব, মনুষ্য পাপকর্্মফলে যে যে যোনিতে 
জন্মগ্রহণ করে, এবং অস্তিম মোক্ষ_-এই সকল বিষয় 
আলোচিত হইয়াছে! স্বাধীন ইচ্ছাশক্তি থাক! প্রযুক্ত 


মানুষ, আপন আপন শুভাশুভ কর্মের ফলভোগ করে। 


ফলতঃ মনই জীবগণের সমস্ত কারের প্রবর্তক _ 
কারমনোবাক্যের দ্বারা সেই কার্ধ্য অনুষ্ঠিত হইয়া থাকে । 
(৫)--"পরের ত্রব্য অন্ায়রূপে কি প্রকারে লইব এই চিন্তা, 
মনঘ্বার অনিষ্ট চিস্তা, পরলোক নাই-দেহই আত্মা,__ 
এইক্সপ বিতথ অভিনিবেশ,--এই ত্রিবিধ অগুভদায়ক 
মানস কর্ম ।” (৬)_-“পরুষবাকা ; মিথ্যাবাক্য ; পরোক্ষে 
পরের দোষ কথন; রাজার, দেশের বা পুরাদি সম্বন্ধীয় 
নিশ্রয়োজন অসম্বন্ধ প্রলাপ-_এই চতুর্কিধ অণ্ুভকর বাচিক 
কর্ম” * (৭)-_অদত্ত-ধন গ্রহণ, অবৈধ হিংসা, পরদারসেবা 
_ এই ভ্বিবিধ শারীরিক অগ্তভ কর্দম।” (৮)-_«দেহী 
মানস-শুভাগুভ কর্মের ফল মনদ্বারাই ভোগ করে, বাঁচিক 
কর্মের ফল বাক্যের দ্বারা, এবং শরীর-ককৃত শুভাগত 
কর্ণের ফল, শরীর দ্বারাই ভোগ করে।” (২৪)--"সত্ব, 
রজ ও তম-_এই তিনটি মহত্বত্ব নামক আত্মার গণ 


জানিবে। এই ভিন গুগ ব্যাড থাকিয়! স্থাবর জঙগমরপ 
তাবৎ পদার্থে অবস্থান করিতেছে ।” (২৬)--৭ সন্বে জ্ঞান: 
লক্ষিত হয়।” 

(৮৩)--পবেদাভ্যাস, তপন্তা, জ্ঞান, ইন্জিয়-সংঘম, 
অহিংস! ও গুরুসেবা_-এই সকল কর্ম মোক্ষসাধন। এই 
সকল মোক্ষসাধন কর্মের মধ্যে আত্মজ্ঞানই শ্রেষ্ঠ) উহা! 
নকল বিস্তার মধ্যে প্রধান এবং উহা! হইতেই মোক্ষ লাভ ' 
হয়।” (১০৩)-_“অজ্ঞ লোক অপেক্ষা, গ্রন্থের অধ্যেতা! শ্রেষ্ঠ, 
গ্রন্থের কেবলমাত্র অধ্যেতা অপেক্ষা যিনি গ্রন্থোক্ত বিষয় 
ধারণ করিয়া রাখিয্নাছেন, তিনি শ্রেষ্ঠ ; ধারণকারীর 
অপেক্ষা ধাহার তাহাতে জ্ঞান জন্মিয়াছে, তিনি শ্রেষ্ঠ এবং 
জ্ঞানী অপেক্ষা যিনি সেই জ্ঞানানুযায়ী কণ্মানুষ্ঠান করেন, 
তিনি শ্রেষ্ঠ ।” 

(১০৪)-_"তপস্তা ও আত্মজ্ঞান ব্রাক্গণের প্রথম মোক্ষ- 
সাধন। তগপন্তান্বার পাপ নষ্ট হয় এবং আত্মজ্ঞান দ্বারা 
অমৃত লাভ করা ষায়।” 

(১১৪)--পষাহার্দের কোন ব্রত নাই-_বাহাদের বেদা- 
ধ্যয়ন নাই, যাহারা জাতিমাত্রে ত্রাঙ্মণ_এমন সহম্র সহজ 
ব্যক্তি সবেত হইলেও তাহাতে পরিষত্ব নাই জানিবে। 
সেই পরিষদের উপদেশ গ্রাহা হইতে পারে ন1।” 

(১১৮)--৭সমুদয় সদসন্ময় জগৎ-ধ্যানস্থ হইয়া 
পরমাত্মাতে অবস্থিত দেখিবে। ধিনি আত্মাতে সমুদ্বয় দর্শন 
করেন, তাহার মন অধর্মে কখন ধাবিত হয় না।” 

(১২২)--পপশ্চাৎ কলের শান্তা, অণু হুইতেও অণু, 
প্রকাপস্বরূপ, স্বপ্রধীগম্য সেই পরম পুরুষকে ধ্যান, 
করিবে।” (১২৪)--"এই পরমাস্মাই পৃথিব্যাদি পঞ্চন্ত 
দ্বারা সমুদয় প্রানী ব্যাপিপ্ন, বৃদ্ধি ও নাশ দ্বারা এই সংসার 
প্রবর্তিত করিতেছেন।” (১২৫)-_”এইক্ধপে খিনি আত্ম! 
দ্বার! সর্বতৃতে আত্মদর্শন করেন, তিনি সর্বসমত! প্রা্ত 
হইয়। পরমপদ ব্রজ্ধকে লাভ-করেন।”  « রা 

ইহাই মানবংশ্শান্ত্রের সংক্ষিপ্ত সার। এই চমৎকার... 
জনক উৎকষটগ্রস্থতরাঙ্ষণ্যিক ভারতের গৌরব বর্ধন করিয়াছে . 
এবং এই শ্রস্থখানি এখনও ব্রাহ্ষপ্যিক ধর্শোর ভিত্বিরূপে 
বিরাজদান। বিশ্বমানব এবাবৎ ইহা অপেক্ষা হুদার স্বপ্ের 
পুর্ণ আদর্শ কল্পনা করিতে পারে নাই।. মননের. দিকৃ 


| ৮ সধ্যা।] 


এ পনি পানি নাস 


বিগ দেখিতে রস স্বরূপ 
লক্ষণ প্রাপ্ত হওয়া! যার সেরূপ আর কোথাও নাই) 
নীতির দিক্‌ দিয়া দেখিতে গেলে, _তপস্তা, ইন্জিয়নি গ্রহ, 
আত্মসংঘম, চিত্তপগুদি, ন্তারধর্মা, ঈশ্বরে আত্মসমর্পণ, 
অনিষ্টকারীর প্রতি সাধু আচরণ, অতি অধম জীবের প্রতিও 
অহিংসা-_এই সকল উপদেশ অতীব শ্লাধ্য) বুদ্ধির দিক 
দিয়া দেখিতে গেলে, উহাতে জ্ঞানবিজ্ঞানেরই সর্কপ্রাধানট 
স্বীকৃত হইয়াছে । জষ্টিনিয়ানের ন্যবস্থাসংহিতা এবং যে 
দেওয়ানি আইনের সংহিতা অধুনা আমাদের মধ্যে প্রচলিত, 
উভয়ই যে “মাঁনব-ধর্মের” বচন সমূহ হইতে গৃহীত, তাহা 
কুমার. দ্বারা অনায়াসে সপ্রমাণ করা যাইতে পারে। 
আমার এই প্রহইক্ যেরূপ সংকীর্ণ পরিসর, তাহাতে পররূপ 
তুলনা করিয়! দেখান আমার পক্ষে অসম্ভব। আমি এখন 
কেবল (3:0090 বুনু্ধ হইতে একটা অংশ উদ্ধাভ করি- 
যাই এই সংক্ষিপ্ত ব্যাখ্যার পরিসমাপ্তি করিব। ইহা! অপেক্ষা 


৪৪৭ না লীগ ০ 


ভাল উপসংহার আর কিছুই হইতে পারে না। বুনূর্চ্‌ 


লিখিয়াছেন £__প্মন্গর ব্যবস্থাগুলি যেভাবে অনুপ্রাণিত, 
তাহা দুইটি কথায় সংক্ষেপে ব্যক্ত করা যাইতে পারে £__ 
দেহ শুদ্ধি ও মনঃ শুদ্ধি এবং মানুষের মধ্যে উচ্চনীচ শ্রেণী 
বিভাগ-"'মুসলমানের! ভারতবর্ষ জয় করিয়াছিল, কিন্ত 
বর্ণভেদ প্রথ৷ কিংবা! আধ্যধর্দ্রকে ধ্বংস করিতে সমর্থ হয় 
নাই। ব্রাঙ্মণ্যিক জাতি, মুসলমানজাতির সহিত যদি কিছু 
মিশিয়া! থাকে-_সে নিতান্তই অণুপরিমাণে । বহুকাল পূর্বে, 
ভারতবর্ষেই সমাজসংস্কারক বৌদ্ধ ধর্মের জন্ম হয়। 
বৌন্ধধর্ণ, ভারতে সাম্যবাদ প্রচার করিয়া বর্ণভেদ প্রথাকে 
আক্রমণ করে; লোকের মধ্যে বৌদ্ধধর্ম প্রসার লাভ 
করিলে, শেষ পধ্যস্ত আপনাকে রক্ষা করিতে পারে নাই। 
তাহার অনেক পরে, খুষ্টধর্মের একটি প্রসিদ্ধ সম্প্রদায় 
ভারতে খ্ষ্টধর্ম প্রচারে প্রবৃত্ত হয়। ব্রাক্মণ্যিক ধর্মের 
খাতিরে কত্তকটা নিজ মত ত্যাগ করিয়া তবে সেই 
সম্প্রদায় খুষ্ধ্্ম প্রচারে কতকট! সফলতা লাভ করে। 
ষ্টধর্ম লোফের দনঃপুত না হওয়ার, মসুর ধর্মব্যবস্থা 
আবার পূর্ণগ্রভারে প্রতিষ্ঠিত হয়। এখনও প্রাচ্জাতি 
(লব যে সকল: বাধা সুরোগীরদিগের "পথের অস্তরায়__ * 
মস্ত প্রভূত নৈতিক বল তাহার মধ্যে একট" 


রি ৪৩১ 
নি এপাবিপপাসিপ শি 


আণ্যিক যুগের, দার্শনিক লকতরদায় বুল শ্রেণীতে 
বিভক্ত £-_ মীমাংসা ও সাংখ্য। বেদাস্ত কিংবা মীমাংসাও 
আবার ছুই উপশ্রেণীতে বিভক্ত £--উত্তর মীমাংস! ও পুর্ব 
মীমাংসা | . নামের দ্বারাই সুচিত হুইতেছে__বেদাস্ত এমন 
একটি ধর্মসিদ্ধান্ত যাহ| বেদ বচনের উপর প্রতিষ্ঠিত। 
বেদাস্তের মতবাদ আধ্যাত্মিক ৷ 

এসিয়াটিক্‌ রিসার্চ গ্রন্থে, কোল্ক্রক্‌ বলেন :-_পবেদে 
যে সকল উপদেশ আছে, সেই সকল উপদেশের প্রামাণিকতা 
ও বলবত্ব! স্থাপন ও বেদব্যাখ্যার নিয়ম নির্ধারণ এবং 
সেই সকল নিয়ম হইতে যাহাতে একটা যুক্তিশান্ত্র গঠিত 
হইতে পারে তাহার চেষ্টা__ইহাই মীমাংস! দর্শনের লক্ষ্য। 
বেদ যে গুহা ধর্মের শিক্ষা দেয় সেই গুন ধর্মের ব্যাখ্যা করা, 
একটা অসম্ভব পূর্ণ রকমের অবস্থায় উপনীত হইবার জন্ত 
সেই ধর্মের সাধন! করা, ঈশ্বরের সহিত যোগ (নিবদ্ধ করা__ 
ইহাই বেদাস্ত দর্শনের চরম লক্ষ্য । 

পরব্রন্দের অতীন্রিয় একতা হইতে যাত্রা আরম্ভ করিয়া 
বেদান্ত, ক্লীবলিঙ্গ শববাচক ব্রন্দের কল্পনার উপনীত 
হইয়াছে । এই ব্রহ্ম পরিপূর্ণ, নির্বিকার, নিত্য, নিরুপাধি, 
-স্থৃতরাং স্থষ্ট জীবদিগের সহিত তাহার কোন সন্বন্ধ 
নাই। বৈধাস্তিকেরা ব্রন্মের এইরূপ লক্ষণ নির্দেশ করিয়া 
থাকে £-“তিনি একমাত্র আত্মা, স্বয়সূ, জ্ঞান স্বরূপ ও 
আনন স্বরূপ ) তিনি নিগডণ, নিঙ্রিয়, তুমি আমি, তিনি-_ 
এইরূপ আমিত্ববিহীন,__নির্ববিশেষ |” 

এইরূপ অবস্থায়, ব্রহ্ম জগৎ হ্ষ্টি করিবার উদ্দেশে 
আত্মপ্রকাশার্থ আপনাকে সাষ্টি করিতে বাধ্য হইলেন ) 
তখন তিনি অনন্ত সত্ব হইতে নিঃসৃত হইয়া, জগৎষ্টা 
্দ্মারূপে আবিতূতি হইলেন। কিন্তু ক্লীবলিঙ্গ ব্রহ্ম হইতে 
পুংলিল ব্রহ্মা কিরূপে উৎপন্ন হইল? বৈদাস্তিক সম্প্রদায়, 
মায়াতত্বের অবতারণ করিয়! এই সমন্তার “মীমাংস! 
করিয়াছেন। মায়া, অথবা জড়প্রকৃতি ; মায়া অর্থে 
পরিমাণ বুঝায়_-আকাশ বুঝায়। তাহার অনেক পরে, 
প্লেটো এই মতবাদকেই পরিপুষ্ট করিয়া ইহাকে 7০7০3 
নামে অভিহিত করিলেন, 107০5, কিন1-_বিশ্ব-জননী, 
হাসবৃদ্ধির মহতী সন্ভাবনা। বিশ্বের আত্মা পরব্রহ্মই 
জীবনের মূল-উৎস সেই একমাত্র উৎস ধাহা হইতে 


৪৩২. 


প্রবাসী । 


[৮হ ভাগ । 


১০৭ ভি কো রাস দক তিতির পসরা? কর ০৫৭০৪ ৯৮০৫৪৫৭০০৯৯ কক ৯৯৯৯৩ 


সমস্ত নিঃক্যত হয় এবং ধাহাতে সমস্ত পুনর্ধার প্রবেশ করে ) 
তিনি সেই জ্ঞান স্বরূপ, যাহার কণামাত্র জ্ঞান জ্ঞানবিশিষ্ট 
জীবের “আমি” কিংবা অহঙ্কার। সেট জ্ঞান হইতেই, জীবের 
নিজত্ব, জীবের আমিত্ব; সুতরাং এই আমিত্ব হইতেই 
জীবশ্রেণীর উৎপত্তি হইয়াছে । ফলত, মায়ার দ্বারাই-_ 
মায়াময় জড়প্রকৃতির দ্বারাই-.পুংলিঙ্গ ব্রহ্ষা, অসীমসত্বা 
ক্লীবলিঙ্গ ব্রহ্ম হইতে উৎপন্ন হইয়াছেন। পরমাত্মা, ব্রহ্গা 
হইতে উৎপন্ন; জ্ঞানতত্বের বিষয়ীভূত মনঃ পরমাত্মারই 
একট! বিশেষ আকার এবং এই মন হইতেই জ্ঞানবিশিষ্ট 
জীবের আমিত্ব উৎপন্ন সুতরাং সমস্ত জীব ব্রহ্মা হইতে 
উৎপন্ন । জীবে যে পরিমাণে জ্ঞানের বিকাঁশ হয়, জীব ষে 
পরিমাণে স্বীয় বুদ্ধির প্রয়োগ করিতে পারে, সেই পরিমাণে 
জীব ব্রহ্মার নিকটবর্বী হইয়া থাকে। এই জীব শ্রেণীর 
মতবাদ হইতেই জাতির উৎপত্তিবাঁদ গ্রস্ত; মন্ুর প্রথম 
অধ্যায়ে এই উতৎপত্তিবার্দের কথা আছে, ইহার অনেক 
পরে ডারুইন আবার সেই তত্বের আলোচনা করিয়াছেন । 
মন্থতে আছে £-_“প্রত্যেক জীব পূর্ববর্তী জীব হইতে গুণ 
প্রাপ্ত হয়; এবং জীব-পর্ধ্যায়ে যে জীব যে পরিমাণে পরবর্তী, 
সে তত অধিক গুণ প্রাপ্ত হইয়া! থাকে |” 

বেদের ভাষ্য সমূহে যে সকল বচন আছে সেই সকলের 
সমন্বয় বিধান করা এবং তাহাদের প্রকৃত অর্থ নির্ণয় করা 
ইহাই পূর্ব-মীমাংসার উদ্দেশ ছিল) কিন্তু মীমাংস! 
প্রধানত, কতকগুলি ধর্ম্োপদেশ ও ধর্ানুষ্ঠানের সংগ্রহ 
মাত্র) ইহাতে বিশুদ্ধ ও ব্যবহারিক যুক্তিশাস্ত্রের 
আলোচনা, ব্যাকরণ ও অলঙ্কারশান্ত্রের আলোচনা, 
ভাষার উৎপত্তি ও চিন্তার সহিত তাহার সম্বন্ধ বিষয়ক 
আলোচনা থাকা সত্বেও, যে সকল ভ্রম কুটধর্ম্মবিচারের 
স্বাভাবিক সহচর, মীমাংসা সেইরূপ ভ্রমের তরি ভুরি 
অবতারণা! করিয়া :একটা কৃত্রিম শান্ত গড়িয়া তুলিয়াছিল। 
ইহার ফলে একটা প্রচণ্ড প্রতিক্রিয়া উপস্থিত হয়। 

এই প্রতিক্রিয়া-_-কপিলের সাংখ্যে, অর্থাৎ যুক্তিবিচার- 
মূলক ও জড়বাদমূলক দর্শনশান্ত্রে প্রকটিত হইয়াছে। 
যাহাই হুউক, বাণীর (০£০3) নিত্যতা অর্থাৎ চিন্তার 
ব্যঞ্জনার নিত্যতা প্রতিপাদন করিয়া! মীমাংসা আপনাকে 
€গৌরবাছ্িত করিয়াছে । কপিল মুনি, বেঘ উশ্বরেক্স মুখ- 


নিঃশ্ত বাক্য এই সিদ্ধান্তটি যুক্তিসিদ্ধ নহে বলিয়া অগ্রাহা 
করিয়া, ব্যক্তিগত স্বাধীন চিন্তা হইতে যাত্রা আরম্ভ 
করিয়াছেন। সাংখ্যের মতে, প্রক্কৃতি নিত্য; এই আদিম 
মূল-বস্ত হইতে জগৎ উৎপন্ন হইয়াছে ; এবং এই প্রন্কৃতির 
মধ্যে যে একটি অতীক্রিয় মূলতত্ব আছে 'সেই মুলত্ব 
হইতে আত্মার উৎপত্তি। সাংখ্য ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার 
করেন এবং অস্তিত্ববাদকে নিয়লিখিত উভয়সঙ্কট-সমস্তার 
মধ্যে আবদ্ধ করিয়াছেন £--“ঈশ্বরের যদি বাসন! না থাকিত 
তাহা হইলে তিনি কখনই জগৎ স্যট্টি করিতে পারিতেন 
না, সুতরাং জগৎ স্চ্টি করিবার তাঁহার সামর্থা থাকিত 
না; পক্ষান্তরে যদি তাহার বানা ছিল এরূপ হয় তবে 
তাহার সামর্থ্য ছিল না; আবার, যদি তাহার সামর্থ্য ছিল 
এরূপ হয়, তবে তাহার বাসনা ছিল না।” সাংখ্য 
বলেন,_যাহা নাস্তি তাহা অন্তি হইতে পারে না, এবং 
যাহা অন্তি তাহার অস্তিত্বের কখনই অবসান হইতে পারে 
না। অতএব, এমন একটি অপরিবর্তনীয় নির্বিকার 
মূলতত্ব আছে যাহা হইতে সমুদয় পদার্থ উৎপন্ন হইয়াছে 
এবং যাহা! স্বয়ং ইন্দ্িয়ের অগ্রাহথ। এই তত্বটিউ-__সেই 
“মূলহীন মুল” প্রকৃতি । এই প্রকরুতিই সকল পদার্থের 
নিত্য কারণ, এবং এই প্রকৃতির মধ্যেই “সমস্ত পদার্থের 
সম্ভাবিতা ও সমস্ত শক্তি” অবরুদ্ধ। ইহার প্রতিষোগী-_ 
স্ঞান ও সচেতন মুলতব্ব--পুরুষ। কপিলের মতে, 
পুরুষই বিজ্ঞানের প্রকৃত বিষয়; এবং জ্ঞানের দ্বারাই 
মানুষ আত্মজ্ঞানে উপনীত হইতে পারে) এবং স্বকীয় 
উৎপত্তি ও নিয়তির বিষয় অবগত হুইতে পারে। পুণ্য, 
অনুষ্ঠান ও বেদাধ্যয়নের দ্বারাই পুনর্জন্ম হইতে নিষ্কৃতি এবং 
ব্রন্মের মধ্যে প্রবেশ করিয়া চিরশাস্তি লাভ কর! যাইতে 
পারে, ইহাই বেদাস্তের শিক্ষা । 

ইহার বিপরীতে কপিল বলেন,ধিনি আত্মাকে 
জানেন, ধিনি আপনার উৎপত্তি' ও নিয়তির বিষয় অবগত 
আছেন, একমাত্র তিনিই জ্ঞানী ও ধর্দিষ্ঠ। পুরুষ ও 
প্রকৃতির সংযোগেই অণ্ততের উৎপত্তি, এবং পুরুষ জ্ঞানের 
দ্বায়াই প্ররুতির দাসত্ব হইতে মুক্তি লাভ করিতে সমর্থ 
হয়। পরীক্ষার দ্বারা জান! যায__মানসিক . ব্যাপার 
সকল যে পুরুষের উপর প্রকটিত হয়-_সেই পুরুষ অবিসম্বর 


৮ম জংক্যা।] 


৪৪০14৬2০51৫ সাপ 
মি নি 


এবং তাহা! প্রত্যেক ব্যক্তির পক্ষে স্বতন্ত্র ও ভিন্ন) অতএব, 
পুরুষ ও গ্ররূতি__ছুইটি ব্বতত্ত্র তত্ব একট অধিকার-হুত্রে 
জগতে বিস্তমান রহিয়াছে । সার কথা-_-কপিলের দর্শন, 
সমস্ত আপ্ত বাক্য পরিত্যাগ করিয়া, প্রত্যক্ষ 
জ্ঞান ও ইন্দ্রিযবোধের বিষয় সমূহ হইতে যাত্রা! আরম্ভ 
করিয়াছে । যাহা নান্তি তাহা অন্তি হইতে পারে না, 
এবং যাহ! অস্তি তাহা কখনই নান্তি হইতে পারে না__ 
এই দ্বতঃসিদ্ধ মূলমুত্রটি হইতে সাংখ্যদর্শন এই সিদ্ধান্তে 
উপনীত হইয়াছে যে, প্রকৃতিও নিত্য, পুরুষও নিত্য) 
এই পুরুষ হইতেই জীবাত্মা উৎপন্ন হইয়াছে, সুতরাং 
জীবাত্মা অর । আমরা পরে দেখাইব,__সাংখ্য দর্শনের 
সহিত বৌদ্বধর্ম্মের ঘনিষ্ঠ যোগ । 1:9,59217 ও 13000 
এর মতে, কপিলের সাংখ্য হইতেই বৌদ্ধধর্ম উৎপন্ন 
হইয়াছে ; কেবল প্রভেদদ এই-_কপিলের মতটি দার্শনিক 
সিদ্ধান্ত”_কেবল পঞ্ডিতদিগেরই অধিগম্য ;) পক্ষান্তরে, 
শাক্যমুনির মতবাদটি সকল মন্থুত্যেরই বোধগম্য, এবং এই 
জন্যই উহা! ধর্মনামে অভিহিত হইয়াছে। 

কিন্ত আশ্চর্য্যের বিষয় এই, কপিলের পরবর্তী দার্শনিক 
পাতঞ্জল, কপিলের দর্শন অবলম্বন করিয়া ত্াহারই 
সিদ্ধান্তকে আরও একটু বেশী দুর লইয়া গিয়া, যুক্তি 
পরম্পরাক্রমে, একজন অদ্বিতীয় নিত্য ক্লীবলিজ ঈশ্বরের 
অস্তিত্ব স্বীকার করিয়াছেন। ইহাই দ্বিতীয় সাংখ্য দর্শন । 
ফলত, যদি একটি বিশ্ব্রনীন মূল সত্তারূপ প্ররুতিকে 
স্বীকার করা যায়, যাহা হইতে এই সমস্ত জড়ঞগৎ উৎপন্ন 
হইয়াছে, তাহা! হইলে ইহাও স্বীকার করিতে হয়,__একটি 
বিশ্বজনীন আত্মাও আছে যাহা! হুইতে এই সমস্ত জীবাত্মা 
' প্রন্ুত হইয়াছে এবং এই সকল জীবাত্ম৷ সেই পরমাত্মীরই 
বিশেষ বিশেষ রূপ মাত্র। পুরুষ ও প্রকৃতির যোগেই 
জীবাত্মা উৎপন্ন হয়, এবং প্রক্কৃতি__সমত্ত সত্তার একটা 
সুক্ষ অবস্থা, মাত । কেবল জীবাত্মাই জগতের সার উপাদান 
এবং সেই জ্বীবাত্মাতেই সত্য ও পূর্ণতা বিদ্বমান। 
পকষাত্তর, জীবাত্মা,_পরমাত্মাক়ই একটা বিশেষ রূপ মার; 
অতএব, সেই পরম-পুরুষ পরমাত্মার একটি সর্বাদিম রূপ 
অবপ্তই আছে-_বাহা ল্লীবলিলবাচক, যাহা নিভা, যাহ! 
একমাত্র তিনিই ঈশ্বর 


৮৫ ঠা ৪৯০৪০৪৪০৭০০ ৪৪৯, ও কির ০০৪৪২৮০৪৫৯৯ কক ক রক ৩৯০৪ ৯ চা 


এই সাধখ্যদর্ণনের সহিত যোগবাদ যুড়িা দেওয়া 
হইয়াছে। এই যোগবাদ-_আধ্যাত্মিক- ও গুহাধন্শীশ্রিত। 
এই যোগ-শবের দ্বারাই যোগবাদের তাৎপধ্য ম্পষ্টূপে 
সচিত হইতেছে। ঈশ্বরের সহিত সম্মিলনই আধ্যাত্মিক 
যোগ। হিন্দু দর্শন ও হিন্দু নীতিবাদের ইহাই উচ্চতম 
অভিব্যক্তি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগব্দগীতাতে এই দর্শনেরই 
শিক্ষা দিয়াছেন। ভগবদৃগীতা,_মহাকাব্য মহাভারতেরই 
একটি অঙ্গ। ভারতবর্ষে ভগব্দগীতার এতই আদর ও 
গৌরব-_এই ভগবদ্গীতার মতবাদাটি এক প্রকার ধর্ম্মমতে 
পরিণত হইয়াছে ; ইহাই কৃষণধর্মা। এই ধর্থের শিল্করা 


যোগী নামে খ্যাত। 
শ্রীজ্যোতিরিন্্রনাথ ঠাকুর । 


মরণজয়ী প্রেম । 


. বন্মা গল্প ) 

আমি আঙ্গ পাঠকদ্িগকে ব্রক্ষদেশের একটি গল্প 
উপহার দিব। গল্পটি অতিগ্রাকৃত হইলেও মূল্যহীন 
নহে। ব্রন্ষদেশে ইহা বড় প্রসিদ্ধি লাভ করিয়াছে । 

কোথাও ইহা কাষ্ঠফলকে খোদিত-__কোথায়ও 
প্রস্তরে। ব্রন্মের যে সর্বপ্রধান তীর্ঘস্থান__রেঙগুনের 
কলগ্র * “সোয়ে ডা গৌন্‌” বৌদ্ধমঠ, তাহাতেও ইহা! রক্ষিত 
হইয়াছে। আবার নাট্যশালায়ও ইহা অভিনীত হইয়! 
থাকে। আমি যতদূর জানি তাহাতে দেখিয়াছি গল্পটি 
সমন্ত ব্রহ্গবাপীই অবগত। তবে কোন কোন জেলার 
ইহার আকারের কিছু পরিবর্তন আশ্চধ্য নহে। 

গল্পটি ব্রন্কুমারীর ভাবী বিবাহিত জীবনের আদর্শ_ 
তাই ইহার এত আদর । 

ব্র্ষবালিকা! তাহার দশ বৎসর বয়সে “কর্ণবেধ” উৎসব 
সম্পরন করিয়া বসিয়াছে-_মাথার চুল আর [নয়ম করিয়া 
কাটা হয় না বাড়িতে দেওয়া হইয়াছে । অবশেষে যখন 
তাহার বয়স চৌদ্দ বসর, তখন ভ্ঠাৎ একদিন দেখা গেল 
তাহার সেই অনতিথীর্থ ঘনকুঞ্ঝকুস্তলদদাম বেণীবন্ধ 
হইয়।৷ কুগুলাকারে শিরোপরি রক্ষিত !- বুঝিলাম তখন 
তাহার-_ 

“শৈশব যৌবন ছ'ছু মিলি গেল।” 


৪৩৪ 


নাঃ সময়ে তাহার পরস্কতির পরিবর্তন ঘটিল, এবং 
নানারূপ নুখকল্পনায় একটি প্রশ্মুট কদম্বকুম্থমের মত সে 
. রোমাঞ্চিত হুইয়৷ উঠিতে লাগিল। তখন তাহার প্রেম- 
ভীবনের আদর্শ__গল্পটির কেন্রস্থল-_পবিত্র ভালবাসা । 

অবস্ঠ ব্যাবহারিক জীবনে ব্রক্মবাসিনীর বিবাহিত জীবন 
যে ঠিক এই আদর্শেই সব স্থানে চলিয়া থাকে-__তাহা! নহে। 
কিন্তু তাই বলিয়৷ আদর্শের গৌরব ক্ষু হয় কি? . 

তা যা হোক, এখন গল্প বলি। চাঁউছে গ্রামের 
(এখন সহর ) একটি বালিকা “মা সোয়ে-উ” প্রতিবাসী 
বালক «কো সোয়ে-মং”কে বড় ভালবাসে । অবশ্ঠ বালকও 
তাহাকে তাহা অপেক্ষা কম ভালবাসে না। এমন কি 
তাহাদের হৃদয়ের ব্রতই হুইল এই যে, জীবনে মরণে ছুই 
জনের প্রেমকে অক্ষু্জ রাখিতে হইবে। 

যৌবনে দীড়াইয়া ছুই জনের বিবাহের কথা আসিল । 
কিন্ত অর্থ ন! হইলে জীবন চলিবে কিরূপে? তাই 
বিবাহের পূর্বেই অর্থোপার্জনের জন্য কে! সোয়ে-মং নিয় 
বক্ষে কাঠের ব্যবসা করিতে গেলেন। বৎসরের মধ্যে 
তাহার ফিরিবার কথা রহিল। কিন্তু যখন ব্রন্ধের পীযুষরূপ! 
*ইরাবতী” প্রাণপ্রিয়কে লইয়া ক্রত সাগরের দিকে ছুটিল, 
তখন মা 'সোয়ে-উর মনে কেমন যেন একটু অসহায়ের মত 
ভাব আসিল- যেন মনে হইতে লাগিল প্রিয়ের দৈহিক 
ছবি দেখার এই বুঝি শেষ। তাহার বক্ষপিঞ্জর ভিন্ন 
করিয়! দীর্ঘনিশ্বাস ইরাবত্তীর তটতরু-আন্দোলিত বাতাসের 
সঙ্গে মিশিয়া গেল। চৌখের পতনোন্ুখ অশ্রুবিন্দু সান্ধা 
অন্ধকারে কেহ দেখিতে পাইল না ! 

এক বৎসর কাটিল। ছুই বৎসরও যায়। কো সয়ে 
মংএর ফির্লিবার কোন লক্ষণ নাই। মা সোয়ে-উ সারাদিন 
চরকার নিযুক্ত থাকে । আর প্রত্যেক দিন গ্রভাতে মনে 
করে-_তাহার প্রাণপ্রিয় সেই দিন আসিবে। কিন্ত দিন 
চলিয়৷ বায়, প্রীণপ্রির ত আসে লা! - 

এদিকে সমস্ত বরন্দের উপরে মাসোয়ে-উর সৌনার্যযখ্যাতি 
ছড়াইয়! পড়িয়াছে। যৌবনের রূপ-লাবণ্যে তাহার শ্বভাব- 
সুন্দর ঘেহটুকু তরপূর। কত দেশ দেশীস্তর হইতে তাহার 


দিত 


পাঁণিগ্রহণের নিমিত্ত লোক আসিল। কিন্ত মা সোর়ে-উর 


হনরত্রত অটল । কের্‌ তাহা টলাইতে.পারিল না। 


 প্রধাসী। 


শালাপাস্পিশাসসিপাস্ীগ দি পলিপ ৮ ক তিহি এসি 


[৮ কাগ। 


চাউছে পাছাড়ের দেশ কত ছোট বন়্ পাহাড়ে 
চাঁউছেকে রমণীয় করিয়া তুলিয়াছে। গনধ্যা হইয়া আসে ;-_ 
সেই সব পাহাড়ের উপরে দিনান্তের মধুর হাসি দেবশিশুর 
মত নৃত্য করিয়া চলিয়া! যায়। মা সোয়ে-উ আপনার অন্তরে 
কেমন একটু. ভীতিবিভীষিক! লইয়া সেই সব দেখিতে 
দেখিতে তাহাদের উপরে ঘুরিয়া বেড়ায় । 

একদিন একটি পাহাড়ের দেবতা (নাট্‌-নাথ (1). প্রত 
দেবতা, অপদেবতা প্রভৃতি) ম৷ সোয়ে-উর সৌনর্ষো বিমুগ্ধ 
হইয়া সুন্দর যুবকের বেশে চাউছে আসিয়া উপস্থিত। 
অন্ঠান্ত বিবাহার্থীর মত তিনিও মাসোয়েউকে টলাইতে 
পারিলেন না ।” তাহার সমন্ত প্রণয়বাণী, মুল্যবান দান- 
সামগ্রী এবং এমন কি তাঁহার দৈবী মাঁয়াও বিফল হটয়া 
গেল। একদিন ঘেবতাটি আপনার মানসিক বলে ঠিক 
পাইলেন-_ কো! সোয়ে মং বাড়ী ফিরিতেছেন, কিন্তু দেবতাটি 
তাহার কোন অনিষ্ট করিতে পারিবেন না। কারণ 
কোসোয়ে মংএর কর্মফল তাহার জীবনচক্র অন্তভাবে 
ঘুরাইয়া দিয়াছে, কোন দেবতার বলই তাহার নিজের 
মতে ফিরাইতে পারে না ! 

ভাবিয়া চিস্তিয়া পাগলের মত আবার তিনি মা সোয়ে-উর 
কাছে উপস্থিত। রষণী যে তাহার হইবে না-_একথা কিন্তু 
দেবতার মানসিক বল একবারও পরীক্ষা করিল না। 
মা সোয়ে-উর কর্মফল যেমন ছিল-_কাধ্যও তেষনি হইতে 
লাগিল। দেবতাটি এবারও কত অন্থুনয় বিনয় করিলেন, 
মা সোয়ে-উ অটল। কতরূপ তয় দেখান হইল, কিন্তু ভয় 
কিসের ?_ মৃত্যুর ? সে ত অবপ্তস্ভাবী। মা সোয়ে-উ সেজন্ত 
ভীত নহে। তাই সে নিতান্ত নির্বিকার চিত্তে চরকার 
কাষে নিযুক্ত রহিল। দেবতাটি আর ধৈর্য্য রাখিতে 
পারিলেন না । সহস! তিনি ক্রোধে ব্যা্জের মুর্তি ধরিলেন 
এবং শেষে মা সোয়ে-উকে মুখে লইয়া! জুদুর পাহাড়ে প্রস্থান 
করিলেন। প্রস্থান সময়ে মুতের বুক স্থানে স্থানে প্রন্যর়ে 
ঘধিত হইয়া! রক্ত পড়িতে পড়িতে গেল। প্রেমের কি 
আশ্চর্য্য শক্তি ! সেই সব রক্তবিন্দু হইতে স্থগন্ধিৎ পীত 
পইয়েন্গা” (ইয়েন্‌_বুক, খা__আঘাতি ) কৃদুমে উৎপূর হইয়া 
উঠিল। ই টা 
কুম্থমে পরিপূর্ণ! . . 


লই দৃয-রাজেই জাবার কো সোরে দং অনেক দিন 
পরে বাড়ী ফিরিতেছিলেন। তাঁহার নৌকার পাল বাতাস 
পাইনা আননে। ফুলিয়া উঠিতেছিল। অপরাহের বাতাস 
হুধ্যের স্লানারমান তরল কিরণ-মাখা আকাশের উপর 
দিয় ছুটিয়া আসিতেছিল-_সে কি মধুর ! নৌকা-প্রতিহত 
তরঙ্গবীচির কল-কোলাহলে কত রকম হূর্ষচিস্তা কো! সোয়ে 
মংএর মনে আনিয়া দিতেছিল। তাহার চৃষ্টি বাহিরে 
আবদ্ধ থাঁকিলেও মন কিন্তু তাহার ভিতর দিয়! অন্তর 
উড়িয়া! গিয়াছে! কোথায়? এীঁষে পাহাড়ের কোলে 
নিদ্রিত শিশুর মত চাউছে গ্রাম শোভা পাইতেছে, 
ধানে কো দোয়ে মংএর মন উপস্থিত। তিনি দেখিতে- 
ছেন- গ্রামবৃদ্ধের! একটি বাড়ীতে মিলিয়াছেন। চাঁরিদিকে 
দীপের আলো! রাত্রকে মধুর করিয়া তুলিয়াছে। *তানে- 
খাশর (একরকম গন্ধদ্রব্য-_বৃক্ষব্ধল বিশেষ ) গন্ধ, 
ফুলের গন্ধ, চুরুটের গন্ধ মিশিা এক অপূর্ব গদ্ধপুরী 
কৃষ্টি করিয়াছে। সেইখানে কো৷ সোয়ে মংএর করতল 
আর একখানি গৌর স্থুগোল করতলের উপরে ন্যন্ত-_ 
বিবাহের জল পড়িবে পড়িবে 1__এমন সময় এীষে মঙগল- 
বাঁশী বাজিয়। উঠিল !_বাশী? কই, বাণী ত নছে। 
যেন কতকগুলি রৌপ্যঘণ্টানিনাদ জল-কোলাহলের সঙ্গে 
মিশিয়া আসিল। কো সোয়ে মং চমকিয়া উঠিলেন। কই, 
সে মধুর স্বপরদৃশ্ত কই? সব ভাঙ্গিয়া চুরমার্‌ হইয়া গেল ! 
তিনি দেখিলেন, তাহার নৌকা পূর্ত তীরবেগে 
ছটিতেছে। ছঈ তটের সান্ধ্য অন্ধকার হাত বাড়াইস্কা 
নঘীটাকে জড়াইয়। ধরিতেছে ! আকাশে তারা ফুটিতেছে, 
দুরে ফোলাহুল থামিয়! যাইতেছে ! 

কিন্ত ও আবার কি? শে সনীত হর ফোথার ? 
পাখীর বুঝি ডাকিয়া যাইতেছে ! কিন্তু না, এ সঙ্গীত যে 
একস্বান হইতেই উত্থিত! ঢালু আকাশের উপর দিয়া 
তবে কি ই! তুরকার মুখ হইতে গড়াইয়া পড়িতেছে? 
কি আশ্চধ্য! শুনিতে গুনিতে নদীর শাদা জল অন্ধকারে 
মিশিযা "গেল-_তটগশ্রেণী অন্ধকারে একটা নি কালো 
বন্র মত দেখাইিতে লাগিল । | 

ক্দাবার ওকি শচধ্য একটা জঙাট কুদ্াটিকা রা্রিক্ 
অন্য নৌক্ষা্গ উরে আসিয়া বসিল। কুজ্ছাটিকা ? 


জাপানে ভ্র-শিক্ষা | 


কলস পাস ৮১ শাসন 


গা লগ ০৯০ ৭ ০৭৯ তর পিতা, ক স্টল 


না, না, বসুর! কো লোগে মং হরিতে গ্লেন, পৃ 
ুষ্টির মধ্যে হা-হাঁ করিয়া উঠিল! কিন্ত ষ্তিত অপচ্যত 
হয় নাই।-এ কি রকম? আবার তাহার চারিদিকে 
জোনাকীর মত কতকগুল! জ্যোতিমু্তি ! 

তারপর কুজ্মাটিকাবৎ সুষ্তিটা হাত উঠাইল-_তাহার 
মুখখানা যে মা সোয়ে-উর মত !-_বলিল, “এস”। আর 
নাই। সে ঞ্োনাকীর মত-_সে কুর্থাটিকার মত মৃষ্তি 
কোথায়? সব অন্তহিভ। শুধু অভিনব একটা গন্ধে সে 
স্থানটি পরিপূর্ণ হইয়া উঠিল।-__সেটা ইয়েন্গা কুম্থুমের 
গন্ধ । 

কো সোয়ে মং বুঝিলেন_-ম! সোয়ে-উ আর অর্ত্যজীবনে 
নাই। তাহার মুখের একটি কথা *প্রিয়ে যাই” আর 
দীর্ঘনিশ্বাস নৌকার অন্যান্য আরোহীরা শুনিতে পাইল-_- 
ত্বারপর সহস! তাহারা দেখিল তাহার জীবনশৃন্ঠ দেহটি 
নৌকার উপরে লুন্টিত হইতেছে। | 

চর ক খু ৪ ক 

সেই দিন হইতে কত পতভ্রাস্ত পথিক দেখিতে 
পাইয়াছে-_রাত্রির অন্ধকারে, চাউছের পাচ্ছাড়ে, ইয়েন্গা- 
পুষ্পবিকীর্ণ পথে দেবদেহী ছুইটি যুবক ও যুবতী ঘুরিয়া 
বেড়াইতেছে | এবং তখনি মা সোয়ে-উ ও কো সোয়ে 
মংএর মঞ্জণজয়ী প্রেমের কথ তাহাদের মনে পড়িয়াছে। 

শ্রীকুমুদনাথ লাহিড়ী । 


জাপানে স্ত্রী-শিক্ষা! 


অপরাপর প্রাচ্য দেশসমূহের রমণীগণের অবস্থা হইতে 
জাপানের নারী-সমাজের অবস্থার গুরুতর পার্থক্য 
পরিলক্ষিত হুইয়া থাকে । জাপানের সহত্র বৎসর পূর্বের 
ইতিহাসেও, ভারতবর্ষের গার্গা, মৈত্রেরী প্রভৃতির স্তার 
তীক্ষধীশক্তিসম্পন্ন/ স্থৃবিখ্যাতা রমণীর পরিচয় প্রাপ্ত 
হওয়া যায়। জাপানী বীরের পার্থে জাপানী রমণীকেও 
সমর-ক্রীড়ানিরত৷ দেখা গিয়াছে । বছুতর স্ত্রী-কবি, 
ওপন্তানিক ও শিল্পী জাপানের ইতিহাসে গোৌরবোজ্ছবল 
স্থান অধিকার করিয়া আছেন। জাপানের তৃততপূরব 
মনত্িগ্রবর লিখি গিক্াছেন যে, খ্ৃহীয় নবম শতাবকী 


৪৩৬ 


শিপন 


মধ্য যখন জাপান দেশে চীন ভাবা পঠিত এব জনসাধারণ 
প্রচারিত হইত, তখন জাপানের জাতীয় নবীন সাহিত্য 
্রন্কত পক্ষে নারীহত্তেই সীমাবদ্ধ ছিল। সেই সময়েই 
“জেন্জি-মনোগাতারি” (0501-0507.9£2057)-গরস্থকর্রী 
মুরাসকি শিকিবু (15755215510), “্মাকুরা- 
নো-শশি” (১1215/2-00-50571,-রচক্িত্রী শিসোনাগোন 
(515090,0779.890) প্রভৃতি লেখিকা দেশীয় -সাহিত্য- 
ক্ষেত্রে ্থপরিচিতা হইয়াছিলেন। টোকুগাওয়া-_ 
(1০৮৮৫০০)- শাসন কালের শেষভাগে কামাই 
সোকিন, হারা সাইহিন্‌, ইয়েমা' সাইবেন, চে কোরান 
প্রভৃতি বহুতর জাপানী রমণী চীন ভাষায় বুুৎপত্তি লাভ 
করতঃ স্থপ্রসিদ্ধ1! হইয়। উঠেন। এই সময়ে রেন্জেতমু , 
সিও, ৰোটানি প্রভৃতি স্ত্রী-কবিরও আবির্ভাব হইয়াছিল, 
এবং এই সময় হইতে জাপ-সম্রাটের হস্তে দেশের শাসন- 
ক্ষমত। পুনঃ ন্যস্ত হওয়ায় পুর্ব্ব সময়, মধ্যে অনেকানেক 
জাপানীরমণী স্বদেশপ্রেমের জলত্ত দৃষ্টান্ত প্রদর্শন করিয়! 
গিয়াছেন। | 

পাশ্চাত্য. জাতিসমূহের রমণীগণের অনুরূপ স্বাধীনতা 
না থাকিলেও জাপ-রমণীগণ সামাজিক নান! স্বাধীনতা 
উপভোগ করিয়। আসিতেছেন। এবং তদ্ধেতু জাপানের 
ইতিহাসে সময় সময় সর্কগুণসম্পন্না রমণীমুদ্তির আবির্ভাব 
দৃষ্টিগোচর হইয়া! থাকে) বর্তমান সময়েও এরূপ দৃশ্ত 
একেবারে বিরল নহে। চীন ও গ্রাম দেশের বিদ্যালয় 
সমূহে জাপরমণী শিক্ষয়িত্রী নিযুক্ত হইয়! থাকেন এবং 
অপর একজন জাপানী বিছুধী মঙ্গোলিয়ার জনৈক দেশীয় 
সরদার কর্তৃক গৃহ-শিক্ষপ্িত্রীরূপে অভ্যর্থিত! হুইয়াছেন। 

যাহা হোক জাপানে স্ত্রী-শিক্ষা সর্বদাই এক কঠিন 
সমস্তারূপে বিবেচিত হয়। স্বভাবতই . বিষয়টি অতি 
গুরুতর এবং সহসা কোনরূপ সম্তোষ-জনক মীমাংসায় 
উপনীত হওয়! সুভুফর। তথাপি ইয়ুরোগীয়দিগের স্তায় 
জাপানীরাও বিষয়টিকে অত্যধিক প্রাধান্য দিয়া থাকেন 
এবং বর্তমান শাসনপ্রথার প্রারস্ত সময় হইতে একাল 
পর্য্যন্ত তাহার! এবিষয়ের উতরষ্টতর সাধন-প্রণালী 
উত্তাবনের চেষ্টা করিয়৷ আসিতেছেন। ১৮৭১ খুষ্টাবে 
কতিপয় জাপ-বালিকা বিস্তাশিক্ষার্থে আমেরিকায় প্রেরিত 


প্রবাসী ।. 


[ ৮ম্তাগ। 


হন) তাহাদের একজন  প্ক্ষণে  ফ্যাড্মিরাল উিউর 
(8000751 ঢ08) পত্থী। ইছার নাম বিগত রুষ-জাপান 
যুদ্ধের সহিত সংযুক্ত রহিয়াছে। পূর্বোক্ত প্রেরিতা 
বালিকাদের আর একজন --বর্তমান মারশিল্পনেস্‌ ওয়্যাম1)- 
জাপানের সাধারণ বিভাগের সর্ব সর্ব্বা মার্শাল মারকুইস্‌ 
ওয়ামার ভাধ্যা। যাহা হোক আমরা এক্ষণে জাপানের 
সরকারী বিবরণ অবলম্বনে তথাকার স্ত্রী-শিক্ষার বর্তমান 
অবস্থার বিষয় আলোচন! করিতেছি । 

জাপানে প্রাথমিক শিক্ষা বহুবিষ্ত; এমন একটী 
পল্লীও দেখা যাক না, ষথায় সরকারী ব্যয়ে চালিত অস্ততঃ 
একটা বিদ্যালয় নাই। কারণাধীনে কথঞ্চিৎ অব্যাহতি 
পাইলেও প্রধানতঃ প্রত্যেক শিশুই নির্দিষ্টকাঁল পথ্যস্ত 
বিদ্যালয়ে যাইতে বাধ্য। প্রাথমিক বিদ্যালয় সমূহ 
ছইভাগে বিভক্ত ;__-সাধারণ বা নিয়প্রাথমিক এবং. 
উচ্চপ্রাথমিক স্কুল। চারি বৎসর ও তর্ূর্ধকালের শিশুকে 
নিম্ন প্রাথমিক স্কুলে চারি বংসর এবং নয় বৎসরের 
বালিকাদিগকে উচ্চ প্রাথমিক স্কুলে অধ্যয়ন করিতে হয়। 
শেষোক্ত বিস্তালয়ে অধ্যয়নের কাল" নির্দিষ্ট নাই; কারণ 
তথায় কএক বৎসর অধ্যয়ন করার পর বালিকাগণ 
বিশ্ববিস্ভালয়ের উচ্চতর বিভাগে প্রবেশের অধিকারিণী হইতে 
পারে। কিন্তু নিয়প্রাথমিক স্কুলে শিশু বালক বালিকার 
চারি বৎসর অধায়ন করাই রাজ-বিধি-নির্দিষ্ট। 

এই সকল প্রাথমিক স্কুলসমূহে প্রবেশ সময়ে বিভিন্ন 
বালকবালিকাদের মধ্যে কোনরূপ পার্থক্য আচরিত না 
হইলেও শিক্ষাবিতরণের সৌকর্ধযার্থে তাহাদিগকে নানা 
শ্রেণীতে বিভক্ত করা হয়। ১৯০১-০২ অন্যে কেবল 
জাপানী সহরের প্রাথমিক স্ষুলসমূহে ৩১৮৭৬,৪৯৫টা 
বালক ) ৩, ৫৯০, ৩৯১টা বালিকা, ঘোট ৭,৪৬৬, ৮৮৬টী 
শিশু অধ্যয়ন করে। এতনম্সধ্যে নিম্নপ্রাথমিক শ্রেণীতে 
১,৭১৪,৫০৯টী বালক এবং ১,৬৩২,*১৮টা, বালিকা, মোট 
৩,৩৪৬,৫২৭টী ছিল ; এবং ১,৪৬২,৯৭৭টি বালক ও ৯১১, 
৪২২টী বালিকা, মোট ২,৩৭৪,৩৯৯টী বাঁলকবালিকা 
এই শ্রেনীর শিক্ষা! সমাপ্ত করে। পক্ষান্তয়ে সরকারী 
উচ্চ প্রাথমিক স্কুলসমূহে ৭০৫,২৩৮টা বালক ; ২৩,৯৫৫টা 


.বাঁলিকা, মোট ৯৩৬,১৯৩টী এবং বে-সর়কারী বিস্তার 


৮ম সংখ্যা) 


সাবি টি হল পালার পি 


দমূহে ৪১২৬৮টী বালক ও ৩, ৪৩৭টা বালিকা, মোট ৭,৭০৫টী 
চার ' নার ছিল। সুতরাং উচ্চশ্রেণীতে সর্বস্ব 
1,৯,৫০৬টা বালক এবং ২৩৪,৩৯২টী বালিকা, মোট ৯৪৩, 
৯৮টী ছাত্র শিক্ষা প্রাপ্ত হইয়াছে । এতথ্যতীত বড় 
ড় সহরে কিগার গার্টেন ধরণের বহৃতর বিস্তালয় আছে ; 
রং দেশের জনসাধারণ উহার প্রয়োজনীয়তা উপলব্ধি 
য়দিন দিনই উচ্হার্দের সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হইতেছে। 
এই সকল বিস্তালয়ে নিম্ন প্রাথমিক স্কুলের অনুরূপ তিন- 
বংসর বয়সের বালক বালিকা হইতে বেশি বয়সের ছাত্র 
ত্রী গৃহীত হয় এবং অন্ান্ত বিষয়ের সহিত ব্যায়াম, 
ংগীত, কথোপকথন এবং ক্ষুদ্র ক্ষুদ্র হস্ত-শিল্প বিষয়ের 
“শিক্ষা দেওয়া হইয়া থাকে । 

ন্‌ ;আলোচ্ বর্ষে জাপানে ১৮২টা সরকারী এবং ৭২টা 
বে-সরকারী কিগীীরগার্টেন বিগ্যালয় ছিল) সরকারী স্কুল 
সমূহে ১০,৩২৭টী বালক ও ৮,৯৭২টা বালিকা মোট 
১৯,২৯৯ জন এবং বে-সরকারী বিদ্যালয় সমূহে ২,২৩৫টা 









বালক, ২,১৩৭টী বালিকা মোট ৪,৩৭২ জন ছাত্র ছাত্রী, 


শিক্ষ! প্রাপ্ত হইয়াছে। 

প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর বালকবালিকাদের 
'বিভিন্নতর শিক্ষাকার্ধ্য আরন্ধ হয়। বালিকাদিগের নিমিত্ব 
পৃথক উচ্চ বিদ্যালয় এবং উচ্চ নর্ম্যাল স্কুলসমূহ বিভ্তমান 

। এই সকল বিস্তালয়ে পাঠার্থ বালিকাদিগের 
খ্যা বালকদিগের তুলনায় কম বটে, কিন্তু তাহার প্রথম 
টিকগ রমণীগণের স্বাভাবিক প্রন্কৃতি ও সামাজিক অবস্থা 
নি কারণ বিগ্যালয়সমূহে অধিকতর পাঠার্থিনীর 
ূ । বালক বালিকাদের পাঠ্য এবং শিক্ষাদান- 
প্রণানীও এক নহে। এতৎ বিষয়ের প্রত্যেক বিবয়ণ 
প্রধান করিতে হইলে পাঠকবৃনের ধৈর্য্চাতির সম্ভাবনা 
বিধার সাধারণতঃ জাপানে কি ভাবে রমণীদিগের শিক্ষা- 
ব্যাপার নিষ্পন্ন হইয়া থাঁকে, তাহারই স্কুল বিবরণ প্রদান 
করিতে চট পাইব। জাপানের শিক্ষা-বিভাগের মন্ত্রী 
স্বীয় রিপোর্টে লিখিয়াছেন,-_ 
রী "র্দীগ্ণের উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নের পর্ণকাল চারি 
বৎসর, কিন্ত "স্থানীয় ববস্থান্ুসারে ইহার এক বৎসর. 
খাদের সইতে, পারে, আবার স্থলবিশেষে বাড়ানোও 


জাপানে স্ত্রীশিক্ষা । 


বগি ৫ ৯০৫ 8৯০৫৪৫8৩৪০8 ১৪৪৪০ 8উ 


৪৩৭ 


ধাইতে পার্ে। সাধারণ পাঠ্য ছাড়া, আরো 'ছই বৎসর 
কাল শিক্ষার্থিনীর প্রবৃত্তি অন্গুধারী কোন বিশেষ শিল্প- 
কার্য শিক্ষার নিমিত্ত নির্ষিষ্ঠ হইতে পারে; সাধারি 
শ্রেণী ব্যতীত বিশেষ শিল্পশ্রেণী প্রতিষ্ঠিত কর! যাইতে 
পারে। এই শ্রেণীতে ছুই বৎসর তইতে চারি বৎসর কাল 
শিক্ষা করিতে হইবে। যে সকল গ্রাজুয়েট কোনে! 
বিশেষ বিভাগে ব্ুৎপন্ন হইতে ইচ্ছ৷ করেন, তাহাদের 
উপকারের নিমিত্ব দুই তিন বৎসরের “বিশেষ বিভাগও 
খোল! যাইতে পারে ।” 

উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করিতে হইলে, বয়স অন্যুন 
দ্বাদশবর্ষ এবং তৎপূর্ে প্রাথমিক স্কুলের উচ্চ বিভাগের দ্বিতীয় 
বাধিক শ্রেণীর শিক্ষা শেষ কর! চাই । ১৯০১-২ অবে জাপানে 
রমণীগণের নিমিত্ত ৬১টা সরকারী এবং ৮টী বে-সরকারী 
মোট ৬৯টী উচ্চ বিদ্যালয় ছিল; সরকারী স্কুলে ১৪,৯৭৪ 
জন, বে-সরকারী ক্ষুলে ২,২৪০ জন, মোট ১৭,২১৫ জন 
রমণী শিক্ষাপ্রাপ্ত হঈত। পরী বৎসর রমণী গ্রাজজুয়েটের 
সংখ্যা ;- সরকারী স্কুলের ২,৭৭৮ী, বে-সরকারী বিস্তালয় 
সমূহের ৮১২টী, মোট ৩,৫৯*টা ছিল। 

রমণী-উচ্চ-বি্যাঁলয়ের পাঠ্যতালিক! এই ;- নীতি শিক্ষা 
জাপানী-ভাষা শিক্ষা, বৈদেশিক ভাষ! শিক্ষা; ইতিহাস, 
ভূগোল, অস্ক্শান্ত্র, বিজ্ঞান, চিত্রাঙ্কণ, গৃহস্বালীর কার্ধ্য- 
শিক্ষা, দরজির কার্য্য-শিক্ষ! ) সংগীত এবং ব্যায়ামচর্চা 
করিতে হয়। যে স্থলে পাঠের নির্দিষ্টকাল কথঞ্চিৎ কম 
কর! হয়, সে স্থলে বৈদেশিক ভাষা! শিক্ষা পরিত্যাক্ত হয়। 
বৈদেশিক ভাষ! শিক্ষা অর্থে জাপানে কেবল ইংরেজি বা 
ফরাসী ভাষ! শিক্ষাই বুঝায়। প্রত্যেক স্থলেই বৈদেশিক 
ভাষা-শিক্ষা__ইচ্ছাধীন পাঠ্য (000079] ০০:৪৪) রূপে 
বিবেচিত হইয়া থাকে এবং যে সকল রমণীর দ্বভাব 
কলাশিক্ষার অনুপষোগী বোঁধ হইবে, তাহাদিগের পক্ষে 
সংগীত-শান্ত্রের আলোচনাও নিষিদ্ধ । এতহ্তীভ 'পপ্ডিতী” 
এবং “শিল্পী” শ্রেণী আছে ;-_তাহাও ইচ্ছাধীন রূপে 
পরিগণিত। 

টোকিও সহরে বালিকাদের নিমিত একট (17161:9£ 
07021 9০1,০০1 10: ৮/0161)) কলেজ স্থাপিত হইয়াছে। 
এই কলেজে উচ্চ বালিক। বিষ্ভালয় এবং প্রার্দেশিক নর্ম্যাল 


৪৩৮ 
লব , শিপ 


স্কুলসমূহের নিহিত শিক্ষিত তৈয়ায়ি করা হর। কলেজে 
তিনটা শ্রেণী আছে; সাহিত্যশ্রেনী, বিজ্ঞানশ্রেণী এবং শিল্প- 
€্বনী। প্রথম শ্রেনীতে নিয়লিখিত বিষয় শিক্ষা করিতে হয় ) 
-নীতি-শান্ত্র (20:15), শিক্ষা্দানবিষ্তা, জাপানী সাহিত্য, 
 চীনভাষা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংগীত এব, ব্যায়াম। 
দ্বিতীয় বিভাগে, জাপানী ও চীন সাহিত্য এবং ইতিহাস 
ও ভূগোল শিক্ষা করিতে হয় না। তংপরিবর্তে অন্কশান্র, 
পদার্থ-বিজ্ঞান, রসায়ন, এবং জীব-বিষ্যা প্রভৃতি জুধায়ন 
করিতে হয়। তৃতীয় শ্রেণীতে অন্কশান্্র এবং জীব-বিজ্ঞান 
ব্যতীত দ্বিতীয় শ্রেণীর সকল বিষয়ই শিক্ষা করিতে হয়, 
অধিকন্ত ছুইটার পরিবর্তে সাতটা নূতন বিষয়ে ব্যুৎপত্তি 
লাভ আবশ্ক হয়, যথা,--গৃহস্থালীর স্বন্দোবস্তপগ্রণালী, 
কাপড় কাটা ও সেলাই, হস্ত দ্বারা ছোট ছোট শিল্প কর্ম, 
চিত্র অঙ্কন ও উত্ভাঁবন (018.৬/1085 এবং ৫০512775) প্রণালী । 
জাপানী-ভাষার সহিত চীন-সাহিত্য শিক্ষার উদ্দেশ্ঠ__লিপি- 
চাতুর্ধ্য লাভ করা। গৃহস্থালীর স্ুবন্দোবস্ত প্রণালী ছুই 
বিভাগে বিভক্ত ;-_ এক বিভাগে শুদ্ধ গৃহস্থালীর কাঁজকর্ম 
বিষয়ে উপদেশ দেওয়! হয় এবং অপর বিভাগে “পারিবারিক- 
শিক্ষা-দাীনের+ বিষয় উপদিষ্ট হইয়া থাকে। পূর্বোক্ত 
কলেজে আরো! কতিপয় স্বতন্ত্র বিভাগ আছে )--ষথা পোষ্ট" 
গ্রানুয়েট শ্রেণী ) ইহাতে ছুই বৎসর অধায়ন করিতে হয়। 
স্বমনোনীত পাঠ্যশ্রেণী ; -উচ্চ বিদ্যালয়ের নিরূপিত পাঠ্য 
শেষের পর প্রতোক ছাত্রীই স্ব স্ব ইচ্ছামত পাঠ্যশ্রেনী 
নির্দিষ্ট করিয়া লইতে পারে । এই বিভাগে চারি বৎসরেরও 
অধিককাল অধায়ন করিতে হয়। কিগারগার্টেন স্কুলের 
উপযোগী শিক্ষপিত্রী তৈয়ারি শ্রেণী এবং বিশেষ শ্রেণী নামে 
অপর ছুইটী বিভাগ আছে, ইহার প্রতিবিভাগে একবৎসর 
কাল পাঠ করিতে হয়। কলেজের প্রত্যেক প্রধান তিন 
শ্রেণীর শিক্ষাদান কার্ধ্য সমাপ্ত করিতে চারি বংসরেরও 
উর্ধকাল করিয়। প্রয়োজন হয়। আলোচ্য বর্ষে উক্ত কলেজে 
৩১১টী ছাত্রী এবং ৮৬ জন গ্রাজুয়েট ছিল। মিস্‌ ইয়ান্থই 
এই কলেজের একজন উত্তীর্ণ শিক্ষয়িত্রী; তিনি ইংলগ্ডে 
শিক্ষালাভ করিয়াছিলেন। অল্প দিন হুইল শ্তাম 


দেশের রাণীর আহ্বানে তথান্কার বাঁলিকা.বিভালয়ের 


শিক্ষপিত্রীরূপে ইয়ান্ই ভ্াষদেশে গমন করিক়াছেন। এই 


প্রন্থাসী। 


৮4৭৭৭ 
সত রি লা সা ওলি টা 


[িসভাগ। 


স্কুলের সহিত উদচ্চ-বালিকা-বিস্তাল়ও সংযুক্ত আছে এবং. 
তথাকার শিক্ষার কাল অন্তান্ত বালিকা-বিস্তালয় অপেক্ষা 
এক বৎসর বেশী অর্থাৎ পাঁচ বৎসর । 

পূর্বোক্ত কলেজের অধীনে একটা উচ্চ বালিকা- 
বিস্তালয়ও প্রতিষ্ঠিত আছে। শ্ত্রী-শিক্ষার সাঁধারণপ্রণালী 
শিক্ষা এবং অপরাপর বাবহারিক শিক্ষাদানই এই বিগ্ালয়ের 
মুখা উদ্শ্ত। আলোচা বর্ষে স্কুলে ৪১৬টা ছাত্রী ছিল। 
এতত্বাতীত একটা প্রাথমিকন্কুলও কলেজের অন্তু 
রহিয়াছে । ইহাও এ একই উদ্দেশ্তে পরিচালিত হইয়া 
থাকে। এই স্কুলে তিনটা বিভাগ আছে, এবং প্রত্যেক 
বিভাগে দুই হইতে চারি বৎসর অধ্যয়নকাঁলরপে নির্দিষ্ট 
আছে। প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্য। ৪৬২টী, 
তন্মধ্যে ১০৮টা ছাত্র এবং ৩৮২টা ছাত্রী । কলেজের অধীন 
অপর একটা কিগারগার্টেন স্কুলও দৃষ্টিগোচর হইয়! থাকে । 

জাপানের নানাস্থানে রমণী-শিক্ষপ্িত্রী তৈয়ারীর নিমিত্ত 
বিশেষ নন্দ্যাল স্কুলসমূহ বর্তমান আছে। বালকদিগের 


নিমিত্ত প্রতিষ্ঠিত নর্মাল স্কুলেও বালিকাদিগের নিমিত্ত একটী 


স্বতন্ত্র বিভাগ থাকে। জাপ-সাম্রাজ্জীর প্রত্যক্ষ তত্বাবধানে 
একটা বালিকা-বিস্তালয় আছে; ইহা! রাজপরিবারের মন্ত্র 
কর্তৃক পরিচালিত হইয়া থাকে ; রাজ্যের শিক্ষাবিভাগের 
সাধারণ মন্ত্রীর এই বিদ্যালয়ে কোনরূপ ক্ষমতা পরিচালনের 
অধিকার নাই। এই স্কুলের নাম-_পিয়ারেস্‌ স্কুল (1১527555 
5০০91); অপরাপর অন্্রান্ত পরিবারের বালিকাদিগের 
প্রবেশাধিকার সন্কুচিত না হুইলেও সর্বপ্রথম উচ্চ 
পরিবারের (০15 9021) বালিকাদিগকেই স্থান 
দান কর! হয়। শেষোক্ত শ্রেণীর বালিকাদের স্থান, 
ষংনুলান হওয়ার পরও যদি অতিরিক্ত স্থান থাকে, 
তবেই প্রথমোক্ত শ্রেণীর বালিকারা এই বিভ্ভালয়ে প্রবেশ 
করিতে পারে। ইহার অধীনেও একটা কিওার গার্টেন 
শ্রেণী আছে। 

শিক্ষ।-বিভাগের মন্ত্রীর অধীনে টিকে টা 
সংগীতসমিতি (1551০. 4০906105) আছে ।' ইহার 
পাঁচটা শ্রেণী বিভাগ আছে ১--৫১) প্রাথমিক, (২) মূল, 
(৩) পোষ্টি গ্রাফ, (8) নর্মাল এবং (৫) মনোনীত 
বালক বালিকা উভয় শ্রেধীয় ছাই ইহাতে গ্রোবেস্ের 





ও প্রাপ্ত টি থাকে । জাপালী-শিক্ষক ব্যতীত 
সমিতিতে পাঁচটা বৈষেশিক শিক্ষক নিযুক্ত আছেন; 
তাহার ছুইঙ্গন' জন্্ান দেশীয়, একজন আমেরিকা-বাসী, 
একজন কশীয় এবং একজন ফরাসী । 

জাপানে 'বে-সরকারী ব্যক্তিদ্নের স্থাপিত যত প্রকার 
বালিকা বিস্তালয় আছে, তাহার সকল গুলির বিবরণ 
প্রদান করা অসস্ভব। তাহাদের সংখ্যাও যেমন বিপুল, 
প্রত্যেকের কার্যাপ্রণালীও তেমনই স্বতন্ত্র । নিয়ে এই শ্রেণীর 
প্রধান কতিপয় বিস্তালয়ের পরিচয় প্রদত্ত হইল । 

টোকিওর [19821155917 বিস্ালয়ের কাধ্যকারিতা 
অতি প্রশংসনীয় । বৈদেশিক উদ্ধার “মিশন” বিভাগের 
কতিপয় সদ্দাশয় বৈর্দেশিকের চেষ্টায় এই বিদ্যালয় প্রথম 
উৎপত্তি লাভ করিলেও তথায় ধর্ম শিক্ষা বিষয়ে কোন 
বিধিবদ্ধ নিয়ম ছিল না; কেবল উচ্চশ্রেণীর জাপ- 
বালিকাগণের এগ্লো-স্তাক্সন্‌ শিক্ষা দীক্ষায় অভ্যন্ত করাই 
বিস্তালয়ের মুখ্য উদ্দেস্ত বলিয়া স্থিরীকৃত হয়। প্রখ্যাতনাম! 
বছুতর ব্যক্তি দ্বারা এই প্রণালী সমর্থিত হইয়াছে এবং 
দেশীয় ও বিদ্বেশীয় অসংখ্য ব্যক্তি শিক্ষা-ফকণ্ডে অর্থ সাহাষ্য 
করিয়া থাকেন। রাজপরিবার হইতেও বিশেষ সাহায্য 
প্রদত্ত হয়! থাকে । ১৯০৩ অবেের অক্টোবর মাসে এই 
বিস্ভালয়ে ছাত্রীর সংখ্যা ২৩০ জন ছিল। 

টোকিওনগরে “রমণী বিশ্ববিদ্ভালয়” নামে (/০01770775 
[00$557515) একটী রমণী কলেজও প্রতিঠিত আছে। 
পুরুষ বিশ্ববিস্ভালয়ের তুলনায় এই বিস্তালয়ের নামকরণ 
স্পযুক্ত হইলেও ইহাতে অসংখ্য রমণী শিক্ষার্থীর সমাবেশ 
হইয়! থাকে। বর্তমান সময়ে ইহার ছাত্রীর সংখ্যা এক 
সহত্রেরও অধিক। 

এতত্যতীত জাপানের নানা স্থানে চিকিৎসা-শান্ত 
অধ্যয়ন, চিত্র-শিক্ষা, শিল্প-শিক্ষ1, এমন কি ব্যবসায়-বাণিজ্য ও 
ক্ষিকার্ধ্য শিক্ষার নিমিতও রমণীগণের পৃথক্‌ পৃথক্‌ বিস্তালয় 
প্রতিষ্ঠিত আছে। জাপানে রমনীচিকিৎসকের-_যাহারা 
সাধারণ ..ভাবে ডাক্তারী ব্যবসায় অবলখন করিয়াছে, 
সংখ্যা গ্রচুর নু হইলেও জাপানের সরকারী পরীক্ষাতেও 


জাপানে জী-শিক্ষা। 


পাসপাপিসপিসপিপাস্পিসপিস্পিসি গর কক পির 7 57589 ৬৪৪৪৪, সস লি সি, ১০ পাল তর রিল 


৪৩৯ 


নাগোয়া, ওসাঁকা, কোবা, কিওটে! প্রভৃতি স্থানে বছতর 
বে-সরকারী বালিকা! বিষ্তালয় আছে, এবং উহাদের 
অনেকের ত্বারাই দেশের রমদীসমাজের প্রভূত উপকরি 
সাধন হইয়া থাকে। এক টোকিও নগরে সর্বশ্রেণীর মোট 
৭৩টী বালিকাবিগ্ালয় আছে। পূর্বের উল্লিখিত ক্কুলসমূহও 
এই গণনার অন্তভূক্ত এবং ধাত্রীবিস্তা শিক্ষার ও 
“সেবিকা” (0075108) তৈয়ারির স্কুলগুলিও এই তালিকার 
ম'দ্য গণিত হইয়াছে। 

রমণীগণের কার্ধা সম্বন্ধে আরও ছুই একটা কথ! বল 
প্রয়োজন। জাপানে স্ত্রী পুরুষের মধ্যে বিশেষ কোনে 
পার্থক্য নাই। জাপ-বালিকার! বিবাহের পর স্বামী গৃছে 
প্রবিষ্ট হইয়া! প্রধানত: গৃহকার্যেই মনোনিবেশ করে এবং 
সতশ্ত্রী এবং জননী হইবার নিমিত্ত একাস্ত চেষ্টা করিয়া 
থাকে। কিন্তু এতৎসত্বেও তুলার কাপড়ের কল, রেশমী 
কাপড়ের কল, কাগজের কল, প্রভৃতি কারখানায় 
বছুতর জাপ-রমণী শ্রমসাধ্য কার্ষ্যে নিযুক্ত হইতে দেখিতে 
পাওয়া যায়। সরকারী কার্যাঁলয়সমূহে নিযুক্তা রমণীর 
সংখ্যা অধিক নহে। তবে তাহার! প্রভৃত পরিমাণে 
বিদ্যালয়ে শিক্ষপিত্রীর কার্ধ্ে নিযুক্ত হইয়া থাকে। যাহারা 
কম সৌভাগাশালিনী এবং উচ্চশিক্ষা হইতে বঞ্চিত তাহারা 
ডাক ও টেলিফোন বিভাগ এবং রেলওয়ের নানা বিভাগে 
নিযুক্তা হইয়া' থাকে । নানা বেসরকারী কোম্পানীর কাধ্যা- 
লয়ে পরীক্ষাধ নভাবে রমণী কেরাণী নিযুক্ত কর! হইতেছে; 


সুখের বিষয় তাহাদের ত্বার৷ কাষ উত্তমরূপেই নির্বাহিত 


হইতেছে । ইহা হইতে আশা কর! যায়, জাপ-রমণীরা 
নিজেদের ধী-শক্তির পরিচয় দিয়া ক্রমে ক্রমে প্রশস্ততর ক্ষেত্রে 
উপনীতা হইবেন। 

এ স্থলে রমণীদের দ্বারা চালিত ও তাহাদের দ্বারাই প্রতি- 
ঠিত কতিপয় কার্য্ের উল্লেখ না করিয়! নিরস্ত হইতে পারি- 
লাম না। টোকিওতে এরপ কুড়িটা সমিতি আছে 1 তথাকায় 
দাতব্য হাসপাতাল জাপ-সাত্রা্জীর প্রত্যক্ষ যত়্াধীন এবং 
জাপ-রাজকুমারী আরিস্ুগাওয়! (011775855 4১1158£575 ) 
হাসপাতালকমিটার প্রধান সভ্য; “জাপান রমনী-শিক্ষা 
সমিতির” (091297.556 1,9059” [500002,0107721 ৪০০1৩* 
ঢ) সভাপতি জাপ-রাজকুমারী কানিন্‌ (1১:16৩85 1021010) ) 


8৪০ 


“গীভিত গার বিশেষ সঙ্গতি (9০৭৪1 ও চিত 0 
[ব015176 0)৪  310)) স্বয়ং সাজ্াজ্জীর আজ্ঞাধীন ; 
এতিস্থাতীত রেড ক্রস্‌ সোসাইটা, জাপানী রমনীদের '্বাস্থ্ 
বিষয়ক সমিতি, পিতৃমাতৃহীনা বালিকা সমিতি, রাজ বিচারে 
দ্বণ্ গ্রাপ্তা “রমণী অপরাধিনীগণের শিশুসস্তান রক্ষা! সমিতি 
এবন্প্রকার অপর কতিপয় সাধারণ সমিতির কার্য্য 
জাপানের স্ুপ্রসিত্ধ বংশসভ্ভূতা রমণীবৃন্দের অধিনায়কত্বে 
নির্বাহিত হইয়া থাকে । অধিকাংশ সমিতির অবস্থাই 
প্রশংসনীয়। ইংলগ্ডের মিস্‌ পার্কীরের তত্বাবধানে একটা 
“রমণী দাতব্য-শিল্প-সমিতি” বর্তমান আছে। এতত্বতীত 
এবংপ্রকার বন্ৃতর জনহিতকর সমিতি জাপানের নানাস্থানে 
প্রতিঠিত জাপ-রমণীকুলের অশেষ কল্যাণ সাধন করিয়া 
আসিতেছে। 

পাশ্চাত্য প্রদেশ সমূহের ভগিনীদের মানসিক শক্কির 
সহিত তুলন1! করিলে জাপ-রমণীর! নিরুষ্টা হইবে না, সমান 
স্থানই অধিকার করিবে বলিয়া বিশ্বাস। অবস্ত এখনই বলা 
যায় না, ভবিষ্যতে জাপ-রমণী সমাজের কোন্‌ স্থান অধিকার 
করিতে সক্ষম হইবে! কিন্তু একটা বিষয় ঠিক যে বালকদের 
শিক্ষালয় বিভ্তৃতির সঙ্গে সঙ্গে বাঁলকাদের শিক্ষালয় সমূহও 
এমনি বহুবিস্ৃতি লাভ করিয়াছে যে, জাপানের প্রাচীন 
ইতিহাসে কুত্রাপি তাহার তুল্য দৃষ্টাস্ত পাওয়৷ ভার। জাপ- 
রমলীগণের বিগ্ঠার্জন-স্পৃহা এবং উচ্চাকাজ্ক্ষা সকল দিন দ্বিন 
এতই বৃদ্ধি প্রাপ্ত হইতেছে যে, তাহার তুলনায় তাহাদের 
স্পৃহা ও আকাঙ্্! নিবৃত্তির উপায়সমূহ অতি অল্লই বিবেচিত 
হইয়া থাকে ।* 

সত্রীশিক্ষা ব্যতীত সমাজ সর্বাঙ্গসূন্দর হটবার আশা 
নাই-_ইহা হৃদয়ঙগম করিতে পারিয়াছিল বলিয়াই জাপানে 
স্্রী-শিক্ষার এই বিপুল আয়োজন আরন্ধ হইয়াছে। 
জাপান-সন্বন্ধে যাহ! প্রযোজ্য সকল দেশ সম্বন্ধেই একরূপ 
সেই ব্যবস্থাই অন্ত হইতে পারে। কেবল বাঁলকদিগের 
শিক্ষার ব্যবস্থা করিলেই, দেশের প্রতি-_তথা সমাজের 
প্রতি কর্তব্য শেষ হইল না। নখের বিষয় আমাদের 
দেশেও এক্ষণে অনেকের নিকট স্ত্রী-শিক্ষার প্রয়োজনীয়ত! 


বোধ হইয়াছে, কিন্তু এখনও তহঙ্গেস্ট সাধনের নিমিত্ত 





12195110006 091297658 জস্টথা। 


প্রবার্সী। 


"& সস? 


” [৮ম াগ ।॥. 
কোনরূপ প্ররুষ্টতর পা অব্লনিত হয় নাই। জাপান 
যেমন নিজের সত্তা বজায় রাখিয়া--নিজের যাহা ভাল তাহা 
রক্ষা করিয়া, পাশ্চাত্য দেশবাসীর মহৎ গুণের অনুসরণ 
করিয়াছিল, আমরাও যদ্দি তদ্রুপ করিতে পারি,. তবেই 
আমাদের দেশের কল্যাণ হইবে, নচেৎ নহে । " 
ভীবরজনুন্দর সান্নাল । 





৫ 


পা শিপাপিলপসপাপা পাপা 


বিদেশী চিনির সহিত 
প্রতিযোগিতা | 


বিগত মাঁঘমাসের প্রবাসীতে প্রকাশিত “বিদেশী চিনির সম্বিত 
প্রতিযোগিতা” প্রবন্ধ সম্বন্ধে কোটটাদপুর নিবাসী শ্রীযুক্ত কালীপদ 
দ্বাস, গত আধাঢ় মাসেক্স প্রবাসীতে ধাহা প্রতিবাদ করিয়াছেন তাহার 
জন্য তাহাকে ধন্যবাদ করিতেছি । জমি উক্ত প্রবন্ধে যে সকল 
বিষয় লিখিয়াছি, তাহার কয়েকটা বিষয়ে আমার সহিত তাহার 
মতৈকা হয় নাই। সন ১৩১৪ সালের ২*শে ও ২৩শে কার্তিকের 
দৈনিক হিতবাদীতে প্রথমে আমি উক্ত প্রবন্ধ প্রকাশ করিয়াছিলাম। 
গত ৩র। অগ্রায়ণের হিতবাদীতে কালীপদ বাবু প্রথম প্রতিবাদ 
করিয়াছিলেন। তাহার প্রদর্শিত ভ্রমগুলির প্রতিবাদ গত ২৪শে 
ফান্তুনের বন্গমতাঁতে প্রকাশ করিয়াছিলাম। বোধ করি তাহা তাহার 
দষ্টিপথে পতি৩ হয় নাই। সে কারণ তিনি গত আষাঢ় মাসের প্রবাসীতে 
পুনরায় প্রতিবাদ করিয়াছেন। তাহার অবগতির জন্য পুনরায় উক্ত 
প্রবন্ধ সম্বন্ধে আরও কিছু লিখিতে বাধ্য হইলাম । আশা! করি ইহা 
পাঠ করিয়৷ কালীপদ বাবু আমার সহিত সহজে একমত হুইতে 
পারিবেন। 
কালীপদ বাবু লিখিক্লাছেন, “১ একবিঘ! জমিতে ৮**/* অটি শত 
মণ ইক্ষু হওয়া! আমরা সম্ভবপর মনে করি না” আমার প্রবন্ধে 
পশ্চিমাঞ্চলের মাপের বিষয় লেখা আছে। বেধ করি, তিনি ত্রিতাঞ্চলের 
জমির মাপের বিষয় সম্যক্রূপে অবগত ন! থাকায় প্রতিবাদ করিয়াছেন। 
প্রবন্ধে স্পষ্ট লেখ! আছে, “পশ্চিমাঞ্চলের মাপের ৪৯*/* চারিশত 
বিঘ। জমি আবশ্াক।” উক্ত চারিশত বিঘা জমি আমাদের অর্থাৎ 
বঙ্গদেশের ১ একহাজার ৫৬ বিঘ! জমির সমান । অর্থাৎ পশ্চিমাঞ্চলের 
১ বিঘা! জমি আমাদের দেশের ২।২%/* জমির সমান। কারণ আমাদের 
দেশে" চারি হাতের মাপ; (৪ হাত»৮* হাত-১ এক কাঠ)। 
পশ্চিমাঞ্চলে ৬২ হাতের মাপ; (৬$ হাত %১৩* হাঁত০১ এফ কাঠা )। 
সামান্ দৃষ্টিতে কেবল দুই অঞ্চলের মাপ দেখিয়া, হিসাবানতিজ্ঞ 
সাধারণ লোকে অনুমান করিতে পারেন যে পশ্চিমাঞ্চলের ৪* */« 
চারিশত বিষ! জমি আমাদের দেশের '৬৫,/* বিষ! জমির সমান। 
কিন্তু বাহাদের জমির ক্ষেত্রফল সম্বন্ধে জ্ঞান আছে, তাহারা পশ্চিষ্া- 
ঞচলের ৪**/, চারিশত বিঘ। জমি বঙ্গদেশের ১ একহাজার ৫৬ বি! 
জঙ্গির সমান-_ইছা সহজেই উপলন্ধি করিতে পারিবেন । সাধারণেক 
অবগতির জন্ত ছুই অঞ্চলের জঙ্গির ক্ষেএফল নিযে প্রদত্ত হইল $- 
পশ্চিমাঞ্চলে ৬? হাতে কাঠা। 
১0০7 ১ বিছা জসগি-( ৬২4২) (৬২৮হ০)-,১৬: ৮১৩, 
১৬৯০১ বর্ম হাত 





পখসাখ্যা।)]। 
শির পিপিপি ভাপা এপাশ ৭ করা রী সত 
খবজদেশে : 5 হাতে কাঠা। 
রি ধ্জাশম্ম্ব হিরন 
»৮৬৪** বর্গহাত। 
ও ১৬৯%৪ ৪১ 
পশ্চিমাঞ্চলের ১ বি! জমি. রি ৭ ৬৪-২1২//, 
ই বঙ্গদেশের জমির সমান । 
৪6০৪ চারিশত বিথা জমি ১৬৪:-৬ ৪৬৪ -০১০৫৬) 
* বঙ্গদেশের বিধ।। 


আধুনিক উন্নত বৈজ্ঞানিক উপায়ে ইঞ্ছু আবাদ করিলে কালীপদ বাবুর 
হিসাবানুযাক্নী যস্তপি বিঘাগ্রতি ৩৫*/* মণ চক্ষু হওয়া! সম্ভব হয়, 
তাহা হইলে পশ্চিমাঞ্চলের বিঘ! প্রতি ৯২*/* মণ ইক্ষু হওয়ার আশা 
কর1 যায়। কিন্ত বিঘাপ্রতি ৩৫./* মণ ইক্ষু উৎপন্ন না৷ হুইয়। ৩**/, 
মণ ছিসাবে উৎপন্ন হইলেও পশ্চিমাঞ্চলের ১ বিঘা! জমিতে ৭৯২/* মণ 
ইক্ষু হওয়। অসম্ভব মনে করি না । আমি বিশবস্তস্ত্রে ইহাও অবগত 
আছি যে, পশ্চিমাঞ্চলের কৃষকের! সাধারণ নিয়মে চাষ করিয়াও কখন 
কখন বি্বাপ্রাতি ৮**/* আট শত মণ ইক্ষু পাইয়া থাকে । আধুনিক 
বৈজ্ঞানিক উপায়ে আবাদ করিলে উহার! আরও বেশী ফল লাত করিবে 
তদ্দিষয়ে সন্দেহ কি? এবং যচ্যপি পূর্বেরধাক্ত হিসাবে বিঘাপ্রতি ৮**/* 
আট শত মণ ইক্ষু হওয়া অসম্ভব ন! হয় তাহ। হইলে তত্তৎ বিঘাপ্রতি 
৫*/* মণ চিনি (ও ৫*/মণ সিরা বা ছোয়া) উৎপন্ন হওয়। কোন ক্রমেই 
আশ্চর্য নহে। এবং উৎপন্ন চিনি যদি ৭২ সাত টাকা! মণ দরে বিক্রয় 
হয় তাহা হইলে আমার আয় ব্যয়ের তালিকায় যেরূপ লাভের বিষয় 
লেখা আছে-_ভাহ। অত্যধিক বলিয়। অনুমিত হইবে না। 

আমি প্রবন্ধে যেরূপ কলকারখানার প্রস্তাব করিয়াছি তাহার 
তি ক মূল্যতালিকা! পাঠকগণের অবগতির জন্য নিয়ে প্রদত্ত 


যন্ত্রের নাম শাড়ির 
১। ভ্যাকুয়াম প্যান ** ** ১৫2১ 
২। ইঞ্জিন হীরার রিপার নার) ২৫৭০২ 
৩। ইঞ্জিন ৩* বা ৪* হ্র্ধপাওয়ার তুরপিন, মাড়াই কল, ও 
,. জুসপাম্প চালাইবার অন্য '** 
4 বড় লয় ইট (উপি উক ইট ইন ও গানের 
রঃ জন্য) ** 
৫ । রা [77501 ৬ রন মোটা করিবার 
৩৫০০ 


৩৫০৯২ 


১২৭৯৬ 


৯ 





ঙ। নি ১ ৬০০০২ 
৭। 07551170£ 2191 (মাড়াইকল ) ২৫০০২ 
৮) 12105 (ট্যান্ি ) রসের জন্য ১*টা 
মোলাসেসের জন্য ৫টা 
জলের জন্য -৩টা ১৫০০২ 
একুনে, ১৮্টা 
৯। ব্যাগফিলটার (ছাকনি কল ) ... ২৯০৪৭ 
১০ আশা সি ৪৯০ ১০৯০৭ 
৩৬০০০২ 


উপরি উ্ মূলের বস্ত্র সাহাযো প্রত্যহ ১০*/* এ্রকশত মণ আন্দাজ 
চিনি তৈয়ার হইতে পারে। অবন্ঠ একটা ফ্যাক্টরী স্থাপন করিতে 
হইলে, ক্রারখানার ঘর তৈরি করিবার খরচ, হস্তরাদি আনাইবার ও 
বাবার, খয়চ ও যোড়তাড় করিবার জন্ত পাইপ কর্ক, হবার ইত্যাদির 


একভালা-ছুগ । 


৪8৪১ 


নিশান পা ৯০ সি পি করি সত টু ৮ রব এরি 


ই চারা আর এ নর উপনাগী 
বলদ ও জমির মূলা ইত্যাদি জানুষঙ্গিক বায় অপরিহার্য । . গুতরাং 
আমি যে ক্ষ ফ্যাক্টরীর কথ! লিখিয়াছি তাহা স্থাপন করিতে হও 
অন্ততঃ দেড় লক্ষ টাকা মূলধন আবস্তক । জতএব বে ক্যান্টরীর কার্য 
নির্ববাহের স্বন্ত আমাদের দেশের মাপেক্স এক হাজার সওয়! ছাক্সাক্ন 
বিঘ! জমি আবাদ করিতে হইবে এবং পূর্বোক্ত মূলধন ব্যয় করিতে 
হইবে তাহা হইতে বার্ষিক ৫* হাজার টীক। আয্--তত ছুরাশ! বলিব 
বোধ হয় না। বরং সুচারু বন্দো বন্তে উহ অপেক্ষা! কিঞ্দিধিক হইবার 
সন্ভাবন! ৷ 

কালীপদ বাবু লিখিয়াছেন, “আমরা যতদুর অবগত আছি তাহাতে 
বলিতে পারি যে, রস হইতে ভ্যাকুয়াম্‌ পানে চিনি তৈয়ারি করিলে 
তাহ! ম্বতঃই সাদ! হয়; কোন জিনিষ দিল্লা পরিষ্ষীর করিতে হয় 
না।” তিনি যাহা। লিখিয়াছেন তাছা। সম্পূর্ণ সত্য। কিন্তু ইক্ষুরর 
ভ্যাকুয়াম্‌ প্যানে পাকান হইবার পূর্বেই হাড়ের কয়লার ফিল্টার 
দ্বারা পরিষ্কত হয়। এ রস ফিল্টারের গুণেই সাদ! হয় উহ্থাতে 
লালচে রং কিছুমাত্র থাকে না। পরে এ পয়িস্কত রস ভ্যাকুয়াম্‌ 
প্যানে পাকান হলে স্বভাবতঃই শুভ্রতর চিনিতে পরিপত হুয়। 
অতএব হাড়ের কয়লার ফিল্টার ও ভ্যাকুয়াম প্যান উভয়ের গুণেই 
ইন্ষুরস হইতে সাদা চিনি পাওয়া! যায়। কিন্তু ইক্ষুরস হাড়ের করলার 
ফিল্টার দ্বার। পরিষ্কৃত না! হুইয়! কেবলমাত্র ভ্যাকুয়াম্‌ প্যানে পাফান 
হুইলেই কালী বাবুর মতানুসারে শুভ্র চিনি পাওয়! যাইবে-_ইহ! 
আমি বিশ্বাস করিতে প্রস্তুত নহি। দ্বিতীয় কথা-বিগুদ্ধ ভাবে 
চিনি প্রস্তুত করিতে হইলে হাঁড়ের কয়লার ফিল্টারের স্টার অন্পৃন্ 
পদার্থ সর্ধতোভাবে পরিত্াঞ্য স্থতরাং তাহার অভাব মোচনের জগ্ত 
আমাদের দেশীয় প্রথামতে শেওল। দ্বার! কাধ্য নির্বাহ করিতে হইবে । 

আমি শেওল। দ্বারা চিনি রিফাইন কর৷ সম্বন্ধে যাহা! লিখিয়াছি, 
সম্ভবতঃ কালীপদ বাবু তাহ সম্যক হ্ৃদয়ঙ্গম করিতে ন! পারায় উক্ত 
পরক্রিয়। সম্বন্ধে জানিতে চাহিয়াছেন। শেওলা রসে দিলে কোন 
কাধ হয় না। ভ্যাকুয়াম্‌ প্যানে পাঁকান হইয়! তুরপিন হইতে থে 
চিনি বাহির ,হুইবে তাহাতেই আমাদের দেশীয় প্রথা মতে শেওলা 
ব্যবহার করিতে হইবে। তাহ! হইলে হাড়ের কয়লার ফিগ্টারের 
পরিবর্তে শেওলার সাহাযেই সুন্দর পরিষ্কৃত চিনি পাওয়! যাইবে। 
তুরপিন হইতে যে চিনি বাহির হয় তাহা তৎকালে দেখিতে শুত্র 
হইলেও প্রকৃতপক্ষে উহার স্তথায়িত্বগুণ কম। উহাকে স্থারিত্বগুণবিশিষ্ট 
ঝ৷ পাক। চিনি করিবার উদ্দেস্তেই শেওল। ব্যবহার করিবার আবশ্তকত| | 

-. প্রীকেদারনাথ দাস। 
গুসকয়।, বর্ধনান। 


একডালা-দর্গ । 
যে যুগ বাঙ্গালার ইতিহাসের "স্বাধীন পাঠান শাসন- 
যুগ” নামে কথিত হুইয়। আমিতেছে, তাহার অনেক 
৯তিহাসিক তথ্য এখনও তমসাচ্ছর হইয়া রহিয়াছে। 
তজ্জন্ত কত কাল্পনিক কাহিনী ইতিহাস বলিয়া পরিচিত 
হইতেছে, তাহার আলোচন! করিতে বসিলে, বিশ্বে 
অভিভূত হইতে হুয়। 


৪৪8২ 


বঙগতৃমি রদ্ব্রসবিনী বলিয়া জগবিখ্যাত ছিল। তাহার 
জন্তই বক্তিয়ার খিলিজি এদেশে খিলিজিদ্িগের উপনিবেশ 
স্থাপনের আয়োজন করিয়াছিলেন। তাহার চেষ্টা 
স্বাধীন চেষ্টা। তাহ। দিল্লীর বাদশাহর দিশ্বিজয় বলিয়া 
কথিত হইতে পারে না। শিষ্টাচার রক্ষার্থ বক্তিয়ার 
খিলিজি সময়ে সময়ে দিল্লীর বাদশাহের নিকট উপটৌকন 
প্রেরণ করিলেও তাহাকে লক্ষণাবতীরাজ্যের রাঁজচক্রবর্তী 
বলিয়া গ্বীকার করিতেন কি না, তাহাতে সংশয্বের অভাব 
নাই। কিন্তু বক্তিয়ার (খিলিজির আকম্মিক অকাল মৃত্যুর 
অব্যবহিত পরে খিলিজিদিগের মধ্যে গ্রাধান্ত লাভের জন্ট 
যে গৃহকলহের নুত্রপাত হয়, তাহাতেই দিল্লীর প্রাধান্য 
প্রতিষ্ঠালাভ করে। স্থার্থান্ধ হইয়া কেহ কেহ দিল্লীর 
বাদশাছের শরণাপন্ন হইয়া, তাহার প্রতিনিধিরূপে 
লক্ষণাবতীরাজো প্রতিষ্ঠালাভের চেষ্টা করেন। প্রজ! 
সাধারণ,_কি হিন্দু, কি মুসলমান, তাহাতে সম্মত ছিল 
বলিয়া বোধ হয় না। তখন এ দেশে সামস্ত প্রথা পূর্ণমাত্রায় 
বর্তমান ছিল। সামস্তগণ গ্বাধীন নরপতির সায় স্বাধিকার 
মধ্যে স্বাধীন ভাবেই শাসনক্ষমত পরিচালিত করিতেন। 
বক্তিয়ার থিলিজি সেই সামস্তপ্রথা অক্ষুঞ্ রাখিয়৷ কোন 
কোন স্থলে হিন্দুসামস্তের পরিবর্তে মুসলমান জায়গীরদার 
সংস্থাপিত করিয়াছিলেন। তিনি সকল স্থান জয় করিতে 
না পারিয়া, যতদুর জয় করিতে পারিয়াছিলেন, তাহ! 
লইয়াই রাজ্য গঠনে প্রবৃত্ত হইয়াছিলেন। উত্তর বঙ্গের 
সামস্তগণ ্বাতন্ত্র্রিযর় ছিলেন,_ তাহারা শক্তিশালী 
বলিয়াও পরিচিত ছিলেন। বক্রিয়ার খিলিজির সময় 
হইতে তাহার! পুনঃপুনঃ আক্রমণবেগ সহ করিয়া প্রকারা- 
স্তরে স্বাধীন ভাবেই রাজ্য শাসন করিতেন।* তাহাদের 
অন্তই বক্কিয়ার খিলিজিকে নিয়ত দেবকোটের সেনা 
নিবাসে কাল যাপন করিতে হইত। এই স্বাতন্ত্যলিক্গা 
হিন্দু সামস্তগণের স্তায় মুসলমান জায়গীরদারগণকেও 


অস্থপ্রাণিত করিয়! তুলিয়াছিল। তাহার! -লক্ষণাবতীরাজ্যের 


%1176 ত51%5 01 01717603616] সাত 0০261 
17008 00 1055915 2, 50071-170696170577068 0) 90016 ০1 08 
10761005 005551015 তা 076 01000 95001027200, 
»৮91066850 3190212) ].১ 4৬ ৩০ ৪5 1875, 


[লম।ভাগ। 
পাপ 


স্থলতান হুইবার জন্ত চেষ্টা করিলেও, দিল্লীর বাদশাহের 
অধীন বলিয়া পরিচয় দিতে শ্বীন্কত হইতেন না। কালে; 
হিন্দুমুসলমানের মধ্যে স্বার্থসমন্থর় সংস্থাপিত হইলে, এই 
স্বাতনতযলিপ্গা প্রবল হইয়া উঠিরাছিল। তখন গোঁড়ীয় 
সাম্রাজ্যের ন্বাধীনতা ঘোষণার জন্য বাঙ্গালী মাত্রেই 
বদ্ধপরিকর হইয়াছিসেন। অবশেষে ১৩৫৩ খৃষ্টাবে হাজি 
সামন্ুপ্দীন ইলিয়াসের চেষ্টায় গোঁড়ীয় সা্রাঙ্য সম্পূর্ণরূপে 
স্বাধীনতা লাভ করে। তাহা সহজে সাধিত হয় নাই। 
দিল্লীশ্বর ফিরোজ শাহ পাওুয়ার রাজধানী আক্রমণ করিয়া, 
হাজি ইলিয়াসের পুত্রকে কারারুদ্ধ করিয়াছিলেন )--হাজি 
ইলিয়াসকে একডালার ছর্গে অবরুদ্ধ করিয়া রাখিয়।- 
ছিলেন )__-অবশেষে একডালার নিকটবর্তী উন্মুক্ত প্রান্তরে 
এক লক্ষ বাঙ্গালী হিন্দু মুসলমান জীবন বিসর্জন করিতে 
বাধ্য হইয়াছিল ! * 

একডালার যুদ্ধক্ষেত্র বাঙ্গালী হিন্দু মুসলমানের 
চিরম্মরণীয় বিজয় ক্ষেত্র। বাঙ্গালী মাত্রেই স্বাধীন পাঠান 
শাসনের কথা অবগত আছেন, কোন কোন গৌড়ীয় 
বাদশাহের নাম এখনও অনেকের নিকট স্ুপরিচিত। 
কিন্ত যে বিজয়ক্ষেত্রে এই ম্বাধীন শাসন প্রতিষ্ঠালাভ 
করিয়াছিল, তাহার নাম পর্যন্ত বাঙ্গালীর নিকট অপরিচিত 
হইয়া উঠিয়াছে 

একডালা-ছুর্গ কোথায় ছিল, বাঙ্গালী তাহার তথ্য 
নির্ণয়ের জন্য যথাযোগ্য আগ্রহ প্রকাশিত করে নাই। 
ইংরাজ লেখকগণ তাহাতে প্রবৃত্ব হইয়া, নানা তর্ক 
বিতর্কের অবতারণা করিয়া গিয়াছেন। তাহা যেরূপ 
বিশ্ময়াবহ, সেইরূপ হান্তো্দীপক' | অথচ তাহাই ধতিহাসিক 
তথ্য বুলিয়া পরিচিত হইয়া রহিয়াছে । 

দিনাজপুরের কালেক্টর মিষ্টার ওয়েক্টমেকট লিখিরা- 
ছিলেন_একডালা দিনাজপুর জেলার অবস্থিত। 


* বার্ঠী-বিরচিত “তারিখ-ই-ফিরোজিশীহী” প্রস্থে লিখিত আছে 


ছেত 51780119104 50180 016 501 ০6 8160519. 107 5858181. 
4985) ৪00 189071176 90501516 ০০০017008) 71505 5:16106. 
150880178 0705517870 55090095550, 80৩. £07.8/0905 
161. 11725 91811) রা জাত আজ) আস 1505801 

০2775 ০০৮ 01 ৮6 10 09919) :90217056 1) ৬ 

006. 110119671811503) ৬170 চলিত 00116 ০785 4০৯০ 
09 851/821 21009, ও রে 


1]. 4.5, 35 ৬০, 118 09, ্ 


তেল সি পট স্পট জ পরস্সি  ৭৯ পা 


ভাহারই একটি স্থান লক্ষ্য করিয়া,_সে স্থান স্বয়ং 
পরিদর্শন না করিয়াই, _মিষ্টার ওয়েষ্টমেকট একডালা দুর্গের 
স্থান নির্ণর করিয়! গিয়াছিলেন। তাহাই কিছু দিন পর্যযস্ত 
একভালা ছর্গের প্রক্কত স্থান বলিয়া ইংয়াজ লেখক-সমাজে 
সমাদর লাভ করিয়াছিল। 

প্রসিদ্ধ সুদ্রাতত্ববিৎ মিষ্টার টমাস্‌ পুনর্ভবানদীতীরবর্তী 
জগদলা নামক স্থানকে একডালা বলিয়া ইঙ্গিত করিয়া 
ষে তর্কবিতর্কের সুত্রপাত করিয়! যান, অধ্যাপক ব্রকম্যান 
তাহার অলীকত্ব প্রতিপাদ্দিত করিয়া লিখিয়াছিলেন,_ 
একডাল ছূর্গ পাওুয়ার নিকটবর্তী বলিয়া মুসলমানলিখিত 
ইতিহাসে সুস্পষ্ট উল্লিখিত থাকিলেও, অস্ভাপি তাহার 
স্থান নির্ণয়ে সংশয় রহিয়া গিয়াছে।* অতঃপর মিষ্টার 
ওয়েইটমেকট পাওয়ার ২৩ মাইল দুরে একডালার স্থান 
নির্ণয় করায়, ইংরাজলেখকগণ তাহাকেই প্ররুত স্থান 
বলিয়া মনে করিতে বাধ্য হইয়াছিলেন। পরে মিষ্টার 
বিভারিজ এসিয়াটিক সোসাইটির পত্তিকার তাহার প্রতিবাদ 
করিয়া লিখিয়া গিয়াছেন,_একডাল৷ ঢাঁকাজেলার অন্তর্গত" 
এপর্যন্ত ইহার অধিক আর কোনও আলোচন! মুদ্রিত 
হয় নাই। কিরূপ প্রমাণের উপর নির্ভর করিয়! মিষ্টার 
বিতারিজ এই সিদ্ধান্ত প্রচারিত করিয়া! গিয়াছেন, তাহার 
সার মর্ম নিয়ে প্রদত্ত হইল। বলা বাহুল্য, একডালা হ্্গ 
তার নিকটবর্তী বলিয়া মুসলমান লিখিত ইতিহাসে 
'ষৈ উল্লেখ দেখিতে পাওয়া যার, তাহার সহিত মিষ্টার 
বিভারিজের সিদ্ধান্তের সামঞ্জন্ত রক্ষা করা অসম্ভব । 
তিনি নিজেও তাহা! লক্ষ্য করিয়াছিলেন। কিন্তু তিনি 
বলেন,__এ বিষয়ের প্রথম লেখক দিল্লী নিবাসী জিয়াউদ্দীন 
বার্ন ; তিনি ব্ধদেশে আসিয়াছিলেন বলিয়! বোধ হয় না 
বৃদ্ধ বয়সে দিল্লীতে বদিয়! ইতিহাস লিখিতে গিয়া বার্ণী 


ভ্রপ্রমাদে পতিত হইয়া থাঁকিবেন | এরূপ অন্ধুমানের 


ক 8: 5. 801, হয) 0,227, 
1136 520831 9104 015 9 50]1 2 17866 0 
৫০৪৮৫], 4১০97 035 ৮০1, আয) 0212, 
. কত ০79 0৮5০8০06005 10500 [00212 13 072 
21517250088 8জ15011 5069105 06 80215 5 0৩10 752 
১৪70. 8৩৫ 75 ভাতা 2) 185 9028৩ ৪: 10৩11) 29৫ 


8) 1705 79৫ 76৮67 51516 87851 2010 05৫70 


একজালা-ছুর্গ | 


৪৪৩ 
আশ্রয় গ্রহণণন! করিলে, মিষ্টার বিভা্সিজের সকল তর্কই 
বাধূণীয় এক কথা খণ্ডিত হইয়া যায় ! 

মিটার বিভারিজ বেরাপ তর্কপ্রণালীর অবতারণা করিনা 
গিয়াছেন তাহা হান্তোষ্টীপক। তিনি বলেন,_-“ঢাকার 
উত্তর-উত্তর-পূর্বকোণে ২৫ মাইল দুয়ে নদীভীরে একডালা 
নামে একটি স্থান রেনেলের মানচিত্রে অঙ্কিত দেখিতে 
পাওয়া যায়। তাহার একদিকে নদী, অপর দিকে 
ভাওয়ালের জঙ্গল। এই প্রার্কৃতিক সংস্থান ইতিহাস- 
বণিত একডালার প্রারক্কৃতিক সংস্থানের অন্ুরূপ। ইহার 
৮ মাইল দূরে ছুরছুড়িয়া নামক স্থানে ছূর্গটি সংস্থাপিত 
ছিল বলিয়া! বোধ হয়।” এখানেও মিষ্টার বিভারিজের 
অনুমান অসঙ্গত হইয়া পড়িতেছে। কারণ মুসলমান 
লিখিত ইতিহাসে একডাঁল! গ্রামেই হুর্ণ থাক! দেখিতে 
পাওয়া যায়। মিষ্টার বিভারিজের একডাল! এবং দুরছড়িয়ার 
মধাস্থলে নদীআোত ;-_-একপারে একডাঁলা, অপর পায়ে 
দুরছড়িয়া। হাজি ইলিয়াস পাওুয়া পরিত্যাগ করিয়া! 
নদী পার হইয়া একডালাছুর্গে আশ্রয় গ্রহণ করিবার কথ 
মুসলমান লিখিত ইতিহাসে দেখিতে পাওয়! যাঁয়। মিষ্টার 
বিভারিজ এস্থলে যে প্রমাণের অবতারণ! করিয়াছেন, তাহ 
এইরূপ ঃ-_*্ডাক্তার টেলর ঢাকাবিবরণী নামক যে গ্রন্থ, 
রচনা করিয়া, গিয়াছেন, তাহা ছুশ্রাপ্য হইয়া! উঠিয়াছে 
সেই গ্রন্থে একডালার বিশেষ বিবরণ সঙ্নিবিষ্ট আছে।” 

ডাক্তার টেলর লিখিয়! গিয়াছেন,_-“একডালার অপ7 
পারে ছুরছুড়িয়া নামক স্থানে একটি পুরাতন হৃর্ের 
তগ্নাবশেষ দেখিতে পাওয়া যায়। একডালার' নিকটে 
একটি পুরাতন রাজবাটীর ধ্বংসাবশেষ বর্তমান। লোকে 
বলে,-_তাহা বুনিয়া রাজাদিগের রাজবাটী ছিল? তীহারাই 
হুর্গ নিন্মীণ করিয়াছিলেন। হুর্গটি এখন. রাণীবাড়ী নামে 
পরিচিত, এক সময়ে রাণী ভবানীর অধিকারতুক্ত ছিল। 


19০91 10705%/1908০. বার্ণী সমসাময়িক ইতিহাস লেখক। তাহা; 
ভ্রম. হইয়া থাকিবে বলিয়! অগ্ুমান করিবার কারণ লাই। ভিহি 
লিখিয়। পিয়াছেন £--109519. 15 61617217601 8. 17701228 
01956 10 72010029017) 016. 5106 0 1615 911৮1, 210 ০. 
2700757 ৪. 18815. সামস্-ই-সিরাকজের “তারিখ ফিয়োজ শাহী' 
গ্রন্থে দেখিতে পাঁওয় বায় উত্তর কালে একডাল! শ্আজাদপুর” নাসেও 
কঙিত হইয্াছিল। 


ছি রী ক বশী পতল ৯5৮ সি ক লাস পিও৯১৮৪ 


বোধ হয় "এই ছর্দেই হাজি সামনল্সীন ইঞজিরাল ১৩৫৩ 
খুট্াবে . দিশলীশ্বর ফিরোজশাহ কর্তৃক অবরুদ্ধ হইয়া 
থাঁকবেন। তৎকালে সামন্ুদ্দীন একবার ছল্সবেশে 
ছর্গত্যারগ করিয়া প্রাজা বিয়াবাণী” নামক মুসলমান 
সাধুপুরুষের অস্তেষ্িক্রিয়ার় যোগদান করিবার কথা মুসল- 
যান লিখিত ইতিহামে উল্লিখিত আছে। ইহাতে বোধ 
হয় রাজ! বিয়াবাণী রাণী ভবানীর বংশধর হইবেন ।” 

. মিষ্টার বিভারিজ ধাহার কথার উপর নির্ভর করিয়াছেন, 
তাহার কথ! কিরূপ হান্তোদ্দীপক তাহা! বাঙ্গালী মীত্রেই 
হদয়ঙগম করিতে পারিবেন । মিষ্টার বিভারিজ আবার 
তাহাকে অধিক হান্তোদ্দীপক করিয়া লিখিয়া গিয়াছেন,__ 
প্ডাক্তার টেলরের এই উক্তি বড়ই সারগর্ভ,_মুসলমান 
সাধুর নাম রাজা হইতে পারে না,_তিনি পূর্বে হিন্দু 
ছিলেন বলিয়াই বোধ হয়,_বিয়াবাণী এবং রাণী ভবানী 
হয়ত একই শব্দ 1” * 

*বিয়াবাণী” একটি পারসিক শর্শ; তাহার অর্থ-_ 
আরণ্যক । যে সাধুপুরুষ মালদহ প্রদেশে “রাজা বিয়াবাণী” 
নামে কথিত হুইতেন, তিনি লোকালয় ছাড়িয়া নিয়ত 
অরণা মধ্যেই বাস করিতেন। তজ্জন্ত লোকে তাহাকে 
অরণ্যের রাজ! (রাজা বিয়াবাণী ) বলিত। অগ্তাপি 
তাহার সম্বন্ধে কত অলৌকিক জনশ্রুতি প্রচলিত আছে। 
মালদছের ইতিহাসলেখক গোলাম হোসেন এবং 
ইলাহিবকৃূসদ উভয়েই তাহার কথার উল্লেখ করিয়া 
গিয়াছেন। তিনি কোন্‌ স্থানে বাস করিতেন, তাহার 
বিস্তৃত বিবন্তণ লিপিবদ্ধ করিবার জন্য ইলাহিবকৃস স্বরচিত 
হস্তলিখিত পারস্তভাষানিবঞ্জ “খুরশেদজাহানামা” নামক 
ইতিহাসে অলিখিত স্থান রাখিয়া গিয়াছেন। তিনি 





[16 01107 10115 09. 50017 01 11583 91)9175 00171& 
০986 0176 001 00 2007৫ 01700170121 01 1২810) 1319 2271, 
8120. 54885905 10121, 015 ৪100 সাও ও 09506702170 ০1 [390 
1379109178,10070558ভ1)8 ও 521551016 1 588£650011075 
0৮৬ ০011২519105 2 08119550179 101 2. (15010100020) 59170 
20 2 811 0985010160015 0 076 1206 05679 আজও ও 
০071৮60 111700,130920278 010275 ৬01৫ ০07 09961 10 
56151777৮90 ৮0 01956) £6591010155 07078106019 
চট, আয) 115 1105615 টাও 019 ছে0 %/0705 215 1091001091, 
স্পা], &১ 9১6০ ৬০1, ভাজ 2৭228, 


শ্রাঙ্গী। 


লরি? সত কর ০৪ 


চি 


(দাতা, 


“রাজা বিযাবারীকে” মালাহনিবাসী বলিয়াই বণনা করিয়া 
গিয়াছেন। পাঙুয়ার নিকটবর্তী স্থানে একালের "তা 
সেকালেও অরণ্যের অভাব ছিল না। লোকালয় ত্যাগ 
করিয়াছিলেন বলিয়া, “রাজা বিয়াবাণী”র সমাধিক্ষেত্রে 
কোনও সমাধিমন্দির নির্মিত হয় নাই। তাহাতেই সে 
স্থান লুপ্ত হইয়া গিয়াছে। কিন্তু তাহাকে পূর্ববঙ্গে নির্দেশ 
করিবার কারণ নাই। খ্বৃষ্টীয় চতুর্দশ শতাব্দীতে রাঈী 
ভবানী বর্তমান থাকিতে পারেন না; উনবিংশ শতাব্বীর 
প্রারস্তেই তিনি স্বর্গারোহণ করেন। মিষ্টার বিভার়িজ 
বা ডাক্তার টেলর তাহার প্রতি লক্ষ্য করিলেও, এই 
সকল হান্তোদ্দীপক তর্ক এসিয়াটিক সোসাইটি পৰ্রিকায় 
স্থান লাভ করিতে পারিত না। 

একডালা কোথায় ছিল? সমসাময়িক মুসলমান 
লেখকের কথাই তাহার বিশ্বাসষোগা প্রমাণ। সে 
প্রমাণের অভাব নাই। সকলেই লিখিয়৷ গিয়াছেন,__ 
তাহা পাওুয়ার নিকটে--নদীপারে-__মহাবনের নিকটে। 
কেহ কেহ লিখিয়া গিয্াছেন,--ফিরোজশাহ ছুর্গজয়ে 
অসমর্থ হুইয়া, গঙ্গাতীরে শিবিরসন্নিবেশ করিয়াছিলেন ১ 
তাহার সেনাদল মশকদংশনে বিব্রত হইয়াছিল । উত্তর- 
কালে গৌড়েশ্বর হোসেনশাহের একডালা ছুর্গে বাস করিবার 
কথাও লিখিত আছে। তৎকালে তিনি বর্ষে বর্ষে 
একভালা হুটতে পাতুয়ায় আসিয়া হুর কুতব নামক 
স্বনামখ্যাত সাধুপুরুষের সমাধিক্ষেত্রে সন্মান প্রদর্শন 
করিতেন। 1 

এই সকল বিবরণ পাঠ করিয়াও, মিষ্টার বিভারিজ 
ভ্রম পরিহারের চেষ্টা না করিয়া, লিখিয়া গিয়াছেন_- 
“ইনার সকল কথাই পূর্ববঙ্গের পক্ষে প্রযুক্ত হইতে পারে। 
ফিরোজশাহ গঙ্গাতীয়ে শিবিরসন্নিবেশ করিয়াছিলেন। 
গঙ্গা না বলিয়! বুড়ীগঞ্জা বলিলেই হইল । ঢাঁকার অন্তর্গত 


1 9আ 189এএ7। নও? 9আাদ। ঘাণনাপ 0০ 06 
2156 0 15506) 00110600116 17185 01 00121) 5০ 
[099৫ 1719 9568 06. 90৬০021067৮ 00 [05091571710 
9000105 079 010 0 (০৬, 2১00. ভ০ঢেঘোদহ হ05512 
51881751006 21007856078 [মা125 06 567851) 10945 1, 
95৪৮ 0 00550777017 2179%77215 5800500 2: ৮৪০৫৩৪ 887 
01610) ০ 0০৮1০1315285-551589018 ঘ 


_ একভালা-ছুর্গ । 


৯৯০ উনাকে পাসি নত 





[পা শসা এসসি পাতি 


/গরকডাষার মিকটেও এক নুমলমান সাধুর সমাধিহন্দির 
আছে? তাহাই হত জুর কুতবের সমাধিমন্দিয়। 
হোসেনশাহ অনেক সময়ে পুর্ববজেও বাস করিতেন ; 
তন্দেশে তীহাক্স নির্শিত হস্জেদ অস্যাপি দেদীপ্যমান। 
গৌঁড়েশ্বরগণ যে বিপদে পড়িলে পূর্ববরবঙ্গে পলায়ন করিয়! 
আশ্রয় গ্রহণ করিতেন, লক্ষণ সেনের আমল হুইতেই 
তাহার পরিচয়, প্রাপ্ত হওয়া যায়। মশীকদংশনের কথা 
ঢাকার পক্ষেই সর্ধাতোভাবে সুসঙ্গত |” 
, ধলা বাহুল্য এরূপ তর্কপ্রণালী কেবল এদেশের 
খ্তিহাসিক তথ্যালোচনাক৷ এবং বিচারশীলার় সময়ে 
সময়ে ইংরাজেরাই অবলম্বন করিয়া থাকেন। 
খৃষ্ঠাবে পূর্ববঙ্গ কাহার অধিকারতুক্ত ছিল, মিষ্টার বিভারিজ 
ততগাতি একবার ও দৃষ্টিপাত করেন নাই। ফিরোজশাহ 
পরাভূত হইয়! দিলীতে প্রত্যাবর্তন করিবার পরে পূর্ববঙ্গ 
হাজি সামন্ুদ্দীনের করতলগত হয়। তৎপুর্ধে তাহার 
পক্ষে পূর্বে আশ্রয় গ্রহণ করিবার আদৌ সম্ভাবনা 
ছিল না। নুর কুতব একজন বিখ্যাত সাধুপুরুষ, তাহার 
সমাধিমন্দির পাওুয়া নগরেই অবস্থিত ;- জিজ্ঞাসা করিলে 
যে কোনও বাঙ্গালী মুসলমান মিষ্টার বিভারিজকে তাহ! 
বলিয়া দিতে পারিতেন। 
একডাল! যে পাওয়ার নিকটে, নদীর অপর পারে 
তাহাতে সন্দেহ নাই। এখানে একবার বাঙ্গালী হিন্দু 
অসাধারণ আত্মত্যাগে স্বদেশের স্বাধীনতা 
করিক়্াছিল। এখানেই আবার হিন্দু মুসলমানের 
ভিলা হোলের শাহের রাজধানী ছিল,_-এখানেই 
পুণাঙ্লোক রূপসনাতন, সাঁকর মল্লিক এবং দবিরখাস রূপে 
বাদ্শাহের প্রধান পার্্চর হইয়া রাজকা্য পর্যযালোচন! 
করিতেন ;-_এখানেই বঙ্গসাহিত্য মুসলমান বাদশাহের 
নিকট উৎসাহ লাভ করিয়াছিল। নুতরাং বঙল্গসাহিত্যের 
' পক্ষে একছুলার স্থাননির্ণয়ে আগ্রহ প্রকাশিত হওয়া 
লর্বতোভাবে বাষ্ছনীর। 


১৩৫৩ 





| ছি. ঠা 905 10811765720705 06 0781 1657150855 18 

পি ঠা 05 সা ৪ ০৭ 09৮৮-৪1- 

0951 ৬1118555। তা) 

যু ই সাদ রে সর শরণ 1015 00 পু 

96৫ (0076. €9127045) (তো? [79 075 
৮০ নিটল রক 


88৫. 


সিলসিলা াাপ তি পাত সিপাহি 


ধাহারা ইংরাজ লেখকগণের প্া্ধাহথসরণ: না করিয়া, 
স্বাধীনভাবে গৌড়মণ্ডল পরিদর্শন করিতে প্রবৃত্ত হইবেন, 
তাহারা সহজেই একডালার স্থান নির্ণয় করিতে পারিবেন 
রাভেনসার গ্রন্থে তাহার উল্লেখ না থাকার, কেহ তত্প্রতি 
দৃষ্টিপাত করেন না। কিন্তু গৌড় পরিদর্শকগণ অনেকেই 
দেখিয়াছেন,__সাগরদীঘির অনতিদুরে এক ছূর্গাকার বিজদ 
বন পড়িয়৷ রহিয়াছে। তাহার একদিকের পরিখা এবং 
মৃত্প্রাচীর এখনও বর্তমান আছে। তাহাই একভালা- 
ছুর্গের পুরাতন স্থান,_-এখন জনসমাজের নিকট অপরিচিত * 
হইয়! পড়িয়াছে ! 

হোসেন শাহ যে পথে একডাল! হইতে পাঙুয়া গমন 
করিতেন, সে পুরাতন রাজপথের চিহ্ন এখনও স্থানে 
স্থানে দেখিতে পাওয়া যায় ,_-তাহা বাদশাহী রাজপথের 
স্ঠায় ইষ্টকমণ্ডিত ছিল। এই পথে অগ্রসর হুইয়৷ যেখানে 
নঘীপার হইতে হইত, সেখানে অল্পকাল পূর্বেও লোকে 
সেতুর চিহ্ন দর্শন করিয়াছে বলিয়! এখনও গল্প করিয়! 
থাকে। একডালার অনতিদুরে ছুরকুতবের পিতৃগুরু 
মক্ছুম আথি সিরাজুদ্দীন নামক সাধুপুরুষের পুরাতন 
সমাধিমন্দির। হোসেন শাহ তাহার একটি তোরণদ্থায় 
নির্শিত 'করাইয়! দিয়াছিলেন। তাহাতে এখনও হোসেন 
শাহের কীত্তি প্রস্তরফলকে খোদিত আছে। অল্লকাল পূর্বে 
এই ছূর্গীভ্যন্ততর কৃষকগণ পুরাতন রৌপ্যমুদ্রা প্রাপ্ত হইয়া- 
ছিল। তাহার একটি মুদ্রা মালদহ-ইংরেজাবাদের জমিঘার 
শ্রীযুক্ত কৃষ্চলাল চৌধুরী মহাশয়ের নিকটে দেখিতে পাঁওয়া 
যার। সে মুদ্রা হাজি সামন্ুদ্দীন ইলিয়াসের মুদ্রা। এই 
সকল কারণে, পুরাতন লক্ষমণাবতী নগরের চতুঃসীমার 
মধ্যে সাগরদ্ীঘির অনতিদুরবর্তী পুরাতন ছর্নস্থানকেই 
একডালা হূর্গ বলিয়! স্বীকার করিতে হয়। তাহার সহিত 
সমসাময়িক মুসলমান লেখকের সকল কথারই সামঞজন্ত 
দেখিতে পাওয়া যায়। সম্প্রতি ধাহারা একডালাকে 
বগুড়া জেলার টানিয়! লইতে চাহিতেছেন, তাহারা এই 
সকল কথার আলোচন! করিলে আত্মভ্রম পরিহার করিতে 


পারিবেন । 
ভ্রীঅক্ষয়কুমার মৈত্রেয় ! 


888. 
বোধ হর: এই দেই হাজি নাগর্ীন ইিরাস ১০০৩ 
খুষ্টাকে 'দিশ্লীশ্বর ফিরোজিশাহু কর্তৃক অবরুদ্ধ হইয়া 
থাঁকবেন। তৎকালে সামনুদ্দীন একবার ছদ্মবেশে 
ছুর্গত্যাগ করিয়৷ রাজা বিয়াবাণী” নামক মুসলমান 
সাধুপুরুষের অস্তে্িক্রিয়ায় যোগদান করিবার কথ মুদল- 
মান লিখিত ইতিহাসে উল্লিখিত আছে। ইহাতে বোধ 
হয় রাজা বিয়াবাণী রাণী ভবানীর বংশধর হইবেন ।” 

.. মিষ্টার বিভারিজ ধাহার কথার উপর নির্ভর করিয়াছেন, 
তাহার কথা কিরূপ হান্তোদ্দীপক তাহা বাঙ্গালী মাত্রেই 
হৃদয়লম করিতে পারিবেন। মিষ্টার বিভারিজ আবার 
তাহাকে অধিক হান্তোদ্দীপক করিয়া লিখিয়া গিয়াছেন,_ 
শ্ডাক্তার টেলরের এই উক্তি বড়ই সারগর্ভ,__মুসলমান 
সাধুর নাম রাজ! হইতে পারে না,_-তিনি পূর্বের হিন্দু 
ছিলেন বলিয়াই বোধ হয়,__বিয়াবাণী এবং রাণী ভবানী 
হয়ত একই শব !” * 

“বিয়াবাণী” একটি পারমিক শব) তাহার অর্থ-_ 
আরণ্যক। যে সাধুপুরুষ মালদহ প্রদেশে “রাজা বিয়াবাণী” 
নামে কথিত হইতেন, তিনি লোকালয় ছাড়িয়া নিয়ত 
অরণ্া মধ্যেই বাস করিতেন। তজ্জন্ত লোকে তীহাকে 
অরণ্যের রাজ! (রাজা বিয়াবাণী) বলিত। অগ্তাপি 
তাহার সম্বন্ধে কত অলৌকিক জনশ্রুতি প্রচলিত আছে। 
মালদহের ইতিহাসলেখক গোলাম হোসেন এবং 
ইলাহিবকৃস উভয়েই তাহার কথার উল্লেখ করিয়া 
গিয়াছেন। তিনি কোন্‌ স্থানে বাস করিতেন, তাহার 
বিস্তৃত বিবন্ণ লিপিবদ্ধ করিবার জন্ত ইলাহিবকৃস স্বরচিত 
হস্তলিখিত পারস্তভাষানিবন্ধ পথুরশেদজাহানামা” নামক 
ইতিহাসে অলিখিত স্থান রাখিয়া গিয়াছেন। তিনি 


* 1716 01161 09115 016 50019 ০01 11755 51891750011 
04601076100 10 86500 070 6577919] 06 1২5191) 319292071, 
2170 9985905 (112 0715 95100 ৬৪5 2, 08509108701 0২211 
10179021011 1075599015 2 581858016 58882550017, 07176 
05 ০: 12191 05 2. ০80005078. 001 2. 01917007507 52170 
2170 1 211 01965011509০1255 00 076 হি০৮ 095 105 25 ও 
০0756790 13770, 31791021711 706915 10. ০1 06901% 17 
চ215121) 1056 16 0195619 79567101865 07010207560? 06 
[217 80015 05100650150 05 স0 0105 215 উট 
শপ] । &১5 55835 01. চছ 01228, 


 প্রবালী। 


৯৮০ শক ৯৪৭৯২০০৫৪৮৫ ক 


» বু ৮ম ভাগ 


৮১০ ৮৯44 গিরি 


প্রাজা বিযাবাধীকে” মালনহনিবানী সি বর্ণনা করিয়া 
গিল্লাছেন। পাওয়ার নিকটবর্তী স্থানে একালের ' নার 
সেকালেও অরণ্যের অভাব ছিল না। লোকানর ত্যাগ 
করিয়াছিলেন বলিয়া, “রাজ! বিয়াবাণী”র সমাধিক্ষেত্রে 
কোনও সমাধিমন্দির নির্মিত হয় নাই। তাহাতেই দে 
স্থান লুপ্ত হইয়! গিয়াছে। কিন্তু তাঁহাকে পূর্ব্বঙ্গে নির্দেশ 
করিবার কারণ নাই। খুষ্টীয় চতুর্দশ শতাবীতে রাণী 
ভবানী বর্তমান থাকিতে পারেন না) উনবিংশ শতাববীর 
প্রারস্তেই তিনি স্বর্গীরোহণ করেন। মিষ্টার বিভারিজ 
বা ডাক্তার টেলর তাহার প্রতি লক্ষ্য করিলেও, এই 
সকল হান্তোদ্দীপক তর্ক এসিয়াটিক সোসাইটির পত্রিকায় 
স্থান লাভ করিতে পারিত না। 

একডালা কোথায় ছিল? সমসাময়িক মুসলমান 
লেখকের কথাই তাহার বিশ্বাসযোগ্য প্রমাণ। সে 
প্রমাণের অভাব নাই। সকলেই লিখিয়া গিয়াছেন,__ 
তাহা পাওুয়ার নিকটে-_নদীপারে-_-মহাবনের নিকটে। 
কেহ কেহ লিখিয়৷ গিয়াছেন,--ফিরোজশাহ ছুর্গজয়ে 
অসমর্থ হইয়া, গঙ্গাতীরে শিবিরসন্নিবেশ করিয়াছিলেন ; 
তাহার সেনাদল মশকদঘংশনে বিব্রত হইয়াছিল। উত্তর- 
কালে গৌড়েশ্বর হোসেনশাহের একডাঁলা! দুর্গে বাস করিবার 
কথাও লিখিত আছে।* তৎকালে তিনি বর্ষে বর্ষে 
একডাল! হুটতে পাওয়ায় আসিয়! নুর কুতব নামক 
স্বনামখ্যাত লাধুপুরুষের সমাধিক্ষেত্রে সন্মান প্রদর্শন 
করিতেন । 1 

এই সকল বিবরণ পাঠ. করিয়াও, মিষ্টার বিভারিজ 
ভ্রম পরিহারের চেষ্টা না করিয়া, লিখিয়া গিয়াছেন-- 
“ইহার সকল কথাই পূর্ববঙ্গের পক্ষে প্রযুক্ত হইতে পারে। 
ফিরোজশাহ গঙ্গাতীরে শিবিরসঙ্লিবেশ করিয়াছিলেন। 
গল! না! বলিয়া বুড়ীগঞ্জা বলিলেই হইল। ঢাঁকার অন্তর্গত 


1 50169 8159407) [05917 951 হি ৮০05 
12150 01 1950106) 81011200067 101085 0 867851) 157 
[10৬০০ 175 56280 01 (50581750000 (150915 1710 
50101150780 06 008. 270. 58091000116 13 5591) 
51851) 100 0706 20700115685 [85 91 ৪ভামহ1। 28506 155 
$6৪£ ০1 09061700010 817%17916 5%0520 ও 87002 254 
075 1010 ০? 0০৬778192-95-58195াদ 110 


৮ম লংখ্যা! 
সলংখ্যা। ] 


ক পাটি সির্ণ সি ও মিজান পলাশী পপি শপ পপ 


একডালার দিকটেও এক মুসলমান সাধুর সমাধিমন্দির 
মাছে; তাহাই হয়ত সুর কুতবের সমাধিমন্দির। 
হোসেনশাঁহ অনেক সমত্সে পূর্ববঙ্গেও বাস করিতেন ) 
তঙ্দেশে তাহার নির্মিত মস্জেদ অস্যাঁপি দেদীপ্যমান। 
গৌঁড়েস্বরগণ যে বিপদে পড়িলে পূর্ববঙ্গ পলায়ন করিয়া 
মাশ্রয় গ্রহণ করিতেন, লক্ষণ সেনের আমল হইতেই 
চাহার পরিচয় প্রাপ্ত হওয়া যায়। মশকদংশনের কথা 
গাকার পক্ষেই সর্ধ্বতোভাবে সুসঙ্গত।” 
বলা বাহুল্য এরূপ তর্কপ্রণালী কেবল এদেশের 
ঈতিহাসিক তথ্যালোচনায় এবং বিচারশালায় সময়ে 
দময়ে ইংরাজেরাই অবলম্বন করিয়া থাকেন। ১৩৫৩ 
ষ্ঠাবে পূর্ববঙ্গ কাহার অধিকারভূক্ত ছিল, মিষ্টার বিভারিজ 
ততগাতি একবারও দৃষ্টিপাত করেন নাই। ফিরোজশাহ 
পরাভূত হইয়া! দিল্লীতে প্রত্যাবর্তন করিবার পরে পূর্ববঙ্গ 
হাজি সামনুদ্দীনের করতলগত হয়। তৎপূর্ব্ে তাহার 
পক্ষে পূর্বববঙ্গে আশ্রয় গ্রহণ করিবার আদৌ সম্ভাবনা 
ছিল না। মুর কুতব একজন স্থবিখ্যাত সাধুপুরুষ, তাহার 
সমাধিষন্দির পাওুয়! নগরেই অবস্থিত ;- জিজ্ঞাসা করিলে 
যে কোনও বাঙ্গালী মুসলমান মিষ্টাৰ বিভাবিজকে তাহা! 
বলিয়া দিতে পারিতেন। 
একভাল! যে পাও্য়ার নিকটে, নদীর অপর পারে 
তাহাতে সন্দেহ নাই। এখানে একবার বাঙ্গালী হিচ্দু 
অসাধারণ আত্মত্যাগে স্বদেশের স্বাধীনতা 
করিয়াছিল। এখানেই আবার হিন্দু মুসলমানের 
্রিক্পাত্র হোসেন শাহের রাজধানী ছিল, এখানেই 
পু্যক্লোক রূপসনাতন, সাকর মল্লিক এবং দবিরখাস রূপে 
বাদশাহের প্রধান পার্খচর হইয়! রাজকার্য পর্যালোচনা 
করিতেন ;-_ এখানেই বজসাহিত্য মুসলমান বাদশাহের 
নিকট উৎসাহ লাভ করিয়াছিল। ন্মুতরাং বঙ্গসাহিত্যের 
পক্ষে একছালার স্থাননির্ণয়ে আগ্রহ প্রকাশিত হওয়া 
সর্কাভোতাবে বাঞ্ছনীয়। 





বু 48 10078 10517706178705 06 019:15907170055 1 
39008200 রি লি 5976 বত 0৮৮৮-]- 
কু [| ৮1115899, 2700. 6500 9581 
টপ দিবি সুনে এ 91719 এ 

শুন 0070৬ 69 চ8/7409) ৫0 য় 0 06 
৮7008 88475 0108010595৮ পি11৪7 রি 


একক্ঞালা-ছুগ । 


১৯০৯ ক সিএ ই করস ৬. 5. লে 


8৪8৫ 


ধাহারা উংরাজ লেখকগণের পান্থ না করিয়া, 
স্বাধীনভাবে গৌড়মণ্ডল পরিদর্শন করিতে প্রবৃত্ত হইবেন, 
তাহারা সহজেই একডালার স্থান নির্ণয় করিতে পারিবেন 4 
রাভেনসার গ্রন্থে তাহার উল্লেখ না থাকার, কেহ তৎপ্রতি 
দৃষ্টিপাত করেন না। কিন্ত গৌড় পরিদর্শকগণ অনেকেই 
দেখিয়াছেন,__সাগরদীঘির অনতিদূরে এক ছূর্গাকার বিজন 
বন পড়িয়া রহিয়াছে । তাহার একদিকের পরিখা এবং 
মৃত্প্রাচীর এখনও বর্তমান আছে। তাহাই একভালা- 
ছুর্গের পুরাতন স্বান,__এখন জনসমাজের নিকট অপরিচিত 
হুইয়! পড়িয়াছে ! 

হোসেন শাহ যে পথে একডাল! হইতে পাওুয়! গমন 
করিতেন, সে পুরাতন রাজপথের চিহ্ন এখনও স্থানে 
স্থানে দেখিতে পাওয়া যায় ,_তাহা৷ বাদশাহী রাজপথের 
যায় ইষ্টকমণ্ডিত ছিল। এই পথে অগ্রসর হইয়া যেখানে 
নদীপার হুইতে হইত, সেখানে অল্পকাল পুর্ব্বেও লোকে 
সেতুর চিহ্ধ দর্শন করিয়াছে বলিয়া এখনও গল্প করিয়! 
থাকে। একডালার অনতিদূৰবে হুরকুতবের পিতৃগুরু 
মক্ছম আখি সিরাজজুদ্দীন নামক সাধুপুরুষের পুরাতন 
সমাধিমন্দির। হোসেন শাহ তাহার একটি তোরণদ্বার 
নিশ্মিত 'করাইয়া দিয়াছিলেন। তাহাতে এখনও হোসেন 
শাহের কীর্তি প্রস্তরফলকে খোদিত আছে। অল্লকাল পূর্বে 
এই ছুর্গীভ্যন্তঁরে কুষকগণ পুরাতন রৌপ্যমুদ্র! প্রাপ্ত হইয়া- 
ছিল। তাহার একটি মুদ্রা মালদহ-ইংরেজাবাদের জমিদার 
্রীযুক্ত কৃষ্ণলাল চৌধুরী মহাশয়ের নিকটে দেখিতে পাওয়া 
যায়। সে মুদ্রা হাজি সামনুদ্দীন ইলিয়াসের মুদ্রা। এই 
সকল কারণে, পুরাতন লক্পীবতী নগরের চতুঃসীমার 
মধ্যে সাগরদীঘির অনতিদুরবর্তী পুরাতন ছূর্গস্থানকেই 
একাল! দুর্গ বলিয়া স্বীকার করিতে হুয়। তাহার সহিত 
সমসামদ্নিক মুসলমান লেখকের সকল কথারই সামন্ত 
দেখিতে পাওয়! যাঁয়। সম্প্রতি ধাহারা একডাঁলাকে 
বগুড়া জেলার টানিয়! লইতে চাহিতেছেন, তাহার! এই 
সকল কথার আলোচন! করিলে আত্মত্রম পরিহার করিতে 


পারিবেন । 
শ্রীঅক্ষয়কুমার মৈত্রেয়। 


৪৪৬ 


[সির 2৭ রিতা 


ভাত্র মাসের 'প্রবাসীতে' “চক্ষু পদার্থ কি, এই নামের 
প্রবন্ধের পাদটীকায় শ্রদ্ধাম্পদ শ্রীদ্বিজেন্ত্রনাথ ঠাকুর 
মহাশয় সুপারি শব্দ বাংগল! বলিয়াছেন। তাহার ভাষায়, 
গুবাক-ডাহা সংস্কৃত, গুয়া_ভাঙা সংস্কত, স্থপারি-_ 
ডাহা বাড্লাঁ। “ডাহা বাঙ্লা+ অর্থে বোধ করি বংগদেশজ 
শব । 

কিন্তু বাংগলাভাষায় স্থপরি শব অধিক দিন প্রবেশ করে 
নাই। কৃত্বিবাসে (লংকাকাংডে,) “বাট! ভরিয়! গুয়! দিব, 
কবিকংকণে, “তাম্থুলিতে দেয় গুয়৷ পান'। শ্রীচৈতন্ত 
চরিতভামৃতেও *গুয়া'। ভারত চন্দ্ে, এমন কি প্রায় এক 
শত বৎসর পূর্বের মাণিক গাংগলীর ধর্মমংগলেও স্পরি বা 
চ্ুপারি শব পাই না, পাই গুয়া। পূর্ববংগে (যেমন ঢাকা! 
ও ফরিদপুরে) নিয়শ্রেণীর লোকেরা অগ্ঠাপি গুআ বলে। 
ওড়িয়াতে গুআ-) সুপরি বা সুপারি শব অজ্ঞাত । তেলে- 
গুতে বাকলু। বাক শব্ধ সংস্কত গুবাক শব্দের সংক্ষেপ 
বোধ হয়। 'লুপ্টা বিভকৃতি মাত্র। হিন্দী ও মরাঠীতে 
স্থপারী শব চলিত। উদ্দূতে সুপারী। বাংগলায় স্ুপরি 
বলে। পান সুপরি গুনি। 

স্থপারী শব্ধ উত্দৃত আছে বটে, কিন্তু আবাঁ কিংবা 
ফার্সীতে নাই। অতএব যাবনিক বলিতে পারা যাঁয় না। 
তবে উৎপত্তি কি? “দেশজ” ? কোন্‌ দেশজ ? বংগদেশজ 
নহে। 

ছুই অনুমান হয়। হয়ত সংস্কৃত খপুর শব্দ হইতে সপুর, 
সপুরী, সথপরী, স্ুপারী আসিয়াছে। শব্বকল্পদ্রমে খপুর 
শব্ষের এক অর্থ গুবাক আছে। খপুর শব্দটি অর্বাচীন 
সংস্কত বোধ হয়। সংস্কত শব্ষের শষ সম্থানে হিন্দীতে 
খ হইতে দেখি । সংস্কত শবের থ স্থানে হিন্দীতে স হইতে 
দেখি না। কিন্তু সংস্কত কছুঞ্চ হইতে বাংগল! কুষুম কুষুম 
গেরম), হিন্দীতে নুম্ুম। * এখানে সংস্কত শব্দের ক স্থানে 
হিন্দীতে স হইয়াছে। 

এমনও হইতে পারে, হিংী স্থুপারী সংস্কতে খপুর আকার 


পাইয়াছে। তাহ! হইলে মূল শব সপুরী বা সপরী হইতে 


পারে। সকলেই জানেন, স্থপরি গাছ উত্তর ভাতে 


বু ৮ম ভাগ 
জঙ্গেনা। ভারতের সমুক্্তটবর্তী স্থান হইতে খণিকেরা 
উত্তর ভারতে স্থুপরি লইয়! যায়। সফর করিয়া যার 
বলিয়া সফরী, সপরী, ্ুপারী, স্ুপরি ? এই অনুমান সত্য 
হুইলে স্পরি শব্দের মূল, যাঁবনিক সফর। 

ইহার সহিত বাংগলা সপরী কুমড়। নাম তুলনা কর! 
যাইতে পারে। বিলাতী কুমড়াকে কোন কোন স্থানে 
সপরী কুমড়া বলে। ইংরেজী আনানস শব হইতে বাংগলা 
আনারস নাম হুইয়াছে। বিদেশ হইতে আগত বলিয়া 
আনারসকে ওড়িয়াতে সপুরী বলে। অতএব যাবনিক 
সফর হইতে সফরী, স্ুুপারী, স্থপরি. শব আসা অসম্ভব 
নহে। 

ঠাকুর মহাশয় বাংগল! ভাষায় অদ্বিতীয় পংডিত। এই 
হেতু তাহার অনুমানের বিরুদূধে কোন কথা! বলিতে গেলে 
ভয়ে ভয়ে বলিতে হয়। আশ! করি, তিনি সন্দেহ ভাংগিয়! 
দিবেন। 
কটক। 


পক কক ভব ৯ ৯৯৫৪ ০০০ 


শ্রীযোগেশচন্জ রায়। 


অশরীরীর আবির্ভাব। 


গত চৈত্রের ও আষাঢ় মাসের “প্রবাসী”্তে “ভূত নামানো” 
শীর্ষক দুইটা প্রবন্ধ প্রকাশিত হইয়াছে। বর্তমান প্রবন্ধে 
“অঞ্জলি”র কবি শ্রীযুক্ত জীবেন্দ্রকুমার দত্ত মহোদয়, তাহা- 
দের পরিবারে যে অভূতপূর্ব ব্যাপার সংঘটিত হইয়াছিল 
বলিয়া আমার নিকট গল্প করেন, তাহা নিয়ে যথাযথ 
বিবৃত হইতেছে । -, | 

ণ“আমি গত ১৩১৪ সালের জ্যৈষ্ঠ মাসে রাঙ্গামাটীতে 


বেড়াইতে যাই; সেখানেই ত্রিপা্ববিশিষ্ট মেজে অশরীরীর 


আবির্ভাৰ প্রথমে দেখিতে পাই; একদিন সন্ধা বেলা 
আমাদের রাঙ্গামাটীর বৈঠকথানায় প্রভাত বাবুর বর্ণনাস্থ- 
যায়ী প্রণালীতে প্রেতাত্্াকে আকর্ষণ করা, হইয়াছিল। 
আমাদের প্রশ্নের উত্বরে প্রেতাত্মা সঙ্কেতে জানায় সে 
দুখেই আছে; ক্কিন্ত তাহার ভাত খাঁইবায়, ইচ্ছা করে, 
আমি এখনও বুঝিতে পায্জি নাই, ছি ক্র 

আমাদিগের অন্ুরোধে পূর্থো, তমা 
একঘণ্া পরে আমিন পূ্ে মত সানী এবজন: তু 





»নসাধা।] 


_ ৯ পাপা পিপাসা ৪০০4 ০৯-ি৯। 


মেজে আনয়ন করে। ভিনি লি দেন, তিনি 
অত্যন্ত কষ্টে আতছন এবং এখনও তিনি তাঁহার বসত- 
বা্টীতেই অল্পবয়স্কা ভা্যা এবং শিগু পুত্র স্বয়ের নিকটে 
অবস্থান করিতেছেন । আমি পূর্বোক্ত প্রেতাত্মাকে আমার 
বৃয়স কত-_গ সন্বদ্ধে প্রশ্ন করিলে সমস্ত মেজটা হঠাৎ 
আমার দিকে ছুটিয়া আসিতে থাকে, তথ্ন আমার জেঠা 
মহাশয় ( রাঙ্গামাটার বর্তমান সিভিল সার্জন ) বলেন যে, 
“এর প প্রশ্ন করা সঙ্গত নহে, জীবিতাবস্থায় যাহা! লোকে 
জানিতে পারে না, মৃত্যুর পরেও সে তদ্দিষযয়ে অভিজ্ঞতালাভে 
সক্ষম নহে।” আমি প্র প্রেতাত্মাটার সম্পূর্ণ অপরিচিত, 
ন্থুতরাং প্রেতাত্মার প্রতি অবিশ্বাস হেতু তাহার পরাক্ষার্থ-_ 
অকল্মাৎ এরপ প্রশ্ন করাতে সে হয়ত কিঞ্চিৎ ক্রুদ্ধ হুইয়া- 
ছিল। যাহ! হউক, চক্রস্থিত একজন ভদ্রলোক "জীবেনর 
বাবু তাহার প্রশ্ন প্রত্যাখ্যান করিলৈন” এরূপ বলাতে মেজ 
শান্ত ভাব ধারণ করিল ' 

তারপর স্থানীয় একজন ভদ্রলোক সেই প্রেতাত্মাকে 

জিজ্ঞাসা করিলেন যে, সেখানকার পুলিস আঁফিসের হেড 
ক্লার্ক মহাশয়ের উপরে তাহার কোন বিদ্বেষ ভাব আছে 
কিনা? সে সঙ্ষেতে উত্তর দেয়, “আছে ।” স্থুলকায় হেড 
ক্লার্ক মহাশয় আমার পার্খে ই বসিয়৷ ছিলেন। তাহার প্রফুল্ল 
বদন শুফ হইয়া গেল এবং তিনি ভয়ে একেবারে আড়ষ্ট 
হইয়া গেলেন! তখন আমার জেঠামহাশয়ের আদেশে 
।প্রতাত্মাকে প্রশ্ন কর! হয় যে, সে তাহার কোন অনিষ্ট 
করিতে পারে কি না? উত্তর পাওয়া গেল, "না।” তখন 
'কেড-ক্লার্ক মহাশয় অকন্মাৎ এক লক্ফ প্রদান করিয়া 
বলিলেন “তবে রে বেটা শাল! ভূত, তোকে কে ডরায় ?” 
হেড ক্লার্ক মহাশয় সিভিল সার্জন মহোদয়ের নিকট নিতান্ত 
নত্র ভাবে অবস্থান করিতেন) অকন্মাৎ তাহার এই প্রকার 
ভাবোচ্ছবাস দেখিয়া আমর! সকলেই যৎপরোনান্তি বিশ্মিত 
হইলাম * 

: ইহার কিছুদিন পরে আমি চট্টগ্রাম ফিরিয়া আসি। 
আমাদের সিকটে অপর যবিাবের গন শুনিয়া অনেকে 
প্রেতাম্মাকে আকর্ষণ করিতে উৎন্থক হন। কোন গ্রাম- 
সত আমার জনৈক আত্মীরাও অশরীরী আত্মাকে আক- 
রনি বিজ্ঞা নান! একার প্রশ্ন করিয়া আনন্যাযতব 


নিহত কা? ৯৪৫৯১০ 


৪8৪৭ 


28০ 
৪০০৯ ৮ 


৮ 2 পস্* 
করিতে থাকেন। গত অ্রহারণ মাসে তিনি আমাদের 


বাড়ীতে আইসেন। সেই সময়ে আমরা তীহাকে লইয়া 
অশরীরী আত্মাকে আকর্ষণ করি। প্রথমতঃ স্থানীয় পর- 
লোকগত প্রসিদ্ধ উকীল কমলাকান্ত সেন মহাশয়কে 
আহ্বান কর! হুয়। . 

সেই দিনই রাত্রে পৰীক্ষার্থ আমার খুল্পতাত এবং পিতৃদেব 
মহাশয় উক্ত আত্মীয়াকে লইয়া মেজ ধারণ করেন, আমার 
মাতামহ মহোশয়ও সেইখানে উপস্থিত ছিলেন। ২১ 
মিনিটের মধ্যেই প্রেতাত্মার আবির্ভাব হইলে পর তিনি 
জিজ্তাসা করিলেন “যদি বাস্তবিকই ভূত হও, তাহা হুইলে 
মেজথানি শৃন্তে উত্তোলন করিতে পারিবে কি ন1।” উত্তর 
হইল “পারিব না।” আমি তখন জিজ্ঞাসা করিলাম “কয়বধন 
প্রেতাত্মা হইলে মেজ খানি তুলিতে পারিবে” উত্তর হুইল 
"১৪ জন” ! অচিরকালমধ্যেই আমার অনুরোধে ১৪ জন 
প্রেতাত্মার আবির্ভাব হইল। তখন আমাদিগের সুবিস্তৃত 
বৈঠক খানা গৃহের চারিদিকে সেই ক্ষুদ্র মেজ থাঁনি ছুটিতে 
আরস্ত করিল, সঙ্গে সঙ্গে আমার* উক্ত আত্মীয়াও ছুটিতে 
লাগিলেন। কিছুক্ষণ চেষ্টার পর মেজখানি-গৃহের মেঝের 
উপরে উল্টাঈয়া পড়িয়া গেল। এইখানে একটী কথা বলিতে 
ভূলিয়াছি। প্রেতাত্মাদের নাম জিজ্ঞাসা করিলে আমাদিগের 
বনহকাল পূর্বে মৃত আত্মীয়গণের নাম সন্কেতে জানিতে পারা 
গিয়াছিল। বলা বাহুল্য, আমর! ইংরেজী বর্ণমালাম্ুসারে এই 
নাম সংগ্রহ করিয়াছিলাম ( মনিলাল বাবুর লিখিত উপায় 
হইতে এই উপায়ই সহজ )। 

প্রেতাক্সার এত গোলযোগসত্বেও আমার মাতামহু 
প্রেতাত্মার উপস্থিতিতে সন্দেহ প্রকাশ করায় পুনর্বাার তখনই 
মেজ ধর! হয়। সেইবার আমার আত্মীয়৷ মহোদয়! একলাই 
একটা অঙ্গুলি দ্বারা মেজ ধারণ করেন। কয়েক মুহুর্ত পরেই 
“আমি আর হাত বাখিতে পারি না” বলিয়া হাতখানি 
তুলিয়া লইলেন, কিন্তু আমি বিশেষ ভাবে লক্ষ্য করিলাম, 
আমার আত্মীয়ার মন্তকটা যেন একটা তীব্র 'আঘাত লাগিয়া 
বাম দিকে ঈষৎ হেলিয়া পড়িল এবং তাঁহার দক্ষিণ হাত- 
থানি ভীরবেগে তির্্কগতিতে মেজ হুইতে টানিয়! 
লইলেন, যেন অকম্মাৎ বিছ্যুৎ থেলিয়৷ গেল। তার পর 
তিনি হঠাৎ চীৎকার করিয়া পড়িয়া! গেলেন, এবং কয়েক 


৪8৪৮ 


ুহূর্ত পরেই আমার মৃতা পিশ্িমার আত্ম তীহার শরীরে 
আবিূতা হইলেন। তৎপরেই আমার আত্মীর৷ উন্মাদিনীর 
স্ভায় জোরে বলিতে লাগিলেন, “আর সহ হয় না) তোরা! 
বিশ্বাস করিস্‌ না, কোথায় বড় দাদা, কোথায় বাবা, কোথায় 
প্রিক্ন কেশব (ব্রহ্ষানন্দ কেশবচন্ত্র সেন ), কোথায় রাম- 
মোহন? নব বিধান, ব্রাহ্ম ধর্না” এরূপ কত স্তুসংলগ্ন 
অসংলগ্ন কথা | শেষে সন্গেহ স্বরে বলিলেন, “জীবেন্, জীবেন 
তুইও বিশ্বাস করলি না_-” এ রূপ আরও কত কি। 
এমতাবস্থায় প্রায় আধ ঘণ্টা কাটিয়া গেল। তারপর নানা 
ওধধ পত্রা্দি ব্যবস্থার পরে আমার আত্তীকা প্ররুতিস্থা 
হইলেন; কিন্তু প্রাগুক্ত ঘটনার কিছুই তখন তাঁহার স্মরণ 
ছিল ন৷। 

আষর! জাগ্রত অবস্থায় সেই রাত্রি কাটাইতে লাগিলাম, 
আমার আত্মীয় প্রথম রাত্রে প্রগাঢ় নিদ্রায় ছ্বিলেন ) 
তাহার পর রাত্রি যখন ১ ঘটিকা, তখন তিনি হঠাৎ 
জাগিয়। উঠিলেন এবং বলিতে লাগিলেন “আমার হাত পা 
অবশ হইপ্া পড়িতেছে, আমার ডানহাতের মধ্য দিয়া যেন 
কি একটা শক্তি আমার শরীরে প্রবেশ করিতেছে”। 
অল্লক্ষণ পরেই তাহার শরীরে আমার পিসীমার প্র্েতাত্বাটা 
পুনরায় আবির্ভুত হইলেন, এবং আমাদের পারিবারিক 
অনেক কথ! বলিতে লাগিলেন, যাহা! এখানে উল্লেখ করা 
যুক্তিসঙ্গত মনে করি না। কিন্তু এইটুকু বলা আবশ্তক যে, 
সেই অশরীরী আত্মাটী কয়েকটা ব্রহ্ধঙ্গীত করিয়া প্রভূত 
তৃপ্তিলাভ করেন, তারপর তিনি আমাদের সকলের নিকট 
বথাযোগ্য অভিবাদনাদি করিয়া! বিদায় লন। বলা বাহুল্য, 
এ কার্ধাটী আমার আত্মীয়ার দেহদ্বারাই সম্পন্ন হইয়াছিল। 
তিনি আমারও মন্তকে হাত দিয়া আশীর্বাদ করেন। 
ক জগ তারপর আমার কনিষ্ঠ ভাই শ্রীমান 
্বর্ণকূমায়কে বলিলেন “সংসার ছুঃখময়, আমি আশীর্বাদ 
করিতেছি তুমি সুখী হুইবে, ভবিষ্যতে তুমি একজন 
সু্গায়ক হইবে, এবং তোমার দ্বারা দেশের অনেক কাজ 
সাধিত হইবে ।”. সে আনন্দে উৎফুল্ল হইল। 

আমার পিসীর প্রেতাত্মার পরে আমার পিতামহ, 
পিতামহী এবং সর্বকনিষ্ঠ সহোদরের প্রেতাত্মা একে একে 
উত্ত আত্মীয়ার শরীয়ে আবির্ততত হইলেন, এবং স্তাহাদদিগের 


অভিলধিত গুটাকতক কথা বলিয়া প্রস্থান: ফরেন 


তাহাদিগের নিকট হুইতেও আমি পূর্বোক্ত প্রকার 
আশীর্বাদ ব! ভবিষ্যন্থাণী শ্রবণ করিয়াছিলাম ! 

যাহা হউক তাহার পর হঠাৎ আর একটা প্রেতাত্মার 
আবির্ভাব হয়। আমি তখন জিজ্ঞাস! করিলার্ম "তুমি কে 1” 
সে বলিল “আমাকে চিনিতে পারিবে না, আমি একজন 
মহা পাগী।” 

আমি-_তথাপি নাম জানিতে চাই। 

সে- প্যারী। (আমাদের অতি বিশ্বস্ত পুরাতন মৃত 
ভৃত্য ) 

আমি এই উত্তরে মুহূর্ত স্তম্ভিত হইয়! জিজ্ঞাসা করিলাম 
পতুমি কেমন আছ ?” 

সে-_অহো! কোথায় শাস্তি, কোথায় তৃপ্তি, চারিদিকে 
ধুধূচিতা জলিতেছে। আমি দ্বিতীয়বার দারপরিগ্রহ 
করিয়াছিলাম, কত আশা করিয়াছিলাম, কত সাধ হইয়া- 
ছিল, কিছুই পূর্ণ হইল না । আমি কতবার চেষ্টা করিয়াছি, 
তোমাদিগের এই আত্মীয়ার শরীরে প্রবেশ করিব, কিন্ত 
ইনি শুদ্ধচরিত্র! বলিয়া আমি এতদিন তাহাকে স্পর্শ করিতে 
পারি নাই । আজ দেখিলাম সকলেই একে একে আসিতেছে, 
আমিও আসিলাম, আমি আর কিছুতেই যাইব না 1 

আমি--( বাধাদিয় ) যাইতেই হুইবে। 

সে-( সজোরে ) যাইব না; আমার শসা খাইতে 
ইচ্ছ!। করে, মিঠা কুমড়! খাইতে ইচ্ছা করে, থিয়েটার 
দেখিতে ইচ্ছা করে, সার্কাস দেখিতে ইচ্ছা করে, অহো! 
কি জালা, কি পিপাসা, আমায় একটু চিনি কি! মিশ্র 
সরবৎ দ্াও।” | 

অচিরে আমার আদেশে উভয় সরবতই প্রদত্ত হইল | 

সে- (পান করিয়া ) অহো। কিতৃপ্তি! কিতৃপ্তি!! 

তখন আমার আত্মীয় হঠাৎ প্রক্কৃতিস্থ! হইন্ব! বলিলেন 
কি ছু, কি ছ্র্ধ!” কিন্তু পর মুহূর্তে আবার এ 
প্রেতাত্মাটী আনি বলিল-_“তোমরা ভূত 'বিশ্বাল কর- 
কি না বল; নচেৎ আমি ধহিব- না: ই পজোরাছের 
আত্মীয়ার ঈাত ভা্গিয়া! দিতেছি পা 
আমি-_নাধ্য থাকে তাল, 






সানা 


প্রেতাত্মা চেষ্টা সফল হইল নাঁ। তারপর সে 
পুনরার বুলিতে লাগিল__“আমি তোমাদের কাছে খণী, 
বল তাহা ষাঁপ করিয়াছ কিন! ?” আমি আমাদের পরিবারের 
প্রতিনিধি শ্বপ্নপে বলিলাম *তোমার সমস্ত খণ, সমস্ত 
অপরাধ, ক্ষমা করিতেছি, তুমি শাস্তিলাভ কর।” 
৮ সে__কি শাস্তি! কি শাস্তি! আমি চুলিলাম। 

রাত্রি তখন প্রায় প্রভাত হইয়া আসিয়াছে, আমার 
আত্মীয় জানলাভ করিলেন; কিন্তু তিনি অতান্ত দুর্বল] 
হুইয়! পড়িয়াছেন। 

এস্লে একটি কথ! বল! আবশ্তক। আমার আত্মীয়াট 
আমার মাতৃদেবীর সহিত এক শধ্যাতেই শুইয়াছিলেন। 
প্রেতাত্মার প্রথম আবির্ভাবেই মাতৃদেবী অভিভূত৷ হইয়া 
পড়েন। আমরা তাহার জন্ত ব্যস্ত হইয়া উঠিলে, প্রেতাত্মা 
আমাদিগকে আশ্বাস দিয়া বলেন, "তোমাদের কোন ভয় নাই, 
আমি চলি্বা গেলেই ইনি সংজ্ঞা লাভ করিবেন। এক্ষণে 
প্রিয় আত্মীয়াটার এই অবস্থ। দেখিয়া তাহার কষ্ট হইবে 
বলিয়া আমিই তাহাকে মুচ্ছিতা করিয়া! রাখিয়াছি। তোমরা 
তাহাকে একটু বাতাস কর।” তার পর যথাসময়ে সেই 
প্রেতাস্মাটী প্রস্থান কালে আমার মাতৃদেবীর বক্ষে হাত 
দিয়া “ঈশ্বর, ঈশ্বর, বৌদী, বৌদী, উঠ, জাগ” বলিয়া জ্ঞান- 
দান করিয়! গিয়াছিলেন। অপর প্রেতাত্মাগুলির কার্য্য- 
কলাপ সময়ে তিনি বেশ সঙ্ঞানেই অবস্থিতি করিতেছিলেন। 

ইহার কিছুদিন পর আমার উক্ত আত্মীয়! স্বগৃহে ফিরিয়া 
যান। হঠাৎ একদিন তাঁহার পত্রে জানিলাম তিনি কিছুই 
আহার করিতে পারিতেছেন ন1, সকল স্থানে, সকল খাদ্য 
দ্রব্যে বিষ্ঠার ছুর্গন্ধ অনুভব করিতেছেন। আমার পিতা ও 
পিতৃব্য পত্রোত্তয়ে উপদেশ দিলেন “একান্ত হৃদয়ে পরমেশ্বরে 
পরার্থনা্ীল৷ হও ।” আমি লিখিলাম "আত্মশক্তিতে দৃঢ় 
ছি স্থাপন কর” 

, কিছুদিন পন্নে স্তাহার্ব আর এক পত্রে অবগত হইলাম 
তিনি এখন বেশ হচ্ছে আছেন, তাঁহার আর কোন কষ্ট 
 নাইি।, কিন্তু ইতিমধ্যে এক অভূতপূ্বব ঘটনা ঘটিয়াছে। 
[কপি গা আহরণে অনা করিয়া 





গা স্পা কাপ পিস জা জপ 1 রন িপাহ৪৪ পি লািপািপাপি নত গজ ওহী তই দস ক তা খর 


৪৪৯ 


সি ন ৫৯৯৯১৪ 


ঘেখিলেন, এঁকখান৷ কষুপ্র কাগজে লেখা আছে? “তোমার 
অন্ত ফুল অমুক ঘরে আছে।” তৎপর সেখানে যাইয়া 
দেখিলেন, যথার্থই কতকগুলি গোলাপফুল হ্থন্দর ভাঁবৈ 
সাঁজানো রহিয়াছে ; তৎপর অনুসন্ধানে জানিলেন, এ ফুল- 
গুলি ৩৪ মাইল দুরস্থ এক বৃদ্ধ ব্রাহ্মণ আনম্বন করিগাছেন | 
সেই দিন প্রাতে উক্ত ব্রাহ্মণের হঠাৎ যেন মনে হইল, 
অমুক জমিদারের পুত্রবধূর ফুলের আবস্তাক ৷ তারপর তিনি 
কোন দৈবশক্তির বশীভূত হুইয়! তাঁহার সাধের বাগান 
খানি নিতান্ত অনিচ্ছা সব্বেও শুন্য করিয! বৃষ্টির মধ্যেও, 
এত দূরে ফুলগুলি স্বয়ং আনয়ন করিয়াছিলেন। আমার 
বিশ্বাস, ইহা দৈবশক্তির অভিব্যক্তি, কোন সৎ প্রেতাত্মারই 
প্রেরণা |” 
প্রবাসীতে "ভূত নামানো” শীর্ষক প্রবন্ধ দেখিয়া! জীবের 
বাবু আরও বলেন--“এই সকল প্রবন্ধকে “ভূত নামানো” 
আখ্যায় অভিহিত কর! কর্তব্য নহে) কেননা আমরা “ভূত? 
শব্দটা কতকটা বিন্রূপ ও তাচ্ছিল্যের ভাবেই সাধারণতঃ 
ব্যবহার করিয়া থাকি; সুতরাং এই সকল ব্যাপারকে 
“অশরীরীর আবির্ভাব” নামেই প্রকাশ কর! সঙ্গত।” 
আমার দ্বারাও ত্রিপাদ টেবিলে অশরীরী আত্মা আক্ষ্ট 
হইয়াছিল; কিন্তু তাহাতে তেমন উল্লেখযোগ্য ঘটনা না 
ঘটায় তাহ! এ স্থলে লিখিত হইল না! 
গর বিশেষ অনুরোধ এই, যেন কোন মহিলা 
কৌতুহলাক্রাস্ত হইয়া কোঁনরূপে অশরীরী আত্মাকে আকর্ষণ 
না করেন; কেন না তাহাতে ভবিষ্যতে তাহার সমূহ 
অনিষ্টেরই বিশেষ সম্ভাবনা । 
প্রীকালীশঙ্কর সেন। 


অদ্ভুত শরীর-সাধন। 
আমাদের একটা প্রবাদবাক্য আছে, “শরীরের 'নাম মহাশয়, 
যাহ সহাও তাহাই সয়।” অভ্যাস ও অনুশীলনের দ্বার! 
শারীয় প্রক্কৃতির যে কি 'অভাবিতপূর্বব পরিবর্তন সঙ্ঘটিত 
হইতে পারে তাহা আমর! প্রসিদ্ধ ইংরেজী মাসিক পত্র 
50200 1188505এর ছইটা প্রবন্ধের সার' লন্কলন 
করিয়া প্রদর্শন ক্দিয। " | 


৪8৫5 
' যন্ত্রপ্ররৃতিক বালিক!। * 

১৯০৫ ইং সনের মে মাসের প্যাড মেগেজিনে এই অন্তু 
বাণিকার কথ! লিখিত হইয়াছে । ইহাকে *যন্ত্প্রকৃতিক” 
(81০705107)) নাম দেওয়া হইয়াছে। ইহার প্ররুতি 
বিজ্ঞানরাজ্যে একটা নূতন আলোচ্য বিষয় হইতে পারে। 

আমেরিকার নিউইয়র্ক সহরে সেণ্টেল্‌ পার্ক নামক 
স্থানের অনতিদুরে ইহার জন্ম হয়। ইহার নাম কুমারা 
ডরিস্‌ চার্টনি (১4155 10755 017576955) | ইহার 
পিতামাতা সমৃদ্ধ অবস্থাপন্ন ছিলেন। সামাজিক ও চতুর 
বলিয়া ইহারা পরিচিত ছিলেন । কুমারী ডরিস্‌ বাল্যকাঁলেই 
অসাধারণত্ব প্রকাশ করে। 

বালিক! বয়স হইতেই কুমারী ডরিস্‌ ইহার ব্যন্তদদিগকে 
যান্ত্রিক পৃতুলদিগের অভিনয় দ্বারা আমোদিত ও চমৎকৃত 
করিয়! আনন্দলাভ করিত। মুখভলীর পরিবর্তনে তাহার 
আশ্চর্য্য ক্ষমতা ছিল। সে ইচ্ছামত যাস্ত্িক পুতুলের 
নিশ্চলতা বা অঙ্গপ্রত্যঙ্গ সধালনের ভাব পরিগ্রহ করিতে 
পারিত। এই অভিনয় এরূপ জীবস্তভাবে প্রদর্শিত 
হইত যে ইহাতে ইহার সহচরগণ আমোদিত ন! হইয়া 
বরঞ্চ ভীতই হইত। 

আমেরিকায় ইহার জন্ম হইলেও, বাপিন্‌ ইহার মাতার 
জন্মস্থান ছিল; এবং জার্মান কলেজে ইহার শিক্ষা হইয়াছিল । 

তাহার পিতামাতার মৃত্যুরপর, সে, মেল্ভিল ও তৎপত্বী 
কর্তৃক দত্বকপুত্রীরূপে গৃহীত হয় ও তাহাদের হেভানা 
স্থিত বাটাতে বাদ করিতে থাকে । সেখানে অবস্থানকালে 
একটী কৌতুকাবহ ঘটনায় সর্বসাধারণের নিকট তাহার 
প্রথম প্রসিদ্ধ হওয়ার কারণ হয়। 


হেভানাতে তৎকালে দারুময় অশ্বচক্রের তামাসা হইতে- 


ছিল; তাহাতে রুষ্ণবর্ণের একটা কলের বালক তৎসংলগ্ন 
বাণ্তযস্ত্রের বা্করূপে কাধ্য করিত। তাহাকে নৃতন 
পোষাকে সজ্জিত কর! আবশ্তক হয়। কিন্তু ২৩ দ্রিবসের 
মধ্য দ্রুজি পোষাক প্রস্তুত করিয়! উঠিতে পারিল না, 
সুতরাং এ কলের বাণককে উপস্থিত করা যাইতে পারিল 
না। এদিকে এ বালক বাতীত তামাসা পণ্ড হইবার কথা। 
এরপ স্থলে কুমারী ডরিস্‌ বাজি রাখিয়। এ পুতুলের স্থান - 
আর্ক মাত্রই পুরণ করিবার জন্ত স্বীকৃত হইল। তখন 


 প্রথামী। 


[৮ম ভাগ । 
কুমারী ডরিস্কে কালরঙ্ে চিত্রিত ও সঙ্জিত করিয়া এ 
কলের পুতুলের মত কর! হইল) এবং তাহাকে নিরন্ত্রিত 
বাদাযন্ত্রের সঙ্গে বাঁধিয়! দেওয়া হইল। বালিকার অঙ্গভঙ্গী-_- 
এইরূপই যন্ত্রের স্তায় ও দৃঢ়তার সহিত সম্পাদিত হইয়াছিল 
যে যাহারা রচ্ম্ত জানিত তাহার! ব্যতীত আর কেহই, সে 
যে কলের পুতুল নয়, ইহা স্বপ্রেও ভাঁবিতে পারিল না । & 

এই ঘটনায় তাহার আত্মসংষম ও সম্পূর্ণ তন্ময়তার 
অদ্ভুত শক্তির কথা তথায় সকলেরই মুখে শ্রুত হুইতে' 
লাগিল। এই প্রকারে তাহার খ্যাতি সর্বত্র ব্যাপ্ত 
হইলে -সে, তিনবৎসর পুতুলরূপে পৃথিবীর নানাস্থানে 
তামাসা দেখাইয়া! পুনঃ আমেরিকাতে ফিরিয়া আসিবে 
এবং ইহার অন্ত ত্রিশ হাজার টাকা পাইবে এইরূপ আর 
একটা চুক্তির প্রস্তাব উপস্থিত হইল । এই প্রস্তাব তাহার 
প্রতিপালক পিতামাত' কর্তৃক তৎক্ষণাৎ গৃহীত হুইল। 
কিন্তু ইহাতে পুতুলপ্রকৃতি বালিকার গুরুতর শ্রমের 
প্রয়োজন হইল। বালিক! প্রতিদিন ১০ দশ ঘণ্টা করিয়] 
প্রায় একবৎসরের জন্য যাল্ত্রিক পুতুলের অভিনয়ের অন্গু- 
শীলন করিল। অবশেষে সে ইহাতে এরূপ অভ্যস্ত হইয়া 
পড়িল যে তাহার মন্ুষ্যবালিকাত্ব ও পুভুলরূপ দ্বৈতভাব 
তাহার নিকট ধার্ধার মত বোধ হইতে লাগিল ; কখন যে 
পুতুলের প্ররুতি নিবৃত্ত হইয়৷ বালিক। ভাবের স্ফৃত্তি হইত 
বা বালিকার ভাব নিবৃত্ত হুইয়া পুতুলভাবের আবেশ হইত 
তাহা বুঝিতে তাহার কষ্ট হইত। | 

তাহার অভিনয়ের বিবরণ এইঃ-_“রঙ্গমঞ্চে তাহার 
অধ্যক্ষ বা অধ্যক্ষের ধৃত লইয়া অন্য কেহ, তাহার পৃষ্ঠের 
কল্টা টিপিয়া দেয়, তখন সেই বালিকাপুতুল, পৃতুলেরই 
ন্যায় অঙ্গবিক্ষেপাদি করিয়া নড়িতে থাকে ;) এবং পরিশেষে 
দর্শকমণ্ডলীর মধ্যে নীত হয়; তখন ইহাকে ম্পর্শ ও 
উত্তোলন করিবার ভ্ঞন্ত তাহাদিগকে অন্থুরোধ করা হয়। 
ইহারা সকলেই একবাক্যে ইহাকে অদ্ভূত যাক্জিক পুতুল. 
বলিয়! স্বীকার করিতে বাধ্য হয়। “তন্ত্র মহোদয় ও 
ভন্্র মহিলাগণ! ধন্যবাদ ! অন্য রাত্রির জন্ত বিদায়!” 
সন্মিত বদনে এইকথ! বলিয়। পুডুলবেশধারিদী. বালিকা! 
অভিনয়ের উপসংহার করিলেও, তাহা: 'গুর্কোকমতত 


তখন, পরিবর্তিত হয় নাঁ। তাহাদের দৃঢ়দিক্বাস: যে ফনোষ্া্ছ_ 


৮খসধ্যা।] 


৪৫১ 


কপাল পিপিপি পাপিসিলা? সমপিগাসিপ পপ বগা সিসি সা 


শ্বরমুতরণ বন) বা এবছিধ অন্তকোন কৌশলের দ্বারাই 
পুর্বো্লিখিত কথ! বলা হইয়া থাকে ।” 


জার্দেনিতে ইহার অনুকরণ হুইলে অনুক্কতির বিরুদ্ধে 


একটী অভিযোগ উপস্থিত হয়, তাহাতে এই যান্ত্রিক 
বালিকাই অভিযোগকারিণী রূপে দীড়ায়। বিচারকগণের 
নির্জন পরামর্শ করিবার সময় হইলে, যখন উপস্থিত 
সকলকেই বিচারালয় হইতে সরাইয়্া দেওয়া হয় তখন 
এইটাকে নির্জাঁবপুতুল মাত্রবোধে দ্বারবান্‌ সরাইবার 
প্রয়োজন মনে করে নাই। ছুইঘণ্টা ব্যাপিয়৷ তর্কবিতর্কের 
মধ্যে বিচারকগণের তীক্দৃষ্টির সম্মুথে ইহার : স্কটিকবৎ 
নিশ্চল চক্ষুর একটী পলকও পড়িতে দেখা (গল না। 
তথাপি সেই পুতুলবৎ প্রতীয়মান বালিকা! তাহার জার্থোন- 
ভাষাজ্ঞান দ্বারা বিচারক্দিগের তর্কের সম্পূর্ণ মর্ম পরিগ্রহ 
করিতে সমর্থ হইয়াছিল। মোকদ্দমা' ইহার বিরুদ্ধে 
নিষ্পত্তি' হইলেও, ইহার পুতুলভাবের কিছুমাত্র ব্যতিক্রম 
লক্ষিত হইল না; আকৃতি প্রর্কৃতি অণুমাত্রও বিচলিত 
হইল না। কিন্তু বিচারালয়ে পরাজিত হইলেও অগধিক 
এক সপ্তাহের মধ্যেই সাধারণ্যে নিয়োক্ত মর্মে তাহার 
বিজয় ঘোষিত হইল £--“একটা ক্ষুদ্র ক্ষীণ চতুর মাকিন 
বালিক। কেবল যে অর্ধ পৃথিবীকেই তাহার বিম্ময়জনক 
পুতুলাভিনয়' দ্বারা স্তম্তিত করিয়াছে তাহ! নহে, কিন্তু 
সুধীর বিচারপতিগণও, তাহ দ্বার বিভ্রান্ত হুইয়াছেন। 
বিচারপতিদিগের নির্জন পরামর্শের সময় অর্থ প্রত্যর্থা বা 
অপর কাহারও তাহাদের সহিত অবস্থান অশ্রতপুর্ব্ব ব্যাপার 
হইলেও, এই বালিকাদ্বারা! তাহা সঙ্ঘটিত হওয়ায় তাহার 
গর্ব করিবার বিশেষ কারণ আছে।” 

কোন সময়ে এই বালিক! গপ্তান্থসন্ধানকারী পুলিসের 
কারধ্যও করিয়াছিল। নিউইয়র্ক সহরে কোন গোদাম 
হইতে প্রভূত মালপত্র ক্রমান্বয়ে চুরি যাইতে থাকে । 
এনপ ধূর্তভার সহিত "চৌধ্যকাধ্য সম্পািত হয় যে তাহার 
কোনও সন্ধানই পাওয়! গেল না। গুপ্তান্থসন্ধানকারী 
পুলিস কুমারী ডরিসের অদ্ভুত ক্ষমতার কথা জানিয়া 
তাহার়ই সাহায্য গ্রহণ করিতে বাধ্য হয়। স্থির হয় যে 
(য়িস্‌ খেলার: গুলে বেশে অন্তান্ত মোমের পুতুলের 
সঙ্ঠে গোষামে সবন্ষত হইবে ।. 


এইরপেঁরক্ষিত হুইয়া ডরিস্‌ নিতাস্ত শ্ফর্তিহীন বোধ 
কল্লিতে লাগিল, এমন সময় চৌকীদার তাড়াতাড়ি আসিয়া 
উপস্থিত হইল এবং তাক হুইতে জিনিসপত্র নামাইয়া 
লইয়া দ্রুত পদক্ষেপে তথা হইতে প্রস্থান করিল। আরও 
জিনিস লইবার জন্য পুনর্বধার তথায় এমনই বেগের সহিত 
প্রবেশ করিল যে, ডরিস্‌ ও আরও তিনটা পুতুল তাহার 
পায়ের ধাকাতে পড়িয়। গেল। তখন একটা পুতুলকে 
সজোরে উঠাইয়! রাখিতে রাখিতে সে অনুচ্চস্বরে বলিতে 
লাগিল “এ সমস্ত বোবা পুতুল নিপাত যাউক 1 এবং 
বোবা জ্ঞানে ডরিস্‌ ও অপর কয়েকটা পুতুলকে পতিত 
অবস্থায় রাখিয়াই সে দ্বার বন্ধ করিয়া চলিয়া গেল। কিন্তু 
সে বুঝিতে পারিল ন! যে ইহাদেরই মধ্যে তাহার কুকার্য্যের 
কথ! প্রকাশ করিবার জন্য একটী বালিক! অচেতন' বোবা 
পুতুলবেশে লুকায়িত রহিয়াছে। তখন বালিকা সাবধানে উঠিয়া 
বাহিরে আসিল, এবং মালসহ চৌকীদারকে ধৃত করাইয়া 
দিল। ইহাতে পুরস্কার স্বরূপ দে ২০০০২ টাক! প্রাপ্ত 
হইল। তাহার এরূপ আশ্চর্য কঁতকাধ্যতা দর্শনে গুণ্তান্ধ- 
সন্ধানকারী পুলিস তাহাকে বিশেষ আর্থিক উন্নতির আশ! 
দিয়। তাহাদের বিভাগে প্রবিষ্ট হইবার অন্ত অনুরোধ 
করিল, কিন্তু বালিকা, পুতুলের অভিনয় করিয়! যশ উপার্জন 
করাই অধিকতর ভাল বোধ করিয়া অনুরোধ উপেক্ষা 
করিল। 

তাহার পুতুল প্রকৃতির নিম্নলিখিত দৃষ্টাস্তটা আরও 
বিশ্ময়কর। মেকসিকোতে বৃষযুদ্ধের চক্রের একস্থানে 
বালিকাটাকে রাখিয়! মদোদ্ধত একটা বৃষকে তাহার দিকে 
ছাড়িয়া দেওয়! হয়। শিঙ|-নাদের সহিত উন্মুক্ত. বৃষটি 
অকন্মাৎ প্রবল আলোক ও উত্তালতরঙ্গবৎ দর্শকগণের 
জনতায় স্তম্ভিত হইয়৷ থাকিয়া পরক্ষণেই উন্মত্তবেগে, অবনত 
মন্তকে, কর্ণবধিরকারী গর্জনের সহিত অগ্রপার্দের আঘাতে 
মৃত্তিক' উৎখনন করিতে করিতে ধাবিত হইল । সন্দুখে 
একটা উচ্চস্থানের উপর স্মিতমুখী বালিকাকে দেখিয়া 
তাহার নিকটবর্তী হইল। বালিকার মুখের উপর তাহার 
উষ্ণস্বাস আসিয়া পড়িতে লাগিল। বালিক! পলক ফেলি- 
লেই তাহার মৃত্যু অবধারিত ছিল। বৃষ সেখানে স্থিরভাবে 
ধাড়াইয়া তর্জন গর্জন করিতে লাগিল। কিন্তু বালিক৷ 


৪৫২ 


এরূপই নিশ্চল নিম্পন্দভাবে দীড়াইয়! রহিল ধে বৃষ জীবনের 
কোন চিহ্ন তাহার মধ্যে লক্ষ্য করিতে না পারিরা সজীব 
গুতিপক্ষ মল্লের সন্ধানে ধাবিত হুইল । 

এই প্রকারের অদ্ভুত কার্য সকল করিবার জন্যই যেন 
তাহার শরীরের গঠনও, আশ্চর্য্য রকমের হইয়াছে । 
তাহার শরীরের উচ্চত। ৫ ফুট হলেও, ২৩ উঞ্চ দীর্থ, 
১৩ ইঞ্চ প্রশন্ত ও ১৩ ইঞ্চ উচ্চ পেটিকার ভিতর তাহাকে 
পুরিয়! রাখা হয়-_ উহাতে তাহার শরীরে অস্থি আছে 
বলিয়া বোধ হয় না। কোন সময়ে জার্ম্েনী হইতে 
ইহাকে ফ্রান্সে লইয়৷ যাইবার কালে সীমান্তে পরীক্ষার 
সময় ইহাকে এরপ সন্ধীর্ণভাবে জড়াইয়া দেখান হয় যে কোন 
মতেই টহ্থাকে পুতুল বলিয়া মাগুল আদায়কারীদিগের ভ্রম 
না হইয়া! পারে নাই। ইহাতে তাহার দলের প্রচুর মাণ্ড- 
লের পয়সাও বীচিয় যায়। তাহার গায়ে আলপিন্‌ বিদ্ধ 
করিলেও তাহার বেদনা বোধ হয় না। ইছাতে তাহার 
শরীরে ্সাযু নাই বলিয়াই মনে হইবে। 

একবার তাহার পৃতুণ্ুত্ব পরীক্ষীর জন্ত তাহার মখে 
জোরে চপেটাঘাত করা হয়, অন্যবার মস্তকে যেন আঘাত 
লাগে এজন্য তাহাকে উলটাইয়া ফেলিয়া দেওয়া! হয়, কিন্তু 
তাহাতেও তাহার পুতুল প্রকৃতির কিঞ্চিম্মাত্রও অন্যথা 
ৃষ্ট হয় নাই। 

যখন শরীরের সংলগ্ন কল্‌ টিপিয়! দেওয়া হয় তখন সে 
এরূপই দুঢ় হয় যে পড়িয়া! গেলেও ব্যথ! পায় না। 

এক রাত্রিতে যখন অধ্যক্ষ ও বালিকা সক্কীর্ণ মঞ্চের 
উপর দিয়া দর্শকমণ্ডলীর নিকট যাইতেছিল, তথন তাহারা 
পদস্থলিত হইয়া ৬ ফুট নিয়ে পড়িয়া যায় কিন্তু সেই পুতুল- 
প্রক্কতিক বালিকার একটা কেশও নড়ে নাই, পরস্ত পূরববরৎ 
শ্ষটিকনিভ নিশ্চল দৃষ্টি ও দৃঢ় দেহে বালিক1 উত্তোলিত 
হইল। 

পুতুলের অভিনয়কালে তাহার শরীর আশ্চর্যারূণে 
স্বিতিস্থাপকতা গুণবিশিষ্ট হয়--তখন ঠিক পুতুলের ন্যার 
যেরূপভাবে ইচ্ছা! সেরূপভাবে রাখিলেও, সে পড়িয়া যার 
না-_শরীর অসম্ভবরূপ বক্রভাবে ধোলাইলেও, ভাহাঁর 
ভারকেক্জচ্যুতি ছয় না। 

এই সমস্ত সন্বদ্ধে বালিকার নিজের উক্তি নিয়ে দেওয়া 


[পষ ভাগ। 


গেলঃ-_প্যখন আমার শরীরের যন্ত্র লিয়নতিত কর! হয়, তখন 
আমার গ্রন্থি সকল দৃঢ় হয় এবং আঁমি বিশেষরূপে ছুলিতে 
পারি। আমার অভিনয়ের মধ্যে সময় সময় আমি সনগুখন্থ 
মঞ্চের সমতলবর্তী দীপাখলীর দিকে অসস্তবন্ূপ হেলান- 
ভাবে ছুলিয়৷ পুনঃ সোজ! হইয়া দীাড়াইতে পারি-_ আমি 
এরূপ করিতে থাকিলে দর্শকগণের মধ্যে স্ত্রীলোকের 
ভারকেন্ত্রচ্ুত হইয়া সঙ্গীত স্থানের মধ্যে আমার উল্টা 
পড়িবার আশঙ্কায় চীৎকার করিতে থাকে । কোন সময়ে, 
আমাকে পরীক্ষা করিবার জন্য দর্শকমগ্ুলীর জনৈক বাক্তি 
আমার গণ্দেশে সজোরে চপেটাধাত করে, অস্ত সময়ে 
কোনও সন্দিহান আমেরিকাবাপী আমি ভঙ্গুর কিন! 
দেখিবার জন্য আমাকে মস্তকে আঘাত লাগে এনূপভাবে 
উল্টাইয়! ফেলিয়া দেয়।” 
মানব-সর্প 0127-5610910। 

গত মে মাসের 90870 7022251775এ  "মানব-' 
সর্প” শীর্ষক প্রবন্ধে কয়েকটা অত্যাশ্চধ্য অঙ্গ-বিক্ষেপ 
(০০770910197) ব্যাপারের বিবরণ প্রদত্ত হুইয়াছে। তাহার 
মন্মানুবাধ নিয়ে দেওয়া গেল £__ 

করেক সপ্তাহ মাত্র গত হুইল বার্ধিন্‌ রজমঞ্চে একটা 
বিশ্ময়াবহ কাণ্ড সঙ্ঘটিত হইয়াছে_-যাহাতে দর্শকবৃন্দকে 
আবেগভরে বিলোড়িত হইতে হইয়াছে । 

একটী ভদ্রলোক ভোজনকালোচিত অঙ্গরক্ষা ও দীর্ঘ 
মন্তকাবরণে রঙমঞ্চে আবির্ভূত হইলেন। তিনি পশ্চা্দিকে 
পদক্ষেপ করিয়া দর্শকদিগের নিকটবর্তী হইতে লাগিলেন-_ 
কিন্ত তাহা হইলেও তাহার মস্তক দর্শকদিগেরই দ্বিকে 
পরাবপ্তিত হইয়া তীহাদিগের প্রতি দৃষ্টিপাত করিতে 
লাগিল। যখন তিনি মঞ্চের পা্-আলোর প্রায় সরিকট 
আঙিলেন, তখন মস্তক তদবস্থায় রাখিয়াই পৃ্ঠদেশ ধীরে 
ধীরে স্বাভাবিক অবস্থায় স্থাপন করিলেন।' অতঃপর 
দর্শকদিগকে অভিবাদন করিয়া প্রত্যাবর্তন “করিলেন। 
এই ব্যাপারে যে কিরাপ বিল্প্ক উৎপাদিত হইয়াছিল, রা 
কল্পন! করা সম্ভবপর নহে। 

বিখ্যাত ব্রপ্থিন' যেমন পাশ্চাত্য জগতে, ৮. সটান রঙ 
উপর দিয়! পাদচারখকারীদিগের অগ্রগপ্য বলিয়া স্বীকত 
হন, তত্দপ স্গ্রসিদ্ধ মানব-দর্প 5481529118 ( খ্যারিনেজি.) 


৮ম সথা।] 
অন্গবিক্ষেপকারীদিগের আদর্শরূপে গৃহীত হইয়া থাকেন। 


তিনি কেবল সর্ধসাধারণেররই সমক্ষে আত্মগুণের পরিচয়. 


দিয়াছেন তাহা নহে কিন্তু বৈজ্ঞানিক পরীক্ষার্থ তিনি 


: [52075 (প্যারী ) নগরীর চিষ্কিৎসাসমিতির নিকটেও 


আপনার কৌশল প্রদর্শন করিয়াছেন। তথায় চারিশত 


চিকিৎসক উপস্থিত ছিলেন। ইহার! প্রকাশ করিয়াছেন 


| 


। অঙ্গন্যাস শিক্ষা করিয়।৷ থাকে । 


র ভারতের কুষ্ণগহবরের (1319,0: ০০,৬৩5) ধর্মযাজক দিগের 


যে শরীরবিজ্ঞান ও অস্থিবিজ্ঞানের মূল-নিয়ম ইহার 
সম্বন্ধে প্রযুজ্য নহে। 

ভারতীয় যোগিগণ হঠযোগের অভ্যাস দ্বার! ৪৮ প্রকার 
বাব! লক্মণ দাস মধ্য- 


নিকট ১৪ বৎসর হঠযোগ শিক্ষা লাভ করিয়া অঙ্গন্যাস- 
প্রদর্শনীর ব্যবসায় .আরম্ভ করেন। কাশীতে ইহার 
পূর্বোস্ত কৌশল দর্শনে চমত্রুত হইয়৷ বোস্বাইর একজন 
ইংরেজবণিক্‌ ইহাকে ইউরোপে যাইয়া কৌশল প্রদর্শন 
করিবার পরামর্শ প্রদান করেন। অঙ্গুলির অগ্রভাগের 
উপর ভর দিয়! সমস্ত শরীর শৃন্ে বিলম্বিত রাখাই সম্তবতঃ 
ইহার সর্বোৎকৃষ্ট কৃতকাধ্যতা | শিক্ষা সময়ে এই কৌশল 
আয়ত্ত করিবার জন্ত ক্রমাগত ৭দিন ৭রাজি অবিচ্ছেদে 
ইহাকে অন্নুলির অগ্রভাগের উপর ভরদিয়া গুরুদ্িগের 

চক্ষুর সম্মুথে থাকিতে হইত। 
উপরি বিবৃত দৃষ্টাস্ত সকলের দ্বার! বিজ্ঞানের সিদ্ধান্ত 
যে অসম্পূর্ণ ও শারীরবিকাশের যে অচিস্তনীয় প্রদেশ 
এখনও অনমুশীলিত ও অনাবিষ্কত রহিয়াছে তাহা আমাদের 
সকলেরই হৃদয়্ম হইবে। তত্প্রতি আমাদের গভীর 
চিন্তা ও অনুসন্ধান নিয়োজিত হইলে যে আরও অদ্ভুত 
সতা প্রকাশিত হইতে পারে ইহা আমর! আশা করিতে 

পারি। পু 
প্রীনীতলচন্ত্র চক্রবর্তী, ( এম্‌, এ, )। 
*. ছেড্ মাষ্টার 

পোঃ জাগরতল। জিপুরা। 


. 


৪৫৩ 


ধর্ম ।% 


“সাধুদিগের রক্ষা এবং পাপীদিগের বিনাশের জন্য আম্মি 
যুগে যুগে অবতীর্ণ হুইয়! থাকি ।” 

ভগবান সত্য সত্যই অবতীর্ণ হয়েন কিনা সে বিষয়ে 
সন্দেহ এবং মতভেদ থাকিতে পারে, কিন্ত আবশ্তক বোধে 
তিনি যে, কোথা হইতে এরপ সুক্ম কলকাটি নাড়িয়া দেন 
যাহাতে সম্ভব অসম্ভব হয় এবং অসম্ভবও সম্ভব হয়, সে 
বিষয়ে কাহারও সন্দেহ এবং মতভেদ থাকিতে পারে ন!। 

জগতের ইতিহাসে স্পষ্ট দেখ! যায়, দেশে যখনই অধর্মম 
এবং পাপের বোঝা৷ অতিমাত্রায় বাড়িয়া উঠে, তখন কোথা 
হইতে যেন একট! রাক্ষসী ঝড় আসিয়া সমস্ত তোলপাড় 
করিতে থাকে,__নাড়িয়া চাঁড়িয়া, ভাঙ্গিয়া, কাটিয়া কুটিয়া, 
উড়াইয়৷ ছড়াইয়। মৃছর্তে সমস্ত ছার খার করিয়া দেয়, 
চোখে মুখে দেখিবারও অবসর দেয় না, ফলে কিন্তু ছু্গন্ধ- 
ময় দূষিত বায়ু সমস্ত পরিষার হইয়া যায়, সুখ স্বাচ্ছন্দ্য স্বাস্থ্য 
পুনরুজ্জীবিত হয়, বহুকাল সঞ্চিত, অপ্রক্কৃতিস্থৃতা দুর হইয়া 
সমগ্র দেশ সমগ্র জাতি প্ররুতিস্থত৷ লাত করে। 

দেশের ছুরবস্থার যে সকল কারণ বর্তমান রহে তন্মধ্যে 
প্রধান কারণগুলি অন্তনিহিত, এবং সেই জন্য আমাদিগের 
নিকট অস্পষ্ট অনির্দিষ্ট ভাবে দ্রেখা দেয়। তাহার! মুল 
কারণ হইলে বৃক্ষমূলের স্তায় তাহাদের গতি সর্কা্র 
আমাদের চর্মচক্ষের গোচর নহে। কিন্তু তাই বলিয়া 
তাহাদের আস্তত্ব অস্বীকার করিবার যো নাই---তাহারা 
অতিপ্রকাণ্ড অতিবৃহৎ সত্য। তৃমিকম্পে বাহিরে ঘর দোর 
বাড়ি ভৃমিসাৎ হয়, কিন্ত তাহ! তৃমধ্যস্থ অস্তর্বিপ্িবের 
বহিবিকাশ মাত্র। 

স্পষ্ট করিয়া বলিতে গেলে এই অস্তবিপ্লব, ভিতরকার 
এই অসামঞজ্তই সমস্ত ছুঃখ দৈন্যের মূল। কি সামাদ্িক কি 
রাজনৈতিক কি দৈব দেশের সকল দুরবস্থান্ম সকল 
বিপৎপাঁতে আমরা কেবল মাত্র বাহিরে কারণ অন্বেষণ 


করি, কিন্ত মূল কারণ যে অন্তরে অন্তরে শিকড় গাড়ি! 


, * দেরাছুমে শ্বামী ধেওফ1-ঠেও-এর আশ্রমে পঠিত ।--লেখক। 
এই প্রবন্ব প্রায় ছুই মাস পূর্বে আমাদের হস্তগত নি! 


স্প্রবাসী-সম্পাদক। 


৪৫৪ 


কোথার কোন, দূরে অধিষ্ঠিত তাহা! দেখিতে পাঁই না। একটু 
যদি প্রণিধান করিয়া দেখি, দেখিতে পাইব, সকল ছঃখ, 
সকল দারিদ্র্য সকল' অমঙ্গলের মূল--সেই এক কালবৃক্ষ 
“অধর্ম্ম |” 

অনেকে হয় ত বলিবেন, কোন্টা ধর্ম কোন্টা অর্থ 
কেমন করিয়! বুঝিব ? মাপকাঠি কোথায় ?-_তুমি যাহা 
ধর্মসিজত বলিয়া মনে করিতেছ আমি তাহ! ধর্মম-বিরুদ্ধ 
অধর্মম বলিয়া মনে করি, তুমি যাহা অধর্ বলিয়া মনে 
করিতেছ আমি তাহা! ধর্মান্থগত মনে করি, দীড়াইব 
কোথায় ?--কথাটা! কি সত্যসত্যই এইরূপ? সত্যসত্যই 
কি আমি মনে করি বা তুমি মনে করার উপর ধর্মমীধর্ম্ম নির্ভর 
করে? না ধর্মাধন্মেরই উপর তোমার আমার মনে করা, 
তোমার আমার অস্তিত্ব, বিশ্বব্রন্মাণ্ডের অস্তিত্ব নির্ভর করে? 
_ ঈশ্বর যেমন এক, অদ্বিতীয়, অথও, নিরবচ্ছিন্ন পরিপূর্ণ 
সত্য, তাহার মঙ্গল নিয়ম ধর্শও কি সেইরূপ নহে? 
স্ব স্বগ্রকাশ ঈশ্বরের প্রকাশের সঙ্গে সঙ্গে কি ধর্মের 
প্রকাশ নহে? ঈশ্বরের সত্তা ষেমন একইরূপে একই ভাবে 
সকলের নিকট প্রকাশমান, ধর্্মও কি সেইরূপ একইরূপে 
একই ভাবে চরাচরে বিদ্তমান নহে ?-ধর্ এক বই ছুই 
নহে,_-ধর্ম্ম তোমার নিকট একরূপ অন্তের নিকট বিভিন্নরূপ 
হইতেই পারে না। 

পুম্তকে পাঠ করা যায় চীনজাতির. মধ্যে পূর্বে এক 
প্রথা ছিল যে, পিতা অতিরিক্ত বৃদ্ধ হইলে তাহার! বৃদ্ধ 
পিতাকে হত্যা করিয়া ভব্যস্ত্রণ! হইতে নিষ্কৃতি দান করিবার 
চেষ্টা করিত। তাহারা মনে করিত অনেক বয়স পর্য্যন্ত 
বীচিয়! থাকিয়া অনর্থক কেবল যয্তরণ। ভোগ করিতে দেওয়া 
অপেক্ষা বৃদ্ধ পিতাকে হত্যা করাই শ্্রেয়্। চীনজাতি এই 
পিতৃহত্যাকে হয়ত মনে মনে ঠিক ধর্ম বলিয়া বিশ্বাস করিত, 
কিন্তু তাহাদের এই মনে করা, এই বিশ্বাস, এই ধারণা সত্য- 
সত্যই কি” ধর্মপদবাচ্য ! জ্ঞান বিচার. ও বিবেকের মুখ বদ্ধ 
করিয়! অন্ধসংস্কার বশতঃ কাজ করার নাম কি ধর্ম ?-- 
হত্যা যদি অধংন্ম হয়, তাহা! কখনও কোন রময়ে কোন 
জাতির নিকট ধর্ম হইতে পারে না, ধর্ম বলিয়া বিশ্বাস 


হইতে পারে, ধান্পণ! হইতে পারে, চিতা 


কিন্তু তাহ! ধর্ম নহে। . রঃ 


শিশির 


__ খড়িতে অভি দম দিলে প্রথমটা বেষন খট্‌ করিত 
একটা শবা হয় এবং তাহা! জক্ষেপ না করিয়া আরও দম 
চালাইতে লাগিলে শেষে যেমন সমস্ত স্িংস্ধ খুলিয়া 
আগিয়! ঘড়িকে নষ্ট করিয়া! ফেলে, সেইরূপ ধর্মের অঙ্থশাসন 
অতিক্রম করিয়া! চলিতে গেলে প্রথমে বুকের' মধ্যে একট! 
“ধড়াস” করিয়া উঠে এবং তথাপি সাবধান না হুইয়া না 
মানিয়৷ চলিতে থাকিলে অবশেষে নিশ্চিত একেবারে 
বিনাশের দ্বারে আসিয়া উপস্থিত হইতে হয়। বুকের মধ্যে 
এই শ্ধড়াস” করাকে বিবেকের “ইসারা” বা প্ভাড়না” 
বলা যাইতে পারে।__স্থাননির্বিশেষে, কালনির্বিশেষে, 
জান্তিনির্ব্িশেষে লো কনির্বরশেষে কাহারও ইহার হাত হইতে 
এড়াইবার যো নাই। পিতৃবধকালে পিতৃহত্ত চীনজাতির 
বুকের মধ্যে কোথাও না কোথাও এইরূপ এক্টু ধড়ীস্‌ 
করিয়া! উঠিত না কি? নিশ্চয়ই | তাহারই ফলে আজ 
তাহার! এই বর্বর প্রথ! উঠাইয়া দিতে বাধ্য হইয়াছে। 

বিচার ও তর্ক দ্বার! ধর্মের যে অর্থ প্রতিপন্ন হয় সহজ 
জ্ঞানেও তাহাই হয়। যাহা শুভ, যাহা শ্রেযস্কর, যাহা! 
মঙ্গলময় তাহাই ধর্ম,-ধর্মা মঙ্গলের নামান্তর মাত্র। 
"অথাতো ধর্মাজিজ্ঞাসা”--এই হুত্রের ব্যাখ্যায় শবর স্বামী 
লিখিক়াছেন, “য এব শেয়স্করঃ স এব ধর্মশবেনোচ্যতে”__. 
তিনি আরও বলিয়াছেন “্যঃ পুরুষং নিঃশ্রে়সেন সংযুনক্কি 
স. ধর্মাশব্েনোচ্যিতে।”_-অমর লিখিয়াছেন-_*স্তাদ্ন্ম 
্রিয়াং পুণ্য শ্রেয়সী সুকৃতং বৃষঃ।”__ভবিষ্যপুরাণে আছে-_ 
পধর্মঃ শ্রেযঃ সমুদ্িষ্টং শ্রেয়োহভ্যুদয় সাধনম্।”-_তর্কশান্তে 
প্অধর্শা” শবের 'অর্থ আছে__“প্রতিযিদ্ধক্রিয়াসাধ্যঃ স 
গুণো ধর্ম উচ্যতে।” ূ্‌ 

তবে দাড়াইতেছে যাহা গুভ, যাহা বিহিত, যাহা সঙ্গত 
তাহাই ধর্ম,_যাহা অশুভ, অবহিত, অসঙ্গত তাহাই 
অধর্্ম। 

ইংরাজি [:5178700 শব আমাদের ধর্ম শব্ষের ভাব- 
বাচক প্রতিশব নহে। ধর্ম শব আমাদের শানে রহ 
ব্যাপক অর্থে ব্যবন্ৃত। .যাহা বায় বিশবতর্ধাওড ধৃত, বা 


(যাহা! বিশবরদ্ধা ওকে ধারণ করিয়া আছে, তাহাই ধর্থথ। সকল 


বন্তই ইহার অন্তর্গত। ইহুকাঁপ পরকাল, 'অনাদিকাঁল, 
লইয়া ইহার স্থিতি,_-পরমাননায়ণে ইহার প্রতিঠা)---ইতার :. 


৮ সৃখ্যা। ] 


শর্মা 


8৫৫ 


০ খল পপসপসপাস্পিসপস ০ সি এ ৪১৯০ 
পলাশী 


শীল হক পাদ সরি প্রত্যেক 
সংযুক্ত । 
লৌকিক, ব্যবহারিক, সামাজিক, রাজনৈতিক ধর্ম প্রভৃতি 
কেবল প্রভেদ মাত্র--সকর্লই সেই এক চক্রবর্তী 
মরা বৃহ্ধর্মেরই -ছায়ামাত্র”_জল একই, কেবল আধার 
বিভিন্ন। ইহ! আমাদের দেশু যেরূপ বুঝিয়াছিল অন্ত কোন 
দেশ সেরূপ ভাবে বুঝে নাই। এই জন্ত আমাদের দেশে 
'আচারে ব্যবহারে, ক্রিয্নাকর্ম্ে জীবনের প্রত্যেক খুঁটিনাটিতে 
ধর্থের এত অন্থুশাসন। ধর্মের নামে যে সকল নিয়ম 
প্রবন্তিত হইয়াছে সকলই যে, প্ররুত ধর্ম তাহা নহে,. ধর্মের 
| উন চিারতে বৃ সর্বথা পালনীয় হইয়াছে । 
ধর্মেরই মাহাত্ম্য বাড়ান হুইয়াছে__নিয়মের দুষ্টতায় 
ধর্মের মৃল্য হাস হয় নাই । 
ধর্ম শব্দে যাহা বুঝায় তাহা সাংসারিক স্খছঃখের 
বহু উর্দে স্থিত। আপাত ভাল লাগ! বা না লাগা, আপাত 
মধুর বোধ হুওয়া বা না হওয়া, আপাত সুখোৎপাদন বা 
ছুঃখোৎপাদনের সহিত ধর্মের কোন সম্পর্ক নাই। উষর 
ক্ষেত্রে বীজ উপ্ত হওয়া এবং শাখাগ্রভাগে ফল বিলম্বিত 
হওয়ার মধ্যে যে সকল বহিরুৎপাত, যে কালবিলম্ব বর্তমান 
.রহে, তাহা অব্্যন্তাবী ফলের সহিত বীজের সম্বন্ধ কখনই 
বিচ্ছিন্ন করিতে পারে না। যখন একবার ফল ধরিয়াছে, 
ফল পাকিয়াছে, বীজশক্তি ফলরূপে পরিণত হ্ইয়্াছে__ 
তখন অস্তর্বন্তী বঞ্চাবাত, শিলাঘাত কাঁটাহ্দ্ংশন প্রভৃতি 
হর উৎপাত বহিরাবরণ মাত্র,_ফল কিন্বা বীজের 
দিহিত তাহাদের কোন সম্পর্ক নাই। কোথা হইতে যে, 
প্রবাহ সধশরিত হইয়া শুতরু মুঞ্জরিত হয় তাহা কে 
বিলিতে পারে ?- ধর্ম বীজ একবার রোপিত হইলে অবিলঘে 
'হৌক, বা কালবিলষে' হক, ' তাহা হইতে সুমিষ্ট ফল 
ফিলিষেই ফলিবে,_ন্থখ ছুঃখ তাহাকে কিছুতেই নষ্ট করিতে 
পারে না। * 
বদ্ধদের তাঁহার উপদেশে ধর্মের যে আটটি চরমপন্থার 
উি্েখ করিযুছেন, তন্মধ্যে আত্মার নিলি নিষ্পহ স্বাধীন 
[থাকে অনভতম বৃণয়া নির্দেশ কনিয়াছেন। এই অবস্থার 
বি দি এই অবস্থাপন 














1 








ভিন্ুকের় কোনই প্রতেদ নাই। এই অবস্থা সম বুদ্ধদেব 


বলিতেছেন, -”সংসারাসক্ত ব্যক্তি ইহাকে একেবারে হাল 


ছাড়িয়। দেওয়া_“নৈরাহ)” বলিবে, কিন্তু যিনি বুদ্ধ তিনি 
ইহাকে নির্মল পরিপূর্ণ “আনন্দ বলিবেন, _সংসারাসক্ত 
ব্যক্তি ইহাকে “বিধ্বংস” বলিবে, কিন্তু যিনি বিশুদ্ধ তিনি 
ইহাকে “অমরতা” আখ্যা দিবেন,_-সংসারাঁসক্ত ব্যক্তি 
ইহাকে মৃত্যু” বলিবে, কিন্ত যিনি আত্মজয়ী তিনি ইহাকে. 
'অনস্ত জীবন” বলিয়া নির্দেশ করিবেন।” 
এই আত্মজয়ীর নিকট সকলেই পরাত্ত। যাহার স্পৃহা 
নাই, কামন! নাই, সুখ ছুঃখ ভেদ নাই, তাহার নিকট 
পৃথিবীপতিও বিজিত, তাহার নিকট হইতে কিইবা 
কাড়িয়া লইবে, তাহাকে কিই বা দিবে! নেপোলিয়ন 
বিশ্বজয়ী হইয়াও আপনাকে জয় করিতে পারেন নাই, সেই- 
জন্য তাহার এত ছুঃখ, জীবনের শেষ অঙ্ক এত নিরানন্দমন্ধ ! 
নেপোলিয়নের মানসিক ক্লেশই সর্বাপেক্ষা! অধিক হইয়া- 
ছিল )__তাহার তখনকার অবস্থার তুলনায় পৃথিবীর সর্বা- 
পেক্ষা পরাধীন জাতির অতি নিকষ্ট দ্রীনহীন প্রজারও 
অবস্থা স্পৃহনীয় বলিয়া বোধ হয়। নেপোলিয়নের 
ছুরাকাজ্জা, নেপোলিয়নের বর্বরতা, নেপোলিয়নের 
অকারণে নিরপরাধিনী লক্ষ্মী স্ত্রী যোসেফাইনকে পরিত্যাগ, 
_এই সকল অধর্সোর ফল যাইবে কোথায় !_ বাইবেলে 
ধর্মহীনের এই ক্ষণিক অত্যখথান সম্বন্ধে লেখা আছে-_ 
£11765 2166%21060 007 2 11012 77116) 1006 ৪16 £0176 
2010 00061610%/ 7 0799 200 9190 04607 076 %/8) ৪৪ 


21] ০0707) 804 09৮ ০? 25 072 60199 ০£ 0178 52550600177.) 


আত্মার স্বাধীনতা হারাইয়া বাহিরের অধীনতায় কি 
আসে যায় !_বাহার আত্মা স্বাধীন, তাহাকে বাহিরের 
সহআনিগড়ে আবদ্ধ রাখিলেও নিশ্রাভ নিস্তেজ হতশ্রী 
করিতে পারে না। ধীহারা বলেন, সংসারে থাকিয়া 
এইরূপ নিফাম ধর্ম অবলম্বন করিলে সংসার কখনই চলিতে 
পারে না, ভাহারা অতিণয় ভ্রান্ত। নিষ্ষাম ধর্ম অর্থে 
নিশ্চেষ্টত। নহে, জড়তা নহে, আলম্ত নহে, নিষাম ধর্শা 
অর্থে আত্মবশে থাকিয়া! ভগবদত্ত শক্তির যথার্থ প্রয়োগ, 
সম্পূর্ণ সযবহার। . সংলারে থাকিয়া! ধর্মাপথে চলিলে কি 
হইতে পারে বা না পারে আমাদের পুরাণে তাহার ভুরি 


8৫৬ 


তৃরি দৃষ্টান্ত আছে,_বাইবেলে “যোবেশ্র আখ্যায়িকায় 
ইহার একটি সুন্দর চিত্র অঙ্ষিত। 
_ অধুনাতন আমর! “বৈরাগ্য” শব্দ যেরূপ অসদর্থে 
ব্যবহার করিতে আরম্ভ করিয়াছি, প্রকৃতই উহার অর্থ 
সেরূপ নহে। “রাগ” অর্থে যাহ! রঙ করে, যাহ! মনকে 
অন্তরকে স্বখ হুঃখে অনুরঞ্জিত করে, যাহা আত্মার স্বাভাবিক 
নির্মল অবস্থাকে ফড়রিপুর প্রকাশে কলুষিত করে। 
“বিরাগ” বা “বৈরাগ্য” অর্থে যাহাতে বাহিরৈর কোন রঙ 
ফলান নাই যাহাতে আর কিছুরই ছাপ নাই, যাহা আত্মার 
সহজ শুত্র নির্মল অবস্থা। প্রাগ” হইতেই সকল প্রকার 
ক্লেশের উৎপত্তি । ইংরাঁজি 7১9.55107. শব্দ এবং আমাদের 
পরাগ” শব্দ একই ভাববাঁচক। ইংরাজি 7১235107. শব 
লাঁটিন 7১29510, [027 7১9.0101 1০ 5007 হইতে উৎপক্ন। 
নান! কারণে অন্তরে ক্রেশানুভূতির নামই 1১23510.। 
এই জন্ ক্রুশবিদ্ধ ষীশুত্ীষ্টের শেষ যন্ত্রণাকালকে ইংরাজিতে 
চ১555107 কছে। এই রাগ বা [1১255107কে পরিবর্জন 
পূর্বক সংসারে থাকিয়া “বৈরাগ্য” অবলম্বন করিলে সংসার 
কখনই অচল হয় না,_বরঞ্চ সংসারের, সমাজের, সমস্ত 
দেশের মুখণ্রী ফিরিয়া যায়। এই নিমিত্ই আমাদের শাস্ত্র 
সংসারে থাকিয়া বৈরাগ্য অভ্যাস করিবার পুনঃ পুনঃ 
উপদেশ দিয়াছেন, বৈরাগ্যের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করিবার 
চেষ্টা করিয়াছেন, বৈরাগ্যকে ধর্মের অঙ্গীভূত করিয়াছেন । 
বৈরাগ্য অর্থে আত্মার সহজ স্বাভাবিক অবস্থান্্যায়ী কর্ন, 
আত্মার কর্মের নাশ নহে। 

সকল ধর্মশান্ত্রেরে মধ্যে কি একটা আশ্চর্য একা 
দেখা যায়। এই যে জগতে সৎ এবং অসতের চিরস্তন 
বন্দ এবং পরিশেষে সৎ-এরই জয়লাভ, ইহাই পরিশ্ছুট 
করা সকল ধধ্শাস্ত্রেরই মুখ্য উদ্দেশ্য । আমাদের শান্ত 
বল, খ্রীষ্টিয়ানদের বাইবেল বল, বৌদ্ধদের ধর্মপদ, শিখদের 
রস্বসাহেব, জৈনদের কর্পকত্র, পারসীদের আবেন্তা-_সকল 
ধর্মশান্্ই এই “সৎ,” পশ্রেয়,” প্ধর্মেরপ্ই জয়ঘোষণা 
করিতেছে। “যতোধর্মব্ততোজয়ঃ” ইহা একটি মহাসত্য না 
হইলে সকল ধর্শুশান্ত্রে এই বিষয়ে এইরূপ একটা সুন্দর 
ধ্রফযবদ্ধন থাকিত না। ধর্মের শুভ ফল এবং অধর্ের 
অন্তভ ফল আমরা সাংসারিক হিসাবে হাতে হাতে পাইলাম 


া। 


[৮ম ভাগ । 
না বলিয়া মনে করিতে পারি, কিন্তু কালোধয়ং নিরবধি. 
কালেরও ত সীমা নাই ! 


আমরা আজ সহসা অতিশয় চঞ্চল হুইয়! উঠিয়াছি,_ 
বিকাঁরগ্রস্ত রোগীর আদ্টেপের ন্যায় হঠাৎ উত্তেজিত হইয়া 


িগিদিক ভ্ঞানশৃন্ট হইয়া পড়িয়াছি ;_আমরা গৃহঘারে পাঁপ- 


আবর্জনা রাখিয়া পরের মলিনতার নাসিকা কু্চিত 
করিতেছি,_-অস্তরে অধীনতার শৃঙ্খল বহন করিয়া বাহিরের 
স্বাধীনতার জন্ত লোলুপ হইয়াছি,__ধর্ম্মধন্্ম বিচার কন্নিতেছি 
না, স্বার্থসিদ্ধির জন্য যে কোন উপাক্ন হৌক্‌ না কেন 
অবলম্বন করিতে বসিয়াছি,_ভাবিতেছি না যে, শুধু 
পরের দোষ দেখাইয়া নিজের দোষ ক্ষালন হয় না--নিজ 
স্থক্কৃতি দ্বারাই একমাত্র পরের দুক্কৃতিকে জয় করা যায়। 
সত্যসত্যই যদি আমর! ভগবৎকুপার অধিকারী হইতে চাহি, 
তবে ধর্মকে সহায় করিয়! আমাদিগকে ধীরে ধীরে উঠিতে 
হইবে,_ধর্ম্ের নামে যে সকল পাপাচার ঢুকিয়াছে 
তাহাদিগকে বহিষ্কত করিতে হইবে--অস্তরের বাহিরের 
সমস্ত জঞ্জাল পরিষ্কৃত করিয়া আমাদিগকে বিশুদ্ধ হইতে 
হইবে। যে অধর্ম করে সে তাহার ফলভোগ ত 
করিবেই, তাই বলিয় আমখ কেন অধর্মের দ্বার! 
আমাদের পাপের ভার আরও বন্ধিত করি ! একটি সামান্য 
ফুল ফুটাইতে ভগবানের কি অসীম ধৈর্য্য !_-তিনি আপন 
মঙ্গল-নিয়মকে কখনও লঙ্ঘন করেন না,_আর আমরা 
আজ ধৈধ্য হারাইয়! রাতারাতি দেশকে যেমন তেমন 
করিয়৷ ফুটাইয়। তুলিতে চাহি !-_-তাহাও কি সম্ভব! ধৈর্য্য 
ভিন্ন আর আম(দৈর উপায় নাই, ধর্ম ভিন্ন আর আমাদের 
গতি নাই,_ 

প্ধর্মং চর» 

ধর্মানুষ্ঠটান কর, 

প্ধর্্মাৎপরং নান্তি,-- 

ধর্মের পর আর নাই, 

"ধরণ সর্কেষাং ভৃতানাম্‌ মধু। 

ধর্মহি সমস্ত জীবের মধুদ্বর্ূপ। . 

শিশুকে যেমন সহমরব্য্জনসংযুক্ত ০দিব্য রাজতোগ 

দিলেও তাহার মুখে রুচে না, কিন্তু মাতা যদি সামান্ত 
অনটুকুও স্বহন্ডে মুখে তুলিয়া! দেন তাহ! তাহার নিকট 


৮ম সংখ্যা।] 


পা তন এখিত বিত সি ৭ ৯ ৪৯৭৯৯০৭ 


কি ভুমি কি অনৃতমর বলির বোধ হয়! _সেইরূপ ধিনি 
প্ররুত ধার্মিক তাহার নিকট পৃথিবীর আর যাবতীয় ভোগ- 
বিলাস সুখৈঙ্বর্ধ্য সমস্তই তুচ্ছ নগণ্য, কেবল ধর্ম্-মাতার 
হি সামান্ত সামগ্রীটুঞ্চুও মধুন্যরূপ, অমৃতময়। 
্রীস্ধীন্্রনাথ ঠাকুষধি। 


ধর্মের বলবত্তা | 


পরম সম্মানাম্পদ লেখকপ্রধান শ্রীযুক্ত রজনীকান্ত গুহ 
কার্তিক মাসের প্রবাসীতে আমার দেখিয়া শিখিব কি 
ঠেকিয়৷ শিথিব” প্রবন্ধের মুখ্য বিষয়টির সন্ধে যেরূপ 
মতামত প্রকাশ করিয়াছেন তাহা পাঠ করিয়া আমার 
মনে হল যে লেখকের সহিত পাঠকের সাধাঁরণ-ভাবের 
একটা বোঝা পড়া না থাকিলে, লিখিত প্রবন্ধের সমালোচনা 
কখনই ঠিক হইতে পারে না। সমালোচক পাছে মূলের 
ভাবার্থ এক বুঝিতে আর বুঝিয়া তাহার ভুল ধরেন, এই 
ভয়ে প্রবন্ধের ছত্রে ছত্রে টীকা টিগ্লনী এবং ভাষ্য জুড়িয়া 
দিতে হইলে লেখকের পক্ষে তাহা যে কিরূপ কষ্টকর 
ব্যাপার তাহা বুঝিতেই পারা যাইতেছে । তাহা হইলে,__ 
হয় একটা বিদ্ঘুটে কাণ্ড ভয়ঙ্কর! পথ চলিবার সময় 
তীর্ঘযাত্রীকে ঘটি বাটি থালা! পাথর চাল ভাল লবণ 
প্রভৃতি নানাবিধ উপকরণ সামগ্রী অদ্ভুত গোচের গণ্ডাছুই 
প্রকাণ্ড পকেটের মধ্যে পুরিয়া সঙ্গে করিয়া লইয়া চলিতে 
হইলে সে-বেচারীর যেরূপ দশা হয়, টিগ্ননীভার গ্রস্ত 
প্রবন্ধের অবিকল সেইরূপ দশা! হয়। তাহ! হইলে পথিকের 
পক্ষেও যেমন-_ প্রবন্ধের পক্ষেও তেয়ি-_ছয় দিনের পথ 


ছয় মাসেও অতিবাহন করা দুর্ঘট হইয়া ওঠে । আমার. 


& ক্ষুতর প্রবদ্ধটিতে আমি যে, কি ভাবে কোন্‌ কথা 
বলিয়াছি+ তাহা বুঝিতে পরার! কিছুই কঠিন নহে :-__অষ্টাদশ 
শতাববীর ফরামীস্‌ স্থারাজ্যপন্থীদিগের রীতি পদ্ধতির 


সঙ্গে *মাফিন দেশীয় স্থারাজ্যপন্থীদিগের কা্যকলাপের 


রীতিপদ্ধতির্তুলনা প্রসঙ্গে বলিয়াছি “ওয়াশিঙ্টন্‌ ধর্মের 
অবতার ছিলেন বলিলেই: হু,» আর বলিয়াছি যে, উহার 
ধর্জপ্রধান অধ্যবসায়ের ফল “নিষণ্টক স্বারাজ্য- 


বর্শের খলধতা |. 


পি সিগনাল ৯৮৫ 


| ৫ 


রিস্টার্ট স৯০০ ৮ পিসির 


আমার ধী সফল কথার সঙ্গে আমি অনারাল এইনপ 
একটা টীকা ঝ| টিপ্পনী সংলগ্ন করিয়! দিতে পারিতাম £- 

“আমার কথার ভাবার্থ এ নহে যে, ওয়াশিঙ্টন্‌ দ্বিতীয় 
বীন্তত্রীট ছিলেন ব1 দ্বিতীয় শুকদেব গোস্বামী ছিলেন। 
আমার কথার ভাবার্থ এই মাত্র যে, রবৃস্পিয়র্‌ প্রভৃতি 
ফরাসীস্‌ স্বারাজ্যগস্থীদিগের এবং এ শ্রেণীর আর আর 
বিপ্লবকারীদিগের তুলনায় ওয়াশিঙ্টন্‌ দেবতা ছিলেন 
বলিলেও অত্যুক্তি হয় না । এই ভাবার্থটি এক কথায় 
ব্যক্ত করিতে হইলে অসঙ্কোচে বল! যাইতে পারে ঘে, 
ওয়াশিড্টন্‌ যথাসম্ভব ধর্মের অবতার ছিলেন। তেমনি, 
যে জায়গাটিতে আমি বলিয়াছি প্নিণ্টক  শ্বারাজ্য-লাভ,” 
সে জায়গায় নিষ্ঘণটক শবের ভাবার্থ-__যথাসস্ভব নিষ্ষণ্টক । 

যাহা আমি অনায়াসে করিতে পাঁরিতাম তাহা! যে 
আমি করি নাই-_আমার এঁ ক্ষুত্র প্রবন্ধটির ছত্রে ছত্রে 
প্র রকমের টাক! এবং টিপ্লনী যোজন! করিয়া আমি যে, 
সময়ের, পুঁথির পাতা'র, এবং পরিশ্রমের অপব্যয় করি 
নাই, সমালোচক মহাশয় যদি. ভাবিয়৷ দেখেন তবে তিনি 
আপনিই ৰলিবেন যে, তাহা না করিয়া! তাহাকে আমি 
বহুতর বৃথ।-পরিশ্রমের দায় হইতে বীচাইয়াছি। 

ফল কথা এই যে, আমার এ ক্ষুত্র প্রবন্ধটিতে আমি 
যে বিষয়টা'র প্রতি সন্ধদয় সঙ্জনমগ্ডলীর মনোযোগ 
আকর্ষণ করিবার জন্ত আয়াস পাইয়াছি, বাদ-প্রতিবাদের 
তরঙ্গ-কোলাহলে তাহা! টলিবার বস্তু নহে। “যতোধর্্ম 
স্ততোজয়ঃ” এট। যদি আমর! ব্যালা থাকিতে দেখিয়া! 
না শিখি, তবে যথাকালে আমাদিগকে তাহা ঠেকিয়া 
শিখিতে হুইবেই হুইবে, ইহ! অত্রান্ত বেদবাক্য। 

কিন্তু দেখিয়া শিখিবার প্রণালী পদ্ধতি আছে । আমার 
ধর প্রবন্ধটির মন্তব্য কথা ইহা! নহে যে, যতো ধর্থাস্ততো৷ জয়ের 
প্রামাণিক দৃষ্টাত্ত পথে ঘাটে ছড়াছড়ি যাইতেছে-_দর্শক 
কেবল চক্ষু মেলিয়! চাহিয়া! দেখিলেই তাহা সম্মুখে বিরাজ- 
মান দেখিতে পাইতে পারে। “যতোধর্শাস্ততোজয়ঃ” 
এ কথাটি মনে বৌঝ! যদিচ খুবই সহজ, কিন্তু উহা! কর্ণ- 
ক্ষেত্রে প্রত্যক্ষবৎ সৃত্ঠিমান্‌ দেখিতে হুইলে বিধিমতে বুদ্ধি- 
বিবেচন! খাটাইয় মুখ্য মুখ্য দেশ কাল পাত্রে অন্থুসন্ধান 


৮» চালন! ব্যতিয়েকে উহ! সহজে দেখিতে পাইবার বিষয় 


৪৫৮ 
নছে। প্রবাদই আছে ত্ধ্শান্ত তন্বং নিহিত গুহায়াং।” 
ধর্মের তত্ব আকা! কেবল না-_ধরিতে গেলে বিজ্ঞানের 
নিগৃ় তত সকলও “নিহিত গুহাক়াং' ) কিন্তু তাহা সত্বেও 
'বিজ্ঞানতত্বও যেমন-_ধর্ম্মতত্বও তেয়ি-_ছুইই-__গুহার মধ্য 
হইতে মাথা! তুলিয়! বথাকালে, যথাদেশে, যথাপাত্রে, যথা- 
পরিমাণে দেখ! দিতে কার্পণ্য করে না।. “যতোধর্দাস্ততো- 
জয়ং” এট! যেমন একট! সোজ! কথা, এটাও তেম্ি একটা 
সোজা! কথা যে, সকল বস্তর যেমন গুরুত্ব আছে বাযুরও 
তেয়ি গুরুত্ব আছে। কিন্তু একটি অনভিজ্ঞ বালককে 
শিক্ষক যখন বলেন যে, পৃথিবীস্থ সমস্ত বস্তরই এক হাত 
পরিমাণ চৌকণ অংশের উপরে অন্যুন পঞ্চাশ মণ বায়ুভার 
চাপানো রহিয়াছে, তখন বালকটি সে কথার অর্থ ঘুণাক্ষরেও 
বুঝিতে না পারিয়া শিক্ষকের মুখের দিকে হা করিয়া 
তাকাইয়। থাকে । শিক্ষক বালকটিকে এ বিজ্ঞানতত্বটা 
অনেক করিয়া বুঝাইলেও, বাষুমণ্ডল যে লোহার সিন্ধুকের 
তায় ভারি বসত, এ কথায় ক্ষুদ্র বেচারীটির মন কিছুতেই 
সায় দিতে পারিয়া ওঠে না। শেষে যখন বালকটি 
শিক্ষকের নিকটে বাযুভারের একটি দৃষ্টাস্ত দেখাইবার 
প্রার্থন! জানায়, তখন শিক্ষক একটা বাষুমান যকতর তাহার 
চক্ষের সম্মুখে ধরিয়া! তাহাকে বলেন “এই দেখ বায়ুভারের 
চাপে চোঙের ভিতরে পারা”র দীড়িটা কত উচ্চে 
উঠিয়াছে।” বামুভারের দৃষ্টাস্ত শিক্ষক এ যাহা! দেখাইলেন, 
বালকটি তাহ! চক্ষে দেখিল বটে ) কিন্তু শুধু কেবল চক্ষে 
দ্বখিলে__কি হইবে? তাহার মন বোঝে কই? সে ভাবিল 
__বাধুভারের চাঁপে পারা! তো নীচে নাবিবারই কথা__ 
উপরে উঠিবে কেমন করিয়া? এরূপ সংশয়ের অবস্থায় 


বালকের উচিত-_-আপনার কথ! পাঁচ কাহুন না করিয়া, - 


শিক্ষককে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিয়া তাহার কথার প্রকৃত 
তাৎপর্ধযটি ভাল করিয়া! বুঝিতে চেষ্টা করা। পবাসুর আবার 
ভার আছে*.এ কথাটি যেদন অনভিজ্ঞ বালকের বিশ্বাস- 
যোগ্য বলিয়! মনে হয় না) পর্বের আবার জয় হয়” এ 
কথাটিও তে্ধি অধুনাতন কালের আপাতদর্শা শিক্ষিত 
সম্প্রদায়ের বিশ্বাসযোগ্য বলিয়! মনে হয় না। “যেখানে 
বানু, সেই খানেই বায়ূভার” এ কথা বেমন অন্ত লোকের 
সংস্কার বিরুদ্ধ) “যেখানে ধর্ম সেইখানেই জয়" এ কথাও 


প্রবাসী ।. 


1৮ ভা । 

টিক হি 
তেছ্জি আপাতদর্শী পণ্ডিত লোকের সংস্কারবিরুদ্ধ | অন্ত 
লোকের এরূপ কুসংস্কারের কারণ যেমন বায়ুর কুক্মতা ) 
আপাতদর্শী পণ্ডিত লোকের কুসংস্কারের কারণ তেরি 
ধর্মের সুক্মতা। কথাই, আছে-_প্ধর্মন্ত ুল্মাগতিঃ ৷ 
পুনশ্চ, বায়ুর ভার যেমন সব স্থানে বিদ্যয়ান থাকা 
সত্বেও তাহার প্রত্যক্ষ ফল সকল স্থানে সকল ভাবে 
দর্শকের চক্ষে ধরা দ্যায় না)_-বাযুমান যন্ত্রের পারদ- 
কোষে এক ভাবে ধরা দ্্যায়_-উচ্চ পর্বতশিখরে আর 
এক ভাবে ধর! দ্যায়-__বায়ুনিষ্ফাশনী যন্ত্রের (21: 
[10)এর) বাযুশূন্তা কাচঘরে কারাবরুদ্ধ জল-চয়ের 
বাম্পোদগীরণে তৃতীয় আর এক ভাবে ধর! ব্যায়, তা বই 
সকল স্থানে সকল ভাবে ধর! দ্যায় না; সেইরূপ ধর্ম্াধর্মের 
ফলাফল জনসমাজের সর্বত্রই তলে তলে কার্য করা সত্বেও, 
তাহ! সকল স্থানে সকল ভাবে দর্শকের চক্ষে ধরা দ্যায় না। 
যতোধর্মস্ততোজয়ের বিশিষ্টরূপ পরিচয় লাভ করিতে 
হুইলে বিশেষ বিশেষ এঁতিহাসিক ঘটনায় বিধিমত বুদ্ধি 
বিবেচনা সহকারে অনুসন্ধান চালনা! কর! নিতান্তই 
আব্তক। রবস্পিয়রের আমলে রবস্পিয়রের খুবই 
জয় হইয়াছিল, কিন্তু সেরূপ বেতালা এবং বে্থুরা জয় যে, 
সর্বনাশের পূর্ব-সুচনা ইহা বুদ্ধিমান্‌ ব্যক্তির চক্ষে ধরা 
পড়িতে এক মুহূর্তও বিলম্ব হয় না। আবার তাও বলি-_ 
অপরে যে যাহা বোঝে বুঝুক্‌-_কিস্তু আমর! এটা বেশ 
বুঝিতে পারি যে, ইতরাজ রাজপুরুষের! জয়ে পড়িয়া যখন 
মার্কিনদিগের সহিত বিবাদ মিটাইবার ভান করিয়াছিলেন, 
তখন তাহাদের সেই কুইন্স্‌ প্রোক্লেমেষণ-গতিকের ক্ষণিক 
সদয়ভাবের বালির বীধের উপরে বিশ্বাস স্থাপন না কল্পা'তে 
মার্কিন দেশীয় স্বারাজ্যপন্থীরা আপনাদের ন্ুবুদ্ধিমতা”র. 
বিশিষ্টরূপে পরিচর প্রদান করিয়াছেন, তাহাতে আর সন্দেহ- 
মাত্র নাই ? বাক্য দ্বার! নহে--পরস্ত কার্য দ্বারা__তাহার! 
দ্বেখাইয়াছেন যে অদুরদর্শী লোকদিগের মতো, তাহারা 
একটুতেই নাচিয়! উঠিবার পাত্র ছিলেন না। এই প্রসঙ্গ 
আর একটি কথা আমার বক্তব্য এই যে, ওয়াশিক্টন্‌ এবং 
তাহার দ্বলস্থ ব্যক্তিরা স্পেনের হুর সত সেনাপতিদিগের ন্যায় 
নিুরাচারীও ছিলেন না, "আর, এপিজাবেখের আমলের 
জাহাজের কাণ্েনদিগের .ন্যান বোখেটেও ছিলেন না. 


সিএনএন সকল 


ইক তা, বীরপুরুষ ছিলেন; আর, লেইস 
কাধ্য করিয়াছিলেন” উচ্চ অঙ্গের ক্ষতিয়ধর্্ম এবং রাজ- 
ধর্শের প্রতি যথাসম্ভব দৃষ্টি স্থির রাখিয! ন্যারযুদ্ধে প্রবৃত্ত 
হইয়াছিলেন, ইহা! সকলেরই জানা কথ! । | 
পুরাণের" যে আরগাটিতে. লেখা আছে *ধর্শন্তি তব্বং 
নিহিতং গুহাযাং” দেই জায়গায় উহার সঙ্গে আর একটি 
কথা জোড়া লাগানে। আছে এই যে, “মহাজনো। যেন 
গতঃ স পন্থা।” এ কথাটির ভিতরের ভাব এই যে, ধর্ের 
নিগুঢ় তত্বের ঠিকান! পাওয়া জনসাধারণের পক্ষে দুরূহ 
হইলেও মহাপুরুষদিগের প্রবস্তিত কার্যকলাপে তাহা! 
প্রত্যক্ষবৎ মৃত্তিমান্‌ হয়। খ্রীষ্টান লোকের! যে বলেন 
প্বীপ্ুত্বীট কুশে নিহত হইয়াও বিশ্ববিজয়ী” তাহাদের এ 
কথ! একটুও মিথ্যা নহে। এটাও তেম়ি বলা যাইতে 
পারে যে, বুদ্ধদেব রাজ্য্রশ্বধ্যে জলাঞ্জলি দিয়া পথের 
ভিথারী হইয়াও বিশ্ববিজয়ী। এ সকল কথা হিমালয় 
পর্বতের স্তায় মহা প্রকাণ্ড, তাই আমার ক্ষুদ্র প্রবন্ধটি 
ও-সকল অলোকমামান্তি বিষয়ের আলোচনার উপযুক্ত 
ক্ষেত্র বলিয়া আমার মনে হয় নাই। আত্মার গভীর 
অস্তস্তলম্পর্শা সার্বভৌমিক এবং সনাতন ধর্মের চিরস্তন 
জর স্বতন্ত্র, আর, সময়োচিত ধর্মের সময়োচিত জয়. স্বতন্তর। 
ওয়াশিঙ্টন্‌ প্রভৃতি জত্রিয়ধর্মুপরায়ণ বীরপুরুষদিগের 
ৃষটাস্তে সময়োচিত ধর্মের সময়োচিত জয়ই দেখিয়া শিখিবার 
বিষয়, ইহা! বলা বাহুল্য। “সময়োচিত ধর্ম আবার কি? 
সব ধর্মহি তো সনাতন ধর্ম 1” কথাটা খুবই ঠিকৃ! কিন্ত 
হাক্-_বিশুদ্ধ সনাতন ধর্মের আধিপত্য পৃথিবী-মধো যেরূপ 
হওয়া উচিত-_হইয়াছে তাহা কথায় এবং পুথির পাতা” 
বতটা-দূর পধ্যস্ত, কার্ধো (বিশেষতঃ বড় বড় রাজা এবং 
রাজপুরুষদিগের বড় বড় কার্ধ্ে ) তাহার সিকির সিকিও 
হইতে পারিবার পক্ষে বাধাবিক্ণ এতাধিক প্রবল যে, 
তাহার উন্মত্ত তরক্কোলাহলের ভিড় ঠেলিয়া বিশুদ্ধ 
সনাতন ধর্গোর,. সারগর্ত উপদেশ লোকের কর্ণকুহরে 
পৌঁছিত্তে*না পৌঁছিতেই মাঝপথে 'লোঁপ পাইয়া যাঁর়। 
এক্ষপকার কাঙ্গে তাই. রাজ্যান্দ্ধ লোকের ধারণা এইরূপ 
যে, বিশ্িন্ধ বরের ভাব, কার্ো পরিণত করিতে হাওয়া 
এক্তারার নখ চে, অঙএব তাহাতে ক্ষা্ত থাকাই 


৪৫৯, 


১২৫৯০৯৪০০৫ সপন রশ 


কিন্তু ঘাহাই হোক্‌ না কেন--সনাতন 


সিন পি সিপিএ? সত 


পরামর্শসিদ্ধ। 


ধর্ঘের পবিজ্র আদর্শ .সভ্যজাতি মাত্রেরই পরম পৃজ্য 


সামগ্রী তাহাতে আর ভূল নাই । ফলেও এইরপ্র দেখিতে 


পাওয়া যায় যে, দেশ বিদেশের সমস্ত সভ্য জাতিই 


প্র পরম পবিত্র আদর্শটিকে--সভ্যতাই ৰলো-_মনুয্ত্বই 
বলো-_আর মনুষ্যের দেবত্বই বলো-_এম্লিতরো যত 
প্রকার মহদ্‌্গুণ মনুষ্জাতির মন্তকের তৃষণ, সমন্তেরই 
মূল আকর বলিয়৷ হৃদয়ঙ্গম করিয়া থাকেন, আর, সেই 
জন্ত কোনো সভ্যজাতিই উহার প্রতি যথোপযুক্ত সম্মান 
প্রর্শন করিতে পারৎপক্ষে ক্রটি করেন না। তবে 
কেন সুসভ্য জনসমাজ্ধের ভদ্রলোকেরা বিশেষত কর্তৃপক্ষীয় 
ক্ষমতাপন ব্যক্তিরা বিশুদ্ধ ধর্মের আদর্শকে কার্য্যে পরিণত 
করিবার জন্ত কার়মনোবাক্যে প্রবৃত্ত না হ'ন। কেন যে 
তাহারা তাহাতে প্রবৃত্ত হ'ন না, তাহার কারণ ইচ্ছার 
অভাব তত নহে--ষত শক্তির অভাব। মন্ুষ্যের সেবল 
কই--সে স্বর্গীয় প্রভাব কই-_মুখ চঙ্ষুর জ্যোতি কই? 
তেজোময় এ্শী শক্তিকে আশ্রয় করিয়া! যে-মঙ্গলশক্তি মাথা 
তুলিয়া দীড়াইলে সৃষ্টি স্থিতি প্রলয় করিতে পারে-_সে 
শক্তিতে কাহার স্বত্বাধিকার ? মন্ষ্যেরর_-না আর কোনে 
জীবের ? কিন্তু সে শক্তি কোথায়? ন্যায় সত্য ক্ষমা দয় 
কোথায় ? ঈশ্বরানুরাগ কোথায়? মনুয্যত্ব কোথায়? 
আমি তাই বলি যে মানুষ এখনো! মানুষ হয় নাই।, 
মনুষ্যসমাজে ব্যাপ্ত ভন্নুক আছে লক্ষ লক্ষ, ছাগ-মেষ 
আছে লক্ষ লক্ষ, ভূত পিশাচ আছে লক্ষ ল্ক্ষ; কিন্তু 
যাহাকে মানুষ বল! যাইতে, পারে, সেরূপ মনুষ্য যদ 
কোটির মধ্যে একটি আধৃটিও খুজিয়৷ পাওয়া সম্ভব 
হয়, তবে তাহা মনুষ্যমগ্ডলীর আশাতীত পরম সৌভা- 
গ্যের বিষয়। ফল কথা এই যে পৃথিবীর মন্তক- 
স্থানীয় ক্ষমতাশালী পুরুষের! যতক্ষণ পর্য্যন্ত মনুষ্যত্বের 
উচ্চ শিখরে অধিরূঢ় না হইতেছেন ততক্ষণ পর্যন্ত মনুম্যের 
কিছুতেই নিস্তার নাই; আর, তাহাতে কৃতকার্ধ্য হইতে 
হইলে সনাতন ধর্মের বিশুদ্ধ আদর্শকে কার্যে পরিণত করা 
ব্যতিরেকে অন্ত কোনো! উপায়েই তাহা সম্ভাবনীয় নছে। 
অধুনাতনকালে, যেখানে যে পরিমাণে বাহুবল এবং মস্তিকষ-বল 
গর্বে স্কীত হইয়া ধরা'কে লক! ভ্ঞান করিতেছে দেখিতে 


টি 


পাওয়া যায, লেখানে সেই পরিমাণে আসল ব. বলের ্র শোচনীয় 
হীনাবস্থা দেখিতে পাওয়া যায়। আর, সেই দেবন্পৃহনীয় 
মন্ুয্যোচিত মঙ্গল-শক্তির অভাবে পৃথিবীস্থ সমস্ত সুসভ্য 
জাতিগণের মধ্য হইতে ক্রন্দন এবং হাহাকার ধ্বনি উঠিতেছে 
গগন ভেদ করিয়া দিবারাত্র, ইহাঁও আমর! চক্ষে দেখিতেছি। 
এ কথা সত্য যে, স্থসভ্য জাতিগণের কর্তৃপক্ষীয় মহাত্মারা 
. বিশুদ্ধ সনাতন ধর্মের আদর্শকে লোৌকসমাজে মৃত্তিমান 
“করিয়। স্ব শ্ব দেশীয় জনসাধারণকে উচ্চ অঙ্গের সভ্যতার 
বা ম্জব্যত্বের ব্রহ্মভাঙায় টানিয়৷ তুলিবার জন্য চেষ্টা 
করিতেছেন খুবই উঠিয়া! পড়িয়া লাগিয়৷; আর একেবারেই 
তাহারা অভিলধিত বিষয়ে সিদ্ধি লাভ না করিতেছেন 
তাহাঁও নহে ; ষোলে। আনার জায়গায় অন্ততঃ এক আনা 
সিদ্ধি লাভ করিতেছেন, তাহাতে সন্দেহ মাত্র নাই। 
কোনো সুসভ্য জাতিই প্ধর্মোন্পতিতে কাজ নাই” বলিয়া 
মনুয্সমাঁজের প্রধানতম কার্যে জলাঞুলি দিয়া_চারিদিকের 
তুফানের মাঝখানে হাল ছাড়িয়া দরিয়-__নিশ্চিস্ত হইয়া! বসিয়া 
নাই। সুসভ্য জাতিদিগের মাথালে! মাথালো বিজ্ঞ এবং 
কন্্সী লোকেরা সাধারণ লোকসমাজকে ধর্মসোপানের আর 
এক ধাপ উচ্চে উঠাইয়৷ ধিবার জন্য চেষ্টারও ক্রটি করিতেছেন 
না- _অনুষ্ঠানেরও ক্রটি করিতেছেন না ;-_সম্মুখের বাধা- 
বিগ্নের মে যুন্ধও করিতেছেন কম ন1)-_পারিয়া উঠিতেছেন 
না কিন্ত কিছুতেই ! এ যাহা আমি বলিতেছি ইহার একটা 
জাজল্যমান প্রমাণ-_ 

অধুনাতন স্থসভ্য জাতিগণের মধ্যে সার্ধলৌকিক রাজ 
সভার ([1765702000%1 1 08011000200র ) গোড়া" 
পত্তনের প্রস্তাবনা । কিন্তু &ঁ নুমহৎ মঙ্গল কার্ধ্যটির 
উদ্ভোগকর্তারা এখনো! পরাস্ত এটা জানেন না যে, তাহাদের 
জাতির বহিমুর্থী সভ্যতা যেরূপ ছৃর্দ্মনীয় প্রচণ্ড বেগে 
স্বার্থের পথে দৌড়িয়া চলিয়াছে, সেই দানবী সভ্যতাটাকে 
যত দিন পর্যাস্ত তাহারা মানবী সভ্যতার পথে অর্থাৎ, 
পরমপরিপুদ্ধ সনাতন ধর্মের পথে বাগাইয়া আনিতে 
না পারিবেন ততদিন পধ্যস্ত তীকার। সকলে মিলিয়া 
উঠিয়া পড়িন্ব' লাগিয়! সহ চেষ্টা করিলেও আশাহুরূপ 
ফল-লাভে কৃতকার্য হইতে পারিবেন না। এটা তাহাদের 
জানা উচিত যে, কোনে! এক জাতি ধর্থের প্রতি 


প্রবাসী ।' 
 নৃষশৃ ্বার্থানধ বাণিজাবাবলারেয লাধনপটুতার অপরাপর 


1৮ষ/ভাগ। 


শপ 


জাতিকে অনেক পশ্চাতে ফেলিয়৷ আত্মগরিমায় শ্ীত হইয়া 
উঠিলে পার্বর্তী বলবান্‌ জাতিরা কখনই তেমনতরো! 
বিষাক্ত জাতির সহিত সদৃভাবে মিলিতে পারিবেনও না__ 
সদ্ভাবে মিলিতে চাহিবেনও না। এটা যেমন উহাদের 
জানা উচিত, আর-একটি কথা তেমানি দেশীয় স্থারাজ্য- 
গন্থীদিগের জান! উচিত; সে কথা এই যে, বিভিন্ন পাশ্চাত্য 
জাতিদিগের মধ্যে স্বার্থমূলক প্রতিহ্বন্দিত।৷ যেরূপ মাত্রা 
ছাড়াইয়! উঠিয়াছে, আমাদের দেশের অন্তর্গত বিভিন্ন 
জাতিদিগের মধ্যে তেমনতর কোনে! ছুরপনেয় প্রতিবন্ধক 
বিদ্ধমান নাই। এই জন্ত সনাতন ধর্মকে আদর্শরূপে 
মাবখানে চীড় করাইয়া আমাদের দেশের চতুঃসীমার 
অন্তর্ন্তী বিভিন্ন জাতিগণের মধ্যে এ্রক্যবন্ধনের উপায় চেষ্টা 
ওরূপ একটা অসাধ্যসাধন ব্যাপার নহে । আমি তাই 
বলি যে, &ঁ সময়োচিত এক্যসাঁধন কার্য)টির উপরে আমাদের 
স্বদেশের মঙ্গল তো বটেই তা ছাড়া সমস্ত পৃথিবীর মঙ্গল 
প্রধানত নির্ভর করিতেছে জানিয়! ফায়মনোবাক্যে সেইটি 
ঘটাইয়া তুলিতে চেষ্টা করা দেশহিতৈষী ব্যক্তিমাত্রেরই' 
প্রধানতম কর্তব্য 'কার্য।* আর পুঁথি বাড়াইব না ১ 
ছই জাতির ছুইতরো বিভিন্ন ধাচার স্বভাব চরিত্র পর্য্যালোচন! 


* লক্ষ্মীর বরপুত্র আকৃবর শ! সনাতন ধশ্মের আধিপতা যথাসম্ভব 
মানিয় চলিয়। হিন্দু মুসলমানের মধ্যে এক্য স্থাপন করিতে প্রাণপণ 
চেষ্টা করিয়াছিলেন; কেবল, তাহার উত্বরাধিকারীদিগের দৌরাজ্মো 
তাহার সে চেষ্টা রীতিমত ফলবতী হইতে পারিল না। অলঙ্ষমীর 
বরপুত্র গুরঙ্জীব সেই এঁফ্যের পথে কণ্টক আরোপ করিয়া আপনার 
এবং মোগল-সাআজাজ্যের রসাতল-প্রয়াণের পথ প্রস্তত করিবার কেমন 
ওন্তাদ্‌ ছিলেন তাহা! কাহারো অবিদিত নাই। আমার এইকপ মনে 
হয় যে, মুদলমানদিগের আগমনের পূর্বেবে আধ্য এবং বৌদ্ধ ধর্দাবলম্বী- 
দিগের মধ্য বিরোধ এবং বৈরিতা”র পরিবর্তে একা এবং সন্তাব থাকিলে 
আমাদের দেশের এরূপ ছুর্গতি হইত না। কোনে। চীনদেশীয় বিজ্ঞ 
লোৌফ যদি বলেন যে, ভাল মন্দ নির্বিশেষে বৌদ্ধমতাবলম্বীদিগের 
আবালবৃদ্ধবনিতার উপরে যেরূপ মর্দাবিদারক নিষ্ঠরাচরণ করিয়া 
তাহাদিগকে আবর্জনার স্তায় ভারতবর্ষ হইতে সমূলে বণটাইয়া ফ্যাল" 
হুইব্রাছিল, সেই পাপের ফলে তাঙার অনতিপরে ভারতবর্ষ পরহস্তগত 
হইল, তবে তাহার সে কথ! আমর! যে হাসিয়! উড়াইয়! দিব, তাহায় 
জে! নাই। কেননা, পৃর্থীরাজ্জের আমলে যদি বৌদ্ধধর্সের প্রভাব দেশ 
হইতে সমূলে লোপ পাইলস! না যাইত, তাহ। হইলে অস্বমেধের অলীক 
আড়ন্বর ম্ৃত্যুপষ্যা। হইতে কুক্ষণে গাত্রোথান করিয়া দেশীয় রাজাদিগের 
আপন। জাপনির মধ্যে বৈরিতানল প্রহথলিত করিরা তুলিত না; আর 
তাহার উত্তাপ সহ বরিতে না পারি! তারতলগ্ী ঈ্ার জানি 
দিদা মুসলমান সেনাপতির জায় বাচ্ঞা! করিতে যাইতেন ল1.। 











৮ম সঙ্্যা।] 


ইরিনা 
পক্ষে শ্রেয়স্কর বলিয়া আমার মনে হয়, তাহ! যতদুর পারা 
যান সংক্ষেপে (অর্থাৎ ইঙ্গিত ইসারার কোনোমত প্রকারে ) 
'বলিয়৷ প্রস্তাবের উপসংহার করি। 

আগ্লীদের দেশের প্রতি প্রকৃতি যেরূপ সয়, পাশ্চাত্য 
ভূগোল-খণ্ডের প্রতি তাহার সিকির সিকি নহে। কিন্ত 
তাহা সত্বেও বৈজ্ঞানিক যন্তরাদির সাহায্যে প্রকৃতির কার্ধ্য- 


প্রণালী প্রভৃত বত্ব এবং অধ্যবসায়ের সহিত দেখিয়! শেখা. 


গতিকে পাশ্চাত্য জাতির! জিতিয়া গিয়াছে, এবং এ দেশের 
লোকেরা এক্ষণে ঠেকিয়া শিখিতে বাধ্য হইতেছে। 
পাশ্চাত্য জাতিদিগকে প্রকৃতিমাতা! যাহা গ্ভান নাই, তাহারা 
বৈজ্ঞানিক কলকৌশল প্রভৃতির সাহায্যে তাহার খীঁক্তি 
পূরণ করিয়া মস্ত বড়লোক হইয়াছে। কিস্তু আমাদিগকে 
প্রক্ৃতিমাতা৷ অপর্য্যাপ্ত ধনধান্ত দিয়াছেন ; আমাদের পুর্ব্ব- 
পুরুষেরা তাই বৈজ্ঞানিক কলকৌশলের দিকে না৷ গিয়া, 
অধ্যাত্ম যোগের সাধন ভ্বার! আত্মার অভাব পুরণ করিবার 
জন্য কষ্ট স্বীকার ঘত দূর করিতে হ্প তাহা করিয়াছিলেন। 
পাশ্চাত্য দেশের সাধন বিজ্ঞান-প্রধান ; আমাদের দেশের 
পূর্বতন মহাত্মাদিগের সাধন নিঃশ্রেয়সপ্রধান। পাশ্চাত্য- 
প্রদেশীয় বৈজ্ঞানিক সাধন দ্বারা জনসমাজে মঙ্গলফল যতটা 
ফলানো৷ যাইতে পারে, তাহা অনেকদুর পরধ্যস্ত ফলিত 
হুইয়। চুকিয়াছে ) তাহা হইতে তাহা অপেক্ষা আর বেশী 
ফলের প্রত্যাশা করা যাইতে পারে না। আমর! চক্ষে 
দেখিতে পাই বা না পাই, তাহাতে বড় একটা আইসে 
যায় না__কিস্ত কথা এট! খুবই সত্য যে, আমাদের পূর্বব- 
পুরুষদিগের তপন্তার ফল কোথাও যায় নাই ; এই খানেই 
_এই ছুঃখভারপ্রপীড়িত ভারততৃমিতেই__ভাহা সরস্বতী- 
নদীর স্তায় অন্ততিগুঢ় রহিয়াছে । বাহার চক্ষু আছে 
তিনি দেখিতে পাইতেছেন যে, স্বার্থপ্রধান দানবীসভ্যতার 
অন্তিম দশ!" ক্রমে ঘুণাইয়া আসিতেছে ) ধর্মপ্রধান মানবী- 
সভ্যতা! গুহাগহ্বরেয় মধ্য হইতে আলোকে মন্তক উত্তোলন 
করিবে, “্ভাহার অন্ত. ধীরে ধীরে প্রন্থত হইতেছে। 
ইতিহাসে আমর! দেখিতে পাই যে, পাশ্চাত্য প্রদেশে 
প্রথমে অয়াজকতার . গর্তে একপ্রকার ক্ষত্রিয়-প্র 

(০8153০) সত্যতা জন্মগ্রহণ করিয়াছিল) টন পরে 


রসের বলবতা। 


কিতা লী ৩৪৭৭ ৭ 


৪৬১ 


২১০ চসিক িনিলাত 


গর পাত চস, ০ 2 


সেই ক্ষরিসপ্রধান ভাতার গর্তে রর কালের এই 


' বৈশ্তপ্রধান (170850191) সভ্যতা জন্মগ্রহণ করিক়্াছে। 


ইহার পরে বৈশ্বপ্রধান সভ্যতার গর্তে যে প্রতিলোম- 
ক্রমে অর্থাৎ উল্টা পদ্ধতিক্রমে ধর্প্রধান সভ্যতা জন্মগ্রহণ 
করিবে, তাহা! সম্ভব বলিয়! মনে হয় না। ধর্মপ্রধান 
সভ্যতা মনুষ্যত্বের চরম বিকাশ, আর সেই জন্ত মল 
শক্তির সবিশেষ কার্ধ্যকারিতা ব্যতিরেকে তাহা ঘটিয়া 
উঠিতে পরে না। দানবীসভ্যতা বিরোধমূলক, মানবী- 
সভাতা এ্ক্মূলক। আমি দিব্যচক্ষে দেখিতেছি বে, 
ধ্মপ্রধান মাননীসভ্যতা আমাদের এই পুণ্য ভারততূমিতেই 
গোকুলে বাড়িতেছে। সমস্ত ভারতবর্ষ যদি আজ এঁকে 
ভর করিয়! দীড়ার, তবে সেই প্রক্যের মধ্য হইতেই 
মনুষ্জাতির চিরাভিলধিত মানবীসভ্যতা হিমালয় পর্বতের 
তায় মত্তক উত্তোলন করিয়া দণ্ডায়মান হইবে ইহাতে 
আর সন্দেহ মাত্র নাই। আমরা এখন বেধোরে পড়িয়া 
প্রাণের দায়ে শক্তি শক্তি করিয়া সার! হইতেছি, এবং 
পাশ্চাত্য জাতিদিগের দেখাদেখি বিরোধশক্তি উদ্বোধনের 
পন্থা অবলম্বন করিতেছি; জানি ন! যে এ্রক্যশক্তির কিরূপ 
অপরাজিত বল। পৃথিবীতে যে, বিরোধের পাল! সাজ 
হইয়াছে, তাহার প্রত্যক্ষ প্রমাণ_ পাশ্চাত্য জাতিগণের, মধ্যে 
সার্বলৌকিক রটজসভ! সংস্থাপনের প্রস্তাবনা । এখনকার এই 
নৃতন যুগের প্রত্যেক নৃতন ঘটন! আমাদিগকে চক্ষে অঙ্গুলি 
দিয়া দেখাইতেছে যে, কালের গতি নূতন আর একদিকে 
ফিরিয়াছে। অতএব, আর এখন ঠেকিয়া' শিখিতে না! 
গিয়া ব্যালা থাকিতে দেখিয়া-শেখাই বুদ্ধমানের কাধ্য। 
নচেৎ, সবতাতেই আমর! পাশ্চাত্য জাতিগগণের ধাম! ধরিয়া 
চলিলে তৃণাচ্ছাদিত কুপে পড়িয় প্রাণ হারাইব। এখন 
ষে, পৃথিবীতে দাঁনবীশক্তির পাল! সাঙ্গ হইবার এবং 
সেই সঙ্গে মানবীশক্তির পাল! আরম্ভ হুইবার , উপক্রম 
হুইয়াছে-_-এটা আমর! দেখিয়াও দেখিতেছি না) তাই 
মঙ্গল বা! স্বাধীনতা লাভের উপায় ধর্ম কি অধর্পা, এ সম্বন্ধে 
আমাদের মধ্যে প্রশ্ন উঠিতে পারিতেছে। 
প্রীছিজেজনাথ ঠাকুর। 


৪৬২ 


লগত লিপি তাত সতী ত ৮৯ ৯০৫৭1 


পানির উপদেশ 


'উপনিষদের উপদেশন ংর খণ্ড প্রকাশিত হইয়াছে। গ্রস্থকার শ্রীযুক্ত 
ফোকিলেশ্বর ভটাচার্ধা বিদ্যারত্ব এম, এ. মহাশক্প, সমালোচনার জঙ্য 
আমাদিগফে এক খণ্ড গ্রন্থ উপহার দিয়াছেন। গ্রস্থখানি ৩৬৪ পৃষ্ঠায় 
মম্পূর্ণ, ইহার মধ্যে অবতরণিকাই ১৮৩ পৃষ্টা! ব্যাপিনী। এই অব- 
তরণিকাতে গ্রন্থকার শঙ্রের মতামত বিষয়ে নিয়লিখিত দিদ্ধান্তে উপনীত 
হুইয়াছেন। 
১। ব্রহ্ম নিত্য ভ্ঞান স্বরূপ । 

বন্ধ যে নিত্য জ্ঞান স্বরূপ এ বিষয়ে কাহারও এমততেদ হইতে 
পারে না। তবে একটী কথ! মনে রাখ! উচিত যে ত্রন্কে জ্ঞাত বলা 
যাইতে পারে না-ত্রঙ্গ 'জ্ঞানম ইহাই সত্য (তৈঃ ভাঃ ২১)। 
্রস্তকারের মতে “শব ম্পর্শাদি বিজ্ঞানগুলি আত্মার জ্ঞে়।” এই কথ।- 
গুলি ব্যবহারিক ভাবেই সতা, পারমাথিক ভাবে নহে। গীতাভাষ্যে 
শঙ্কর বলিয়াছেন “অবিক্রিয় বিজ্ঞান-স্বরূপে বিজ্ঞাতৃত্ব উপচার করা 
হইয়াছে”--“বিজ্ঞাতৃজোপচারাং” (১৩।৩)। 'উপচারাৎ' (1 
80) শব্দটার প্রতি লক্ষ্য রাখা আবগ্তক। আত্মার জ্ঞাতৃত্ব, 
কর্তৃত, জষ্তাদি সমুদয়ই উপচার বশতঃ “কর্তৃত্ব মুপচর্মাত আত্মানঃ” 
(বৃঃ ভাঃ ৪1৩১১ ) তেন কর্তৃতম্‌ উপচর্যাতে, ন ম্বতঃ কর্তৃত্ধম (81৩1১৭) 
তেন উপচধ্যতে ভরষ্ট1 ইত্যাদি (৩৪।২ )। 

২। ব্রন্ম নিত্য শক্তি স্বরূপ । 

রস্থকারেয় এই সিদ্ধান্তটা অতি গুরুতর । তাহার যুক্তি এই ব্রদ্ধ 
ঘখন সমস্ত বন্তর প্রেরক, তখন বলিতেই হইবে ব্রন্দে কর্তৃত্ব আছে 
স্থৃতরাং ব্রহ্ম শক্তিশীলী। গ্রন্বকার ইহাও বলিয়াছেন “ব্রহ্ম, সন্গিধি 
মাত্রেই ইন্জিয়াদির প্রেরক” পৃ ৩৪। শঙ্কর ব্রহ্মকে প্রেরক বলিয়াছেন 
ইহ! দতা কিন্তু এই সঙ্গে ইহাও বলা হইয়াছে যে ্রঙ্গের প্রেরকতব 
ব্যবহারিক ভাবেই সত্তা, পারমার্থিক ভাবে ব্রন্গের প্রেরকত্ব স্বীকার কর। 
যায়না । গীতাভাযো শস্কর লিখিয়াছেন-.“সন্গিধি মাত্রেণাপি কর্তৃতবম 
গৌধমেব ১৮৬৭। অর্থাৎ সম্গিধি বশত$ ব্রঙ্গোর যে কর্তৃ্ তাহা গৌণ 
(18150056) 1 *ন গোণেন মুখাং কাধা নির্বব্ত্যতে” অর্থাৎ এই 
কর্তৃত্ব কোন মুখ্য কাধা সম্পন্ন হইতে পারে না। এ অবস্থায় আত্মার 
কর্তৃত্ধ স্বীকার কর! যাঁয় না, কারণ কর্তৃত স্বীকার করিলে বলা হয় যে 
কাঁধা না করিলেও কারক হওয়া যায়'_“তৎ অসৎ অকুর্বত: কারকত 
প্রসঙ্গাৎ।” হুতরাং দেখ যাইতেছে যে ব্রন্মের প্রেরকত্ব লৌকিক 
ভাবেই সত্য । পারমার্থিক ভাবে ইহা। সত্য নহে। মুতরাং কল্পিত 
কর্ড বশতঃ ব্র্মকেট কর্তী, শক্তিশালী বা শক্তি স্বরূপ বলা যাইতে 
পারে ন। রর 

ত্রন্গের প্রেরকত প্রমাণ করিবার জঙ্ক গ্রস্থকার কয়েকটা 
করিয়াছেম। 
, (ক) তিনি বলেন কেনোপনিষদ ভাষ্যে (১২) ব্রহ্গকে 'তৎ 
সামর্থ/ম্, অর্থাৎ “সামর্থাম্বরূপ" বল হইয়াছে। ছুই একখান! বাজে 
সংস্করণে ( যেমন শ্ীমহেস্চন্ত্র পাল বাঁ. ভুবনমোহন বসাকের ) এইরূপ 
পাঠই আছে, কিন্ত এ সমুদয় সংস্করণের কোন মূলাই নাই। পুণা 
'আননাশ্রম' স্বরণে "তৎসামর্থা নিমিত্বম এইরূপ পাঠ আছে। এই 
পাঠই যে ঠিক পাঠ তাহাতে আর কোন সন্দেহ নাই। (১) নায়ায়ণ কৃত 
'দীপিকাতে' এন্বলে শন্বয়ের ভাবাই অবিকল উদ্ধৃত হইয়াছে এবং এই 
দীপিকার পাঠ 'তৎসামর্থা নিমিত্বম। (২) পূর্ষোক্ত স্থলে "প্রো 
বিষয়ে 'তৎামর্থ নিষিত্ম' বল। হইয়াছে। মম আদি উত্তিয় বিষয়েও 


স্থল উদ্ধৃত 


প্রধাসী। 


পিপিপি 


[৮মন্ভাগ। 


সিল ১১ তি ১৪ সপ সিএস কা? 


দীপিকাতে “নিমিত্ত শষের স্বহিয়াছে। (৩) উ অংশের 
দীপিকাতে-__শঙ্ষরানন্দ' বহুবার 'সামর্থাকারণম্, বাবহার করিয়াছেন। 
'কারণম্‌, এবং “নিমিত্ম্ঠ সযপর্য্যায়ের কথা। সুতরাং দেখা যাইতেছে 
ভাষ্যের পাঠ 'তৎ সামর্থা নিমিতরম্‌' ;_'তৎসামর্থ্যম্ণ নছে। ইহার অর্থ 
বন্ধ “শ্রোতীদির সামর্থের কারণ।” ইহা যে ব্যবহারিক ভাবে সতা 
তাহা! আমর! গীতাভায্যেই (১৮৬৭ ) দেখিয়াছি এবং পরেও দেখিব 
(ধ' অংশ ভর্টঘা)। আর এস্থলে যদি 'তৎসামর্থাম এইরাপ পাঠই 
থাকিত তা হইলেও নিগু4 ব্রহ্মবাঁদের' কোন হানি হইত না। 
লৌকিকভাবে ব্রঙ্গকে অনেক অনুচিত বিষয়ও আরোপ করা ৃ 
থাকে । (বেঃ ভাঃ ১২1১৪ )। 

এই অংশের টাকাতে আনন্দ গিরি বলিয়াছেন “রজ্জু যেমন সর্পাদি 
অধ্যাসের অধিষ্ঠঠন, তেমনি চৈতন্য ও আোত্রাদি অধ্যাসের অধিষ্ঠান ।” 
স্তরাং দেখা যাইতেছে যে শোত্রাদি সর্গাদির ম্যায় মিথা। কলপন।। 

€খ) উক্ত উপনিষদের ভাষ্য হইতে (১19) গ্রস্থকার আরও একটা 
অংশ উদ্ধৃত করিয়াছেন। অংশটা এইরূপ অনুবাদ কর! হইয়াছে, 
“বাগিন্তিয় ব্রহ্ম জ্যোতি দ্বারা প্রেরিত হুইয়।ই বক্তব্য প্রকাশ করিতে 
সমর্থ হয়।” পৃ২২। 

পাদটাকায় (০: 7701৫) লিখিয়াছেন “ম্পষ্টতই এ সকল স্থলে পূর্ণ 
নির্বিবিশেষ ব্রহ্মকেই “সামর্থা স্বরূপ' বল! হইয়।ছে 1” পৃ২২। 

আনন্দগিরির ব্যাথা! যদি টিক হয় তাহ! হইলে বাগিিয়াদি রজ্জু- 
সর্পের স্তায় মিথা।। মিথ্যা কল্পনা বিষয়ে ব্রঙ্গকে 'সামর্ঘয স্বরূপ 
প্রমাণ করিয়া! কোন লাভ নাই। 

আর আমরা এখানেও ভাষ্যে “সামর্থ্য স্বরূপ” বা অনুবূপ কোন 
কথাই খুজিয়! পাইলাম না। বরং ভাষ্যে যাহা লিখিত আছে তাহাতে 
্রস্থকারের বিরোধী মতই প্রতিপন্ন হয়। ভাষ্যকার এই স্থলে 
বৃহদারণাক উপনিষদ্‌ হইতে এই অংশ উদ্ধত করিয়াছেন “যো বাচমন্তরে! 
যময়তীতি বাজসনেয়কে।” এখানে “অন্তর্ধামী”্র কথাই বল! 
হইয়াছে । শঙ্করের মতে এই অন্তধামী-. সগুণ ব্রন্গ, ইনি অবিদ্যা- 
মূলক (বু হঃ ভাঃ ৩৮ ভাষ্য শেষ )। 

গ্রন্থকার লিখিয়াছেন “"আত্মচৈতন্যই ইন্জ্িয়াদির প্রেরক ।.*"এই 
জন্যই শ্রতিতে আত্মচৈতন্যকে শ্রোত্রের শ্রোত্র, প্রাণের প্রাণ, মনের 
মন বল। হুইয়াছে ।_-পাঠক এ সকল অপেক্ষ! ম্পষ্টতর উক্তি আর কি 
হইতে পারে?” পূ ২১--২২। কেনোপনিষদে ব্রহ্ষকে শোত্রের 
শ্রোত্রাদি বল! হইয়াছে সতা কথা কিন্ত কি অর্থে এই কথাগুলি বল! 
হইয়াছে, শঙ্কর ত কেনোপনিষদের পূর্ববোল্লিখিত অংশেই তাহা৷ ব্যাধ্যা 
করিয়াছেন। যে অংশ উদ্ধত করিলে নিজের মত আঁপাতঃ সমর্থিত 
হয় গ্রন্থকার সেই অংশই উদ্ধৃত করিয়াছেন আর সেই ভাষ্যেরই যে 
অংশ নিজ মতের সম্পূর্ণ বিরোধী গ্রন্থকার সে অংশ গ্লোপন করিলেৰ। 
ইহাতে কি সতোর মধ্যাদ। রক্ষিত হইয়াছে? এ ভাষ্যেরই (১৪) শেষ 
অংশে শঙ্কর বলিতেছেন “তিনি বাকোর বাক্য, চক্ষুর চক্ষু, শ্রোত্রের 
শ্রোত্র, মনের মন, কর্তী, ভোক্তা, বিল্ঞাতা, নিয়স্তা, প্রশাসিত; ব্রহ্ম 
বিজ্ঞান ও আনন্দ ইতাদি কথ! ব্যবহারিক ভাবেই, বল! হইয়াছে; 
কিন্ত ব্রহ্ম অব্যবহাধ্য, নির্ব্শেষ, পরম ও সাম্য । বাবহারিক ভাবে 
যাহ। বল! হইয়াছে তাহা ভ্যাগ করিয়া! আত্মাকেই নির্বিশেষ ব্রচ্ধ 
বলিয়। জান ইহাই শব্দার্থ । ঈশ্বরাদি অনাক্মবস্ত এবং.উপাধি ভেদ 
বিশিষ্ট। লোকে ঈশ্বরাদিকে ব্রন্ধ বলিয়! উপাঁসন! করে কিন্তু 'উহয়াদি 
বর্গ নছে।” রি 


গাঠকগণ দেখিলেন যে লৌফিক ভাষায় ব্রক্গকে শ্রোত্রেয় শ্রোত্র, 
কর্তা, জাতা, নিয়স্তাদি বল! যাইতে পারে কিন্ত একৃত অর্চেঠাহাকে 


উম সংখ্যা] 


প্রকারে বর্ণনা করা ঘা না। আরও একটা বিষয় লক্ষ্য কর! 


_-এখানে ঈশ্বরকে 'অনাত্মা' বল! হইয়াছে । 

(গ) এতরেয় উপনিষদ হইতে এই অংশ উদ্ধৃত হইয়াছে 
নিষ্রিয় শান্ত সর্বপ্রকার উপাধিবর্জিত ,ব্রদ্ষই জগতের বীজ ত্বরূপ 

শক্তি বা মায়া শক্তির প্রবর্তক” পৃঃ ২৬। 

্রস্থকার একটু মারাত্মক কথ! গে/পন করিয়াছেন । কথাটা এই-_ 
প্উপ।ধি সম্বদ্ধেন |” উপাধি বশতংই ব্রহ্ষকে সর্বজ্ঞাদি সংজ্ঞা দেওয়া 
'ঘাইতে পারে। এই “উপাধি” শবের অর্থ কি? মনে কর স্ষটিকের 
নিকট জবাকুস্থম রহিয়াছে ; এই জন্য স্বচ্ছ শ্কটিককে রক্তবর্ণ বলিয়! 
মনে হইতেছে । এই স্লে জবাকুহ্বমকে স্ষটিকের উপাধি বল হয়। 
প্কটিক যেমন কখন রক্তবর্ণ হয় না তেমনি ব্রন্মও কখন শ্রোতা, অস্ত! 
জ্ঞাত! অন্তধামী ইতাি হঈতে পারেন না। স্কটিককে যেমন রক্তবর্ণ 
বলিয়। ভ্রম হয় তেমনি উপাঁধি বশতঃই ব্রন্মকে অভ্তীম্যাদি বলিয়া ভ্রম 
হইরা থাকে । বিদারতব মহাশয় যে অংশ উদ্ধত করিয়াছেন সে অংশে 
এই উপাধির কথাই বল! হইয়াছে । 

(ঘ) গীত। ভাষ্য দ্বারাও গ্রন্থকার নিজ মত সমর্থনের প্রয়াস পাইয়া- 
ছেন। হিনি বলেন "শঙ্করাচাধ্য এই নির্বশেষ শক্তিকে গীতায় 
'বল শক্তি' নামে নির্দেশ করিয়।ছেন। ইহারই পূর্ব গ্লোকের ভাষ্যে 
মায়াশক্তির উল্লেখ আছে। এই স্বরূপভৃত বলশক্তি-_মান্নাশক্তি 
হইতে ভিন্ন, ইহাও সে স্থলে দেখাইয়াছেন। পূ ৩৪-_৩৫। 

“বলশক্তি' মায়াশক্তি হইতে ভিন্ন” শঙ্কর পূর্ব গ্লোকের ভাষ্য 
এবপ কোন কথ বলেন নাই। পরন্ত আনন্দ গিরি ইহার বিপরীত 
কথাই বলিয়ছেন। ভাষ্যে আছে “বল শক্ত্যা"। আনন্দ গিরি 
বলেন "শক্তির্ায়। তয়” অর্থাৎ 'শক্তি' অর্থ “মায়া”। 

হতরাং নিগুণ ব্রঙ্গ যে শক্তি স্বরূপ তাহ প্রমাণিত হইল 
না। 


কোকিলের বাবু ব্র্গকে “শক্তি স্বরূপ” বলিতে চাহেন। তাহার 
মতে “শক্তিই ব্রন্দের “স্বরূপ” অর্থাৎ 'শক্তি' ও '্রগ্ধাসত্তা” একই বন্তু। 
এখন দেখ। যাউক গ্রস্কারের অতে এই শক্তির প্রকৃতি কি। 
তিনি এ বিষয়ে এই মত প্রকাশ করিতেছেন £__ 


“শক্তির অবস্থাস্তর ঘটে মাত্র কিন্ত তদ্বার! শক্তির ধ্বংস হয় না। 
শক্তির রূপান্তর হইলেও শক্তি ঠিকই থাকে । কেবল রূপ ব৷ আকার 
গুলি মাত্র নিয়ত পরিবর্তিত হইতেছে ।” পৃ ১১৮--১১৯। গ্রন্থকার 
নিজেই বলিতেছেন শক্তি 'নিয়ত' পরিবর্তনশীল। শক্তিই যখন 
বন্ধের স্বর তখন ইহাই প্রমাণিত হইতেছে যে 'ব্রদ্ধ নিয়ত 
পরিবর্তনশীল” । ব্রহ্মকে 'শক্তি স্বরূপ' বলিলে এই প্রককার সিদ্ধাস্তেই 
উপনীত হইতে হইবে । 

প্রশ্বকার বহু স্থলে “নির্বি্বশষ শক্তি” এইরূপ ভাষ। ব্যবহার 
করিয়াছেন। বলা হইতেছে 'শক্তি' অথচ সেই সঙ্গে সঙ্গে বল! 
হইতেছে ইহ! “নির্ধিশেষ”। ইহাকেই বলে “সোনার পাথর বাটা”। 
রস্থকার কি ইতিপূর্ব্বেই এই শক্তির অশেষ গুণ বর্ণনা! করেন নাই 1 
যে শক্তি (প্রস্থকারের মতে ) এই জগৎ কৃষ্টি করিয়াছে সে শক্তি কি 
প্মির্ব্িশেষ” ? 

উপনিধদাঁদি গ্রস্থের অনেক স্থলে এবং শঙ্করের গ্রন্থেও ব্রহ্ধকে 
শক্তিশালী বল! হইঢাছে আবার বহ স্থলে ইহাও বল! হইয়াছে যে 
প্রকার শক্তি নাই। এখন ইহার মীমাংসা কি? 
নিজেই ইহার মীমাংসা! করিয়্াছেন। তাহার মতে প্রকৃতপক্ষে 
শর্ত রহিত' কেবল অবিস্াবশতঃই তাহাকে শক্তিশালী বলির! 


উপনিষদের উপদেশ । 


০৪৪৭ ৪৯০০০৫১৪০০১ 5৩ ৪৪৯ ৯৯২০ ৪ সি সিস্ঠি তি সি ও ঠ৮ ০৩৯: শি সি ৪৭১০০৫৯৯৯ ভাপর৯ ৭১১৯৯১ তত তক ২2:5৭ এক ১৪০৯০ত 
ভ্রম হয়। পারমার্থিক তাবে তিনি মিগুপ, লৌকিক ভাবে তিনি 


৪৬৩ 


সগ্ডণ। জ্ঞানচক্ষে তিনি নির্ব্বিশেষ অজ্ঞানতার চক্ষে তিনি সবিশেষ ।* 
৩। নিগুণণ ব্রন্গের বিকার ! 


গ্রন্থকার আর একটা মারাম্মক সিদ্ধান্ত করিয়াছেল। তিনি 
বলেন “সগুণ ব্রদ্মও নিগুণ ব্রঙ্গের অবস্থাত্তয় মাত্র"। শহ্য়ের 
কোন শিষ্য শঙ্করের নামে এই মত চালাইতে পারেন তাহা আমাদের 
ধারণা ছিল ন!। বৃহদারণ্যক ভাষো এই প্রশ্ন উত্থাপিত হইয়াছে যে 
সঞ্জণ ব্রহ্ম বা জীবাত্মাকে কিম্বা অপর কোন বস্তকে নিগ৭ ব্রাঙ্মের অবস্থা 
কিন্ব! শক্তি বলা যাহতে পারে কি না। শঙ্কর নানাগ্রকার যুক্তি তর্ক 
হবার এই দিদ্ধান্ত করিয়াছেন যে ইহাদিগকে ব্রন্ষমের অবস্থ! বা 
শক্তি বল! যাইতে পারে না। "অবস্থা-শক্তী তাবং ন উপপচ্যেতে” 
বৃঃভাঃ ৩৮। গীত ভাষ্যেও বল! হইক্সাছে যে আত্ম।র অবস্থা ভেদ 
স্বীকার কর! যায় না “আত্মনোইবস্থ।ভেদানুপপত্তে:” ১৩৩ । 

সগ্ুণ ব্রহ্মকে যে শঙ্কর 'অনাত্ম।' বলিয়াছেন তাহা! আমরা পূর্ব্বেই 
দেখিয়াছি: 

আত্মা কখন অনাস্তা। প্লে পরিণত হইতে পারেন ন। এবং অনাস্বাও 
কখনও আত্মা হইতে পারে না। বেদান্ত ভাষ্যের প্রারভ্ভেই শক্ষরাচার্ধয 
ইহার সম্যক আলোচন। করিয়াছেন। 


৪ | মায়! ব্রন্মসভ্তারই বিকার ! 


গ্রন্ধকার বলেন শঙ্করের মতে “মায় ব্রন্ধ সত্তারই রূপাস্তরিত 
অবস্থা” “উহ। নির্বিবিশেষ ব্রহ্মসত্তার£ই একট| বিশেষ অবস্থা -একটা 
রূপান্তর মাত্র” । পৃঃ 9৮1 “উহা! ত্রঙ্গাসত্তারই অবস্থা বিশেষ মাতে 
পৃঃ ৯৩। 'ত্রন্ধ অনস্ত শক্তি স্বরূপ। সৃষ্টির প্রাকালে এই অনস্তশক্তি 
জগদাকারে অভিবান্ত হুইবার উপক্রম করিয়াছিল, শক্তির এই 
পরিণাম বা আগন্তক অবস্থা বিশেষকে লক্ষ্য করিয়াই ইহাকে একটা 
পৃথক নাম দ্বারা নির্দেশ কর! হইয়। থাকে । পরিণামোন্ুখিনী. এই 
শক্তির নাম মায়াশক্তি।” পৃঃ ৩৬ । তন্বদরশী জানেন “উহাকে মায়াশকিই 
বল, আর যাহাই বল ন। কেন, উহা! একটা অবস্থাস্তর মাত্র, উহ 
পুর্ণ শক্তি ব্যতীত আর কিছুই নহে ।” পৃঃ ৫৬। 

গ্রন্থকার বলিতেছেন যে মায়! ব্রহ্ম জীসতা”ক্প রূপান্তর, রন্ধ 
“স্বরূপের" রূপান্তর । ইনিই অগ্যত্র (পৃঃ ৭৩) আম।দিগকে উপদেশ 
দিয়াছেন যে "ত্রন্মের কোন রূপান্তর হুয় না" ''অবস্থাস্তর প্রীত হয় 
মাত্র” । কোন্‌ কথাটা সত্য? 

আমর! পূর্বেহ প্রমাণ করিয়াছি যে ব্রন্দের কখনও অবস্থাপ্তর হয় 
না। 

মায়া ব্র্গসত্তাতে সত্তাবান' এই প্রকার ভাষা শন্বর বহু স্থলে 
বাবহার করিয়াছেন। কিস্ত কি ভাবে এই মায়া, এই মায়াময় জগৎ, 
ত্রক্গসত্তাতে সত্তাবান তাহা জান! আবশ্তক। সপত্রম যেমন রজ্জুকে 
অবলম্বন করিয়! থাকে, রজতত্রম যেমন গুক্তিকাকে আশ্রয় করে 
তেমনি মায়। এবং মায়াময় এই জগৎ ব্রচ্মকে অবলম্বন করিয়া 
রহিয়াছে (গীঃ ভা ১৩1১৬ )। রজ্জু কিন্বা শুক্তিক! না থাকিলে 
যেমন সর্প বা রজত ভ্রম খাকিত না, তেমনি ব্রচ্গ ন থাকিলেও মায়! 
কিন্বা। মায়াময় এই জগৎ সপ্ভব হইত না। এই অর্থেই কোন কোন 


স্থলে মায়াকে ত্রন্দের 'আত্মভূত' বল! হইয়াছে ( তৈঃ ভাষ্য ২৬)। 








পিপিপি ২ পপ শপ পা পপি 


* "শান্কর দর্শন” (প্রবাসী, মাত ১৩১৪ )ও “ভারতীয় বরক্মযাদ” 
(প্রবাসী শ্রাবণ, ১৩১৫ ) এই ছুইটি $ধ্রবন্ধে এ বিষয়ে বিস্বৃত তাষে 
আলোচনা করা গিয়াছে । 


দি সা কি 


8৬৪. 


আবার ফোন কোন স্থলে এই 'আন্মতৃত' কথার সগ্গ 'ইব' শব্দেরও 
ব্যবহার দেখিতে পাওয়। যায় (বেং ভাঃ ২1১১৪ )। "ইব' শক 
ব্যবহারের অর্থ এই যে প্রকৃতপক্ষে মায়! বন্ধের আত্মভূত নহে কিন্ত 
ত্রম হয় যেন ইহ! ব্রন্দের আত্মভূত। "যায়! ব্রদ্মেরই শক্তি” এ 
কথাও বহুবার উক্ত" হইয়াছে কিন্ত এই সঙ্গে সঙ্গে ইছাও মনে রাখ! 
উচিত যে এ সমুদয় কথ। লৌকিক ভাবেই বলা হইয়াছে। 

্রশ্থকার স্বীকার করিয়াছেন “মায়া, অবিদ্যা, অজ্ঞান এ সকল নাম 
একার্থেই প্রযুক্ত হইয়াছে ।” পৃঙ৮। ॥ 

শক্করাচাা এই মায়াকে মোহ, অবিবেক, ভ্রম, সমুদয় অনর্থের 
প্রসব বীজ, ইত্যাদি নামেও অতিথি» করিয়াছেন ( বৃঃ ভাঃ ৫৩।১)। 
আমাদের গ্রন্থকার মহাশয়ও এ কথ! অন্বীকার করেন লাই। 
পৃঃ ৪৩। 

কোকিলেম্বর বাবু বলিতেছেন ত্রহ্ষসত্তাই মায়ারপে পরিণত 
হইয়াছে।” আমর! এখন জিজ্ঞাসা করি ব্রহ্ম কি কখন অজ্ঞানতা, 
অবিদ্া, মোহ, অবিবেক, ভ্রম ইত্যাদি রূপে পরিণত হইতে পারেন? 
যিনি জ্ঞান স্বরূপ, তাহার পক্ষে কি অজ্ঞানতাদি রূপে পরিণত হওয়! 
সপ্তব? প্রথমতঃ ব্রন্ষের বিকারই দল্ভব নহে ( বৃঃ উঃ ভাঃ ১/২২, ) 
তাহার উপর মোহাদি রূপে বিকার। অসস্ভবের উপর অসম্ভব"! 
বিদ্যা গ্বারা অবিদ্যাকে ধ্বংস করিতে হইবে ইহা বেদান্তেরই মত। 
গ্রশ্বকারের মতে অবিদ্য। ব্রক্মনতারই পরিণাম । মুতননাং অবিদ্যাকে 
ধ্বংস করা আর ব্রদ্ধ সত্ধাকে ধ্বংস কর! কি একই কথ! হইতেছে না? 
বৃহদারণ্যক ভাবে আছে “গে! দাড়াইয়। থাকিলে কিংব! গমন করিলে 
তাহাকে গো বল! হইবে এবং শয়ন করিয়া থাকিলে অঙ্থাদি জাত্যন্তর 
প্রাপ্ত হইবে এমন নহে ২1১।২০। 

বিদ্যারত্ব মহাশয়ও 'তৃতীন্ন পুরুষ' স্থলে প্রথম পুরুষ' ব্যবহার 
করিয়া ঠিক এ একই দৃষ্টান্ত দিতেছেন :_-“আমি এখন বসিয়। 
লেখিতেছি, আবার আমিই যখন কিছুকাল পরে ভ্রমণে বহিগত হইব, 
সেই ভ্রমণের সময় কি আমি ন্বতন্ত্র ব্যক্তি হইয়! উঠব? তাহা 
কদাপি হইতে পারে ন|। এই নির্বধশেষ সত্ভারও যখন আগন্তক 
অবস্থা। বিশেষ মাগো মুখ পরিণাঙ্গ উপস্থিত হয়, তখন কি ডাহার স্বতত্ত্রতার 
হানি হয়? কখনই নু" পৃঃ ৯৫--৯৬। অর্থাত ব্রগ্গসত্ত1! অবিদ্যারপে 
পরিণত হইলেও তিনি ব্রক্গই থাকিবেন। পূর্বোক্ত গরুটার কথা৷ মনে 
করা ধাউক। গরুটা নিপ্রিত অবস্থায় আছে। হঠাৎ তাহার অবস্থাস্তর 
ছইল। মে এখন ভ্রমণ করিতেছে । এই অবস্থার যদি গরুটা মার! যার 
তষে কি নিজ্রিত গরুটা জীবিত থাকিবে? “কখনই নহে'। ব্রহ্ধ 
সন্তাই ঘখন অবিদ্যারপে পরিণত হইয়াছেন, ভখন অবিদা। ধ্বংসপ্রাপ্ত 
হইলে কি ব্রহ্গও গরুটার গ্ঠায় ধ্বংস প্রাপ্ত হইবেন ন!? অবিদা। ত 
বিনষ্ট হইয়াই থাকে এৰং প্রতিনিয়তই বিনষ্ট হইতেছে ; হৃতরাং বলিতে 
হইতেছে ব্রন্ধাও নিক্তই ধ্বংস প্রাপ্ত হইতেছেন। ইহাকেই বলে 
“্রন্ধ হত” । বিদ্যারদ্ব মহ।শয় কি এই ব্রন্ধ হত্যার দাসত্ব গ্রহণ 
করিতে প্রস্তুত আছেন? 

প্রকৃত কখ! এই মায়! রঙ্গের পরিণতি নহে । ভগবান শক্বরাচাধ্য 
ঘায়াবাদ প্রচার করিয়াছিলেন কিন্তু তাহাকেও বলিতে হইয়াছে যে 
বিচারের চক্ষে এই মায়! জনির্ধনীর। ইহ! বন্ত কি অবনত তাহ 
বিচার করিয়া! বলা অসম্ভব (বেঃ ভাঁঃ ১1৪1৩ )। ইহাকে বন্ত বল! যায় 
না, কারণ ব্রদ্ধ জঙ্িতীয় ; ইহাকে অবন্তও বল! যায় না, কারণ অবন্ত 
' কখন এত অনর্থের মূল হইতে পারে না। এই জন্তই পঞ্দণীতে বল! 
হইঙ্সাছে যে “জান চ্ষুতে ইহা শুক্তস, যুক্তি দৃষ্টিতে ইহা অনির্বচনীর় 
এবং লৌকিক দৃষ্টিতে ই বাস্তব”. ৬।:২৯-১৩*। বিদ্যার দৃ্িতে এই 


প্রধাসী 


টিপি পিপি চপ শা পন ভালা 


মার! “নিত্য নিবৃত্তা”, পঞ্চরশীকার এই মত প্রকাশ করিয়াছেন এবং 


[৮ম ভাগ। 


এমত বৃসিংহ-উত্তর-তাপনীয় উপনিধদেরই প্রতিধ্যমি। এই উপনিষদের 
'দীপিকা'তে বিদ্যারণা (সায়ণ ) বলিয়াছেন “যেমন প্রদীপ্ত অগ্নি 
ঘৃতপিগুকে দগ্ধ করে, আত্মাও তেমনি অবিদ্যাকে দ্ধ করিতে পারে। 
তবে কি আবিদা অস্তিত্ব বিহীন? ই এই অবিদ্যার অন্তিত্ব নাই।” 
(৯ম খণ্ড )। বেদান্ত ভাষোে ও (২1১৯) অবিদ্যাকে 'অবস্ত' বল 
হইয়াছে। মাওুক্যকারিকার মতে এই মায়ার অস্তিজ নাই “সাচ 
মায়। ন বিদাতে” ৪1৫৮ ইহার ভীষো আচীধ্যদেব বলিয়াছেন “এই 
মায়ার অন্তিত নাই' যাহ! অবিদামান, তাহীরই নাম মায়া । সা চ মায়া ন 
বিদ্যতে, মায়। ইতি অবিদামানস্ত আখ্যা ইতি অভিপ্রায়ঃ” ৪1৫৮। 

যাহা অবিদামা তাহাই মায়া; মায়া-_ অবস্ত; আত্মা কখন 
অবস্তরূণে পরিণত হইতে পারেন না, সৃতরাং আত্মা কখন মায়ারপেও 
পরিণত হইতে পারেন না। 

বৃহদারণাক ভাষ্যে এই অবিদ্যাকে 'অনাস্মা' বল৷ হইয়াছে 
(১৬১)। শঙ্করের মতে "আত্মা, এবং 'অনাত্মা” পরম্পর বিরোধী, 
ইহাদিগের মধো এক অপরের স্থান গ্রহণ করিতে পারে না (বে; ভাঃ 
প্রারস্ভ )। স্থতরাং আত্মা কখন অবিদ্যারপে পরিণত হুন নাই। 

এই অবিদ্যাই জগৎতরূপে প্রকাশিত ( বৃঃ ভাঃ ১1৬১ )। গীতাশাস্তরে 
এই অবিদা।ই “ক্ষেত্র এবং আত্মাই ক্ষেত্রজ্ঞ। আত্মার সহিত মায়ার, 
ক্ষেত্রজ্ঞের সহিত ক্ষেত্রের কি সম্বন্ধ তাহ গীতাভাধ্যে বাণত হইয়াছে। 
“ঘটের অবয়ব রজ্জুকর্তৃক সংশ্লিষ্ট হইলে যে প্রকার সংযোগ হয়, ক্ষেত্র 
ক্ষেত্রজ্ঞের সংযোগ সে প্রকার নহে । তত্ব ও পটের ম্যায় ইহা সমবায় 
লক্ষণও নহে। ইহাদিগের সংযোগ অধ্যাসমূলক। রকজ্জুণুক্িক।দি 
বিষয়ে বিবেক ন| থাকিলে যেমন এই সমুদয়ে সর্পরজতাদির অধ্যাসরূপে 
সংযোগ হয় তেমনি ক্ষেত্র ক্ষেত্রজ্ের স্বরূপ বিষয়ে বিবেক না থাকিলে 
উভয়ের মধ্য অধাস হইয়া থাকে। এই অধ্যাসমূলক সংযোগ মিথ্যা 
জ্ঞানপ্রস্থত।” ইহাই শঙ্করাচাধ্যের মত। গীঃ ভাঃ ১৪।২। - 

এস্থলে মায়াতিত্ব ব্যাখা। কর! সম্ভব নহে । অন্যত্র আমর! এ বিষয়ে 
আলোচনা! করিব। বিদা।রত্ব মহাশয় যে মায়াকে ব্রহ্গসতার অবস্থা 
বিশেষ বলিয়াছেন; আমর! কেবল তাহারই অসারতা দেখাইলাম। 
সর্পর সহিত রজ্জুর যে প্রকার সম্বন্ধ মায়ার সহিত ব্রদ্দেরও ঠিক সেই”. 
সম্বন্ধ! “মায় ব্রন্মের শক্তি'_-ইহা! লৌকিক ভাবে বল! যাইতে পারে , 
কিন্তু দার্শনিকের চক্ষে ইহা নিতান্তই অসতা। 


৫1 ঈশ্বর ও জগৎ । 


বিদ্যারত্ব মহাশয় লিখিয়াছেন “বেদাস্ত ভাষ্যে একটী শক্করোক্তি 
দেখিয়া অনেকে আবার ইহাও মনে করেন যে শঙ্কর হৃঠটিত ও ঈশ্বরকে 
পধ্যন্ত মায়াময় ও অসত্য বলিয়। উড়াইয়। দিয়াছেন ।. জামাদের কিন্ত 
দৃ়বিশ্বাস এই যে ইহাও নিতান্তই ্রাস্ত ধারণা” পৃ ১৩৫। আচ্ছা একটা 
স্থলেই যদি শব্কর, ঈশ্বর ও সৃষ্টি ব্যাপারকে মায়াময় ও অসত্য বলির! 
খ!কেন, তাহ! হইলেই কি যথেষ্ট হইল না? “সত্যং জ্ঞানমনত্তং ব্রক্ষ” 
এই মহা সত্যটী একটা স্থলে রহিষ্নাছে ধলিয়্াই ক্ষি ইহার মূল্য 
চলিয়া গেল? | 

বিদ্তারত্র মহাশর লিখিয়াছেন “একটা শহ্রোজি” কিন্ত দৃষ্টান্ত 
দিয়াছেন "ছুইটা”। এই ছুইটা অংশ গ্রস্থকারের মনঃগুত নহে, এই 
জন্তই বোধ হয় তিনি ইহার জনুবাদ দেন নাই । ত্নুবাদ এই £.- 

(১) “উপাধিষশতঃই ঈশ্বরের ঈশ্বর, সর্ববন্ঞত্ব ও সর্ববশক্তিত্ব_-পয়- 
মার্থতঃ এ সমুদয় সত্য নহে" বেঃ তাঃ ২1১।১৪। 

(২) বখন “তন্বষসি” ইত্যাদি অভেদ সুচক উপদেশ দবাযঅতেদ 


৮ম সখ্য]. 
জ্রান জাগ্রত হজ তখন জীবের সংসারিত্ব ও রঙ্গের হষ্টন্ব_উতাই 
অগগত হয়। তখন কোথার সৃষ্টি? বে; ভাঃ ২)১/২২। 

এই ছুইটী কবলে শঙ্কর কি ঈশ্বর ও সষ্টিকে মায়াময় ও অসত্য 
বলেন নাই? 

কেবল ঢুইটী স্থলে কেন, বহু স্থলে শঙ্কর এ কখাই আরও স্পষ্ট 
করিয়! বলিয়াছেন। নিয়ে ইহার কয়েকটা দৃষটাত্ত দেওয়া গেল। 

(৩) বেদাস্তভাষ্য এ২।১১। এখানে বল! হইয়াছে ত্রদ্ধের স্তন 
অবিদ্যামূলক | 

(৪) বেঃ ভাঃ ৪৩1১৪ -..সগড৭ ব্রহ্মাদি অবিস্তামুলক। 

(৫) বে; ভাঃ ৪1৩1১৪--ইহারই অপর স্থলে বলা হইয়াছে যে ব্রদ্গের 
এফত্‌ প্রতিপাদন করিবার জন্যই টি শ্রুতি। স্ষ্ট্যাদি বর্ণনা করা 
ইহার উদ্দোস্ত নহে । 

(৬) বেঃ ভাঃ ২১২৭_-পরিণীম শ্রুতি সমূহ সৃষ্টি প্রতিপাদক 
নছে। ৮ 

(৭) বেঃ ভাঃ ২১।৩৩- স্ষ্টি শ্রুতি ও ব্রঙ্গের সর্ধবজ্ঞতাদিমূলক 
শ্রুতি পরমার্থ বিষয়িণী নহে । 

(৮) বৃহঃ উঃ ভা ২১।২* আনন শ্রম সংস্করণ পৃঃ ২৯৬। 

(৯) বৃঃ ভাঃ ২1১২০, পৃঃ ২৯৭। 

(১*) বৃঃ ভাঃ ২১1২৭, পৃঃ ২৯৮। 

1১১) বৃঃং ভাঃ ২১1২০ পৃহ ২৯৯। 

(১২)বুঃ ভাঃ ১151৭ পৃঃ ১২৬। 

(১৩)বুং ভাই ১181৭ পৃ? ১২৭। 

এই শেষোক্ত ছয়টা স্থলেই বল! হইয়াছে যে স্থট্টি রতি সৃষ্টি 
প্রতিপাদমপর নহে, ব্রন্মের একত প্রতিপাদনই এ সমুদয়ের উদদেস্ঠ। 

(১৪)বুং ভাঃ ৪181২৫। লোক শিক্ষার জন্যই হ্ট্যাদি কল্পনা! কর! 
হইয়াছে, প্রকৃতপক্ষে সষ্ট্যাদি কল্পন! ভিন্ন আর কিছুই নহে। 

(১৫) বৃঃ ভাঃ ৩।৮__শেষাংশ। সগুণ ব্রহ্ধাদি সমুদয়ই অবিদ্যা- 
মূলক এবং অধ্যাসপ্রস্থত। 


(১৬) প্রশ্নঃ উঠ ভাষ্য ৬1৪। চক্ষুর প্রান্তভাগে অঙ্গুলি দ্বারা নিগীড়ন 
করিলে যেমন দ্বিচন্্র, মশক, মক্ষিকাদি দৃষ্ট হয় এবং স্বপ্ন দ্রষ্টা যেমন 
নানা বন্ত স্ষ্টি করে, অবিদ্যা। রচিত এই হৃষ্টিও ঠিক সেই প্রকার। 


(১৭) প্রঃ উঃ ভাঃ ৬২ নিগুণ ব্রহ্গকে বর্ণনা কর! অসম্ভব 
সেইজন্য প্রথমে ভীহাতে সগুগত আরোপ কর! হয়। তৎপর এই দোষ 
সংশোধনের জন্য বল! হয় ব্রদ্দে এ সমুদয় কিছুই নাই। 

(১৮) প্রঃ ভাঃ অত ত্রন্দের সগুণত্ব অবিদ্যামূলক। 

(১৯) এতরের উপনিধদের ভাষো চতুর্থ অধায়ের আরম্তেই শঙ্কর 
বলিয়াছেন যে “হষ্ট্যাদি অর্থবাদ, কিন্ব। ইহ! বলাই অধিকতর যুক্তিসঙ্গত 
ঘে লোক শিক্ষার জন্ত যেমন আখায়িক! রচন! কর! হয় তেমনি সেই 
উদ্দেস্ঠেই সৃষ্টির গল্প রচনা কর! হইয়াছে ।” 

(২১) মুণ্তক ভাষ্য ২১/৩ অপুত্রকের পুত্র যেমন, ব্রহ্ম হইতে 
প্রাণাদির উৎপত্তিও তক্প। 

(২১) বেং ভাঃ ৪৩1১৩ সপ্ণ ত্রল্ধ বিনাশশীল। 

(২২) গঈগীতাঃ ভাঃ ৮২০ সপ্তণ ব্রদ্মের বিনাশ জাছে। 

(২৩) গীং তাং ১৩১৪ ব্রহ্ম নিগুঁণ। প্রথমে ভাহাতে গুণ 
"অধারোপ” করা হয়, তৎপর & সমুদয়ের “অপবাদ* ত্বার! তাহাকে 
- বনী কর! হয়। 

(২৪) যাগুকাকারিক। ভাষ্য ৪1৪* কাত্য করণাদি সবই মিথ্যা । 
(২৫) মাঃ কাঃ ভাঃ ৪1২২ উৎপত্তি বলিয়। কিছুই নাই। 
০৫২৬) এ ২1৪ জাগ্রতাবন্থার দৃষট বন ববদৃষ্ট বন্তর ভার মিখ্যা। 


উপনিষদের উপদেশ । 


শাসন তব ৯ াস৯০/সা? সি, ০৯১৭৭ 


8৬৫. 
(২৭) & ২১ এই বিশ্ব আফাশকুহমের চ্যায় অলীক ।* 

(২৮) & ২৩২ উৎপত্তি প্রলয়াদি অসন্ভতব। এ জগৎ “মানস 
বিফল্সিত”। 

(২৯) & ১/১৭ এই বিশ্বপ্রপঞ্চ অস্তিত্ববিহ্ীন। 

(৩") & ৪1৪২ মূর্থদিগকে প্রবোধ দিবার জদ্যাই সৃষ্টি বিষয়ে 
উপদেশ দেওয়া হয়। প্রকৃতপক্ষে সৃষ্ট্যাদি কিছুই মাই। 

(৩১) & ৪1৫৯ সমূদয়ই মায়াময়-_জশ্মনাশাদি কিছুই নাই। 

(৩২) ই ৪1৩৬ স্বপ্দৃষ্ট বস্তুর চ্চায় জাগ্রতাবস্থায় দৃষ্ট বন্তও 
অসৎ। 

(৩৩) ই ৪1৩৮--৭* | অনুাদিও অন্তিত্ববিহীন, সমুদয় 
চিত্তের 'বিকঞ্পলা” ৷ 

(৩৪) & ৩1১৫ শুষ্টযাদি কিছুই নাই; ব্রহ্মের একত্ব প্রতিপাদন 
করিবার জন্যই স্ষ্টি কল্পনা । 

(৩৫) ত এ৪৮ উৎপত্তাদি কিছুই নাই। 

(৩৪) & ৩২৩ শ্থষ্টি অপ্রসিদ্ধ ও নিপ্রায়োজন। 

(৩৭) এ ৩২৪ আত্মার একত্ব প্রতিপাদন করিবার জন্য সৃষ্টি 
কল্পনা । 

(৩৮) ত্ হ৬ এই জগৎ মুগড়ষিকার ম্যায় মিথ্যা! । 

(৩৯) ত ৪1৫৮ উৎপত্্যাদি মায়াময়, এই মায়ার অস্তিত্ব নাই। 

(৪+) স্েতাশ্বতর উপনিষদ্‌ ভাধোর আরন্তেই শঙ্কর পুরাণ বচন 
উদ্ধত করিয়া মীমাংসা! করিয়াছেন যে রজ্দুূতে যেমন সর্প ভ্রম তেমনি 
জগৎ ত্রম। এ জগৎ অন্তিভবিহীন। ইহার উৎপত্তিও নাই, নাশও নাই 
এবং ইহার কারণও নাই । অধিক দৃষ্টান্ত অনাবশ্যক। 


৬। ব্রন্মজ্ঞান ও জগৎ । 


বিগ্যারত্ব মহাশয় বলেন “পরমার্থ দৃষ্টি জম্মিলেও এই সসাগরা-বন- 
শৈল! মেদিনী জন্তহিত হইক্স! যাঁর না। জগৎ ব। জগতের উপাদান শক্তি 
অলীক হইয়া উড়িয়া যায় না। জগৎ জগংই থাকে, শক্তি শক্তিই” 
থাকে। ইহাই শঙ্করের মত” | পৃঃ ১৩০। 

মহোমহোপাধ্যায় শ্রীযুক্ত কৃষ্ণনাথ ম্যায় পঞ্চানন মহাশয়ের উ্তি 
উদ্ধত করিয়া গ্রস্ঠকার নিজ মত সমর্থন করিয়াছেন । আমরা কিন্ত 
জানিতে চাই শঙ্কর কোন্‌ পুথির কোন স্থলে এই প্রকার সিদ্ধান্ত 
করিয়াছেন।* যে পর্য্যন্ত এই পু'থির আবিষ্ষার না হইতেছে সে পধ্যস্ত 
আমাদিগকে বাধ্য হইয়া প্রাচীন শান্ত্রেরইে অনুসরণ করিতে 
হইতেছে। 

বেদাস্তভাষ্যে শঙ্কর এইরূপ উপদেশ দিয়াছেন £--“বিদা! ছ্বার। 
অবিদ্াজনিত জগৎ প্রপঞ্চকে লয় কর, লয় করিয়। সেই আয়তনভূত 
এক আত্মাকে একরস বলিয়া অবগত হও” ১/৩1১। 

ভগবান শঙ্করাচার্যা জ্ঞানীর শিরোমণি, তিনি পূর্বেই বুঝিতে 
পারিয়াছিলেন যে এ বিষয়ে অনেক মহীপগ্ডিতও মহাত্রমে পতিত 
হইবেন। ইহ! জানিয়। শুনিয়া তিনি ইহার একটা স্পষ্ট মীমাংসা 
করিয়! দিগছেন। মীমাংসাটা এই ₹__ ] 

শ্জিত্তান্ত গ্রপঞ্চ বিলয় কাহাকে বলে? অগ্নির উত্তাপে ঘুতের 
কাঠিন্ঠ যেমন বিলীন হয়, তেমনি কি এই প্রপঞ্চকে বিলীন করিতে 
হইবে? অথবা নেত্রের তিমির দোষে একচন্ত্রকে বহুচ্চজ বলিয়া দৃষ্টি 
হইলে যেমন সেই দোষ নিবারণ করিতে হয়, সেই প্রকার অবিদ্যা- 
বশতঃ ব্রন্দে যে নাম রাঁপাদি আরোপ করা হয় তাহা বিদ্যা বার বিলীন 
করিতে হইবে ? এই বিদ্যমান দেহাদি লক্ষণ আধ্যাত্মিক প্রপঞ্চ এবং 
পৃথিব্যাদি লক্ষণ বাহক প্রপঞ্চকে বিলীন করিতে হইবে-_ইহাই যদি 
ধলিবার উদ্দেষ্ঠ হয়, ভাহা! হইলে এরূপ বিলাপন পুক্লুধ মােরই 


৪৬৬ 
কারি কা নিদারের উপনেপও অসম্ভব বিধয়ের উপদেশ। 
আনব ( এই, প্রকার বিষয় সম্ভব বলিয়। কল্পনা! করিলেও স্বীকার 
করিতে হইবে ষে ) প্রথম মুক্ত পুরুষই পৃথিবাদি প্রপঞ্চ বিলীন করিয়।- 
ছেন স্তরাং জগৎ এখন পৃথিব্যাদি শুন্য । আর বদি বল যে অদ্ভিতীয় 
্রদ্মে এই প্রপঞ্চ অধিদ্যা কর্তৃক অধান্ত হইয়াছে এবং বিদ্যান্বার ইহাই 
বিলোপ করিতে হইবে ইহাই উপদেশের অর্থ- তাহ! হইলে আমাদের 
বক্তবা এই যে "তরঙ্গ এক ও অদ্বিতীয়, তিনিই সভা, তিনি আত্মা, তিনিই 
ভুমি উত্যাদি বাকা দ্বার! অবিদ্যাধ্যত্ত প্রপঞ্চ প্রত্যাখ্যান করিয়া 
ব্রক্গোপদেশ দিতে হইবে । এই ভাবে ব্রহ্গকে জ্ঞানগে।চর করাইলে 
বিদা আপনা আপনিই উৎপন্ন হইবে এবং দেই বিদ্যা স্বারা 
অবিদা! বিদুরিত হইবে। তখন অবিদ্যাধাস্ত এই ন|ম-রপ্র-প্রপঞ্জ শপ্র- 
ৃষ্ট বন্তর ন্যায় বিলীন হুইয়। যাইবে। বেঃ ভাঁঃ ৩২।২১। 

্ঞানোদয় হইলে কেবল যে এই জগতই বিলীন হুইয়! ঘায় তাহ! 
নহে, যিনি জগদাত্ম। (অর্থাৎ সগুণ বন্দ ) তিনি পর্যান্ত বিলীন হইয়া 
যান। বৃহ; উপঃ ভাষ্য লিখিত আছে যে যেমন রজ্দ্ুতে সর্প, উর- 
ভূমিতে উদক, গুক্তিকাঁতে রজত এবং গগনে মলিনত্ব/দি আরোপ করা 
হয়, তেমনি ভ্রম বশত; নিরুপাধি ব্রন্দেও উপাধি আরোপ করা হয়। 
আবার যেমন জ্ঞান জন্মিলে রজ্জুতে সর্প বিলীন হইয়া যায়. উরে উদক, 
গুক্তিকানে রজত এবং গগনে মলিনত্বাদিও বিলীন হইয়। থাকে তেমনি 
জ্ঞানোদয়ের সঙ্গে সঙ্গে উপাধিভূত সগুণ বন্ধ ও নিগুগ ব্রক্ষে বিলীন 
হইয়। যান। যাজ্ঞবক্ষা জনক রাজাকে এই উপদেশই দিয়াছিলেন | 
বৃহ; ভাঃ ৪1৩।১। 

রজ্দ্ূতে সর্পকে বিলীন করিবার অর্থ কি? জ্ঞানোদয়ও হইবে অথচ 
রজ্জু সর্পও বর্তমান থাকিবে ইহা! কি কখন সম্ভব হয়? জগৎ ও সগ্ুণ 
ব্রহ্মকে বিলীন করিবার অর্থও ঠিক উহাই। সর্প যেমন অস্তিতরবিহীন 
হইয়া যায়, জ্ঞানোদয় হইলে সগুণ ব্রহ্মও তেমনি বিনাশ প্রাপ্ত হন; 
স্হার অস্তিত্ব আর থাকে না। আসল কথা এই, সর্পাদি যেমন প্রথম 
সইতে অত্তিত্ববিহ্বীন, সগুণ বরক্জাদিও তেমনি প্রথম হইতেই 
অবিদাষান। 


৭। উপনিষদের অনুবাদ । 


গ্রন্থকার অবতরণিকাঁতে লিখিয়াছেন যে শস্করভাষোর সম্পূর্ণ 
অনুবাদের সহিত এই উপনিষদ দুইখানি (কঠ ও মণ্ডকী এই গ্রশ্থে 
অনুদিত ও ব্যাখ্যাত হইয়াছে । উপনিষদ দুইখানির কোন অংশ ব 
ভামোরও কোন স্থল পরিতান্ত হয় নাই ।” পৃঃ ৩। 

আমর! গ্রন্থণানি অধায়ন করিয়া দেখিলাম গ্রন্থকার এ প্রতিজ্ঞা 
বক্ষা করিতে পারেন নাই। শঙ্করাচাধ্য যে সমুদয় স্থলে জগদাদিকে 
অন্ডতিতবিহীন বলিয়াছেন বিদ্যারত্ত মহাশয় তাহার অধিকাংশ শ্কলে 
বিক্কৃত ব্যাথা। করিয়াছেন এবং অবশিষ্ট স্থল একবারেই পরিত্যাগ 
করিয়ান্কেন। ইহার দুই একটা অংশ নিযে অনুদিত হইল :-_. 

“দেবদত্তের যদি পুত্র উৎপন্ন না হয় তবে বলা হয় দেবদত্ত অপুত্রক। 
ঠিক এই মর্মেই বল! হইয়াছে যে পুরুষে প্রাণাদি অবর্তমান। (তবে 
কেন বল। হইল সেই পুরুষ হইতে প্রাণাদি উৎপন্ন হয় ?-- ইহার উত্তর 
এই-_) নাম ও রূপ বীজন্বরপ, এই বীজরূপ উপাধি বশতঃই পুরুষ 
হইতে প্রাণাদি উতপগ্ন হয়। এই প্রীণ অবিদ্যামলক বিকার, ইহা! 
নাম মাত্র এবং অনৃতাক্ষক । অপুত্রক ব্যক্তি স্বপ্নে পুত্র দর্শন করিয়া 
যেমন পুত্রবান হয় না, তেমনি অবিদ্বামূলক অনৃতাজ্্ক প্রাণ আছে 
বলিয়। পুরুষকে প্রাণবান বলা যায় না” মুণ্ডক তাষ্য ২১/৩। 

বিদাারত মহাশক্ব এই প্রাণকে হিরগাগর্ড বলিয়াছেন । হৃতপ্লাং 
দেখ। ধাইতেছে স্বপ্নলন্ধ পুত্র যে জর্থে অস্তিত্ববান্‌ হিরণাগর্ভাদি সগ্ুণ 


এত এপ নিত পৌর হারা এছ শী? ৯০ 


প্রযাসী। 


[৮ তাগ। 


রি না সকার পূর্ব্ত অংশের এক 
অদ্ভুত ব্যাখ্যা দিয়াছেন (পৃঃ ৩১৬--৩১৭ )। স্বপ্নলন্ধ পুত্রেয় সঙ্গে 
যে প্রাণদির তুলন! দেওয়া হইয়াছে তাহা কোকিলেশ্বর বাবু 
একবার উল্লেখও করেন নাই। স্থানাভাবে গ্রস্থকারের অনুবাদ 
উদ্ধত কর! সম্ভব হইল ন!। 

নিয়ে আরও একটা স্থল অনুদিত হুইল ;-_ 

“শূহ্যস্থিত গন্ধর্্বনগরীর ন্যায়, মরাচিস্থিত জল ও মায়ার গ্যায় এই 
সমুদয় জগৎ সেই পরমার্থ সতো--সেই ব্রন্গে-উৎপত্তি স্থিতি ও 
লয়কালে আশ্রিত হুইয়! রহিয়াছে; পরমার্থ দর্শন না হইলেই এই 
সমুদয় জগতের অন্তিত্ব প্রতীয়ম।ন হয়” কঠ; ভাঃ ৬১। 

্রস্তকার এ অংশ একবারেই অনুবাদ করেন নাই। কেন করেন 
নাই, তাহ! বুঝাও কঠিন নহে। 


৮। গ্রহ্থকারের উদ্েশ্ট | 


বিদ্যারত্ব মহাশয় যাহাকে শঞ্চর ভাষোর অনুবাদ বলেন প্রকৃতপক্ষে 
তাহ। গ্রচ্ছকারের নিজেরই মতামত। নিজের মতই গ্রশ্থকার শঙ্করের 
নামে চালাইতে চেষ্টা করিডেছেন। ইনি একজন বিশিষ্টাদ্বৈতব।দী। 
শঙ্করের মতকে বিশিষ্টাদ্বৈতবাদের অনুযারী করিয়] ব্যাখ্যা করিলে 
যাহ। হয় এ গ্রন্থও তাহাই হইয়াছে । গ্রন্থ হইতে "শঙ্কর, কথ।টা 
তুলিয়া দিয়া সেই সেই স্থলে 'রামানুজ' কথাটা বসাইয়। দিলেই সত্যের 
মযাদা কথঞ্চিং রক্ষা হইত। 

অবতরণিকা! খানা পড়িয়। মনে হয় বাক্তিবিশেষের মতামত খণ্ডন 
করিবার জন্যই ইহার অবতারণা করা হুইয়ছে। এই ভাব দ্বারা 
তিনি এতই প্রণোদিত হইয়।ছেন যে গ্রন্থ অনুবাদ করিবার সময়েও 
কথাটা ভুলিয়া যাইতে পারেন নাই। ইহাত গ্রপ্থের সৌন্দধ্য অনেক 
নষ্ট হইয়াছে। 

সমালোচনা অতি দীর্ঘ হইয়। পড়িল। এই স্বানেই বিদায় লওয়া 
যাউক। 

মহেশচন্ত্র ঘোষ । 


শীত 


কৰি দ্বিজেন্দলাল। 
নাট্য রচনা__(১) ভূমিক1। 


অভিনেয় কাবা বা দৃশ্তকাব্যের প্রাচীন সাধারণ নাম ছিল 
রূপক। রূপক কথার সার্থকতার ব্যাখ্যায় পাই,__ 
রূপায়ৌপাৎ-তু রূপকম্‌। “নটে রামাদিস্বরূপারোপ,” নাটকে 
আছে; কিন্ত রূপ আরোপ করার প্রধান অর্থ এই, যে 
যাহা কেবল গুণমাত্রে অনুভূত, তাহার রূপ আরোপ 
করার বিশেষত্বেই দৃশ্তকাব্যের নাম রূপক। শ্রবাকাব্যে 
যাহা নান! কথার এবং নানা বর্ণনায় বুঝাইতে পারা যাঁয়, 
দৃশ্তকাব্যে তাহ! কেবল নায়ক বা নান্নিকা-নিষ্ঠ* বর্ণন। 
বা কথায় ফুটাইয়া তুলিতে হয়। অন্ঠান্য €কীশল এধং 
প্রয়োগ বিজ্ঞানের কথার মধ্যে এই চরিত্র-চিত্রই নাট্য 
রচনার প্রধান কথা। সিএ 


উজ যা! 


সপ সি সা সাত 


এই ক্ষমতা ধিজেন্রলালের যে কত অধিক, তাহা তাহার 
কয়েকটি ক্ষুত্ত কবিতার দৃষ্টাস্তে দেখাইতেছি। ”আধঘাঢ়ে”র 
“কেরাণী, কবিতাটি পাঠকের! প্রায়শঃ পরিহাস-কবিত। 
বলিয়া মনে করেন। ইহাতে কবিরও দোষ আছে; তিনি 
এমন কবিতা'র গায়ে “আষাড়ে' ছাপ দিয়াছেন। এই অতি 
সপ্র কবিতাটিতে একালকার বঙ্গদেশের চাকুরে পরিবারের 
চিত্র অতি পরিস্ফুট হইয়াছে। বাবুর অনুপস্থিতিতে চাঁকর 
এক পা কাদ! লইয়া ফরাসে শুইয়া ঘুমাইতেছে,---এবং 
পারশ্রান্ত বাবু কাচারি ফেরৎ ঘরে আসিয়া! দেখিলেন _- 


ধুতি গেছে উড়ে, 

দিয়েছে কে ছু'ড়ে 
একপাট চটি বিছানায়, ার একগাট শাঁাকে। 
বিশু গেছে বাজারেতে, ঘুমোয় রামা কুড়ে ; 
বামুন দিয়েছে ঝির সঙ্গে মহ! তর্ক জুড়ে। 


তাহার পর আবার বসিবার স্থানের ছুর্দশ। ! 
ফরাসের সতরঞ্চে এক্টি কোমর মাটি। 
পু্ররত্ব গিয়ে 
হ'কো। শাছটি নিয়ে 
ঘুনসি পোরে তাকিয়েতে কচ্চেন বসে নৃতা; 
ঘুমোচ্চেন তীর পারে প্রিয় শ্রীরামকান্ত ভৃত্য। 
এরপরে যখন বাবুর মেজাজ খারাপ হইয়া গেল, এবং 
ঘরে ট্যা, ভ্যা শব্ধ উঠিল, তখন প্রণয়িনীও বাদ গেলেন 
নাঃ কেন না, “সকল সময় জ্ঞান থাকে না তবল! কি 
অবলা।” তুালর একটি টানে এত বড় একট! ছবি উজ্জ্বল 
করিয়া তোল। সহজ ক্ষমতার কথা নয়। 

“আলেখ্যে”র ষষ্ঠ চিত্রটির দিকে চাহিতে গেলেই চোথে 
জল গড়ায়; অমন করুণরপাত্মক কবিতা সকল দেশের 
ভাষায়ই ছূর্লভ। কবির করুণ রসের কবিতা আরো! 
অনেক আছে, কিন্তু এ [ত্রে সমগ্র অসহায় মাতৃহারা 
জগতের যে ছবিটি পাই তাহ! দক্ষ নাটককারের তুলিকায়ই 
সম্তব। আবেথ্য গ্রন্থের অধিকাংশ [চি্রেই এই বিশেষত্ব । 
ক্ষুদ্র চিত্রে যিনি বিশ্বব্যাপী ভাব ফুটাইতে পারেন, নাট্য- 
রচনায় তাহার চিত্রশিল্পের ক্রমবিকাশের পরিচয় লইতেছি। 

না্ট্যরচন।__(২) কবির পূর্বববস্তীঁ সময়। 

প্রাচীন লঙ্গসাহিত্যে আর যাহাই থাকুক, নাটক ছিল 
না। পাল রাজাদের সময়ে, যে বেণীসংহার নাটক রচিত 
হযর্প তাহ! ত সংস্কতে ) &ঁ নাটকের উপর বাঙ্গালীর কোন 


কৰি স্বিজেন্ুলাল । 


০০৭ টিপি 


৪৬৭ 


রা ষ্ 
সমর হইতে নিমাই ঠাকুরের চৈতন্তলীলার সময় পর্যন্ত 
সংস্কত ভিন্ন অন্ত কোন প্রাদেশিক ভাষায় রচিত নাটক 


পাওয়া যায় না। সম্ভবতঃ সংস্কৃত অনর্থপ্লাখব বাঙ্গালী 
পণ্ডিতের রচনা । 
মধুত্দনের অভ্যুদয়কালে যখন ইংরেদিশিক্ষিতদের 


প্রভাবে বঙ্গসাহিত্যের নবজীবন সঞ্চারের আরম্ভ, তখন 
মহারাজা! যতীন্দ্রমোহন ঠাকুর প্রভৃতির উদ্ভোগে নাটক 
আভনয়ের সুত্রপাত হয়। ষোণীন্দ্রনাথ বস্থ মহাশয়ের 
সমালোচনায় ইহার বিশেষ বিবরণ আছে। কবিত্ীহার 
পন্মাবতী এবং শর্ষিষ্ঠা নাটকে প্রাচীন নাটকের ধরণ 
অনেকটা বজায় রাখিয়াছিলেন, এবং চরিত্র চিত্রেও তাদৃশ 
মনোযোগী হইয়াছিলেন বোধ হয় না। লৌকিক কথার 
নাটক কঞ্চকুমারীতে ও মেঘনাদবধ এবং ব্রজাঙ্গনা রচয়িতার 
প্রতিভার পরিচয় নাই। 

মধুত্দনের “একেই কি বলে সভ্যতা” নামক সংকীর্ণ 
প্রহসনে নূতন ইংরেজি শিক্ষার প্রভাবের সামাজিক 
উচ্ছঙ্খলতার একটা দিক বেশ পরিস্ফুট। একদিকে সেই 
সময়কার প্রাচীন সমাজের অযৌক্তিক এবং অহিতকর 
“্বদ্ধন, অন্যদিকে নব্যসম্প্রদায়ের 'বিলাতা ছাচের বিলাস- 
প্রিয়তা ; এই ছুইটি জিনিষ প্রহসনের সামগ্রী বটে। 
কবির “বুড়াশালিকের ঘাড়ে রে” এই সামাজিক নম্কা 
সুন্দর “ভাণ।” অলঙ্কারের লক্ষণে ওখানি প্রহসন নহে, 
ভাগ; সেই জন্য ভাগ” নামই দিলাম । 

উক্তবিধ সামাজিক অবস্থা যে সকল কবিরই দৃষ্টি 
আকর্ষণ করিবে, তাহা নিশ্চিত। পণ্ডিত রামনারায়ণ 
তর্কালঙ্কারও তাহার কুলীনকুলসর্বাস্ব এবং নব নাটক 
নামক প্রকরণ কাব্যে ১) বহুবিবাহাদি কুপ্রথার কথাই 
লিখিয়াছেন। সে সময়ে সামাজিক কথা ছাড়িয়া! কেবল 
নাট্যকলার বিকাশের জন্ত নাটক বড় লিখিত হয় নাই; 
যাহ! লিখিত হইয়াছে তাহাও তেমন ভাল হয় নাই। 

যে সময়ে মেঘনাদবধ প্রভৃতি কাব্যে মধুত্দনের 


(১) নাটক হইল দৃশ্ক ৃশ্তকাব্য বা রাপকের সাধারণ নাম; কিন্তু বাহাকে 
11156971081 1015178 বলে নাটক তাহাই। না$কের লক্ষণযুক্ত কাব্য 
কবিকজিত ঘটনায় রচিত হইলে তাহাকে প্রকরণ লে। ধূর্ত চরিত 
যে ্ুজ নাটকে এরধানতঃ বর্ণিত, তাহার নাম ভাগ। 





৪৬৮ 


হুখ্যাতি দেশব্যাপী হইতেছিল, সেই সময়ে আর একজন 
প্রতিভাসম্পন্ন লেখক দৃশ্ঠকাব্য রচনায় যশস্বী হইতে- 
ছিলেন; ইনি খ্যাতনামা দীনবন্ধু মিত্র। তিনি কোন 
প্রকারে একখানি দৃশ্তকাব্য রচনার জন্য *শর্দিষ্ঠা” কিনা 
“রামাভিষেক” রচনা করেন নাই। কবি দীনবন্ধু, প্রয়োগ- 
বিজ্ঞানপটু, মানবচরিত্রদর্শী এবং ক্ষমতাসম্পন্ন। প্রাচী- 
নতার অথব! নিয়মের বীধ ভাঙ্গিয়া দিয়া, হাস্ত, করুণ এবং 
রৌদ্র রসের অবতারণ! করিয়া! তিনি যে সকল দৃশ্তকাব্য 
রচনা করিয়াছেন, দৃশ্তকাব্যে বঙ্গের স্থায়ী সাহিত্যে তাহাই 
প্রথম। 

দ্রবিড়জাতির এবং" হিমারখ্যের আর্যেতর জাতির যে 
সকল জঘন্ততা তান্ত্রিক ধর্মের নামে সম্মান লাভ করিয়া 
পরাধীনতাপীড়িত আধ্যসমাজকে মলিন করিয়া তুলিয়া- 
ছিল, তাহাতে নারীজাতির মাহাস্ম্যের কথা সাহিত্যে গীত 
হওয়া অসম্ভব হইয়াছিল। কেবল লালস! এবং উপভোগের 
উপযোগী করিয়াই নায়িকার বর্ণনা হইত। যেখানে সতী 
নারীর বর্ণনা ছিল, সেখানেও কেবল অবরুদ্ধার অভাব- 
পক্ষের একটা গুণের (79201৮৩ ৮1:5০) কথাই ছিল। 
যে সতীত্ব স্বাতস্ত্যে পরিস্ফুট, ষে মাহাত্ম্য স্বাধীনতার পরিপুষ্ট, 
থে মাধুর্য পারিবারিক “ঘটনাচক্রে পরীক্ষিত, তাহার বর্ণন! 
দ্রীনবন্ধুর হস্তেই প্রথম। কবির গ্রস্থসমালোচনা এখানে 
অসম্ভব; কিন্তু দ্বিজেন্দ্রলালের পূর্ববর্তী যে গ্রন্থকার যথার্থ 
দৃষ্তকাব্যের রচয়িতা এ সমালোচনায় তাহার উল্লেখ উপ- 
যোগী বিয়৷ এই অল্প কয়েকটি কথা লিখিলাম। 

কবি দীনবন্ধু স্বর্গারোহণের পর অনেক দিন পর্য্স্ত 
স্ুপাঠ্য স্থায়ী দৃশ্তকাব্য রচিত হয় নাই। রাজস্থানের 
অমর কাহিনী আখ্যানবস্ত করিয়া সম্ভবতঃ সর্বপ্রথম 
ভরীযুক্ত জ্যোতিরিন্ত্রনাথ ঠাকুর সরোজিনী নাটক লিখিয়া- 
ছিলেন। উহাতে ইফিজিনিয়ার ফরাপীকবিবিবৃত একটা 
ঘটনার ছায়া আছে। থাকুক কিন্ত প্রকার অনুকরণে 
সাহিত্যের বিকাশ ভিন্ন ক্ষয় হয় না; উহার কোন বর্ণনাতেই 
বিদেশীয় ভাবের কিঞ্চিতমাত্র গন্ধও নাই। একালে প্রায় 
এমন লেখক নাই, যিনি ইউরোপীয় ভাব সংকলনে পরাঘুখ। 
এই নাটক খানি সম্ভবতঃ এখন আর পাওয়! যায় না) 
আমি বখন বাল্যকালে পড়িয়াছিলাম, তখন খুব মুগ্ধ হইয়া- 


[৮ষ'ভাগ। 
ছিলাম মনে আছে। জ্যোতিরিক্তবাবু প্রায় সফলগুলি 
নামজাদা সংস্কত নাটকেরই অনুবাদ করিয়াছেন) কিন্ত 
সরোজিনী রচনার প্র দৃশ্ঠটকাঁবোর মৌলিক রচনার অধিক 
মনোনিবেশ করেন নাই, ২) করিলে ভাল হইত। 

রঙ্গালয় গুলির পুষ্টির জন্ত অনেক নাটক, প্রহসন, 
হল্লীশ, ভাগ প্রস্কৃতি রচিত হইয়াছে ; সেগুলি সংগ্রহ 
করিলে হয় ত একটা বড় পুস্তকাগার ভরিয়া যায়। কিন্ত 
তাহার মধ্যে নাম করিবার মত গ্রস্থ বড় খুঁজিয়া পাই নাই। 
কোন কোন লেখকের ব্যঙ্গরদন রচনার ক্ষমতা দেখিয়া 
প্রশংসা করিতে হয়, কিন্তু ষে সকল সামাজিক নকৃসায় এ 
রঙ্গ-লীলা, সেগুলি সাহিত্যের হিসাবে নাম করিবার মত 
নয়। একে ত অতিরঞ্জিত চিত্র বা অতুযুক্তিতে সামাজিক 
ছবির যথার্থতা থাকে না, দ্বিতীয়তঃ উহ! অনেক স্থলে 
স্বশিক্ষার বিরোধী । 

কবির প্রথম রচিত নাটক। 

(১--কন্কি-অবতার | হাম্তরসের অব্তারণায়, এখন 
দ্বিজেন্ত্রলালের সমকক্ষ কেহ নাই। তাহার প্রথম রচিত 
নাটক (প্রহসন ) “কন্কি অবতার আগাগোড়া হাম্তরসে 
ভরা। প্রাচীন অলঙ্কার শাস্ত্রের প্রহসনের প্রধান লক্ষণ- 
গুলি লইয়া বিচার কর, হাস্তরসের অভিনবত্ব লইয়া 
সমালোচনা! কর, কিম্বা সমষ্টিভাবে পণ্ডিত, গৌড়া, 
বিলাতফেরৎ ও নব্যহিন্দুদলের চিত্রের যথার্থতার অনুশীলন 
কর, যেরূপভাবে বা যেদিক্‌ দিয়াই দেখ, এই প্রহসন 
খানিকে প্রশংসা করিতে হইবে। কেন যে বঙ্গের রঙ্গালয়ে 
উহা! অভিনীত হয় নাই, তাহা বুঝিতে পারি; কিন্তু যদি 
একবার উহার অভিনয় হইত, তবে নিশ্চয়ই উত্তরোত্তর 
দর্শকদলে উহার আদর বাড়িত। 

কেহ কেহ বলিয়৷ থাকেন, যে কপট ও ভণ্ড গৌড়াদের 
কথ যাহাই হউক, পণ্ডিত সমাজকে লইয়৷ ঠাটা তামাস৷ 
কর! ভাল হয় নাই। কথাটা স্বীকার করি না। পণ্ডিত 
সমাজের এখন যে অবস্থা, স্বতত্ত্রভাবে তাহার কথঞ্চিৎ 
আভাস দিয়াছি। পরিহাসের ফলেই কেবল " তাহারা 


(২) এই সমালোচনায় কবি রবীন্রনাধের কোন এরন্বেরই নাম 


উল্লেখ বা! সমালোচনা! করিব ন1; ০৮ 
প্রবন্ধ লিখিষ। . 


৮ সংখ্যা |] 


আপনার নি দেখিযা জিত রে অন্য চউগানে নছেঃ 
কারণ তাহারা লোকশিক্ষক বলিয়া 'অভিমান করিয়া 
দুরে বসিয়া আছেন, এবং কাহারো সছুপদেশ শুনিলে 
তাহাদের মান-হানি হয়। 

তাহা ছাড়া কবির চক্ষে এ দৃশ্ঠ একটা বিপুল প্রহসন, 
যে কতকগুলি বুদ্ধিমান মানুষ, গম্ভীরভাবে বিচার করিতে 
বসিয়া গিয়াছেন, ষে ভারতবর্ষের ভৌগোলিক সীম! পার 
হইয়া গেলে মানুষের জাতি-ধর্্ম থাকে কি না! কবি যদি 
ধ্রূপ হান্তকর গবেষণার যুক্তিযুক্ত প্রতিবাদ উপস্থিত 
করিতেন, তবে সেটাও একট! প্রহসনে ফাড়াইত। যে 
কথার অসারতা বালকেরও বুঝা উচিত, তাহা লইয়া 
যদি কেহ একটা বৈচ্তাতিক (বিছাৎ কি তাহা একেবারে 
না জানিয়া ) শক্তির ভেলকি গড়িয়া তোলে, কিম্বা তাহার 
গায়ে একটা আধ্যাত্মিকতার ছাপ মারিয়া দেয়, তবে 
হাঁসি ছাড়া গতি নাই। মুর্গা না খাইতে চাও খাইও না) 
কিন্ত উহার ঝোলট্রকু লইয়া আকর্ষণী বিকর্ষণী শক্তির 
টানা-হেঁচ্ড়া কর কেন ? 

গোঁড়া দলের কথা, অতি সহজ । উংরেজের আমলে 
আমাদের যখন দেশরক্ষার দায়িত্ব নাই, তখন সকল 
উৎসাহ পণুশ্রম বলিয়া ঘরে বসিয়া বিজ্ঞতা দেখান অতি 
সহজ। উদরপৃর্তির সময়ে, ও সালসাবিক্রির সময়ে, 
“কৈবর্ত” পুরাণের দোহাই দিয়া ইহারা ধর্ম ও সাল্সা 
একত্রে বিলি করেন। ইহা! দেখিয়া যদি শিক্ষিত নব্যহিন্দু 
এবং বিলাতফেরতেরা চটিয়া যায়, তবে দোষ কার ? এই 
সামাজিক অবস্থার নক্সাখানি পণ্ডিত এবং গৌঁড়াসমাজে 
যাহাতে পঠিত হয় তাহার চেষ্টা করা উচিত। 

এ ত গেল গ্রন্থের স্ুশিক্ষার দিক্‌) এই স্মশিক্ষার বিষয়ে 
(শেষ দৃত্তের কথায়) পূর্বেও কিছু বলিয়াছি। নাট্য- 
কৌশলে শেষ চিত্রটি অতি চমৎকার হইয়াছে। কিন্ত 
আর একটু "সংক্ষিপ্ত হইলে. ভাল হইত। সমাজের বিভিন্ন 
দলের চিত্র, সমষ্টিভাবেই হইয়াছে ; এবং উহা সমষ্টিভাবেই 
স্ন্দর। * কেবল বিস্ানিধিটি কবির একটি পৃথক মনোহর 
চিত্র। পণ্ডিত গৌড়া এবং নব্য-সাগর ছেঁচিয়া কবি এই 
অপূর্ব্ব নিধিটি তুলিয়াছেন? 

4) বিরহ। কবির নাট্যরচনার ছিতীয় গ্রন্থ বিরহু। 

৮ 


' কবি ছিজেন্্লাল। ৪৬৯ 


নানি আলীর শেক: লক্ষণ নারে এস্থীন- শ্রেণীর 


উপরূপক বা ক্ষুদ্র নাটক। (১) ছুটি অঙ্কের বাধা নিয়ম 
প্রধান লক্ষণের মধ্যে ধরা যাইতে পারে না। ইহাতে 
গীত-বাস্ত-বিলাঁস যথেষ্ট আছে, এবং যাহাকে কৌশিকী 
বৃত্তি বলে তাহাই ইহাতে অধিক। কোৌশিকীর লক্ষণ 
এই £-_ 

যা শ্লক্ষ নেপথা বিশেষ চিত্রা 


স্ত্রী সন্কুল! পুক্ল নৃত্য গীতা, 
কামোপ ভোগ প্রভবোপচার! 
সা কৌশিকী চারু বিলাস যুক্ত! । 


রামকান্ত এবং গোলাপীকে যখন বিরহেব প্রধান নায়ক- 
নায়িকার মধ্যে গণনা করিতে পারি, তখন এই ক্ষুদ্র 
নাটকখানিকে প্রস্থান” সংজ্ঞা দেওয়াই সঙ্গত। 

চিত্রাঙ্কনে, সুশিক্ষায় এবং নাট্যকৌশলে, কন্কি অবতার 
বিরহের অনেক উপরে । বিরহে চরিত্রচিত্র অপেক্ষা 
তামাসার সমাবেশ অধিক। পড়িলে যথেষ্ট আমোদ 
উপভোগ করা যায়; কিন্তু নাটকত্বের কোন বিশেষ গুণে 
মুগ্ধ হইবার বড় কিছু নাই। গোবিন্দ এবং নির্মলের 
প্রেম ও বিরহ অত্যধিক মাত্রায় প্রহসন-ঘেষা, কাজেই 
উহাতে খানিকটা! মজা ভিন্ন আর কিছুই নাই। নাটকের 
হিসাবে যতটুকু যা কিছু আছে, তাহা গোলাপী এবং 
রমাকান্তেই পাওয়ঃ যায়। 

কলিকাঁতার রঙ্গালয়ের ইতিহাসে বিরহের অভিনয় 
একটা! বিশেষ কথা। পূর্বে অনেক শ্লীলতাবিরোধী 
উচ্ছ জল ধরণের আমোদ উপভোগের উপলক্ষ্যে যে সকল 
হল্লীশ (9.০) এবং নাটারাসক (01০79) অভিনীত 
হইত, বিরহের আবির্ভাবে সেগুলি বন্ৃপরিমাণে দুরীভূত 
হইয়াছে। প্রতিভাশালী কৰি যদি হল্লীশ এবং নাট্যরাসক 
রচনা করেন, তবে রল্গমঞ্চের দর্শকেরা হাসি তামাসাঁয় 
বিশুদ্ধ আনন্দ উপভোগ করিতে শিখিবে। 

গড ব্র্যহস্পর্শ হল্লীশ শ্রেণীর কাব্য বটে) কিন্ত কবির 


এখনকার পাকাহাতে একবার উহাকে মাজিয়া ঘসিয়! 


€১) প্রস্থানের লক্ষণ এই £__ 
প্রস্থানে নায়কো! দাসে। হীনংন্তাতুপনায়ক £ 
দাসী চ নায়িকা, বৃত্তিঃ কৌশিকী ভারতী তথ|। 
সয়াপানসমাযোগাছুদদিস্টার্ঘন্ত সংহ্থাতি ঃ 

অন্কৌ ঘৌ, লয়তালাদিবিলাসে! বহুল সুখ! । 


8৭০ 


তুলিলে ভাল হয়। এ প্রান্তের ভাসির গানগুলি 
অনেক পূর্বে রচিত। তাহাতেও ক্ষতি ছিল না; কিন্ত 
সেগুলি স্বাভাবিক ডাল পালার মত নসে নাই। পড়িলে 
বরং মনে হয়, 'য ভাল ভাল গোটা কতক হাসির গান 
যেন একসঙ্গে গাঁথিয়! দিবার জন্যই একটা! চলন্সই গল্পের 
স্থতাপাকানো হইয়াছে । হল্লীশে গল্পের ভাগের সামঞ্জস্ত 
অপেক্ষা, নাচ গান ও তামাসাই অধিক থাকে) ইহাতেও 
তাহাই আছে । - 

(৪) প্রায়শ্চিত্বখানিও খুব “বহুৎ আচ্ছা” হইয়াছে মনে 
হইল ন1। অলঙ্কার শাস্ত্রের নিয়মে এখানি হুর্মল্লিকা। 
বিটক্রীড়াময়, কৌশিকীবৃত্তিযুক্ত ছর্মল্লিকা, একালের 
সমাজচিত্রের পক্ষে খুব উপযোগী । কয়েকটি চিত্র ফুটিয়াছে 
বেশ; কিন্তু কবি ইচ্ছাপুর্ববক যেন ভ্রাহস্পর্শের মত এথানিও 
পূর্বরচিত কতকগুলি গান জুড়িয়া প্রকাশ করিয়াছেন। 

আমাদের সমাজ এখন মৃতের সমা্গ। দায়িত্বহীনতা, 
কর্মশূন্ঠতা, এবং কর্মের নামে কেবল নিজের জীবন 
ধারণের চেষ্টায় ক্ষুদ্রতা এবং স্বার্থপরতা; এবং এই সকলের 
সমবেত ফলে দীড়াইয়াছে_-একটা জড়তা । এ অবস্থায়, 
যাহার! জীবন্ত, কন্মঠ এবং নিত্য উন্নতিশীল, তাহাদের 
সাহিতা এবং সমাজের সহিত আমাদের পরিচয় হইলে প্রভূত 
উপকার হয়। ইউরোপ ভ্রমণে এই পরিচয় বেশি হয় 
বলিয়া! এ কালে ইউরোপ ভ্রমণ আমাদের পক্ষে হিতকর। 
কিন্ত কেহ কেহ, ইউরোপ ভ্রমণের ফলে, নানা কারণে 
তীহার্দের পবিধতা ও সংযম হারাইয়। ফেলিয়াছেন। যে 
বয়সে সাজান কাঠের পৃতুল দ্েখিয়াও ভ্রান্তি জন্মে, সে 


বয়সে যদ্ধি বিদেশ প্রবাঁসের সময়ে ত্বকের গৌরতা৷ মাত্রেই 


নীচ শ্রেণীর রমণী দেখিয়া মতি ত্রাস্তি জন্মে, তবে আশ্চর্যোর 
কথা নয়। ভাবিলেও কষ্ট হয় যে শিক্ষার অভাবে এদেশের 
রমণীরা যে অবগ্থায় আছেন, তাহা নৃতন শিক্ষিতদিগের কাছে 
প্জড় ভরত” বলিয়া মনে হয়। তাই অনেক স্থলেই নাকি 
অনেক “রেবেকার” আমদানি হইতেছে । -সকল চপলমতি 
বাণক বুদ্ধিমান হইল না কেন, না ভাবিয়া, আমরাই কেন 
গৃহসংস্কার করিতেছি না? এই সংসারটাকে সকলের বাসের 
উপযোগী করিয়া! তোলাই ত বাহাছুরি ) নাহলে “এক ঘরে” 
করিতে বসিলে নিজেরই ক্ষীণতা জন্মে । কবি বিদেশ- 


প্রবাসী । 
গ্রন্থ স্যষ্টির 


৭ 


[ ৮মগ্ভাগ। 


প্রবাসের মন্দ দিকটা দেখিতেও ভূলেন নাই। চপলের চাঞ্চল্য 
যথেষ্ট দেখাইয়! দিয়াছেন। কিন্তু এ বিষয়ের পরিহাস 
তাহার ছু* তিনটি গানে যাহা ফুটিয়াছে, সমগ্র প্রার়শ্চিতে 
তাহা ফুটে নাই। 

সমষ্টি ভাবের চিত্রের 'বিচারেও যাহা ককি-অব্তারে 
বিকশিত, এ গ্রন্থের চিত্রে তাহার উপর অধিক কিছুই নাই। 
রেবেকা যখন স্বামীর সঙ্গে ধুয়া ধরিয়! গান গায়, তখন, 
সব্টা একেবারে হল্লীশে (67০০) দীড়ায় ; উদ্দিষ্ট শিক্ষার 
পথে বাধা জন্মে। নাট্যরচনার হিসাবে যাহাই হউক, কিন্ত 
এই শেষোক্ত গ্রন্থ দুখানি পড়িলে বুঝিতে পারা যায়, যে 
সামাজিক সকল অবস্থার সহিত কবির যথেষ্ট পরিচয় 
হইয়াছে) এবং সকল প্রকার লোকচরিত্রই কবি সযক্ধে 
পধ্যবেক্ষণ করিয়াছেন। এই বহু বিস্তৃত অভিজ্ঞতার ফল, 
তাহার পরবর্তী নাটক গুলিতে দেখিব। 

€৫) পাষাণী। এই নাটক থানি প্রায়শ্চিত্তের পূর্বে 
লিখিত ; কিন্তু এই দৃষ্ঠকাব্যেই কবি একখানি ষথার্থ নাটক 
রচনা করিবার প্রয়াস, সর্ব প্রথমে করিয়াছেন। 

পাষাণীর আখ্যানবস্ত অহল্যার বিবরণ, একটি প্রসিদ্ধ 
পৌরাণিক কথা । এ দেশের প্রা সকল পৌরাণিক 
কথারই নান! সংস্করণ পাওয়া! যায়; কবি রামায়ণে বর্ণিত 
পুরাণ অনুসরণ করিয়া অহল্যাকে “স্বেচ্ছায় পাঁপিনী” বলিয়া 
বর্ণনা করিয়াছেন। মন্দ্রে+ ভূমিকা পড়িয়া বুঝিলাম, যে 
এইপ্রকার বর্ণনায় হিন্দুধর্মের কোন কোন প্রহরী চটিয়া 
গিয়াছিলেন। কবির আক্ষেপ, তাহারা পামারণ পড়েন 
নাই; আমার গাক্ষেপ যে অহল্যাকে প্রা্টানেরা পাষাণী 
করিয়াছিলেন কেন, তাহার সার্থকতা উহ্নারা৷ বুঝেন নাই। 
এ শ্রেণীর লোকের পক্ষে নাটক পড়া বিড়ম্বনা । 

জ্ঞানকৃত পাপভিন্ন নারী পাষাণী হয় না; এবং পাষাণীর 
দেবীত্ব লাভের ইতিহাসই মানব চরিত্রে পুণা অর্জনের যথার্থ 
ইতিহাস। ভগবান বুদ্ধদেবের পবিত্র প্রসাদে কত পাষাণী 
যে দেবী হইয়া প্রাতঃম্মরণীয়া হইয়াছেন, ভারতনারীর 
মাহায্মযের জরামরণাতীত সাক্ষী “থেরী-গাথায়” তাহা পাই। 
যাহা পাপ, উহাই যে স্বর্গের সিড়ি, এ তত্ব-সকলের পক্ষে 
বুঝিয়া উঠা একটু শক্ত) কারণ ধর্মটা অনেকের কাছেই 
বাহ অঙ্ষ্ঠান মাত্র। এই কাব্য খামিতে কবি, রূপ আয়োপ- 


5. আলীম 


৮ম সধখ্যা। ] 


সি পারত ০৯০৫1 


করিয়া,  াধু অগসতিন্‌ অথবা লংফেলোর (কথাই যেন ্রতাঙ্ষ 
ভাবে বুঝাইয়াছেন £ 


92770 20685079 1 ৬০1] 10856 07০5 5810 
গু78 9087 ৮1065 ৬৫০2) [2070 

415006116৮0 ৮111 08৮ ৮০7৫ 
13976711700 1681 920) 060৫ 01 9102170, 


' তথাগত বুদ্ধ যজ্ঞের _-ক্রিয়াকলাপব্ভ্রাস্তদিগকে সর্ববপ্রথমে 


বুঝাই়াছিলেন, যে যথার্থ মন্ুসাত্বের নামই ব্রাঙ্গণত্ব। পরে 
অনেক পুরাণে অনেক স্থৃতিতে উহা প্রতিধ্বনিত হইয়াছিল । 
কবি এই মনুয্ত্ব বা ব্রাঙ্ষণত্বের যে আদর্শ রচন! করিয়াছেন, 
ইংলগ্ডের হালের কবি টেনিসনের আর্থারে তাহা নাই। 
মাংসপিণ্ডের ধ্বংসের পূর্বে মাংস-বদ্ধিত পাপ যায় না বলিয়! 
গুইনিভিয়র পরিত্যক্তা । আমাদের যদি ভগবানের দিকে 
চাহিয়া, একথা! বলিধার অধিকার থাকে,--“আর একবার 
ভালবাস”, তবে মানুষের দিকে চাহিয়! মানুষ তাহা বলিতে 
পারিবে না কেন ? এ অধিকার গুইনিভিয়রের থাঁকিবে ন! 
কেন, পাষাণীর থাকিবে না কেন? যে তাহার তীব্র যন্ত্রণায় 
বুবিয়াছে, যে “পাঁষাণী হই! গেছি অন্তরে অন্তরে,” সে যে 
দেবী, তাহ! গৌতমের মত ব্রাহ্মণেই বুঝিতে পারেন। 
গৌতমের মাহাত্ম্য, এবং পাষাণীর দেবীন্ব, শূদ্রতা পরিহার 
না করিলে হুদয়ঙ্গম করা যায় না। 

সংসারে সাধুতা আছে, ইহার প্রত্যক্ষ জ্ঞানই পাীর 
পুণ্যলাভের প্রথম সোপান । অনুতপ্ত। পাষাণী রাঁম নামে 
একেবারে মুক্তি লাভ না করিয়া! সাধুতাঁর প্রত্যক্ষ অন্ু- 
ভূতিতে নবজীবন লাভ করিতে আরম্ভ করিল। এ স্থানে 
কবি ধর্মতত্ববিদের সুক্ষ অনুভূতি ফুটাইয়া তুলিয়। পুরাণের 
উপর নৃতনত্ব সৃষ্টি করিয়াছেন। পাষাণীর যথার্থ মৃক্তি 
গৌঁতমের আহ্বানে । প্রিয়তমের আহ্বানের অনুভূতি ভিন্ন 
বে পাপীর মুক্তি নাই, এ কথ ধর্ম্সাধকের গ্রন্থে পড়িয়াছি 
বটে) কিন্তু কবির চিত্রে ইহা! প্রত্যক্ষ হইয়াছে। কবি, 
গোৌঁতমচরিত্রে* যে দেবত্ব আরোপ করিয়াছেন, তাহারই ফলে 
যে পাপীর মুক্তি, কেবল রাম নামে নহে, এ কথা শেষ দৃশ্তে 
জনকের কথায় সুস্পষ্ট করিয়া বলিয়া দেওয়া হইয়াছে । 
কবির এই নূতনত্ব, মনস্তত্বের বিচারে সুসঙ্গত। পাপী যখন 
প্রিয়তমম্পশে নব্জীবন লাঁভ.করে, তখন যে সে নবজাত 
অসহাদ শিশুর মত, অন্ধের মত, নবপ্রসারিত করুণা অবলম্বন 


বিদেশে বাঙ্গালী ছাত্র। 


8৭১৯ 


শািপাস্পপাসিশিপাট্া তা "৯০ ০ 5 শািনজীিপা ৩০৮০৮ 


রিনা থাকিতে টে আহার দি কথায় তাহাই 
পাই £_- 

নাথ, তব পুণ্যতেজে আজি অন্ধ আমি, 

কোথ। তুমি? কতদুর? সঙ্গে করে লও । 


জটিল মনন্তত্বের এমন স্ন্দর ব্যাখ্যা, সহস! দ্বেখা যায় না। 
গেটের ফষ্ট বড় উচ্চ দূরের জিনিস, সমগ্র ইউরোপের কাব্য- 
ভাগারে অমন গ্রন্থ আর আছে কি না সন্দেহ। কিন্তু 
বঙ্গভাষায় গেটের মত মনন্তত্ব ব্যাখা। করিয়া এমন নাটক 
রচিত হইতে দেখিলে বাঙ্গালী সমালোচক যদি আনন্দে 
অধীর হইয়া উহা গেটের শন্ুপযুক্ত নয় বলিয়া ঘোষণা 
করেন, তবে আমি সেই অত্যুক্তিটি দোৌষজনক মনে' করি 
না। কাব্যশিল্পে “পাষাণী+ বঙ্গভাষায় অতি নৃতন সামগ্রী। 


শ্রীবিজয়চন্দ্র মজুমদার । 


বিদেশে বাঙ্গালী ছাত্র । 


শ্রীযুক্ত অবনীমোহন ঘোষ আড়াই বৎসর পূর্বে শিল্পবিজ্ঞান- 
সমিতি কর্তৃক আমেরিকায় প্ররিত হইয়াছিলেন। তিনি 
তথায় প্রাটু টেক্নোলজিক্যালপ কলেজ নামক স্বিখ্যাত 
ব্যাবহারিক রসায়নের (2191154 ০1,6771509) কলেজে 
ভন্তি হন, এবং ষশের সাহত তথাকার শেষ পরীক্ষায় উত্তীর্ণ 
হন। কলেজের প্রৃশ,সাপত্র পাইবামাত্রই তিনি কলগেট্‌ 
সোপ ওয়ার্কস্‌ নামক জগদ্বিখ্যাত সাবানের কারখানায় 
কার্যে নিযুক্ত হন। সাবান সন্বদ্ধে তাহারা মৌলিক গবেষণায় 
ধঁ কারখানার ডাক্তার রজারস, পিএইচ্‌. 1ড., এরূপ 
গ্রীত হন, যে তীহার স্থপারিসে শ্রীমান্‌ অবনীমোহন শীঘ্রই 
আমেরিক রাসায়নিক সমিতির (40011020 0176271051 
১০০)০%) সভ্য নির্বাচিত হন। ভারতবাসীদ্ধের মধ্যে 
তিনিই প্রথমে এই সন্মান প্রাপ্ত হইলেন। সম্ভবতঃ তিনি 
দ্বেশে ফিরিলে ভারতে সাবান প্রস্ততকরণ বিস্ায়, তাহার 
সমকক্ষ কেহ থাকিবে না। তিনি জাপান হইয়া তু প্রদক্ষিণ- 
পূর্ববক বাড়ী ফিরিয়া! আনিতেছেন। তাহার “0০175001০21 
[6০1৮0196501 09115, £%5 9100. 01275900576 
১7০০5” নামক পুস্তক শীগ্রই প্রকাশিত হইবে। 

প্রায় সাড়ে তিন বৎসর পূর্বে সম্তোষের জমীদার বাবু 
প্রমধনাথ রায় চৌধুরী কৃষিবিদ্ভা শিখিবার জন্ঠ শ্রীযুক্ত 


8৭২ 


যছুনাথ সরকারকে জাপানে পাঠান। তিনি সেখানে কৃষি 
কলেজে ভণ্তি হন, এবং টোকিও ইম্পীরিয়্যাল বিশ্ববিগ্ভালয়ের 
কৃষিবিষয়ক শেষ পরীক্ষায় এই রৎসর উত্তীর্ণ হইয়াছেন। 
বিশ্ববিদ্ঠাপয়ের একটি পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার 
করিয়াছিলেন। বিশ্ববিগ্ভালয়ের প্রশংসাপত্র ব্যতিরেকে 
তিনি নিজ অধ্যাপকগণের নিকট তইতেও তাহার ক্ষমতা 
ও গুণের পরিচায়ক অনেক প্রশংসাপত্র পাইয়াছেন। 
15127007001 121206152] 2100. 391500120 207 
০৮11916” নামক কৃষিবিজ্ঞ।ন সম্বন্ধীয় বহি তিনি সম্প্রতি 
লিখিয়া প্রকাশ করিয়াছেন। জাপানের অধ্যাপক ও 
সংবাদপত্র সমূহ এই বহির প্রভৃত প্রশংসা করিয়াছেন। 
ইন্পীরিয়যাল কষিকলেজের অগ্ঠতম অধ্যাপক শ্রীযুক্ত এস্‌ 
হাটা পুস্তক সন্বদ্ধে এই মন্তব্য প্রকাশ করিয়াছেন যে যদ্দি 
পুস্তকে আরও কোন কোন বিষয় সম্বদ্ধে আরও কয়েক পৃষ্ঠ! 
লেখা! থাকিত তাহ! হইলে মিঃ সরকার জাপান সাম্াজোর 
শিক্ষামন্ত্রীর নিকট ভইতে কৃষিবিজ্ঞানাচার্ধ্য উপাধি 
পাতে পারিতেন। সম্প্রতি শ্রীমান্‌ যছুনাথ সরকাঁর জাপান 
কৃবিসভা 1021 [41007 ০1৪1)র সভ্য নির্বাচিত 
 হইয়্াছেন। তিনি দেশে ফিরিয়া মাসিয়াছেন। 

কলিকাতার শিল্পবিজ্ঞান সমিতি প্রথমে যে একদল 
ছাত্রকে বিদেশে প্রেরণ করেন, তন্মধ্যে শ্রীমান্‌ শাস্তিপদ 
গুপ্ত একজন। শ্রীমান্‌ শাস্তিপদ এক সময়ে এলাহাবাদে 
মিওর কলেজে পড়িতেন। তখন আমরা তাঁহাকে একজন 
অতি শাস্তশিষ্ট ধর্মনানুরাগী যুবক বলিয়া জানিতাম। তিনি 
জাপানে গিয়া টোকিওর হাইয়ার পলিটেকৃনিক্‌ ইন্ষ্টিটিউশ্তানে 


ভণ্তি হন। তাহার শিক্ষার বিষন্ন ছিল, মাটির বাসন নির্মাণ - 


ও সীমেন্ট ( বিলাতী মাটি) প্রস্তুত করণ। তিন বৎসরের 
শিক্ষিতব্য বিষয় শিখিয় তিনি; ভারতীয় ছাত্রদের মধ্যে প্রথমে 
এই শিক্ষালয় হঈতে শেষ প্রশংসাপত্র পাইয়াছেন। ইহা ছাড়া 
তিনি কলেজের অধ্যাপকদেরও অনেক গুলি উচ্চ প্রশংসাপত্র 
পাইয়াছেন। তিনি জাপানের কয়েকটি কারখানা ও 
পরীক্ষাকেন্দ্রে (12060776711 9056০208) অভিজ্ঞতা 
লাভ করিয়৷ পরে শিক্ষা সর্বাঙ্গসম্পন্ন করিবার জন্য 
আমেরিকা যাতে ইচ্ছা করেন। : পূর্ষোক্ত শিক্ষালয়ে ভর্তি 
হইবার পূর্বে তিনি পেম্সিল প্রস্তত করিতে শিখেন। 


প্রবাসী । 


[৮ফভাগ। 


জাপানে বসিয়৷ ভারতীয় কান্ঠ হইতে পেম্সিল তৈয়ার করিয়া 
তিনি কাশী শির্পপ্রদর্শনীতে পাঠান ও তজ্জন্ত একটি প্রথম 
শ্রেণীর প্রশংসাপত্র পান। 

শ্রীযুক্ত জে, সি, দাঁস আমেরিকায় বাঁণিজ্য শিথিতে 
গিয়াছেন। সেখানকার “উচ্চতর হিসাব-রক্ষা” (111217০7 
8০০০9406108) বিষয়ে একটি প্রধান কলেজ হুইতে 
তিনি পরীক্ষায় উত্তীর্ণ হুইয়৷ প্রশংসাপত্র পাইয়াছেন। 
তিনি পরীক্ষায় শতকর! ৯৯ নম্বর পাইয়াছেন। কলেজের 
অধ্যক্ষ প্রশংসাপত্রদান-সভায় বলেন যে কলেজ যত 
দিন চলিতেছে, তাহার মধ্যে মিঃ দাসের পূর্ববে কেহই 
এরূপ অধিক নম্বর পান নাই। কলেজের ৬০০ ছাত্রের 
উচ্চ করতালি ও “্হছর্রে” ধ্বনির মধ্যে তিনি প্রশংসাপত্র 
লাভ করেন ও সকলের অনুরোধে ভারতবর্ষে শিক্ষার ছুধবস্থ! 
সম্বন্ধে কিছু বলেন। 

স্বর্গগত শ্রীমান্‌ শশধর হালদারকে আমর! তাহার 
বাল্যকাল হইতে জানিতাম। তিনি বড় ধর্মপিপাস্থ ও 
সচ্চরিত্র ছিলেন। তিনি বিলাতে অক্সফর্ডের মাঞ্ে্টর 
কলেজে দর্শন ও ব্রহ্ববিদ্া শিক্ষা! করিতে যান। তথাকার 
শিক্ষা! সমাপ্ত করিয়া তিনি কোন জন্্নান্‌ বিশ্ববিস্তালয়ে 
পাশ্চাত্য পদ্ধতি অনুসারে হিন্দুদর্শন সম্বন্ধীয় গবেষণ! প্রণালী 
শিক্ষা করিবার জন্ত জর্ম্মানী যান। তথায় প্রথমে ডেস্ডেন 
সহরে যান। তথ! হইতে বার্লিন যাইবার জন্য যখন 
তাহার জিনিষ এবং বিছানাপত্র বান্ধা হইয়াছে, এমন সময় 
তাহার একজন সঙ্গী তাহার জর হইয়াছে বুঝিতে পারেন। 
সে দিন ৯ই অক্টোবর । পাঁচ দিনের জরে ১৩ই অক্টোবর 
তাহার মৃত্যু হয়। তাহার শিক্ষক মাঞ্চে্টর কলেজের 
সুপপ্ডিত ও স্ুুবিখ্যাত প্রিন্সিপ্যাল আচাধ্য জে, ঈী, 
কার্পেন্টার লগ্ডনের ইন্কোয়ারার্‌ এবং কৃশ্চিয়ান্‌ লাইফ 
নামক ছ*খানি সাপ্তাহিক পত্রে তাহার জীবনচরিত লিথিয়া- 
ছেন। তাহাতে তাঁহার দীনতা, ধর্মভাব, জ্ঞানলিগ্গা, 
ধর্মোপদেশদানক্ষমতা, স্বদেশপ্রেম, প্রভৃতি গুণের প্রশংস! 
করিয়াছেন। কৃশ্চিয়ান লাইফে তাহার ছবিও বাহির 
হইয়াছে। নীচে আমর! আতার্ধয কার্পেন্টায়ের কোন কোন 
কথা উদ্ধৃত করিয়া দিতেছি। ন্‌ 


প]ু। 00085101081 10168018106 06 0020 2) 021১0158080 


(৮ম সংখ্যা।] 


১০৭৯, কাশি ০ পাত ৪ 
পাপা ১ ০৯, ৭1 ৮৯ তান? 


১ হা 
0 80015551158 50106 চি 119 50000 িিটিকি 91712061017) 
7210 07056 50170106770 1015 ঠিতেট 5017700 202715061191) 
0171061, 906. [08০67701927 04 2 3০811)0770, ৮/০:৪ 16611) 
101০৮801517 [60৮১0011715 91002170070 51905৫ 
01107606 1)215 91120711270 ৮9 বিল লা 80511060709 
100৩ ৬০ ঠাহ 1009565 50015 116) 00080 জা 0াক]71036 
(2৮9 810195365 9৮ 006 আগে] 00613081000 921170, 
9001006৮510 00500180650 006 ১০820610007 2 
[51108517179 1081001070000110050817116) 072৮ 18106505190119 
00001129 60%10,1716107906 ৪ 1)1187100226 0000 190158৮- 
51)118 10 ৮15)1 1106 ৮০০৮7451750 [২ 8550]1 ৬৪ 2118065 210 
16 55255 86 170100 27300108 0116. 26518010801 2 00170630006 
770195101), 

5010 1) 208 11521150161 08171781655 আ09 00601 
0 076 60017 ৭0065 
[15 2100 5011)1757171, 


1015 ১1011) 510001015, 
10081) 2 ও৭5 10551 0)11015111)5, 
01060৩0012৮ 176 ঘশোচ 50178000060 & লি (0160 
01151011151) 0110) 
[50020101017 1106 
03010502৮20) 71050101170, 2176] 56106011015 0003712.065 


11705119681] 00787150166] 0009 


27717 181901)01101) 01106 আও লি টাটা 
11100 01016. 01 018 06)11906 175 
10001771560 010 01870) 1101 
1090 0561 5৪৫), 130 817968160019 00610) 00 00721191706 00 
বন স0৮আ]লায 77 ১৪1001910)0601)055 ক 2091151710৩, 
1116 58105177155 07101078 17205511800 170980 01722 17105 
10010011, 200 ৮৫৪16 0706 01১1০০6 911015 005610 0)0881)0 
115 50010016011 5)10801000151181018160 11001107006 
ড০০1161001 10100 0061)15, 0 20110005176 1)062590 00 
115 17100170169 21088510001 ওয় 1105191066091ত 
10167617810 2115 5৮180179005 150)1869 09 1005 061590 


7)7010767 0070106 10) 5056৬961071 00119 1)20170010)? 


5979 0016 [01010021102 0০660, 48700) 07000021116. 


10110050119 00959 10657 10110) ৮1611 10008106101] 11700) 
1719 10611785010 0035 50160৮ 


কৃশ্চিয়ান্‌ লাইফের সম্পাদক লিখিয়াছেন £- 

40215 1961 ৮89 106], 10006172770. ৮567 1015 613012091- 
292 10 009 51680 01 076 066 15)60 25 82150810150 7 1719 
00150 190 00705190180 010000601012018 7; %51))19 17156001901 
00001) 1106 25 ৪. 51016 5/89 1):099.0 8100 0101711501057 


দক্ষিণ আফ্রিকায় ভারতবাসী ৷ 


দক্ষিণ আফ্রিকা হইতে 'ভারতীয়দিগকে তাঁড়াইবার জন্য 
তাহাদ্দের উপর নানা প্রকার উৎপীড়ন হইতেছে। নান! 
প্রকার “মিথ্যা কারণের সৃষ্টি হইতেছে । কিন্তু সত্য কথা 
এই যে তথাকাঁর ভারতীয় শ্রমজীবী, কারিকর, ব্যবসাদার 
পরদ্ৃতি মিতাচারী, _নেশাখোর নহে, এবং পরিশ্রমী ও 
মির্তবায়ী। 





দক্ষিণ আফিকায় ভারতবাসী। | 


৪৭৩ 


৪ 


ব্যবসায়ের তে প্রতিস্থিতার পারিয়া উঠতেছে রা 
তজ্জন্ত বল! হইতেছে যে, দাগী বদ্মায়েসের মত আ!ফুলের 
ছাপ দিয়া প্রত্যেককে নিজেকে রেজিষ্টরি করিতে হুইবে, 
সহরে যেখানে সেখানে থাকিতে বা দোকান করিতে দেওয়া 
হইবে না, নির্দিষ্ট অপরষ্ট স্থানে থাকিতে হইবে, বিন! 
অনুমতিতে কেহ ফেরিওয়ালার কাজ করিতে পারিবে না, 
ফুটপাথ দিয়া চলিতে পারিবে না, রেল গাড়ী বা ট্রাম 
গাড়ীতে তৃতীয় শ্রেণী ভিন্ন অন্য শ্রেণীতে যাতায়াত করিতে 
পারিবে না, ইত্যাদি। সুতরাং সেখানকার মুসলমান, হিন্দু, 
জৈন ও পাপিগণ একমত হইয়া এই সকল অন্যায় আইন 
অমান্ঠ করিতেছেন। শিক্ষিত, সন্্ান্ত ও মান্তগণ্য লোক গরীব 
স্বদেশীয়দের সঙ্গে সমঃখভাগী হইবার জন্য রাস্তায় বিনা 
লাইসেম্সে জিনিস ফেরী করিয়া জেলে যাইতেছেন। আঙ্গু- 
লের ছাপ দিয়া রেজিষ্টারী না করায় শত শত লোক 
কারারুদ্ধ ও ট্রান্সভাল হইতে নির্বাসিত হুইতেছেন, এবং 
কারামুক্ত হইয়া বা নির্বাসিত হইয়া আবার ট্ান্সভালে 
আসিতেছেন ও জেলে যাঈতেছেন। শিশু, অশীতিপর বৃদ্ধা 
স্ত্রীলোক পধ্যন্ত বাদ যাইতেছেন না। জম্প্রতি তথাঁকার 
অতি সন্রান্ত মুসলমান সওদাগর ও ব্রিটিশ ইয়ান সভার 
সভাপতি ইস্থফ মিঞার শ্বশ্রু ঠাকুরাণী (আশীর অধিক 
বয়স ), তাহার «ছাট ভাই প্রভৃতি, ৫০৬০ জন শিশু, 
প্রো ও বৃদ্ধ কারারুদ্ধ হুইয়াছেন। তাচাদিগকে তিন 
দিন অনাহারে থাকিতে হইয়াছিল। ইস্ফ মিঞার শ্শ্র 
প্রভৃতি মন্কা হইতে হজ্‌ (তীর্থ) করিয়া ফিরিতেছিলেন। 


- তাহাদিগকে, জাহাজ হইতে নামিবার পর, ছুপর রাত্রে 


একট! বিষ্ঠাময় সংকীর্ণ চালাতে অনেকক্ষণ থাকিতে 
হইয়াছিল। 

শ্রীযুক্ত মোহনটাদ করমাদ গান্ধি এই ভারত- 
বাসীদের নেতা । তিনি কয়েকবার কারারুদ্ধ হইয়াছেন। 
তাহাকে এখন ভন্করাষ্ট নগরে রাস্তায় পাথর” ভাঙ্গিতে 
হইতেছে । রান্ত! সাফ. করার কাধ্য, যাহা আমাদের 
দেশে ধাঙ্গড় ও মেথরেরা করে, তাহাও তাহাকে করান 
হইতেছে। * 


* এই মহা প্রাণ কন্মবীয়ের ছবি গত বৎসরের ফাজ্পনের প্রবাসীতে 





সুতরাং তাহাদের সঙ্গে শ্বেতকায়ের! শ্রমের ও ছাপা হইয়াছে । এ সংখ্যার মূল্য পাঁচ আন! । 





হি 


লোপ সি, তা লা, 


জে হিমু মুললমান ভারতবাসীকে এক রকম চর 
মিশ্রিত ময়দা বা চালগুড়া ঘাট খাইতে দেওয়া হয়। 
অনেকে অনাহারে থাকিতেছেন। অনেকের জাঁতি যাই- 
তেছে। কারণ গরু ও শুকরের চর্বি হিন্দুর অন্পৃশ্য ও 
মখাগ্ত, এবং শৃকরের চর্বি মুসলমানের অন্পৃশ্ত € অথাস্ত। 
[ুসলমানের থাস্ব অন্য জন্তও যদ তাহাদের ধর্মমমতানুসারে 
বাই করা না! হয়, তাহা হইলে তাহার চর্বিও অন্পৃশ্ত ও 
অথা্য। রি 

দক্ষিণ আফ্রিকার ভারতনারীগণও খুব সাহস ও 
স্বজাতিপ্রেমের পরিচয় দিতেছেন। একটি স্ত্রীলোকের 
স্বামী জেল যাঁইবার ভয়ে সঙ্গীদের পরিত্যাগ করিয়া গৃহে 
আশ্রয় লন। তাহাতে তাহার স্ত্রী বলৈন, "তুমি আমার 
সাড়ী পরিয়! ঘরে থাক, আমি তোমার পোষাক পরিয়া 
জেলে যাই।” এই ধিক্কারে স্বামী আবার কার্্যক্ষেত্রে গিয়া 
সূগীদের সহিত মিশিয়া জেলে যান। এইরূপ" কত ঘটনা 
ঘটিতেছে। 

আমরা বর্তমান সংখ্যায় কয়েকজন দক্ষিণ আফ্রিকাবাসী 
_ ভারতীয় ক।রারদ্ধ বীরের ছবি দিলাম। নাম দেখিলেই 
বুঝ! যায় যে ইহার! ভারতীয় নানা ধর্মাবলম্বী; ভাইয়ের 
মত একত্র কাজ করিতেছেন। আর আমরা মুর্খ) তাই 
ভারতে বসিয়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিতেছি। 

চাপকাঁন চোগ! পরিহিত ভদ্রলোকটি মুসলমানদিগের 
একজন ভক্তিভাজন ইমাম বা ধর্মোপদেষ্টা। 


হত্যাপ্রবত্তি। * 


বঙ্গের লাট সাহেব সার্‌ এগ, ফ্রেজারকে হত্য! করিবার 
চেষ্টা করিয়াছে বলিয়৷ একজন যুবক ধৃত হইয়া বিচারাধীন 
আছে। বিচারাধীন বিষয়ে কিছু বলা নিয়মবিরুদ্ধ। 
কিন্তু সাধাবণতঃ হত্যাপ্রবৃত্তি বিষরে ক্ছি ব্লা যাইতে 
পারে। 

যদি বাস্তবিক রাঁজপুরুষদদিগকে হত্যা করিতে ইচ্ছুক কোন 


ক্ষুদ্র দল থাকে, তাহা! হইলে আমাদের বিবেচনায় এই দলের 


লোকদের কার্য সমর্থনযোগ্য নহে। যদি ইহা মানিয়াও 
লওয়া যায় যে কেখনও রাজপুরুষ আমাদের দেশের 


প্রবার্সী । 


পিসির সিনা সস পিল সী শা পিএ পাত শি গা পি শা তি 


[৮সঃাগ। 


শা পপি গসিপ ০ পরি পরিনত 


বিশেষ অনিষ্ট করিয়াছেন, তথাপি তাহাকে হত্যা করিবার 
চেষ্টা অনিষ্টের প্রন্কৃত প্রতিকারচেষ্টা নহে; কিন্তু ইহা 
প্রতিহিংসামুলক মাত্র। ইহা ধর্মাবিরুদ্ধ; এবং যদি কেহ 
মনে করেন যে ধর্মবিরুন্ধ হইলেও ইছাতৈ দেশের 
মঙ্গল হইবে, তাহ! হইলে বলি, যে, (১) অধর্দের স্বার] . 
মঙ্গল হয় না, ইহাই বিশ্বের নিয়ম; (২) ইহাতে আমাদের 
দেশের শীসনপ্রণালী উন্নততর হইবে না); (৩) ইছাতে 
ইংরাজেরা ভয় পাইয়া আমাদের দেশ ছাড়িয়া পলাইবে 
না) (8) যদিই তাহার! পলাইয়৷ যাইত, তাহ! হইলেও 
তদ্দারাই আমাদের দেশের অজ্ঞতা, দারিদ্র্য, রোগ, 
ছু্নীতি, সামাজিক কুপ্রথাদি দুর হইত না। অথচ এই 
সকল দুর না হঈলে দেশের মঙ্গল হইবে না। এই সকল 
দূর কর! বিদেশীবিদ্বেষ দ্বারা সম্পন্ন হইবে না) স্বদেশ- 
বাসীকে প্রাণ দিয় ভাগ বাসিয়া৷ তাহাদের মঙ্গলের জন্য 
আজীবন পরিশ্রম করিলে সম্পন্ন হইবে। যদি কেহ দেশের 
জন্ত ভীবনোৎসর্গ করিতে চান, সেবায় প্রাণ দান করুন, 
প্রতিহিংসাঁয় নহে। যদি কেহ সাহস দেখাইতে চান, 
দেশের প্রতি গ্রেমমূলক সেবায় সাহস দেখান, কাহাকেও 
হত্য। করিয়া নহে। 

এইরূপ হত্যা দ্বারা কোন দেশের মঙ্গল হয় নাই। 
আমাদের দেশেরও হইবে ন!। পক্ষান্তরে ইহার দরুন দেশে 
কঠোরতর শাসন প্রবর্তিত হইবার সম্ভাবনা । তাহাতে 
অনেক নিরপরাধ ব্যক্তি উৎগীড়ত ও দণ্ডিত হইবে। 
দেশে শিক্ষাবিস্তার, শ্বদেশীর প্রসারবৃদ্ধি প্রভৃতি কার্ধ্যে 
বাধা পড়িবে। সংবাদপত্রের' স্বাধীনতা, সভায় বক্ততা 
করিবার স্বাধীনতা সামান্ত যাহা! আছে, তাহাও লুপ্ত 
হইবার সম্ভাবনা । অবস্ত এরূপ অবস্থাতেও আমরা যদি 
সাহসের সহিত ধশ্ম ও অহিংসার পথে থাকি, তাহা হইলে 
ভগবান্‌ আমাদের মঙ্গল করিতে পারেন। কিন্ত, তাহা 
হইলে প্রথম হইতেই ধর্ম ও অহিংসার পথে থাকি না কেন? 

স্থলবিশেষে প্রাণরক্ষার জন্য আততায়ীর প্রাণবধ পর্্যস্ত 
আইনান্থমোদিত। সভ্যজগতে স্বাধীনতা রক্ষা বা.লাডের 
জন্ত যুদ্ধে নরহত্যা বৈধ বলিয়া পরিগণিত। ( ইহা অপেক্ষাও 
উচ্চতর আদর্শ, অম্পূর্ণ অহিংসামূলক আদর্শ, ভবিষ্যতে 
মানবসমাজে গৃহীত হইবে বলিয়া বিশ্বাস করি।) ক্ষিন্ত 


আষতনাথ সরকার । 


শ্রীশাস্তিপদ গুপ্ত। 








সোরাবজী শাপুরজা। সি. কে. থাম্ি নাযুড। 


৮ম সংখ্যাণ। | 


যে সকল হত্যা ব! হত্যার চেষ্টার কথ! হইতেছে, তাহা প্রাণথ- 
রক্ষার জন্য নয়; এবং স্বাধীনতাযুদ্ধ যে নয়, তাহা! পাঁগল 
ভিন্ন আর কাহাকেও বুঝাইতে হইবে না। যুদ্ধ করিয়া 
ভারতবর্ষ স্বাধীন হইবে, ইহা কেহ মনে করে কিনা, জানি 
না) আমর করি ল। 

আমরা স্বীকার করি যে কিছুদিন হইতে দেশের 
লোকদের উত্তে জত, বিক্ষিপ্রচিত্ত ও ক্রুদ্ধ হইবার অনেক 
কারণ ঘটিতেছে। কিন্তু উত্তেজিত অবস্থায় মানুষ কর্তব্য 
নির্ণয় করিতে পারে না। ধীরেরাই পারেন। কালিদাস 
কুমারসম্ভবে বলিয়াছেন_-*বিকারহেতৌ সতি বিক্রিয়ন্তে 
যেষাম্‌ ন চেতাংসি ত এব ধীরাঃ ; »*__প্বিকারের হেতু থাক! 
সত্বেও ধাভাদের চিত্ত বিকৃত হয় না, তাঁহারা ধীর” 
আমাদের সকলের ধীর হুওয়া উচিত, কিন্তু কাপুরুষ হওয়া 
উচিত নয়। নরহত্যা ও বারত্ব সমার্থবাচক নহে। 

পরিশেষে সত্যের অনুরোধে ইহা বলা! দরকার যে এখন 
ভারতে ইংরাজ ও ভারতবাসী উভয়দলেরই মন দ্বেষে পূর্ণ 
(প্রত্যেক ইংরাজ বা! প্রত্যেক ভারতবাসীর মন এরূপ, 
তাহা বলা আমাদের উদ্দেস্ত নহে।) সুতরাং এই সকল 
হত্যা বা হত্যার চেষ্টার জন্য উভয় দলই দোষী। হস্তা বা 
হুননেচ্ছু যে দেশীয়ই হউক, তাহার ভিতর দিয়! এই তীব্র 
দ্বেষ প্রকাশ পায় মাত্র। এই দ্বেষের নাশ প্রকৃত পন্থা! । 

রাজনৈত্বিক হিসাবে একজন শাসনকর্তার জীবনের সৃল্য 
একজন কুলির বা গাড়োয়ানের জীবনের মুল্য অপেক্ষা 
অধিক। কিন্তু ঈশ্বরের কাছে উভয়েই সমান । ইংরাজের 
পাগল অবস্থায় বা! ইংরাজের আকন্মিক পদ্দাঘাত বা গুলিতে 
নির্দোষ অনেক ভারতবানী মারা যায়। ইংরাজের নিজের 
দেশে এরূপ আকন্মিক মৃত্যু এত হয় না। সুতরাং ভারত- 
বর্ষে ইংরাজ ইচ্ছা করিয়৷ ভারতীয় কুলির প্রাণবধ ন! 
করিলেও, এদেশেই এরূপ মৃত্যু এত কেন হয়, তাহ! 
জিজ্ঞান্ত, এবং ইহা, ইংরাজ রাঞপুরুষের হত্যাচেষ্টা অপেক্ষা 
কম গুরুতর রাজনৈতিক স্মন্তা নয়। উভয় সমন্তার 
, সমাধান-চেষ্টা যুগপৎ করা উচিত। নতুবা সুফল 
হইবে না। * 

ইংরাজের! অবশ্ত কঠোর শাসনের জন্ত চীৎকার করি- 
তেছেন। কিন্তু তাহাতে দ্বেষ ও উত্তেজন! আরও বাড়িবে। 


চিত্র-পরিচয । 


£৭৫ 


প্রকৃত উপায় হইতেছে _ইংরাজ ও ভারতবাসী ভয় 
দলেরই ন্যায় ও ধর্মানুমোদিত ব্যবহার । কাহার দোষ 
বেশী, বা কে আগে দোষ করিয়াছে, তাহার বিচার 
এখন স্থগিত থাক্‌। 

আমর! এবং আমাদের ছেলেরাও যে মানুষ, ইংরেজের! 
তাহ! কাধ্যতঃ মানিলে সুফল হুইবে। ইংরাঁজের| নিজেদের 


_ ছেলের! কিছু হঠকারিতা বা বীদ্রামি করিলে তাহাদিগকে 


যেরূপ দণ্ড দেন বা তিরস্কার করেন বা কথন কখন 
ছেলেমানুষী বলিয়া দেখিয়াও দেখেন না, আমাদের 
ছেলেদের সন্বন্ধে সেরূপ ব্যবহার না করায় ধ্মনেক 
কুফল ফলিয়াছে। (অবস্তা হত্যা বা হত্যার চেষ্টাকে 
আমরা এই শ্রেণীর দোষ বপিতেছি না । ) ইংরাজ যুবকদের 
মত আমাদের যুবকেরাও স্বদ্বশসেবক হইতে ও মাথা উচু 
করিতে ইচ্ছুক। ইহা স্বাভাবিক বলিয়া ইংরাজের! কার্য্যতঃ 
মানিলে স্থফল হইবে। 

শরীরের রক্ত ছুষ্ট হইলে ব্রণ, ফোড়া আদি হয়। 
তৎসমুদয় কেবল কাটিয়! ঠাচিয়া দেওয়াই সুচিকিৎসা নয়। 
রক্তচুষ্টির কাঁরণ অনুসন্ধান করিয়া তাহা সংশোধন স্চিকিৎ- 
সকের কাজ । , যে দ্বেষের হাওয়৷ বহিতেছে, তাহার বাহ্‌ 
উপসর্ণগুলাকে নিমুর্ল করিবার চেষ্টাই প্রকৃত রাজ- 
নীতিজ্ঞতা নহে। দ্বেষের ও উত্তেজনার প্রকৃত কারণ 
আবিষ্কার করিয়া তাহা দূর করিবার চেষ্টাই প্ররুত রাজ- 
নীতিজ্ঞের কাজ। 


চিত্র-পরিচয় । 


বর্তমান সংখ্যার প্রথম চিত্রের বিষয় বোধ হয় অনেকেরই 
পরিচিত। এই সুন্দর ছবিখানির বিষয় দ্বাত্রিংশৎ পুত্লিক! 
নামক প্রাচীন গল্প হইতে গৃহীত। কথিত আছে যে রাজা 
বিক্রমাদিত্যের বত্রিশটি পুত্তলিক! ধৃত এক সিংহাসন ছিল। 
বিক্রমাদিত্যের পর কোন সময়ে ভোজ রাজা উহাতে 
আরোহণ করিতে যান। তাহাতে একটি পুত্তলিকা তাহাকে 
জিজ্ঞাস করে যে, মহারাজ, আপনি কি বিক্রমাদদিত্যের মত 
শৌর্য্যবীধ্যশালী, উদার, ধার্মিক ও বিদ্কোৎসাহী ? তোজও 
তাহার উত্তর দেন। 

গত সংখ্যায় প্রকাশিত উড়িষ্যার চিত্রগুলি অধ্যাপক 
যোগেশচন্দ্র রায় মহাশয়ের গৃহীত ফোটোগ্রাফের প্রতিলিপি। 
তাহাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। গত সংখ্যায় বৈতাল 
দেউলের্‌, ছবি ছাপা হয় নাই, অথচ ভ্রমক্রমে তৎসন্বন্ধে 
মন্তব্য ছাপা হইয়াছে । এ ছবি প্রস্তুত ছিল। স্থানাভাবে 
যায় নাই। পরে সুযোগ হইলে ছাপিব। 


প্রেম শুধু ব্যর্থ অন্বেষণ । 
প্রেমে পূর্ণ এ বিশ্ব-সংসার ) 
প্রাণে প্রাণে উঠিছে ক্রন্দন-_- 
“কোথা তুমি হে আমি আমার” ! 
শ্রীদেবকুমার রাঁয় চৌধুরী । 


পারস্য-প্রসূন | 
(হাফেজ হইতে *) 
নির্ভর । 
গৌরব মম হরণ তুমি 
করেছ সকলি যদিও, 
ছুয়ারে তব লুটায়ে রব 
ফিরিয়ে না! যাব তবুও! 
অরির দয়া চাকে না হিয়া 
বারেক ভূলিয়া জগতে-_ 
মিতার শত নিঠ্রাচার 
ভাল যে হাজার তা”হতে ! 
গৌরব । 
দিও গো মান, 
করিও না হেলা তাহারে ;- 
বেসেছে ভালো 
জেলেছে আলো 
হরিতে বিশ্ব-আআধারে । 
আশা । 
বদন তব 
করিয়া নিতে আপনা, 
প্রকৃতি মম 
নিয়ত করি কামনা, 
মন আমার 
তোমারে হারা হবে না! 


শ্রীজীবেন্ত্রকুমার দত্ত । 
 পরাপতপুন্ভক স্তক পরীক্ষা । 


ভীর্থসলিল-_প্রীসতোল্রনাথ দত্ত প্রণীত। সংস্কৃতপ্রেস ডিপজিটারী 
কর্তৃক প্রকাশিত, মেটকাক প্রেসে মুদ্রিত। ডবল ক্রাউন যোড়শাংশিত 
১৭৫ পৃষ্ঠা। মুল্য এক টাকা মাত্র । এখানি “কবিতা-পুস্তক, জগতের 


* মর্দ্দান্বাদ। 


হদয়ে মোর 


যে দিন তোমা 
ছোট সে দ্বীপ 


নুন্দরতর 
নুন্দরতর 


তা' হলে আর 





৬১, ৬২নং বৌবাজার ্ট্ট, কুস্তলীন গ্রেস হইতে শ্রীপূর্ণচজ্জ দাস কর্তৃক মৃত্রিত 


পরা | 


[৮ম ভাগ। ৮ম গাখ্যা। ] 


কনের কারের পে কির জামে রিনার 
কাবানুবাদ এই পুস্তকে একত্র করিয়া একটি মনোজ্ঞ সংগ্রহ হইয়াছে। 
অনুবাদগুলি এমন সরস হুন্দর স্বচ্ছন্দ প্রবাহে প্রাণময় হইয়াছে যে 
কবিতাগুলি মৌলিক রচনার সৌন্দর্যে মণ্ডিত। পরের ভাবকে আশ্রয় 
করিয়া! নিজেয় কবিত্বরসধার1! এমনভাবে উৎসারিত হইতে অল্পই দেখা 
যায় । আমর! বহু কবিতার মূলের সহিত পরিচিত আছি, তাহাদের 
নিজন্ আস্তর রসটুকু অন্ুবাদেও অন্ষুগ্ন থাকিতে দেখিয়া! কবির ক্ষমতায় 
আশ্চধ্য হইয়াছি। এই গ্রন্থখাঁনি বঙ্গসাহিতোর সম্পদ হইয়াছে । বাঙ্গালী 
পাঠক এই পুস্তকের ভিতর দিয়া বিখমানবের হৃৎস্পন্দন অনুভব করিয়! 
শীত ও পুলকিত হইবেন। গ্রস্থারস্তে ও গ্রস্থশেষে কবির ছুইটি মৌলিক 
কবিতা। বিষয়োপযোগী ও মধুর হুইয়াছ্ছে। পরিশিষ্টে সকল কবির 
সংক্ষিপ্ত পরিচয় দেওয়াতে পাঠকের বিশেষ সাহাষ্য হইবে। 
কাবারসপিপান্থ বা মানবচরিত্রজিজ্ঞাহ্থ পাঠক এই গ্রন্থে আনন্দের 
উপাদান পুঞ্জীকৃত দেখিবেন। জাপান চীন হইতে আমেরিকা অবধি, 
বৈদিক কাল হইতে আধুনিক কাল পধ্যস্ত ভগবন্তক্তি, নরপ্রেম ও 
দেশক্রীতি বিষয়ে যতভাবের কবিতা! বিশ্বমানবের অন্তর হইতে ক্ষরিত 
হইয়াছে তাহাই সংগৃহীত হইয়া! বঙ্জবাসীর মন্দিরে আনীত হইয়াছে । 
ীর্থসলিল নামটি যেমন অন্বর্থ তেমনি কবিতবময়। তীর্থসলিল-সংগ্রহ- 
কর্তা নবীন কবিকে আমর। সাদরে অভিনন্দন করিতেছি । 

উষা -_শ্রীমহেন্দ্রনাথ তালুকদার প্রণীত। কুস্তলীন প্রেসে মুদ্রিত ও 
তথা হইতে প্রকাশিত। ডবল ক্রাউন ষোড়শাংশিত ২*৭ পৃষ্ঠা, মূল্য 
এক টাকা মাত্র। এখানি নাটক। ইহাতে দেখাইবার চেষ্ট। হইয়াছে 
যে, রাজা উদাসীন হইয়া অমাত্যের উপর নির্ভর করিয়! 
রহিলে রাজ্যে অত্যাচার উৎপীড়ন আরম্ভ হয়; নিরীহ গ্রজাও 
উৎলীড়িত হইলে শুধু আত্মরক্ষার জন্য বিদ্রোহী হইয়া উঠে; তখন 
দেশে তিন দল লোক দেখ। যায়--বিপ্লবকাঁরা চরমপন্থী, রাজভক্ত 
সামগ্নস্তপ্র়াদী ও দেশবৈরী। স্বার্থলুন্ধ দেশবৈরীর কে।থাও প্রতিষ্ঠ। 
প্রত্তিপত্তি নাই, অন্তান্ত দলেরও সাফল্য ক্ষণিক বা আপাতঃপ্রতীত 
হইতে পারে, কিন্তু যতক্ষণ পধাস্ত না রাজ। প্রজা মিলিত স্বার্থে সংস্কার- 
ব্রত গ্রহণ করেন ততক্ষণ দেশের কল্যাণ নাই: ব্রাহ্মণ কুলে জম্মিলেই 
ব্রাহ্মণ হয় না, ব্রা্গণের গুণ যাহার আছে সেই দ্েশনাক হইবার 
উপযুক্ত। এই গেল মোটামুটি গ্রচ্থের প্রতিপাদ্য বিষয়। গ্রন্থকার 
আপনার বন্তবা প্রকাশ করিতে কৃতকার্ধ্য হইলেও সাধারণ পাঠকের 
সহজবোধ্য করিতে পারেন মাই, সকল ঘটনাই কেমন একটা প্রচ্ছন্ন 
প্রহেলিক। হইয়া আছে। নাটকতও এ গ্রন্থে পরিণত নহে-_ কোনো 
চরিত্রই স্বীয় বাক্তিতে পরিষ্কার পুষ্ট বা পরিস্ফুট হয় নাই। নাটকীয় 


" ঘটনার দৃশ্ঠ বা অস্কভাগের মধ্যে একট! লাগ্সিকতার অভাব দৃষ্ট হয়, 


অনেক কথ চিন্তার দ্বার! পূর্ণ করিয়া লইতে হয়, তাহাতে মন রলাস্ত 
হুইয়। পড়ে, রসাভাব হেতু পাঠ বিরক্তিকর হইয়া! 'উঠে। নাটকখানি 
আস্মোপান্ত অমিত্রাক্ষর ছন্দে রচিত। উমাসন বলেন-_00117+816ণ 
গো) 0067 20091752০০৫ 09766 06 9111] 7 /1607£ 
01505 7 001 06 56150 1811210519705210- 10105 ». 02106 
0911]97 ৮10) 71085) 21707005০৮৬ 0৮০75, এই নাটক- 
খানিও তেসনি কবিত্বশুনা অপরিণত রচম|। গ্রস্থকারের প্রথম প্রয়াস 
বলিয়। মনে হয়। যাহাই হউক বর্ণিত ঘটনার খাতিরে ঈ্হা পাঠক- 
সমাজে আদৃত হওয়া সম্ভব । 


'9 প্রকাশিত। 





৬কানাইলাল দভ। সতো্দ্রনাথ বস্তু । 
(কয়েদীর বেশে ) (কয়েদীর বেশে ) 





স্বদদেশসেবক কন্মূযোগী 


শীধুক্ত কষ্ণকুমার মিত্র | 





“ সত্যম্‌ শিবম্‌ ন্ৃব্দরম্‌।” 
*“ নায়মাত্মা! বলহীনেন লভ্যঃ | ” 


৮ম ভাগ। ] 


পৌষ, ১৩১৫। 


] ৯ম সংখ্যা । 





গোরা । 


৩৮ 


সুচরিতার মাসী হরিমোহিনীকে লইয়া পরেশের পরি- 
বারে একটা গুরুতর অশাস্তি উপস্থিত হইল। তাহা! বিবৃত 
করিয়া বলিবার পূর্বে হরিমোহিনী সুচরিতার কাছে 
নিজের যে পরিচয় দিয়াছিলেন তাহাই কিছু সংক্ষেপ করিয়! 
নীচে লেখা গেল। 

আমি তোমার মায়ের চেয়ে ছুই বছরের বড় ছিলাম। 
বাপের বাড়িতে আমাদের ছুই জনের আদরের সীমা ছিল 
না। কেননা, তখন আমাদের ঘরে কেবল আমর ছুই 
কন্তাই জন্মগ্রহণ করিয়াছিলাম-_বাড়িতে আর শিপু কেহ 
ছিল না। কাকাদের আদরে আমাদের মাটিতে পা ফেলি- 
বার অবকাশ ঘটিত না। 

আমার বয়স যখন আট, তখন পাল্লার বিখ্যাত রায়- 
: চৌধুরীদের ঘরে আমার বিবাহ হয়। তীহারা কুলেও 
যেমন ধনেও তেমন। কিন্তু আমার ভাগ্যে সুখ ঘটিল না। 
সপ বিবাহের সময় খরচপত্র লইয়া আমার স্বপুয়ের সঙ্গে পিতার 
বিবাদ বাধিয়াছিল। আমার পিতৃপ্ৃহের সেই অপরাধ 
আমার স্বপুয়বংশ অনেকদিন পর্যন্ত ক্ষমা করিতে পারেন 


নাই। সকলেই বলিত, আমাদের ছেলের আবার বিয়ে 
দেব, দেখি ও মেয়েটার কি দশা হয়। আমার ছুর্দশ! 
দেখিয়াই বাব প্রতিন্ত। করিয়াছিলেন, কখনো! ধনীর ঘরে 
দেয়ে দ্বিবেন, না। তাই তোমার মাকে গরীবের ঘরেই 
দিয়াছিলেন। 

বহু পরিরারের ঘর ছিল, আমাকে আট নয় বৎসর 
বয়সের সময়েই রাকা করিতে হইত। প্রায় পঞ্চাশ বাট 
জন লোকে খাইত। সকলের পরিবেষণের পরে কোনো 
দিন গুধু ভাত, কোনে! দ্রিন বা ডাল ভাত খাইয়াই 
কাটাইতে হইত। কোনে! দিন বেল! ছুইটার সময় কোনো 
দ্বিন বা একেবারে বেল! গেলে আহার করিতাম। আহার 
করিয়াই বৈকালের রার! চড়াইতে যাইতে হইত। রাত 
এগারোটা বারোটার সময় খাইবার অবকাশ ঘটিত। . 
শুইবার কোনে। নির্দিষ্ট জাগা! ছিল না। অন্তঃপুরে যাহার 
সঙ্গে যেদিন সুবিধা হইত তাহার সঙ্গেই শুইয়া পড়িতাম। 
কোনো দিন বা পিড়ি পাতিয়া নিদ্রা দিতে হইত। 

বাড়িঙ্গে আমার প্রতি সকলের যে অনাদর ছিল আমার 
স্বামীর মনও তাহাতে বিকৃত না হইয়৷ থাকিতে পারে 
নাই। অনেক দিন পর্যন্ত তিনি আমাকে দুরে দুরেই 
রাখিয়াছিলেন। | 


ভ্রাতা পাতিল সি ৯ 


নন সমর আমার বয়স খন, তেরে! তখন আমার 
কন্তা এনোরমা জন্মগ্রহণ করে। মেয়েকে জন্ম দেওয়াতে 
শ্বশুরকুলে আমার গঞ্জনা আরো! বাড়িয়া গরিয়াছিল। 
আমার সকল অনাদর সকল লাঞ্ছনার মধো এই মেয়েটিই 
আমার একমাত্র সাস্বনা ও আনন্দ ছিল। মনোরমাকে 
তাহার বাপ এবং আর কেহ তেমন করিয়। আদর করে 
নাই বলিয়াই সে আমার প্রাণপণ আদরের সামগ্রী হইয়া 
উঠিয়াছিল। 

তিন বৎসর পরে যখন আমার একটি ছেলে হইল 
তখন হইতে আমার অবস্থার পরিবর্তন হইতে লাগিল। 
তখন আমি বাড়ির গৃহিণী বলিয়া গণ্য হইবার যোগ্য 
হইলাম। আমার শাশুড়ী ছিলেন না-_ আমার শ্বশ্ুরও 
মনোরম! জন্মিবার ছুই বৎসর পরেই মারা যান। তাহার 
মৃত্যুর পরেই বিষয় লইয়া দেবরদের দঙ্গে মকদ্দম! বাধিয়! 
গেল। অবশেষে মামলায় অনেক সম্পত্তি নষ্ট করিয়া 
আমর! পৃথক হুইলাম | 

মনোরমার বিবাহের সময় আসিল । পাছে তাহাকে 
দ্বরে লইয়া যায়, পাছে তাহাকে আর দেখিতে না পাই 
এই ভয়ে পালসা হইতে ৫৬ ক্রোশ তাতে সিমুলে গ্রামে 
তাহার বিবাহ দিলাম । ছেলেটিকে কার্তিকের মত দেখিতে । 
যেমন রং তেম্নি চেহারা-_খাওয়া পরার সঙ্গতিও তাহাদের 
ছিল। 

একদিন আমার যেমন অনাদর ও কষ্ট গিয়াছে, কপাল 
ভাঙিবার পূর্ব্বে বিধাতা কিছুদিনের জন্য আমাকে তেমনি 
সুখ দিয়াছিলেন। শেষাশেষি আমার স্বামী আমাকে 
বড়ই আদর ও শ্রদ্ধা করিতেন, আমার সঙ্গে পরামর্শ না 
করিয়া কোনো কাজই করিতেন না। এত সৌভাগ্য 
আমার সহিবে কেন 1? কলের! হইয়া! চারিদিনের ব্যবধানে 
আমার ছেলে এবং স্বামী মার! গেলেন। যে ছুঃখ কল্পন! 
করিলেও অসহা বোধ হয় তাহাও যে মানুষের সয় ইহাই 
জানাইবার জন্য ঈশ্বর আমাকে বাঁচাইয়৷ রাখিলেন। 

ক্রমেই জামাইয়ের পরিচয় পাইতে লাঁগিলাম। নুন্দর 
ফুলের মধ্যে যে এমন কাল সাপ লুকাইয়া থাকে তাহা 
কে মনে করিতে পারে? সে যে কুসংসর্গে পড়িয়া নেশা 
ধরিক়্াছিল তাহ! আমার মেয়েও কোন দিন আমাকে বলে 


প্রবাসী । 
এ জাহা? জামাই বখন তখন আসিয়! নানা অভাব জানাই 


[৮ম “চ্চাগ | 


পেস সিএ ৯০ ললিপপ পা 


আমার কাছে টাক! চাহিয়া লইয়া যাইত1 সংসারে 
আমার ত আর কাহারও জন্য টাকা জমাইবার কোনো 
প্রয়োজন ছিল না তাই জামাই যখন আবদার করিয়া 
আমার কাছ হইতে কিছু চাহিত সে আমার ভালই লাগিত। 
মাঝে মাঝে আমার মেয়ে আমাকে বারণ করিত- আমাকে 
ভর্খসনা করিয়া! বলিত, তুমি অমৃনি করিয়া উহাকে টাকা 
দিয়া উহার অভ্যাস খারাপ করিয়া দিতেছ-_টাক হাতে 
পাইলেই উনি কোথায় যে কেমন করিয়! উড়াইয়৷ দেন 
তাহার ঠিকানা নাই।__আমি ভাবিতাম তাহার স্বামী 
আমার কাছে এমন করিয়! টাক! লইলে তাহার শ্বগুরকুলের 
অগৌরব হইবে এই ভয়েই বুঝি মনোরমা আমাকে রী 
দিতে নিষেধ করে। 

তখন আমার এমন বুদ্ধি হইল আমি আমার মেয়েকে 
লুকাইয়! জামাইকে নেশার কড়ি জোগাইতে লাগিলাম। 
মনোরম! যখন তাহ! জানিতে পারিল তখন সে একধিন 
আমার কাছে আসিয়া! কাদিয়া তাহার স্বামীর কলঙ্কের কথা 
সমস্ত জানাইয়া দিল। তখন আমি কপাল চাপড়াইয়া 
মরি! ছঃখের কথা কি আর বলিৰ আমার একজন দেওরই 
কুসঙ্গ এবং কুবুদ্ধি দিয় আমার জামাইয়ের মাথা থাইয়াছে ! 

টাক! দেওয়! যখন বন্ধ করিলাম এবং জামাই যখন 
সন্দেহে করিল যে, আমার মেয়েই আমাকে নিষেধ 
করিয়াছে তখন তাহার “আর কোনো আবরণ রহিল না। 
তখন সে এত অত্যাচার, আরম্ভ করিল, আমার মেম্েকে 
পৃথিবীর লোকের সামনে এমন করিয়া অপমান করিতে 
লাগিল যে তাহাই নিবারণ করিবার জন্ত আবার আমি 
আমার মেয়েকে লুকাইয়৷ তাহাকে টাকা দিতে লাগিলাম। 
জানিতাম আমি তাহাকে রসাতলে দিতেছি কিন্তু 
মনোরমাকে সে অসহ পীড়ন করিতেছে এ সংবাদ পাইলে 
আমি কোনোমতে স্থির থাকিতে.পারিতাম না। 

অবশেষে একদিন-__সে দ্বিনটা আমার স্পষ্ট মনে আছে। 
মাঘ মাসের শেষাশেষি, সে বছর সকাল সকাল গরম 
পড়িয়াছে; আমরা বলাবলি করিতেছিলাম এরি মধ্যে 
আমাদের খিড়কির বাগানের গাছগুলো আমের বোলে 
ভরিয়৷ গেছে! সেই মাঘের অপরান্থে আমাদের দরজার 


৯ম সঙ্ধ্যা। ] 


সি কক ৯৯৩? ৯৩৫৯৭ 


কাছে পান্ধী আসিয়া ববান্ি। দেখি, মনোরমা হাসিতে 
হাসিতে আসিয় আমাকে প্রণাম করিল। আমি 
বলিলাম, “কি মন, তোদের খবর কি?” মনোরমা হাঁসি 
মুখে বলিল, “খবর না থাক্‌লে বুঝি মার বাড়ীতে শুধু শুধু 
আস্তে নেই !” 

আমার বেয়ান মন্দলোক ছিলেন ন!। 
বলিয়া পাঠাইলেন, বউম! পুত্রসম্ভাবিতা, সন্তান প্রসব 
হুওয়! পর্যন্ত তাহার মার কাছে থাকিলেই ভাল। আমি 
ভাবিলাম সেই কথাটাই বুঝি সত্য । কিন্তু জামাই যে এই 
অবস্থাতেও মনোরমাকে মারধোর করিতে আরস্ত করিয়াছে 
এবং বিপৎপাতের আশঙ্কাতেই বেয়ান তাহার পুত্রবধূকে 
আমার কাছে পাঠাইয়৷ দিয়াছেন তাহ! আমি জানিতেও 
পারি নাই। মন্থু এবং তাহার শাশুড়ীতে মিলিয়া আমাকে 
এমনি করিয়াই ভুলাইয়! রাখিল। মেয়েকে আমি নিঞ্জের 
হাতে তেল মাঁখাইয়! নান করাইতে চাহিলে মনোরম! নানা 
ছুতীয় কাটাইয়া দিত ;_তাহার কোমল অঙ্গে যে সব 
আঘাতের দাগ পড়িয়াছিল সে তাহা তাহার মায়ের দৃষ্টির 
কাছেও প্রকাশ করিতে চাহে নাই। 

জামাই মাঝে মাঝে আসিয়। মনোরমাকে বাড়ী ফিরাইয়! 
লইয়। যাইবার জন্ত গোলমাল করিত। মেয়ে আমার 
কাছে থাকাতে টাকার আব্দার করিতে তাহার ব্যাঘাত 
ঘটিত। ক্রমে সে বাধাও আর সে মানিল না। টাকার 
জন্ মনোরমার সামনেই আমার প্রতি উপদ্রব করিতে 
লাগিল। মনোরমা জেদ করিয়া বলিত -কোনোমতেই 
টাকা দিতে পারিবে না_কিন্তু আমার বড় ছুর্বল মন, 
পাছে জামাই আমার মেয়ের উপর অত্যন্ত বেশি বিরক্ত 
হইয়৷ উঠে এই ভয়ে আমি তাহাকে কিছু ন! দিয়া থাকিতে 
পারিতাম না। 

মনোরম! একদিন বলিল, মা, তোমার টাক! কড়ি 
সমস্ত আমিই রাখিব। বলিয়া আমার চাবি ও বাক্স সব 
দখল করিয়া! বসিল। জামাই আসিয়া ধখন আমার কাছে 
আর টাক! পাইবার স্থুবিধ! দেখিল না এবং যখন মনো- 
রমাকে কিছুতে নরম করিতে পারিল না-_তখন স্মুর 
ধরিল মেজবৌকে বাঁড়িতে লইয়া যাইব । আমি মনোরমাকে 
বলিতাম, দে, মা, ওকে কিছু টাক! দিয়েই বিদ্বায় করে দে, 


৯৯৯৮ 


গোর । 


তিনি আমাকে 


8৭৯ 


চা করে নেনে (কিছ অনা, 
মনোরম! একদিকে যেমন নরম আর একদিকে “তেমনি 
শক্ত ছল। সে বলিত, না, টাক কোনোমতেই দেওয়া 
হবে না। 

জামাই একদিন আসিয়া চক্ষু রক্তবর্ণ করিয়া বলিল-__ 
কাল আমি বিকাল বেল পান্কি পাঠাইয়৷ দেব। বৌকে যদি 
ছেড়ে ন! দাও তবে ভাল হবে না, বলে রাখছি । 

পরদিন সন্ধ্যার পূর্বের পার্দী আসিলে আমি মনোরমাকে 
বলিলাম, “মা, আর দেরি করে কাজ নেই, আবার আস্চে 
হপ্তায় তোমাকে আনবার জন্য লোক পাঠাব ।” 

মনোরম! কহিল, আজ থাক্‌, আঞ্জ আমার যেতে ইচ্ছা! 
হচ্চে না মা, আর ছুদিন বাদে আস্তে বোলে! । 

আমি বলিলাম, “মা, পাক্কি ফিরিয়ে দিলে কি আমার 
ক্ষেপা জামাই রক্ষা রাখবে? কাজ নেই, মন্থু, তুমি 
আজই যাঁও।” 

মনু লিল, না, মা, আজ নয়) আমার শ্বশুর কলকাতায় 
গিয়েছেন ফাল্গুনের মাঝামাঝি তিনি ফিরে আস্বেন তখন 
আমি যাব। 

আমি তবু বলিলাম, না, কাজ নাই মা। 

তখন মনোরম প্রস্তুত হইতে গেল। আমি তাহার 
শ্বশুর বাড়ীর চাকর ও পান্ধীর বেহারাঁদগকে খাওয়াইবার 
আয়োজনেই ব্যস্ত রহিলাম। যাইবা আগে একটু যে 
তাহার কাছে থাক্বি, সে দিন যে তাহাকে একটু বিশেষ 
করিয়া যত্ব করিয়। লইব, নিজের হাতে তাহাকে সাজাইয়া 
দিব, সে যে খাবার ভালবাসে তাহাই তাহাকে খাওয়াইয়! 
দিয়। বিদায় দিব, এমন অবকাশ পাইলাম না। ঠিক 
পান্ধীতে উঠিবার আগে আমাকে প্রণাম করিয়া পায়ের 
ধুলা! লইয়া কহিল “মা আমি তবে চলিলাম।” 

সে যে সত্যই চলিল সে কি আমি জানিতাম ! সে 
ষাইতে চাহে নাই আমি জোর করিয়া তাহাকে বিদায় 
করিয়াছি--এই দুঃখে বুক আজ পর্যন্ত পুড়িতেছে ; সে 
আর কিছুতেই শীতল হুইল ন1! 

সেই রাত্রেই গর্ভপাত হইয়া মনোরমার মৃত্যু হইল 
এই খবর যখন পাইলাম তাহার পূর্বেই গোপনে তাড়াতাড়ি 


তাহার সৎকার শেষ হইয়! গেছে। 


৪৮০, 


, : কাহার কিছু বলিবার নাই, করিবার নাই, ভাবিয়া 
যাহার কিনারা পাওয়া যায় না, কীদিয়া যাহার অস্ত হয় 
না, সেই ছুঃখ যে কি দুঃখ, তাহা তোমরা বুঝিবে না-__সে 
বুঝিয়া কাঁজ নাই। 

আমার ত সবই গেল কিন্ত তবু আপদ চুকিল না। 
আমার স্বামীপুত্রের মৃত্যুর পর হইতেই দেবররা আমার 
বিষয়ের প্রতি লোভ দ্রিতেছিল। তাহার! জানিত্‌ আমার 
মৃত্যুর পরে বিষয়সম্পত্তি সমুদয় তাহাদেরই হইবে কিন্ত 
ততদ্বিন পধ্যস্ত তাহাদের সবুর সহিতেছিল না। ইহাতে 
কাহারো দোষ দেওয়া চলে না; সত্যই আমার মত 
অভাগিনীর বাচিয়৷ থাকাই যে একটা অপরাধ । সংসারে 
যাহাদের নানা প্রয়োজন আছে, আমার মত প্রয়োজনহীন 
লোক বিনাহেতুতে তাহাদের জাগা জুড়ি বাচিয়া 
থাকিলে লোকে সহ করে কেমন করিয়া ! 

মনোরমা যত দিন বীচিয্নাছিল ততদিন আমি দেবরদের 
কোনো কথায় ভুলি নাই। আমার বিষয়ের অধিকার 
লইয়৷ যতদূর সাধ্য তাহাদের সঙ্গে লড়িয়াছি। আমি 
ঘতদ্দিন বাঁচি মনোরমার জন্য টাকা সঞ্চয় করিয়া তাহাকে 
দিয়া যাইব এই আমার পণ ছিল। আমি আমার কন্তার 
জন্য টাক! জমাইবার চেষ্টা করিতেছি ইহাই আমার দ্েবরদ্েের 
পক্ষে অসহ্‌ হইয়া উঠিয়াছিল-_তাহাদের মনে হইত আমি 
তাহাদ্দেরই ধন চুরি করিতেছি। নীলকাস্ত বলিয়া কর্তার 
একজন পুরাতন বিশ্বাসী কর্মচারী ছিল সেই আমার সহান়্ 
ছিল। আমি যদি বা আমার প্রাপ্য কিছু ছাড়িয় দিয়া 
আপসে নিষ্পত্তির চেষ্টা করিতাম সে কোনোমতেই রাজি 
হইত না_সে বলিত আমাদের হকের এক পয়সা কে 
লয় দেখিব! এই হকের লড়াইয়ের মাঝথানেই আমার 
কন্ঠার মৃত্যু হইল। তাহার পরদিনেই আমার মেঝদেবর 
আসিয়া! আমাকে বৈরাগ্যের উপদেশ দিলেন। বলিলেন, 


বৌদিঘি ঈশ্বর তোমার যা! অবস্থা করিলেন তাহাতে তোমার : 


আর সংসারে থাকা উচিত হয় না। যে কয়দিন বাচিয়া 
থাক তীর্থে গিয়! ধর্দাকর্মে মন দাও আমরা তোমার 
খাওয়া পরার বন্দোবস্ত করিয়া দিব। 

আমি আমাদের গুরুঠাকুরকে ডাকিয়া! পাঠাইলাম। 
বলিলাম ঠাকুর, অসন্থ ছুঃখের হাত হইতে কি করিয়া, 


প্রবাসী । 


[৮মন্ভাগ। 


বাঁচিব আমাকে বলিয়া দাও-_উঠিতে বদিতে আমার 
কোথাও কোনে! সাত্বনা নাই__-আমি যেন বেড়া-আগুনের 
মধ্যে পড়িয়াছি, যেখানেই যাই, যেদিকেই ফিরি, কোথাও 
আমার যন্ত্রণার এতটুকু অবসানের পথ দেখিতে পাই না! 

গুরু আমাকে আমাদের ঠাকুর ঘরে ' লইয়া গিয়া 
কহিলেন, এই গোপীবল্পভই তোমার স্বামী পুত্র কন্ঠ সবই । 
ইহার সেবা! করিয়াই তোমার সমস্ত শূন্য পূর্ণ হইবে। 

আমি দিনরাত ঠাকুরঘরেই পড়িয়! রহিলাম । ঠাকুরকেই 
সমস্ত মন দিবার চেষ্টা করিতে লাগিলাম-_কিস্তু তিনি 
নিজে না লইলে আমি দিব কেমন করিয়া! ? তিনি লইলেন 
কই? 

নীলকাস্তকে ডাকিয়া কহিলাম, নীলুদাদা, আমার 
জীবনস্বত্ব আমি দেবরদেরই লিথিয়া দিব স্থির করিয়াছি। 
তাহারা খোরাকীবাবদ মাসে মাসে কিছু করিয়া! টাকা 
দিবে। 

নীলকাস্ত কহিল, সে কখনো হইতেই পারে না। তুঁমি 
মেয়েমানুষ এ সব কথায় থাকিয়ো না। 

আমি বলিলাম, আমার আর সম্পত্তিতে প্রয়োজন 
কি? 

নীলকান্ত কহিল, তা বলিলে কি হয়! আমাদের যা 
হক্‌ তাহা ছাড়িব কেন? এমন পাগ্লামি করিয়ো না। 

নীলকান্ত হকের চেয়ে বড় আর কিছুই দেখিতে পায় 
না। আমি বড় মুস্কিলেই পড়িলাম। বিষয় কর্ম আমার 
কাছে বিষের মত ঠেকিতেছে )-_কিন্ত' জগতে আমার 
পর একমাত্র বিশ্বাসী নীলকান্তই আছে তাহার মনে আমি 


,কষ্ট দিই কি করিয়া! সে যে বহু ছুঃখে আমার এ এক 


হিক্‌” বাচাইয়া আসিয়াছে । 

শেষকালে একদিন নীলকাস্তকে গোপন করিয়! এক- 
থান! কাগজে সহি দিলাম। তাহাতে কি যে লেখ! ছিল 
তাহা ভাল করিয়! বুঝিয়৷ দেখি নাই। আমি ভাবিয়া 
ছিলাম, আমার সই করিতে ভয় কি--আমি এমন কি 
রাখিতে চাই যাহা! আর কেহ ঠকাইন়! লইলে সহ হইবে 
না। সবইত আমার শ্বগুরের, তাহার ছেলেরা পাইবে 
পাক্‌। 

লেখাপড়া রেজেন্রী হইয়া গেলে আমি নীলকাস্তকে 


টিম সঙ্ধ্যা। ] 


টপিক ০৫টি পিক 


ডাকিয়া কহিলাম, -নীব্দাদা, রাগ করিযো ্ আমার 
যাহা কিছু ছিল লিখিয়! পড়িয়! দিয়াছি, আমার কিছুতেই 
প্রয়োজন নাই । 

নীলকাস্ত অস্থির হইয়! উঠিয়া কহিল, ত্যা, করিয়াছ 
কি! 

যখন দলিলের খস্ড়া পড়িয়া দেখিল সত্যই আমি 
আমার সমভ্ত স্বত্বত্যাগ করিয়াছি তখন নীলকাস্তের 
ক্রোধের সীমা রহিল না। তাহার প্রভুর মৃত্যুর পর হইতে 
আমার এ “হক্‌* বাচানোই তাহার জীবনের একমাত্র 
অবলম্বন ছিল। তাহার সমস্ত বুদ্ধি সমস্ত শক্তি ইহাতেই 
অবিশ্রাম নিযুক্ত ছিল। এ লইয়! মাম্লা মকদ্দমা, উকীল- 
বাড়ি হাটাহাটি, আইন খু'জিয়! বাহির কর! ইহাতেই সে 
স্থখ পাইয়াছে-_-এমন কি, তাহার নিজের ঘরের কাঁজ 
দেখিবারও সময় ছিল না। সেই হুকৃ যখন নির্বোধ 
মেয়েমানুষের কলমের এক ত্বাচড়েই উড়িয়া গেল তখন 
নীলকাস্তকে শান্ত করা অসম্ভব হুইয়া উঠিল। 

সে কহিল, যাক এখানকার সঙ্গে আমার সমস্ত সম্বন্ধ 
চুকিল, আমি চলিলাম। 

অবশেষে নীলুদাদা এমন করিয়া রাগ করিয়া আমার 
কাছ হইতে বিদায় হইয়। যাইবে শ্বশুরবাড়ির ভাগ্যে এই 
কি আমার শেষ লিখন ছিল! আমি তাহাকে অনেক 
মিনতি করিয়। ডাকিয়! বলিলাম. দাদা, আমার উপর রাগ 
করিও না। আমার কিছু জমানো! টাকা আছে তাহ! 
হইতে তোমাকে এই পাঁচশো টাকা দিতেছি--তোমার 
ছেলের বৌ যেদিন আসিবে সেইদিন আমার আশীর্বাদ 
জানাইয়া এই টাকা হইতে তাহার গহন! গড়াইয়৷ দিয়ো । 

নীলকান্ত কহিল, আমার আর টাকায় প্রয়োজন নাই। 
আমার মনিবের সবই যখন গেল তখন ও পাঁচশে টাকা 
লইয়া আমার সুখ হইবে না। ও থাক্‌! 

এই বলিয়া! আমার স্বামীর শেষ অকুত্রিম বন্ধু আমাকে 
ছাড়িয়া চলিয়। গেল। 

আমি ঠাকুরঘরে আশ্রয় লইলাম। আমার দেবররা 
বলিল, তুমি তীর্ঘবাসে যাও । 

আমি কহিলাম আমার শ্বশুরের ভিটাই আমার তীর্থ, 
আর আমার ঠাকুর যেখানে আছে সেখানেই আমার আশ্রয়। 


৯ পিস স্িী৯, 


গোর়।। 


8৮১ 


তপতি 


কিন্তু আমি বে বাড়ীর কোনে , অংশ অধিকার করিত 
থাকি তাহাও তাহাদের পক্ষে অসহা হইতে পাগিল। 
তাহার! ইতিমধ্যেই আমাদের বাড়ীতে জিনিষপত্র আনিয়া 
কোন্‌ ঘর কে কিতাবে ব্যবহার করিবে তাহা! সমস্তই 
ঠিক করিয়া লইয়াছিল। শেষকালে তাহারা বলিল 
তোমার ঠাকুর তুমি লইয়া যাইতে পার আমর! তাহাতে 
আপত্তি করিব না। 

যখন তাহাতেও আমি সঙ্কোচ করিতে লাগিলাম তখন 
তাহারা কহিল, এখানে তোমার খাওয়া পরা চলিবে কি 
করিয়া? 

আমি বলিলাম--কেন, তোমরা যা খোরাকী বরাচ্চ 
করিয়াছ তাহাতেই আমার যথেষ্ট হইবে। 

তাহারা কহিল, কই খোরাকির ত কোনো কথা নাই ! 

তাহার পর আমার ঠাকুর লইয়৷ আমার বিবাহের* ঠিক 
চউত্রিশ বংসর পরে একদিন শ্বশুর বাড়ী হইতে বাহির 
হইয়া পড়িলাম। নীলুদ্াদার সন্ধান লইতে গিয়া গুনিলাম 
তিনি আমার পূর্বেই বৃন্দাবনে চলিয়৷ গেছেন। 

গ্রামের তীর্থযাত্রীদের সঙ্গে আমি কাশীতে গেলাম। 
কিন্ত পাপমনে কোথাও শাস্তি পাইলাম না। ঠাঁকুরকে 
প্রতিদিন ডাকিয়া বলি, ঠাকুর, আমার স্বামী আমার ছেলে- 
মেয়ে আমার কাছে যেমন সত্য ছিল তুমি আমার কাছে 
তেমনি সত্য হয়ে ওঠ! কিস্ত কই, তিনি ত আমার 
প্রার্থনা শুনিলেন ন! ! আমার বুক যে জুড়োয় না, আমার 
সমস্ত শরীর মন যে কীদিতে থাকে! বাপরে বাপ! 
মানুষের প্রাণ কি কঠিন! 

সেই আটবৎসর বয়সে শ্বপ্ুর বাড়ী গিয়াছি তাহার পরে 
একদিনের জন্যও বাপের বাড়ী আসিতে পাই নাই। 
তোমার মায়ের বিবাহে উপস্থিত থাকিবার জন্য অনেক 
চেষ্টা করিয়াছিলাম, কোনো ফল হয় নাই। তাহার পর 
বাবার চিঠিতে তোমাদের জন্মের সংবাদ পাইলাম, আমার 
বোনের মৃত্যুসংবাদও পাইয়াছি। মায়ের কোলছাড়া 
তোদের যে আমার কোলে টানিব ঈশ্বর এপর্যযস্ত এমন 
স্থযোগ ঘটান নাই। 

তীর্থে ঘুরিরা যখন দেখিলাম মায়া এখনো! মন ভরিয়! 
আছে, কোনো একটা বুকের জিনিষফকে পাইবার জন্ত 


৪৮২ 
করিতে লাগিলাম। গুনিয়াছিলাম তোদের বাপ ধর্ম 
ছাড়িয়া! সমাজ ছাড়িয়া বাহির হুইয় পড়িয়াছিলেন। তা 
'কি“করিব! তোদের মা যে আমার এক মায়ের পেটের 
বোন্‌। 

কাশীতে এক ভদ্রলোকের কাছে তোমাদের খোঁজ 
পাইয়া এখানে আসিয়াছি। পরেশ বাবু শুনিয়াছি ঠাকুর 
দেবতা মানেন না, কিন্তু ঠাকুর যে উহার প্রতি প্রসন্ন সে 
উহার মুখ দেখিলেই বোঝা যায়। ঠাকুর পূজা পাইলেই 
ভোলেন না, সে আমি খুব জানি-__পরেশ বাবু কেমন 
করিয়৷ তাহাকে বশ করিলেন সেই খবর আমি লইব। 
যাই হোক্‌ বাছা, একল! থাকিবার সময় এখনো আমার 
হজ নাই--সে আমি পারি না_ ঠাকুর যেদিন দয়া করেন 
করিবেন, কিন্তু তোমাদের কোলের কাছে না রাখিয়! 
আমি বাচিব না। 

৩৯ 

পরেশ বরদান্ুন্দরীর মনুপস্থিতিকালে হরিমোহিনীকে 
আশ্রয় দিয়াছিলেন। ছাতের উপরকার নিভৃত ঘরে তাহাকে 
স্থান দিয়া যাহাতে তাহার আচার রক্ষা করিয়া চলার 
কোনে! বিদ্ব না ঘটে তাহার সমস্ত বন্দোবস্ত করিয়া 
দিয়াছিলেন। 

বরদাসুন্দরী ফিরিয়া আসিয়া তাহার ঘর কন্নার মধ্যে 
এই একটি অভাবনীয় প্রাহুর্ভাব দেখিয়া একেবারে হাড়ে 
হাড়ে জলিয়া গেলেন। তিনি পরেশকে খুৰ তীব্র স্বরেই 
কহিলেন, এ আমি পারব না। 

পরেশ কহিলেন, তুমি আমাদের দকলকেই সহ করতে 
পারচ আর এঁ একটি বিধবা অনাথাকে সইতে পারবে না ? 

বরদাস্থন্দরী জানিতেন পরেশের কাগুজ্ঞান কিছুমাত্র 
নাই, সংসারে কিসে স্থৃবিধা ঘটে বা অন্থবিধ! ঘটে সে সম্বন্ধে 
তিনি কোনে! দিন বিবেচনা! মাত্র করেন ন ; হঠাৎ এক 
একটা কাগু করিয়া বসেন । তাহার পরে রাগই করো, বকো 
আর কাদে একেবারে পাষাণের মূর্তির মত স্থির হইয়া 
থাকেন। এমন লোকের সঙ্গে কে পারিয়৷ উঠিবে বল! 
প্রয়োজন হইলে যাহার সঙ্গে ঝগড়া করাও অসম্ভব তাহার 
সঙ্গে ঘর করিতে কোন্‌ স্ত্রীলোকে পারে ! 


প্রবালী । 
বুকের তঙা এখমো মরে পনি ঞ্ঠোদের খোক ৫ 


্ ৮মঃতাগ । 


:কচনিতা: মনোরমার ্রার একবরনী, ছিল। ] হরিমোহিনীর 
মনে হইতে লাগিল সুচরিতাকে দেখিতেও যেন অনেকটা 
সেই মনোরমারই মত; আর স্বভাবটিও তাহার সঙ্গে 
মিলিয়াছে। তেমনি শাস্ত অথচ তেমনি দৃঢ় । হঠাৎ পিছন 
হইতে তাহাকে দেখিয়। এক এক সময়ে হরিমোহিনীর বুকের 
ভিতরটা যেন চমকিয়া উঠে। এক এক দিন সন্ধ্যাবেলায় 
অন্ধকারে তিনি একল! বসিয়া নিঃখবে কাদিতেছেন এমন 
সময় স্ুচরিতা কাঁছে আসিলে চোখ বুজিয়া তাহাকে ছুই 
হাতে বুকে চাপিয়া ধরিয়! বলিতেন “আহা আমার মনে হচ্চে 
যেন আমি তাকেই বুকের মধ্যে পেয়েছি । সে যেতে 
চায়নি আমি তাকে জোর করে বিদার করে দিয়েছি, জগৎ 
ংসারে কি কোনো দন কোনে! মতেই আমার সে শাস্তির 
অবসান হবে না ! দণ্ড যা পাবার তা পেয়েছি_-এবার সে 
এসেছে ; এই ষে ফিরে এসেছে; তেমনি হাসিমুখ করে 
ফিরে এসেছে ; এই যে আমার মা, এই যে আমার মণি, 
আমার ধন !” এই বলিয়া স্থচরিতার সমস্ত মুখে হাত 
বুলাইয়া তাহার চুমো খাইয়া চোখের জলে ভাসিতে 
থাকিতেন ; স্ুচরিতারও ছুই চক্ষু দিয়া জল বরিয়া পড়িত। 
সে তাহার গল! জড়াইয়! বলিত, “মাসি, আমিও ত মায়ের 
আদর বেশি দিন ভোগ করতে পারিনি ; আজ আমার সেই 
হারানো মা ফিরে এসেচেন ! কতদ্দিন কত ছুঃখের সমর 
যখন ঈশ্বরকে ডাক্‌বার শক্তি ছিল না, যখন মনের ভিতরটা 
গুকিয়ে গিয়াছিল, তখন আমার মাকে ডেকেছি। সেই মা 
আজ আমার ডাক শুনে এসেচেন।” 
হরিমোহিনী বলিতেন “অমন করে বলিস্নে, বলিস্নে ! 
তোঁর কথা গুন্লে আমার এত আনন্দ হয় যে আমার ভয় 
করতে থাকে ! হে ঠাকুর, দৃষ্টি দিয়ো না ঠাকুর । আর মায়া 
করব না মনে করি-_মনটাকে পাষাণ করেই থাকৃতে চাই 
কিন্তু পারি নে ষে। আমি বড় চূর্বল, আমাকে দয় কর, 
আমাকে আর মেরো না! ওরে রাধারাধী, যা, যা, আমার 
কাছ থেকে ছেড়ে ধা! আমাকে আর জড়াস্নেন্েে 
জড়াস্নে ! -ও আমার গোপীবল্পভ, আমার জীবননাথ, 
আমার গোপাল, আমার নীলমণি, আমাকে: এ আরার কি 
বিপদে ফেল্চ !” 
নুচরিতা কহিত, “আমাকে তুমি জোর করে বিদায় 


িষ সংগ্যা।] 


করতে রান জানি? আমি তোমাকে কখনো! ছাড়ব 
না আমি বরাবর তোষার এই কাছেই রইলুম্‌ !” বলিয়! 
তাহার বুকের মধ্যে মাথা রাখিয়! শিশুর মত চুপ করিয়া 
থাকিত। 

ছুই দিনের মধ্যেই সুচরিতার সঙ্গে তাহার মাসির এমন 


একটা গভীর সম্বন্ধ বাধিয়া গেল যে ক্ষুদ্র কালের দ্বারা - 


তাহার পরিমাপ হইতে পারে না । 

বরদাস্ন্দরী ইহাতেও বিরক্ত হুইয়া গেলেন । “মেয়েটার 
রকম দেখ! যেন আমরা কোনে! দিন উনার কোনো! 
আদর যত্ব করি নাই! বলি, এত দিন মাসি ছিলেন 
কোথায়! ছোটো বেলা হইতে আমর! যে এত করিয়া মানুষ 
করিলাম আর আজ মাসি বলিতেই একেবারে অজ্ঞান। 
আমি কর্তীকে বরাঁবর বলিয়া আসিয়াছি এ যে সুচরিতাকে 
তোমর! সবাই ভাল ভাল কর ও কেবল বাহিরে ভাল 
মানবী করে কিন্ত উহার মন পাবার জো নাই। আমর! 
এগদিন উচ্ার যা করিয়াছি সব বৃথা হইয়াছে!” 

পরেশ যে বরদান্ুন্দরীর দরদ বুঝিবেন না তাহা তিনি 
জানিতেন। শুধু তাই নহে হরিমোহিনীর প্রতি বিরক্তি 
প্রকাশ করিলে তিনি যে পরেশের কাছে খাটো হইয়া 
যাঈবেন ইহাতেও তাহার সন্দেহ ছিল না। সেই জন্যই 
তার রাগ আরো! বাড়িয়া উঠিল। পরেশ যাহাই বলুন কিন্ত 
অধিকাংশ বুদ্ধিমান লোকের সঙ্গেই যে বরদানুন্দরীর মত 
মেলে ইহাই প্রমাণ করিবার অন্ত তিনি দল বাড়াইবার 
চেষ্টা করিতে লাগিলেন । তাহাদের সমাজের প্রধান অপ্রধান 
সকল লোকের কাছেই হরিমোহিনীর ব্যাপার লইয়! 
সমালোচন! যুড়িয়! দিলেন । হরিমোহিনীর হি ছুয়ানি, তাহার 
ঠাকুর পুজা, বাড়িতে ছেলে মেয়ের কাছে তাহার কুৃষটাস্ত, 
ইহা লইয়া তাহার আক্ষেপ অভিযোগের অন্ত রহিল না। 

গুধু লোকের কাছে অভিযোগ নহে, বরদাসুন্দরী 
সকল প্রকারে হরিমোহিনীর অস্থবিধা ঘটাইতে লাগি- 
লেন। হুরিমোহিনীর রদ্ধনাদির জল তুলিয়! দিবার 
জন্ত যে একজন গোয়াল! বেহার! ছিল তাহাকে তিনি ঠিক 
সময় বুঝিয়! অন্ধ, কাজে নিযুক্ত করিয়! দিতেন। সে সন্ধে 
কোনো! কথা উঠিলে বলিতেন, "কেন, রামদীন আছে ত 1” 
রামধ্ধীন জাতে দোসাদ ) তিনি জানিতেন তাহার হাতের 


গোর! । 


৮ পর রতি রী ৬৪৪৩৯ ০০ সর পসরা ৪৯৯ ০৭ 52 


কত 
জল হরিমোহিলী বাবার করিবেন না। সে কাধ কেকে 
বলিলে বলিতেন _-"অত বাম্নাই করতে চান ত আমাদের 
ব্রাঙ্ম বাড়িতে এলেন কেন? আমাদের এখানে ও সমস্ত 
জাতের বিচার কর! চলবে না। আমি কোন মতেই এতে 
প্রশ্রয় দেব না।” এইরূপ উপলক্ষ্যে তাহার কর্তব্যবোধ 
অত্যন্ত উগ্র হইয়া উঠিত। তিনি বলিতেন ব্রাহ্মসমাজে 
ক্রমে সামাজিক শৈথিল্য অত্যন্ত বাড়িয়া উঠিতেছে ) এই 
জন্য ব্রাহ্মসমাঞ্জ যথেষ্ট পরিমাণে কাজ করিতে পায়িতেছে 
না। তাহার সাধ্যমত তিনি এরূপ শৈথিল্যে যোগ দ্বিতে 
পারিবেন না। না কিছুতেই না! ইহাতে যদি কেহ 
তাহাকে ভূল বোঝে তবে সেও স্বীকার, যদি আত্মীয়েরাও 
বিরুদ্ধ হইয়া উঠে তবে সেও তিনি মাথা পাতিয়া লইবেন। 
পৃথিবীতে মহাপূরুষেরা! ধাহারা কোনো মহৎ কর্ম করিয়া- 
ছেন তাহাদের সকলকেই যে নিন্দা ও বিরোধ সহ্য করিতে 
হইয়াছে সেই কথাই তিনি সকলকে ম্মরণ করাইতে 
লাগিলেন। 

কোনে অস্থবিধায় হুরিমোহিনীকে পরাস্ত করিতে 
পারিত না। তিনি কৃচ্ছরসাধনের চূড়ান্ত সীমায় উঠিবেন 
বলিয়াই যেন পণ করিয়াছিলেন। তিনি অন্তরে যে অসন্থ 
ছঃখ পাইয়াছেন বাহিরেও যেন তাহার সহিত ছন্দরক্ষা 
করিবার জন্য* কঠোর আচারের দ্বারা অহরহ কষ্ট শ্ছজন 
করিয়া চলিতেছিলেন। এইরূপে ছুঃখকে নিজের ইচ্ছার 
দ্বারা বরণ করিয়া তাহাকে আত্মীয় করিয়া লইয়া! তাহাকে 
বশ করিবার এই সাধন! । 

হরিমোহিনী ষখন দেখিলেন জলের অন্ুবিধা হইতেছে 
তখন তিনি রদ্ধন একেবারে ছাড়িয়াই দিলেন। তাহার 
ঠাকুরের কাছে নিবেদন করিয়া প্রসাদ স্বরূপে ছুধ এবং 
ফল খাইয়া কাটাইতে লাগিলেন। স্থচরিতা ইহাতে অত্ন্ত 
কষ্ট পাইল। মাসি তাহাকে অনেক করিয়া বুঝাইয়া 
বলিলেন “মা, এ আমার বড় ভাল হয়েছে। এই আমার 
প্রয়োজন ছিল। এতে আমার কোনো কষ্ট নেই, আমার 
আনন্দই হয় 1” 

স্ুচরিত। কহিল, “মাসি আমি যদি অন্যজাতের হাতে 
জল বা খাবার না খাই তাহলে তুমি আমাকে তোমার 
কাজ করতে দেবে?” 


ক. 
৪৮৫ 
* হুরিমেহিনী কহিলেন--”কেন মা, তুমি “যে ধর্ম মান 
সেই মতেই তুমি চল-_আমার জন্তে তোমাকে অন্ত পথে 
যেতে হবে না। আমি তোমাকে কাছে পেয়েছি, বুকে 
রাখচি, প্রতিদিন দেখতে পাই এই আমার আনন্দ। 
পরেশ বাবু তোমার গুরু তোমার বাপের মত, তিনি 
তোমাকে যে শিক্ষ! দিয়েচেন তুমি সেই মেনে চল, তাতেই 
ভগবান তোমার মঙ্গল করবেন।” . রঃ 

হরিমোহিনী বরদাস্থন্মরীর সমস্ত উপদ্রব এমন করিয়া 
সহিতে লাগিলেন যেন তিনি তাহা কিছুই বুঝিতে পারেন 
নাই। পরেশবাবু যখন প্রত্যহ আসির! তাহাকে জিজ্ঞাসা 
করিতেন কেমন আছেন, কোনো অন্ুবিধা হইতেছে না ত, 
--তিনি বলিতেন আমি খুব স্থথে আছি। 

কিন্তু বরদাস্থন্দরীর সমস্ত অন্যায় স্ুচরিতাকে প্রতি- 
মুহূর্তে জর্জরিত করিতে লাগিল। সে ত নালিশ করিবার 
মেয়ে নয়; বিশেষত পরেশবাবুর কাছে বরদান্ুন্দরীর 
ব্যবহারের কথা বলা তাহার দ্বারা কোনোমতেই ঘটিতে 
পারে না। সে নিঃশব্দে সমস্ত সহ করিতে লাগিল-_ 
এসনন্বে কোনোপ্রকার আক্ষেপ প্রকাশ করিতেও তাহার 
অত্যন্ত সঙ্কোচ বোধ হইত । 

ইহার ফল হইল এই যে, স্ুচরিতা ধীরে ধীরে সম্পূর্ণ- 
ভাবেই তাহার মাসির কাছে আসিয়া পড়িল। মাসির 
বারম্বার নিষেধ সত্বেও আহার পান সম্বন্ধে সে তাহারই 
সম্পূর্ণ অনুবর্তী হইয়া চলিতে লাগিল। শেষকালে 
্ুচরিতার কষ্ট' হইতেছে দেখিয়া দায়ে পড়িয়া হরি- 
মোহিনীকে পুনরায় রন্ধনাদিতে মন দিতে হইল । স্থচরিতা 
কহিল, “মাসি, তুমি আমাকে যেমন করে থাকতে বল আমি 
তেমনি করেই থাক্‌ কিন্তু তোমার জল আমি নিজে তুলে 
দেব, সে আমি কিছুতেই ছাড়ব না ।” 

হরিমোহিনী কহিলেন, “ম| তুমি কিছু মনে কোরোন! 
কিন্তু জলে যে আমার ঠাকুরের €ভাগ হয় !” 

স্থচরিতা কছিল__“মাসি, তোমার ঠাকুরও কি জাত 
মানেন, তাঁকেও কি পাপ লাগে? তারও কি সমাজ আছে 
নাকি?” 

অবশেষে একদিন সুচরিতার নিষ্ঠার কাছে হরি- 


মোহিনীকে হার মানিতে হইল। মুচরিতার সেব! তিনি : 


[ ৮মঞ্ভাগ। 


সম্পূর্ণভাবেই গ্রহণ করিলেন। সতীশও দিধির অন্গুকরণে 
মাসির রর! খাইব বলিয়! ধরিয়া পড়িল। এমনি করিয়া 
এই তিনটিতে মিলিয় পরেশবাবুর ঘরের কোণে আর একটি 
ছোট সংসার জমিয়৷ উঠিল। কেবল ললিতা এই ছুটি 
সংসারের মাঝখানে সেতুত্বরূপে বিরাজ করিতে লাগিল। 
বরদাস্থন্দরী তাহার আর কোনে! মেয়েকে এদিকে ঘেসিতে 
দিতেন না__কিন্ত ললিতাকে নিষেধ করিয়া! পারিয়৷ উঠিবার 
শক্তি তাঁহার ছিল না । 
ব্রাইটন্‌। 

“এবার গ্রীন্মে কোথায় যাইতেছ ?” 

“সমুদ্রতীরে 1” 

*কোথা 1” 

শত্রাইটন্‌।” 

"ব্রাইটন্‌? ছি! গ্রীষ্মকালে ব্রাইটন্‌? গ্রীষ্মকালে টম্‌ 
ব্রাইটনে যায়, ডিক্‌ যায়, হ্যারি যায়)যাইও না। 
শীতকালে যাইও। শীতকালেই ব্রাইটন্‌ ফেশানেবল। 
বোর্ণমাউথ্‌ যাইতে পার,__টর্-কী যাইতে পার ;__ব্রাইটনে 
যাইও ন1।৮ 

একদিন অপরাহ্ছে, টেমৃপ্লে, ফাউণ্টেন কোর্টের নিকট 
ঈড়াইয়৷ একজন সহপাঠীর সহিত আমার পূর্বোক্ত প্রকার 
কথাবার্তী হইতেছিল। বন্ধু যাহাই বলুন, মাস ছুই ব্রাইটনে 
গিয়া অবস্থিতি করিব স্থির করিয়াছি। তাহার বিশিষ্ট 
কারণও আছে। পু 

আগষ্ট মাস,_অসহ গরম পড়িয়াছে। রাত্রে ছুই- 
খানার বেশী কম্বল আর গায়ে সে না। এমন কি, কোন 
কোন রাত্রিতে, শয়ন কক্ষের জানাল একইঞ্চি ফাক ' 
করিয়া! রাখিতে হয়। প্রসিদ্ধ হাণ্রসিক মার্ক টোয়েন 
ভারতবর্ষে ভ্রমণ করিতে আসিয়াছিলেন। তিনি আমাদের 
শীত ও গ্রীষ্মের তুলনায় সমালোচন! করিয়া লিখিয়াছেন-__ 
শভারতবর্ষে শীত ও গ্রীন্মের তফাৎ এই যে, গৃহন্বারলগ্ন 
পিতলের হাণ্ডেলগুলা গ্রীন্মকালে গলির! ফায়, শীতকালে 
গলে না।”__ আমি কিন্তু বিলাতী শ্রীগ্ের বর্ণনায় অতুযুক্তি 
প্রয়োগ করি নাই। জুন জুলাই মাসেও রাত্রে অন্ততঃ 


সম সঙ্যা |] 


ছইখানা কমল গায়ে দিতে হয়। ক্ল্যানেলটা সে দেশে 
গ্রীষ্মকালের পোষাক বলিয়াই গণ্য। শাদা জিনের 
পোষাক প্রতৃতি সেখানে কেহ চক্ষেও দেখে নাই । তবে 
ভরপুর গ্রীষ্মের সময় ছুই চারিদ্িন দিবাভাগে মনে হয় 
বটে টানাপার্থার বন্দোবস্ত থাকিলে মন্দ হইত না। 
মোটা গরম কাপড়ে আবৃত ছুইচারি জন অতি সাবধানী 
লোকের কোন কোন বৎসর সদ্দিগর্িও উপস্থিত হয়। 
তখন রয্টার পৃথিবামযর সে হুঃসংবাদ ব্যাপ্ত করিয়া 
ফেলেন। 

অনেক দিন ধরিয়া লগুনে বাস করিলে, প্রাণটা মুক্ত 
বাস্ুর জন্য হাফাইয়া উঠে। গুনের বায়ুর অবিশুদ্ধতাই 
বোধ করি ইহার প্রধান কারণ। এত জনাকার্ণ নগর ত 
আর পৃথিবীতে নাই। মনে আছে, বাল্যকালে যাত্রায় 
একটা প্রহসন দেখিক্নাছিলাম,___”একেই কি বলে বাঙ্গালী 
সাহেব ।”__-সাহেব সপ্ত প্রত্যাগত। একজন জিজ্ঞাস! 
করিল,--“লগুন কি কলিকাতার মত এত বড় সহর 
হইবে £” সাহেব অবজ্ঞার হাসি হাসিয়া বলিলেন__“এরূপ 
' ডশট! বারোটা কলিকাটা! সহর একটি টো করিলে ঘট বড় 
হয়, লগ্ন সহর টট বড়।”-_দশট| বারোটা না হউক, 
চারি পাচটা বটে। ষাট লক্ষ মানুষের নিশ্বাস, আর না 
জানি কত লক্ষ চিমনীর ধুম, _ইহাতেই বাছু ভারাক্রান্ত 
হইয়া পড়ে। তবে ইহাঁও বলিতে হইবে যে আমাদের 
দেশে জনাকীর্ণ বড় বড় নগরে স্থানে স্থানে যেরূপ হূর্ন্ধ 
হয়, সেরূপ কিন্ত লগ্নে কোথাও দেখা যায় না _পরিচ্ছন্ন- 
তার বন্দোবস্ত এতই চমৎকার । 

শুধু শারীরিক অবসাদ নহে, জগ্ডনে অধিক দিন 
থাকিলে মানসিক অবসাদও উপস্থিত হয়। পথে বাহির 
হইলেই বিনা প্রয়োজনে নানা কারণে অনিচ্ছায় মস্তিষ্ 
চালিত হইতে থাকে । একটা মাত্র উদাহরণ দিতেছি । 
মনে করুন প্রতিদিন সহরময়' ভিত্তিগাত্রে হত নূতন নৃতন 
বিজ্ঞাপনের প্রযাকার্ড নয়নপথে পতিত হয়, বিনা আগ্রহেও 
তাহার বতগুলি শব মণ্তিফমধ্যে প্রবেশ করে, দিনাস্তে 
তাহার যোগফল* হিসাব করিবার উপায় থাকিলে দেখা 
যাইত বেন একখানি ছোটখাট গ্রন্থ পাঠ হুইয়। গিয়াছে। 
বাস্তবিক অনেক সময় লগ্ডনে আমার এরূপ মনে হইয়াছে, 

হ 


.ত্রাইটন্‌। ৪৮৫ 


যদি এমন স্থানে যাইতে পারি যেখানে দেওয়ালের গা়ে 
বিজ্ঞাপন নাই, তবে প্ররুত বিশ্রামলাভ হয়। * 

কিছু দিন সমুদ্রতীরে যাপন করিতে হবে, অথচ অধিক 
ব্যয় হইবে না, এই প্রক।র একটি স্থানের অন্বেষণে ব্যাপৃত 
ছিলাম। স্থানটি ভাল হইবে, বায় অল্প হইবে, অথচ সন্ত 


বোর্ডিং হাউসে টম-ডিক-হ্যারি সহবাস করিতে হুইবে না, 


শিক্ষিত ভদ্র সমাজের লোকের সহিত থাকিব,--এমন একটি 
ব্রাহ্মণের গোরু পাই কোথায় ? ইহা শুনিয়৷ বন্ধুবর প্রা 
মহাশয় সন্ধান বলিয়া দিলেন। তিনি বলিলেন-_প্ব্যাপ্টিষ্ট' 
সম্প্রদায়, বিখ্যাত ধর্মযাজক ডাক্তার স্পার্জ্যনের স্ত্বতি 
রক্ষার্থ, ব্রাইটনে ঠিক সমুদ্রের উপর একটি গৃহ নির্মাণ 
করিয়াছেন। উদ্দেসশ্ত, তাহাদের ধর্ম্যাঁজকগণ সেখানে 
গিয়া অবসর সময়ে বিশ্রাম লাভ করিবেন। প্রথম প্রথম 
ধর্মযাঞ্জক ও তাহাদের পরিঞ্ন ভিন্ন সেখানে অন্ত কেহ স্থান 
পাইত না। ক্রমে তাহার! দেখিলেন, যথেষ্ট লোক না 
হওয়াতে ঘর খানি পড়িয়া থাকে এবং শরঞ্জামী খরচ পোষায় 
না। সেই অবধি তাঁহার! নিয়ম করিয়াছেন, স্থান থাকিলে, 
বন্ধুবান্ধব কর্তৃক পরিচিত বাহিরের ভদ্রলোককেও লওয়! 
যাইতে পারে। আমি সে স্থানে কিছু দিন ছিলাম। 
উত্তম বন্দোবস্ত-_সপ্তাহে পচিশ শিলিং মাত্র ( ১৮৪০) 
লাগিবে। জামি পত্র ' লিখিয়া আপনার জন্ত ঠিক 
করিতেছি ।” 

বন্ধুবর পত্র লিখিয়া! সমস্ত ঠিক করিয়া দিলেন। তথাকার 
[905 99196111757010 এর নিকট হইতেও পত্র 
পাইলাম। তিনি লিখিয়াছেন, ষ্টেশনে নামিয়া জগ 
০৮ অস্কিত সবুঞ্জ রঙের “অমনিবসে” আরোহণ করিয়া 
শেষ পর্্যস্ত আসিলে, বাড়ীর অল্প দূরেই নামা যাইবে। পত্র 
মধ্যে তিনি একথানি পাস” পাঠাইয়! দিয়াছেন ) টিকেট 
কিনিবার সময় সেখানি দেখাইলে, “কন্সেসন” মূল্যে 
যাতায়াতের তৃতীয় শ্রেণীর টিকিট পাওয়া যাইবে। 

এমন স্থযোগ কে পরিত্যাগ করে ? তাই গ্রীষ্মকালে 
ব্রাইটন "ফেশানেবল্‌” না হইলেও আগষ্ট মাসের শেষ ভাগে 
একদিন আধার বৃহৎ গ্ল্যাড্ঞ্টোন ব্যাগটিতে দ্রব্যাদি বোঝাই 
করিয়! ভিক্টোরিয়া ষ্টেশন হইতে যাত্রা করিলাম। ব্রাইটন, 
লগ্ুনের ৫* মাইল দক্ষিণে । ট্রেন খানি প্ব্রাইটন এক্সপ্রেস” 


৪৮ 
_ কোথা না জাড়াউা একেবারে ব্রাইটনে গিয়া উপস্থিত 
হুইল।: বিলাতে দূরগামী তৃতীয় শ্রেণীর গাড়ীগুলি বেশ 
আরামদায়ক । পরিক্ষার পরিচ্ছন্ন বড় বড় কামরা, স্ুপ্রী 
গদদী মোড়া । সে দেশের প্রথম শ্রেণীর ভাড়া এ দেশের 
প্রথম শ্রেণীর ভাড়ারই তুলা । কিন্তু সে দেশের তৃতীয় 
শ্রেণীর ভাড়া এ দেশের দ্বিতীয় শ্রেণীর সমান। 

ষ্েশনের বাহিরে আসিয়া নানাবর্ণের অমননিবস্‌ 
দেখিলাম। সবুজ একথানিতে আরোহণ করিয়া, ভু পেনি 
মূল্যে শেষ অবধি টিকিট কিনিলাম। 

ব্রাইটনের ভিতর দিয়! দেখিতে দেখিতে গেলাম। যেন 
লগ্ডনেরই একটি ক্ষুদ্র সংস্করণ। ব্রাইটনকে [,07007- 
9017১91-7595 অর্থাৎ সমুদ্রতীরস্থ লগ্ডন বলে। সেই 
লগুনের 92.1178015 21700 02100150917 এখানে আসিয়াও 
তামাকের দোকান খুলিয়াছে। সেই 11012 737010)৩75 
এর পোষাকের দোকান। লগ্নে তাহার্দের অসংখ্য শাখা- 
গুলির বহির্দেশ যেমন হুবহু একই ছ্াচে ঢালা,__এখানেও 
তাহাই । মাঝে মাঝে পান ও ভোলনশাল!। তবে 
স্থখের বিষয় দোকান পশারের অংশ বন্থবিস্ৃত নহে, শীপ্রই 
শেষ হুইয়! গেল। 

অর্থাঘণ্টা কাল পরে গন্তব্য স্থানে পৌছিলাম। সেখানে 
একটি পোষ্ট আপিস। পথচারী লোককে পথ জিজ্ঞাসা 
করিতে করিতে 7321905৮5 13016 গিয়া উপস্থিত 
হুইলাম। 

দেখিলাম বাড়ীটির নাম 4১:81709]1 [71001561 দক্ষিণ 
দিকে একটি, পূর্বদিকে একটি প্রবেশ দ্বাগ। দক্ষিণ 
দ্রকের দরজার নিয়েই রাঁজপথ-_তাহার নিয়েই সমুদ্র । 
রাজপথের সমুদ্রের দ্বিকটা! রেলিং দেওয়া । রেলিং নীচে 
হইতে খানিকদূর অবধি বেলাভূমি (১০০০1) চলিয়া 
গিয়াছে__তাহার পরে নীলামুরাশি। বাড়ীটি ত্রাইটনের 
একবারে শেষ ভাগে অবস্থিত। 'বাড়ীর পূর্বে আর ছুই 
চারি খানি মাত্র বাড়ী--তাহার পরেই বিস্তীর্ণ ময়দান। 
এই ময়দানের নাম 10১6 7)০/75--ইহার বর্ণনা 11119, 
310এর কয়েকথানি উপন্যাসে দেখা যায়। সমুদ্রের 
ভীরে তীরে এই মাঠ অনেক দূর অবধি চলিয়া গিয়াছে। 
মাঠের শেষে একটি গ্রাম" সেই গ্রামে একটি বাড়ীতে 


 প্রধালী। | 


[পগ। 


কিছু দিন রাডিয়ার্ড (কিং বাস করিয়াভিলেন ! ভাহার 
দর্শনলালসায় ব্রাইটন ভ্রমণকারী বছলোক তাহার বাড়ীর 
কাছে গিয়া জানাল! দিয়া উকি মারিত, এই কারণে 
কিপ্লিং "স্বানত্যাগেন” অন্তাত্র চলিয়া যান। 

ব্যাপ্টিষ্ট স্‌ হোমের ধিনি পরিচালক্িত্রী, তাহার নাম 
মিস্‌ বুশ। ইষ্ঠার কনিষ্ঠা ভগিনী মিসেস্‌ ক্লিফর্ড ইঙ্ার 
সহকারিণী । শেষোক্ত মহিলা, ওয়েষ্টবোর্ণ পার্ক চ্যাপেলের 
প্রসিদ্ধ ধর্মযাজক ভারতবদ্ধু ডাক্তার ক্লিফর্ডের বিধব! 
পু্রবধূ। ছুই বোনে ইন্টারা অনায়াসে এত বড় গৃহস্থালীটি 
সুশৃঙ্খলায় পরিচালনা করিতেছেন। একটি দ্রাসী ও ছুইটি 
ভৃত্য আছে। ইহা ছাড়া পাকশালার পাতালে* কয়জন 
ছিল অনুসন্ধান করি নাই-__-সেও ছুই তিন জন হইবে। 

বাড়ী খানি তিনতালা। নীচের তালায় ভোজনকক্ষ, 
পাঠাগার, পুরুষগণের স্গানাগার ও দালান । দ্বিতলে ডূয়িং- 
রুম ও মহিলাগণের স্নানাগার ছাড়া কতকগুলি শয়নকক্ষ 
আছে। ত্রিতলের সকলগুলিই শয়নকক্ষ। সর্বনুদ্ধ পঁচিশ 
ত্রিশ জনের স্থান আছে। কতকগুলি 317616-55৫ 
1০০)-_অবিবাহিত ব্যক্তিগণের জন্য । বাকীগুলি ০০১1০- 
106 £০০:0---বিবাহিত ব্যক্তিগণের জন্ত। শেষোক্ত কক্ষ- 
গুলি অপেক্ষাকৃত পরিসর, বৃহত্তর পালক্কযুক্ত। সে দেশে, 
(স্বামী স্ত্রী ভিন্ন) এক বিছানায় ছুই জন শয়ন করা দুরের 
কথা, এক কক্ষে ছুই জন শয়ন করার প্রথা নাই। -এ 
দেশে /১7£1০-110190 সমাজ সংবাদপত্রে বিজ্ঞাপন দেম 
বটে--"একটি বড় শয়নকক্ষ খালি আছে--বিছ্যতের আলো 
ও পাখা-_ছুই জন বন্ধুর শয়নের উপযুক্ত_ ট্রাম হইতে এক 
মিনিট” ইত্যাদি-_কিস্ত বিলাতী কাগজের বিজ্ঞাপনে 
এরূপ দেখা যায় না। এই স্থানে, সে দেশের শয়নকক্ষ 
সম্বদ্ধে একটা বিশেষ নিয়মের উল্লেখ করি । কোনও পুরুষের 
শয়নকক্ষে স্ত্রীলোক অথবা স্ত্রীলোকের শয়নকক্ষে পুরুষ 


* পাতাল বলিলাম ইহার কারণ এই বে বিলাতে অধিকাংশ 


গৃছের পাকশীল!, একতালার নিয়ে হইয়া থাকে । তথায় রাজপথগুলি 
পার্থববন্থী ভূমি হইতে উচ্চ। বাড়ীর একতাল! অর্থাৎ ০৪ 8০০৮ 
রাজপখেরই সমতল। রাজপথ হইতে বাড়ীতে প্রবেশ করিয়া, পাফ- 
শালায় যাইতে হইলে, সোপান অবতরণ করিতে হুয়। বাড়ীর দরজার 
বাহিরে, দক্ষিণে বা বামেও সি'ড়ি থাকে, বাহিরের লোক তা! দিয়! 
মামির! পাকশালার দ্বারে বাইতে পায়ে। কুটিওয়ালা, চুধওয়ালা, যা'স- 
ওয়াল! যোগান দিবার সর এই:পথ ব্যবহার করে। 


সিম সং্যা।] 


ফাক, তত ০৭৯৯০০৭৭ 


প্রবেশ করে না ভিত দেশে, সকলের শয়নকক্ষে 
বাড়ীর অপর সকলের অবাধ গতি। বউদ্দিদি হয়ত নিজের 
শয়নঘরে বসিয়৷ পান সাঞজিতেছেন, আমি অনায়াসে সেখানে 
প্রবেশ করিয়! ছুইটা পান খাইয়া কিঞিঃৎ গল্প গুঞ্জব করিয়া 
আসিলাম। কিন্তু সেখানে ইহা নিয়মবিরদ্ধ। ভাই 
বোনেও পরম্পরের শয়নকক্ষে প্রবেশ করে না। ভাই 
হয়ত নিজের শয়নকক্ষে বসিয়া দিবা ভাগে একখানি পত্র 
লিখিতেছে, সে সময় বোনের যদি কিছু বলিবার কথা 
থাকিল, সে দ্বারে আসিয়া আঘাত করিবে, ভাই বাহির 
হইয়া আসিবে, বোন্‌ আপনার বক্তব্য বলিয়া! চলিয়! যাইবে। 
কোন? পুরুষ শয়নকক্ষে থাকিলে, বাড়ীর ঝি মুখ ধুইবার 
জল অথবা চিঠি অথবা টেলিগ্রাম দ্বারের বাঠিরে রাখিয়া, 
দ্বারে করাঘাত করিয়া প্রগ্তান করে। 

সাধারণতঃ (বলাতী শয়নকক্ষের আসবাব এই । একটি 
বন্ধাদি রাখিবার আলমারি অর্থাৎ ওয়ার্ড-রোব্‌_একটি 
৮/৫91.-1,2150 80215 তাহার উপর মুখ ধুইবার জলের 
চিলিমচী প্রভৃতি দ্রব্য। পাশে একটি দর্পণসংযুক্ত ডে.সিং 
টেবিল। একটি ছোট লিখিবার টেবিল, খান ছুই চেয়ার, 
বিছানার কা“ছ রাখিবার জন্য একটি ক্ষুদ্র টীপয়। ভিত্তিগাত্র 
স্থচিত্রিত কাগজে আবৃত। মেবেটি কার্পেট মোড়া । মশাও 
নাই, মশারিও অজ্ঞাত। এই হইল শয়নকক্ষে বর্ণনা। ভারত- 
বর্ষে যুরোপীয় ধরণের গৃহে, প্রত্যেক শয়নকক্ষের সহিত 
যেমন একটি স্বতন্ত্র ানাগার সংযুক্ত থাকে, এ সুখ টুকু 
সুরোপে নাই-__অন্ততঃ আমি কোথাও দেখি নাই। 

এই ব্যাপ্টিষ্টস্‌ হোমে আমি ছুই মাস কাল অবস্থান 
করিয়াছিলাম__কেবল মাঝে একটি সপ্তাহ ভিন্ন। আমি 
খন পৌছিলাম তখন অনেকগুলি পুরুষ ও মহিলা তথায় 
বাস করিতেছিলেন। তাহারা কেহ কেহ আমাকে জিজ্ঞাসা 
করিলেন,_”আপনি কি রোম্যান্‌ ক্যাথলিক্‌ ?” আমি 
মোটে খৃষ্টানই নহি শুনিয়া তাহারা বোধ হয় কিছু নিরাশ 
হইয়াছিলেন। আমার অখৃষ্টানত্ব সন্বেও তাহার! সকলেই 
আমার সহিত বেশ ভাল ব্যবহার করিতেম,_এবং আমার 
ধর্মমত পরিবর্তন করিষার জন্য তাহার! কোনও দিন বিশেষ 
আগ্রহ প্রকাশ করেন নাই__ইহাও আমি তাহাদের প্রশংসা 
স্বরূপ বলিতে বাধ্য । 


ব্রাইটন্‌।, 


৪৮৭ 


৯ শিস গসিপ সন ১৮৯৯ 


পীঁছিরা, ,জিনিযপতর গুছাটরা, রি পান টি টলি 
নে সমূদ্রতীরে একুটু বেড়াইয়া আসিলাম।” সন্ধা 
সাত ঘটকার সময় ডিনার। ভোজন কক্ষে ঢুখানি লম্বা 
টেবিল আছে। একখানির শিরোভাগে মিস্‌ বুশ, অপর 
থানিতে তাহার ভগ্মী মিসেস্‌ ক্রিফর্ড, *প্রিজাইড” করেন। 


' আম বিদেশী বলিয়া, মিস্‌ বুশ স্বীয় টেবিলে নিজ দক্ষিণ 


হস্তে আমাকে আদন দ্ান করিলেন। গৃহকত্রীর দক্ষিণ- 
হস্তের ষে আসন, তাহাই হইল সীট্‌ অব অনার অর্থাৎ 
সর্বাপেক্ষা সম্মানিত আসন। যতদিন ছিলাম, আমার 
জন্য এই আসনই নিদিষ্ট ছিল। 

ভোঙজ্নের পর, ডুয়িং রুমে বসিয়া মহিলা ও পুরুষগণ 
গল্প গুজব করেন। কেহ কেহ বা লাইব্রেরীতে বসিয়া 
পাঠ অথবা ক্রীড়াদি করেন। সে সময়টা পিং পং অথব! 
টেবিল্‌.টেনিস্‌ খেলিবার ভারি ধূম। লাইব্রেরী কক্ষে 
পিং পং খেলিবার উপযোগী একথানি টেবিল ছিল ;- অনেকে 
সে খেলায় মত্ত হইতেন। ধুমপায়ী, বাটার দরজার বাহিরে 
বারান্দায় চেয়ার-টানিয়৷ ধুমপান করিতেন। গৃহাভ্যন্তরে 
ধূমপান অথবা অন্ত “কিছু” পান একেবারেই নিষিদ্ধ। 
এই ব্যাপ্টিষ্টস হোমে আমি এমন অনেক ধর্মযাজক 
দেখিয়াছি ধাহার! মাদক সেবন বা! থিয়েটার দর্শন করাকে 
পাপ বলিয়া মনে করিতেন । 

রাত্রি নয়টা বাঞ্িলে আবার সকলে ভোপ্জন কক্ষে গিয়া 
বসেন,_-ছুই এক পেয়ালা কফি পান করা হয়। এইটি 
একটু বড়মানুষীর পরিচায়ক | বড়লোকের গৃহে এবং 
ভাল হোটেলে এই প্রথাটি আছে। সাধারণত: মধ্যবিত্ত 
গৃহস্থশ্রেণীর লোক “ঘরযোগে” রাত্রে কফিপান করেন না। 
বাহিরের লোক নিমন্ত্রিত হইলে, সেদিন [ডিনারের ঘণ্টা- 
খানেক পরে কফি পানের আয়োজন হয়। 

কফি পানের পর সকলে সান্ধ্য-উপাসনার জন্য আবার 
ডূয়িং রুমে সমবেত হন। প্রত্যেক কক্ষে মুদ্রিত নিয়মা- 
বলীতে লেখা আছে-_-*৬15160175 215. 6509০05 10 
1012 ঠা 076. 000271116 2000. 65501001261” 
অর্থাৎ আগন্তক গণ প্রভাতে ও সন্ধ্যার উপাসনায় যোগ দিবেন 
ইহা আমর! আশা করি। প্রাতরাশের পূর্বে প্রাভাতিক 
উপাসন! অপেক্ষারুত সংক্ষিপ্ত । সাদ্ধ্যোপাসনায় ধর্মপুস্তক 


৪৮৯, 


হইতে কোনও অংশ পাঠ, একটু প্রার্থনা, আহার গর ছুই 
একটি সঙ্গীত হইত । মিসেস্‌ ক্রিফর্ড প্রায়ই হার্্োনিয়মে 
বসিতেন। মনে অ/ছে, একদিন রাজ্রে বড় ছুর্য্যোগ। 
আকাশ মেঘাচ্ছন্ন । ঝড় বহিতেছে। রহিয়া রহিয়া প্রবল 
বেগে বৃষ্টি পড়িতেছে। ঘন ঘন মেঘ গর্জন। অদূরে 
উন্মত্ব সিন্ধু ভ'মকল্লোলে প্রক্কতির তাগুব নৃত্যে যোগ 
দিয়াছে। সে রাত্রে উপাসনার পর একটি ধর্মসঙ্গীত,হুইল। 
তাহার ভাবার্থ এই,__হে প্রভূ, অস্ত রজনীতে সমুত্রবক্ষে 
অর্ণবপোতে তোমার যে সকল সম্ভান অবস্থান করিতেছে, 
তুমি তাহাদিগকে সর্ব বিপদ হইতে রক্ষা করিও ।-__ আমি 
ধার্থিক ব্যক্তি না হইলেও সে রজনীর সে প্রার্থনাটি আমার 
মনে গভীরভাবে অঙ্কিত হইয়া আছে। 

মান্ধ্যোপাসন! শেষ হইতে বাত্রি দশটা বাজিয়া যায়। 
তখন সকলে পরস্পরকে শুভরাত্রি অভিবাদন করিয়া নিজ 
নিজ শয়নকক্ষে প্রবেশ করেন। 

যে রাত্রে প্র প্রকার দর্যোগ গিয়াছিল, তাহার পরদিন 
প্রভাতে প্রাত্তরাশের পর আমর! কয়েকজন সমুদ্রতীরে 
ভ্রমণ করিতে গেলাম । দেখিলাম আশ্চর্য্য কাণ্ড! সমুদ্র- 
তীরে ইলেক্টিক রেলওয়ের যে লাইন পাতা ছিল, তাহা 
বাকিছ্া, চুরিয়া, ভাঙ্গিয়া, ছি'ডিয়া সমস্ত নষ্ট হইয়া গিয়াছে। 
প্রস্তরাকীর্ণ তটভূমির উপর বিলক্ষণ মজবুদর ভাবে লোহার 
রেল বসানো ছিল। কেবল মা জলের ঢেউ আসিয়া 
তাহাতে লাগিয়াছে- তাহার উপর দিয়া জল চলিয়া 
গিয়াছে। তাহারই বলে লোহার রেল ছিন্ন ভিন্ন! না 
জানি কি প্রচগুবেগেই জল আসিয়া সে গুলির উপর আঘাত 
করিয়াছিল ! 

আমাদের বাড়ী হইতে এক মাইল দুরে, পশ্চিম দিকে, 
[৪1০০০ 7167 অবস্থিত। সেই পিয়র হইতে, সমুদ্রের 
কুলে কুলে, লাইন পাতা আছে। তাহারই উপর দিয়া 
কয়েকথানি ইলেক্টিক্‌ কার্‌ -ফাতায়াত করে। এই 
লাইনটির কিয্ননংশ ব৷ তটভূমির উপর স্থাপিত, কিয়দংশ ব1 
কাণনির্ষিত মঞ্চের উপর দিবা গিয়াছে । তটভূমি ত সর্বত্র 
সমতল নহে,_যেখানে নিয্ভূমি, সেইখানেই এই প্রকার 
মঞ্চ নির্মাণের প্রয়োজন হইয়াছে । এই প্রবন্ধ সংলগ্ন 
ছবিতে পাঠক এইরূপ একটি অংশ দেখিবেন। মঞ্চের 


পরবাসী | 


িভীগ! 


্গি সের জরালিন সময়ে সময়ে রে আসিয়া মহোল্লালে তা 
করিয়া যায়! সে সময় বীধে প্রতিহত হইয়া উচ্চে জলকণা 
সমূহ (92155) উৎক্ষিপ্ত হইয়া থাকে। আমরা অনেক 
সময় এই ট্রামে আসিতে আসিতে, এই প্রকার জলকণা- 
সমূহের দ্বারা অভিষিক্ত হইয়াছি। কণাগুলি এত নুক্ষ ও 
ক্ষণস্থায়ী যে তাহাতে বন্ত্রাদি আর্্ হয় না,_একটু নরম 
হয় মাত্র। 

পিয়ার হইতে শেষ সীমা অবধি এই ইলেক্টিক্‌ 
রেলওয়েতে আসা এবং সেই কারেই ফিরিয়া যাওয়া অনেকে 
অত্যন্ত আমোদের বিষয় মনে করে। আমর! যেদিন এই 
কারে ছই একবার ভ্রমণ না করিতাম সেদিন যেন দিবসের 
কর্তব্য অসম্পূর্ণ থাকিয়া যাইত। রেলওয়ের শেষ সীম! 
ঠিক আমাদের বাড়ীর সম্মুথেই ছিল। 

সকল সমুদ্রতীরবর্তী নগরে ছুই একটি করিয়া পিয়র 
থাকে। অন্ত নগরে যেমন সাধারণের বাষুসেবনার্থ 
উদ্যানাদ্দি থাকে, সমুদ্রতীরবর্তী নগরে তেমনি পিয়র। 
স্রাইটনে ছুইটি পিয়র আছে-_-একটির নাম প্যালেস্‌ পিয়র,-_ 
অপরটির নাম ওয়েষ্ট পিয়র। প্রথমোক্তটি অপেক্ষারুত 
নুতন এবং লোক সমাগম তাহাতেই অধিক। নদীর উপর 
যেমন করিয়া সেতু বীধ! হয়, তীরস্থ রাজপথ হইতে সমৃদ্র- 
জলের কিয়দদ'র অবধি সেইরূপ বাঁধিয়া, শেষাংশ বিস্তীর্ণ 
চত্বরাকার করিয়া তদুপরি প্রমোদভবনাদি নির্মাণ করা 
হয়। এই সেতুবৎ মঞ্চ রাজপথ পরিত্যাগ করিয়া কিয়ন্দূর 
বেলাভূমির উপর দিয়া যায়,_তাহার পর জল। চত্বরারুত 
শেষাংশ গভীর জলের উপর অবস্থিত। প্যালেস্‌ পিয়রের 
মধ্যস্থলে একটি নাট্যশাল৷ আছে, তথায় প্রতিরাত্রে অভিনয় 
হইয়। থাকে। নাট্যশালার বাহিরে চারিদিক ঘিরিয়া 
নানাবিধ দোকান পাট। খবরের কাগজ হইতে আরম্ত 
করিয়। পানাহারের দ্রব্য পর্যন্ত সবই পাওয়া যায়। আমরা 
প্রাতরাশের পর, একটি দল প্যালেস্‌ পিয়রে গিয়া আশ্রয় 
লইতাম__বেলা ১২টা ১টা অবধি থাকিতাম। কখনও 
বেড়াইয়! বেড়াইতাম, কখনও বসিয়া গল্প গুজব করিতাম। 
মাঝে মাঝে ব্যাণ্ড বাজিত। কত তামাঁস! দেখা যাইত। 
এক স্থানে একটি ক্ষুত্র ঘর নির্মাণ করিয়া ডুবারি তামাসা 
দেখাইতেছে। বাহির হইতেই দেখ! যায়, এক ব্যক্তি 





বাটনে সম হট 





ব্রাইটনের গল্চ ষ্টাইন উদ্যান । 





ঝড়ের সময় ব্রাইটনের সমুদ্রতীরস্থ বৈদ্ভাতিক বেল ৪য়ে 









০৮) এ দা ৩০ সত 


2 সার 


ব্রাইটনের পিয়ার । 


ূ ঈমসখ্যা।] 


পাটি তা, ৮৯০ 


ূৰারির সাজে সঙ্ভিত হস লোক আকর্ষণ করিবার জন 
উচ্চন্থানে বসিয়! আছে। তাহার গাত্র রবরের জামায় 
আবৃত । 
তাহার যথাস্থানে কাচের চক্ষু বসানো আছে। ভুবারির 
নাসিক! হইতে ছুই রবরের নল বাহির হইয়াছে । লোকে 


দর্শনী দিয় ভিতরে প্রবেশ করিতেছে । যথেষ্ট লোক. 


হইলে ডুবারি খেল! দেখায়। সে স্থানে পিয়রের মেঝে 
কাটা, নিয়ে সমুদ্র। ডুবারি জলে নামিয়৷ অনৃষ্ঠ হইয়া যায়। 
কিয়ৎক্ষণ পরে তাহার সহকারী আবার তাহাকে উঠাইয়া 
লয়। পিয়রের অন্ঠ স্থানে প্রতিদিন এক ব্যক্তি বাইসিক্ল 
খেলা দেখাইত। বাইসিক্লে নানা রকম কসরত দেখাইয়া, 
অবশেষে যাহা দেখা ইত তাহা বাস্তুবিকই আশ্চর্য্য । পিয়রের 
প্রান্তভাগের রেলিং খুলিয়া দিত। তাহার পর, অনেকটা 
দূরে পিছাইয়া গিয়া, সেইখান হইতে বাইসিরু চড়িয়া, 
বাযুবেগে আসিয়৷ একেবারে পিয়র হইতে সমুদ্রে পড়িত। 
জল হইতে পিয়র 'অস্ততঃ একট দ্বিতল বাড়ীর মত উচ্চ। 
কিয়ৎক্ষণ পরেই অবস্ত ভাসিয়া উঠিত-_কিন্তু তাহার 
বাহাছরী এই যে সে বাইসিক্লটি ছাড়ে নাই হাতে ধরিয়! 
আছে। তাহার সহকারী উপর হইতে একটি দড়ি জলে 
ফেলিয়া! দিত। সে সেই দড়িতে বাইসিক্ুটি বীধিয়া দিকসা, 
সম্তরণ করিয়া অন্যত্র হইতে উঠিয়া আসিত। সজীব 
তামাঁসাওয়ালা ছাড়া কলের তামাসাঁওয়ালাও বিস্তর 
আছে- সেগুলি 79077/-173-095-5101 যন্ত্র। কলটির 
একস্থানে একটি ছিন্র (100 আছে, তাহার ভিতরে একটি 
পোঁন ফেলিয়া দিয়া হ্যা্ডেল ঘুরাইতে হয়। কোনও কল 
হইতে বা এক প্যাকেট সিগারেট বাহির হইয়া আসে, 
কোনটা হইতে একখানি চকৃলেটের বিস্কুট ) কোনও কল 
বা একটা গৎ বাজাইয়া শুনাইয়া দেয়, ইত্যাদি ইত্যাদি। 
কোনটাতে লেখ। আছে-_“ইহাতে একটি পেনি ফেলিলে 
তোমার ভবিষ্যৎ স্বামীর, ফোটোগ্রাফ বাহির হুইবে।”__ 
মেক্নেরা ক্রমাগত তাহাতে পেনি ফেলিতেছে__আর নূতন 
নৃতন একথানি করিয়া ক্লাউনের অপেক্ষাও সুনার পুরুষের 
ছবি বাহির হইন্লা আসিতেছে । মেয়েদের হাসির ফোরারা 
আর বন্ধ হয় না। একটা কল আছে তাহাতে পেনি 
ফেলিলে “তোমার প্রিরতমের নিকট হইতে প্রেমপত্র 


আ্রাইটন্‌। 
বাহির হ হইবে” 


মুখে একটা কিস্তৃতকিমাকার রবরের মুখস,' 


৪৮৯ 


এইরূপ নানা প্রকার হান্ত কৌতুকের 
কল। 

আমরা কোন কোনও দিন ডিনারের পর ধানে 
প্যালেদ্‌ পিয়রে যাইতাম। দীপান্বিতা অমাবন্তার রাত্রে 
আমর! যেমন করিয়া গৃহাদি আলোকিত করি, এই প্যালেস্‌ 
পিক্পরটি রাপথোপরি তোরণদ্বার হইতে আরম্ভ করিয়া 
সর্বশেষ সীম! পর্যান্ত প্রতিরাত্রে সেইরূপ বিছ্বাৎ আলোকে 
আলোকিত হয়। দূর হইতে সে এক রমণীয় দৃশ্ঠ। . শত 
শত নরনারা সুন্দর বসনে আবৃত হইয়া, পিয়রের সর্বত্র 
আনন্দ করিয়া বেড়াইতেছে। মাঝে মাঝে ব্যাড 
বাজিতেছে। যেন ধরাতলে নন্ঈন-কানন অবভীর্ণ। রাত্রি 
১২টা পর্য্স্ত পিয়র খোলা থাকে । আমাদের ধর্মের সংসার 
._ রাত্রি ১০টার সময় দরজ! বন্ধ হয়, তাই শীঘ্ব শীশ্ব ফিরিতে 
হইত। শেষ মুহূর্ত অবধি সেখানে থাকিয়া, ডবল্-কুইক্‌- 
মার্চ করিয়া আমরা বাড়ী আসিতাম। তথন হয়ত 
সান্ব্যোপাসন৷ সমাপ্ত হইয়া গিয়াছে। দৈব ছূর্থটনা বশতঃ 
মিসেস্‌ ক্লে সন্দুথে পড়িয়া গেলে তিনি বলিতেন-__ 
প0৮. 5৮101৫৯1067) !?- তীভার জ্রযুগল কৃত্রিম 
ক্রোধে কুঞ্চিত,_মুখে অকৃত্রিম হাসি। 

ব্যাপ্টিষ্টস্‌ হোমে আমার উপস্থিতিকালে বুলোৌক আদিল 
এবং বছুলোকু চলিয়া গেল। আমার মত ছুই মাস ত কেহ 
থাকে নাই। কেহবা এক সপ্তাহ, কেহ বা ছই সপ্তাহ 
কেহ বা ছুই চারি দিন থাকিয়া! চলিয়া! যান। ইহারা যে 
সকলেই ধর্মযাজক, তাহা নয়,-_ব্যাপ্টিষ্ট সম্প্রদায়ের মান্ত 
গণ্য লোকও আসিতেন। সদাম্টন হইতে একজন সলিসিটর 
ও তাহার স্ত্রী এবং ইষ্ঠাদের লগ্ডনস্থ কন্া ও জামাত! আসিয়া 
কিছু দিন ছিলেন। জামাতাটি একজন রসায়নবিৎ, কোনও 
ওঁষধ প্রস্তুতের কারখানার কর্ম করেন। ইঠ্াদের সঙ্গেই 
আমার বেশী ঘনিষ্ঠতা হইয়াছিল। এই চারিজন লোক 
বেশ আমুদে। সে সময় আমি আইন পরীক্ষয় উত্তীর্ণ 
হইয়াছি কিন্তু তখনও “বারে কল্ড” হই নাই। তাহারা 
আমাকে একদিন জিজ্ঞাসা করিলেন, কলিকাতায় আইন 
ব্যবসায়ীর সুযোগ কিরূপ। আমি বলিলাম, তেমন স্থুবিধা 
নয়, তবে একজন ভাল সলিসিটরের কন্তাকে বিবাহ করিতে 
পারিলে বেশ চলে। সলিসিটর মহাশয়ের কন্তার প্রতি 


৪৯০ 


২০৮ টি শসা কপ ০৯৫ তি, শাসিত 


চাহিমা .বলিলাম-_শর | 15 ৪. হি হি ও টিন 
077105/0 25/25 00 2. 017210150০০, ০88176 0 
1১2৮০ 77271160 2. 19257156017 102,02500.--অর্থাৎ 
“এই দেখুন, একটি সলিসিটরের মেয়ে রসায়ন বকে বিবাহ 
করিয়া লোকসান হইয়া গিয়াছে। মহাশয়া, আপনার 
উচিত ছিল একজন ব্যারিষ্টারকে বিবাহ কর1।”-_ মহিলাটি 
কত্রিম রোষে ঠোট ফুলাইয়। বলিলেন-_-“তা বই কি! সেই 
জন্যই আমরা জন্মিয়াছি কি না!”_ বড় হাসি পড়িয়া গেল। 
- আর একজন বুদ্ধ ছিলেন, তিনি ধর্মযাজক । ঠাহার 


নাম [২০৮ 1]. ৬/.লোকটি এমন হাসিতে মজবুদ 1 
সামান্ত সামান্ঠ তুচ্ছ কথায় হাসিয়া অজ্ঞান। একদিন 
আমরা চারি পাচজনে বেড়াইতে যাইতেছিলাম। একজন 


গল্প করিতেছিলেন, একটি অতান্ত স্থুলকায়া রমণী, অমনিবসে 
আরোহণ করিয়াছিল। কিন্তু সে এমন স্থল যে অমনিবসের 
দরজার |ভতর দিয়া প্রবেশ করিঙে পারিতেছিল না। তখন 
কণক্টর বলিল-_“্মহা*য়া, পাশ ফিরিয়া ঢুকুন, পাশ 
ফিরিয়া ঢুকুন।”__হাসির কথা ত এই টুকু। ইহা শুনিয়া 
শ্রীযুক্ত ডা-_ মহাশয় থমকিয়া রাস্তা; কুটপাথে দড়াইয়া 
পড়িলেন। দেওয়ালের দিকে মুখ (ফরাইয়া কোমরে হুইটি 
হাত দিয়া, হো হো শবে মাথা নাড়িয়। নাড়িয়! হাস্ত। 
সে হাসি আর থামে না। প্রশস্ত দিবালোকে প্রকাশ্ঠ 
রাজপথ--শত শত লোক চলিতেছে । একেই ৬-_ 
মহাশয়ের চেহারাটি 7১1০11০]এর মত স্থুল,_তাহার 
উপর এ হাসির তুফান। পথচারী লোক দাড়াইয়া 
তামাসা দেখিতে আরম্ভ করিল। এ দ্িকে মামর| ত 
অপ্রতিভের শেষ। কোনও ক্রমে তাহাকে টানিয়া 
হি'চড়াইয়া লইয়া চলিলাম। ৬/__মহাশয় কিছু অতিরিক্ত 
ধূমপানপ্রিয় ছিলেন। নিজের সাফাই স্বরূপ, ভাল ভাল 
সাধুলোকগণ কিরূপ ধৃমপানাসক্ত ছিলেন, তাহারই গল্প 
মাঝে মাঝে করিতেন। তাহার মুখে শুনিয়াছি, যে ])ঘ. 
975:850এর স্থৃতিরক্ষার্থ এই বাড়ী হইয়াছে__তিনিও 
নাকি একজন পাকা! ধুমপায়ী ছিলেন। একদিন 1). 
59818০% যাই একটি চুরট মুখে করিয়াছেন, অমনি 
তাহার একজন বন্ধু বলিল_-“21;, ৮০৮7 7401 1",__তিনি 
তৎক্ষণাৎ বলিলেন-_““53, £০%)£ €০ 1১৮ 2৮--এই 


প্রবাসী । 


পি পি তি লীগ পান 


বাজার! 


গম নি, ওমর খৈরামের উক্তি স্বরণ রণ হয়_প্মদিরা মের 
শত্রু _মতএব আমর! শত্রুর রক্তপান করি এস।” ডাক্তার 
ম্পর্জনের একটি পৌত্র অক্যাফর্ড বিশ্ববিদ্যালয়ে অধায়ন 
করিত। পৌত্র অবকাশ সময়ে বাড়ী আঁসলে ডাক্তার 
একদিন জিজ্ঞাসা করিলেন-__“গুনিলাম, তুমি না কি ধূমপান 
করিতে শিখিয়াছ ?” পৌত্রটি কিছু বিপন্ন হুইল-_ভাবিল, 
বুড়া কেমন করিয়া টের পাইয়াছে ! বলিল--”হা দাদা 


মহাশয়, আমি ধূমপান আরম্ত করিয়াছি বটে, কিন্তু আপনি 


যদি উচ্ছ! করেন তবে আমি উহ! পরিত্যাগ করতে প্রস্তুত 
আছি।”-_ ইহাতে ঠাকুর্দা যাহা উত্তর দিলেন, তাহা যুবকের 
অপ্রত্যাশিত ছিল। তিনি পৌত্রের পিঠ ঠুকিয়া বলিলেন-_ 
০ 0 (০0 
200 ৮০001 (87200-070101617 [9 0706 15 056 £162- 
65501015517 ০1 05 1166” অর্থাৎ-ণ্বতৎস, পাইপটি 
ছাড়িও না। ঈশ্বর এবং তোমার ঠান্দির পরেই, আমার 
পাইপটিই মামার জীবনের চরম সখ ।” এইরূপ আগ্ও 
কত গল্প ৬/__ মহাশয় বলতেন; লোকটি বেশ মজজলিসি। 
সে বাড়ীতে আমি বহুলোকের সঙ্গে মিশিবার সুযোগ 
পাঈয়াছিলাম। ধর্ম সম্বদ্ধেও অনেক তর্ক বিতর্ক হইত। 
দেখিলাম, ধর্শ্যাজকগণের মধ্যে অনেকে বাইবেলের কথা 
111515115 গ্রহণ করেন না । এমন লোক আছেন যাহারা 
বাইবেলের স্যার্টততব বিশ্বাস করেন না। এমন লোক আছেন 
বাহার! খুষ্টধর্ম্বের একটা প্রধান বিষয়_ অনস্ত-নরক-বাদ 
পর্য্যন্ত উড়াইয়৷ দেন। আমি একদিন একজনকে জিজ্ঞাসা 
করিলাম, কবি শেলি তাহার প্কুঈন ম্যাব” কাব্যের পরিশিষ্টে 
যে প্রশ্নটি উত্থাপন করিয়াছেন তাহার উত্তর কি? প্রশ্নটি এই 
পথুষ্টকে যে পরিত্রাতা৷ বলিয়া স্বীকার করিল ন! তাহার পক্ষে 
অনস্ত নরক বাইবেলের বিধান। তবে খৃষ্টজন্মের ছুই 
হাজার বৎসর পুর্বে যে সমস্ত মনুষ্য জন্মিয়াছে ও মরিয়াছে 
তাহাদের আত্মা এবং বর্তমান সময়ে অসভাদেশের 
লোক যাহাদের কাছে খুষ্টধর্ম কখনও প্রচারিত হয় নাই, 
তাহাদের আত্মা-সমস্তই অনস্তনরকযোগ্য। ইহা কি 
রকম বিচার ?” বন্ধু বলিলেন-__ইহাদের পক্ষে বাইবেলের ও 
বিধান প্রযুজ্য নহে। যাহারা খৃষ্টকে গ্রহণ করিবার কোনও 
অবসর পায় নাই,--অহার! কখনই দণ্ডযোগ্য নহে। অপর 


*য 1১০5, 5010৮ 0০ 5০07 79106, 


নম সংখ্যা। ] 


হইতেছিল। আমি বলিতেছিলাম-_“থৃষ্ট যে ঈশ্বর প্রেরিত 
পরিক্রাত৷ তাহা আমার জ্ঞানবুদ্ধিতে আমি বুঝিতে পারি না । 
সেই জন্ত আমার পক্ষে অনস্ত নরক বিধান। তবে ঈশ্বর 
আমাকে এ রূপ জ্ঞানবুদ্ধি কেন দিলেন ?” 

বন্ধু বলিলেন_- “আপনার জ্ঞানবুদ্ধি যে চিরকাল 
এইরূপ থাকিবে, একথা কে বলিল.?” 

আমি বলিলাম--“এ দেখুন, আমাদের বাড়ীর অনতি- 
দূরে জ্ঞানবৃদ্ধ খষিতুল্য হার্বার্ট স্পেন্সার বাস করিতেছেন। 
উনি অজ্ঞেয়বার্দী-_ থুষ্টধর্মে বিশ্বাস করেন না। এই 
অবস্থায় যদি উনি দেহত্যাগ করেন, তবে কি আপনি 
বলেন যে উনিও অনন্ত নরক ভোগ করিবেন ?” 

বন্ধু বলিলেন_-“না,- তাহা নহে। অনন্ত জীবনের 
মধ্যে কোন না কোন সময়ে প্রত্যেক আত্মার নিকট 
ষ্টধর্ম সফলভাবে প্রচারিত হুঈবে। নশ্বর জীবনে যে 
ষীশুুষ্টকে গ্রহণ করে নাই, মৃত্যুর পর তাহার আত্ম! 
নিশ্চয়ই গ্র্গ করিবে। আমার বিশ্বাস, হার্বার্ট ম্পেন্সার 
মৃত্যুর পর যেখানে অবস্থান করিবেন, সেখানে তাহার 
নিকট দেবদূতগণ পুনরায় খুষ্টধর্ম প্রচার করিবেন ।--তখন 
ম্পেচ্গারের জ্ঞানচক্ষু হইতে মোহাম্বকার কাটিয়া গিয়াছে 
এবং তিনি তৎক্ষণাৎ খুষ্টকে গ্রহণ করিবেন ।” 


১৪৫ 


পর্ন পজিকের সহিত একরিন আমার ই বিষরে কথা রি 


শে 4৫০2 পো /৮০০৫ রে 


৪৯৯ 


১০ শাততস্সিত১ ১০০৪ 


আমি বলিলাম-_প্ত তবে ৷ আর অনস্ত ঃ নরক কাহার 
জন্য ?” 
একজন বৃদ্ধা মহিল! ছিলেন, তাহার কাছে পরে আমি 
উক্ত থিওরির বিষয় বলাতে তিনি বলিলেন--“ও সব 
একেলে মত টত ভুল । হার্কার্ট স্পেন্সারকে নিশ্চয়ই অনস্ত 


নরক ভোগ করিতে হইবে ।” 


ম্পেম্নার যে ব্রাইটনে বাস করেন তাহ! আমি পূর্ববা- 
বধিই জানিতাম; তাই আমি লগণ্ডন পরিত্যাগের সময় 
“৬1১০5 ৬1১০” নামক প্রতিবৎসর প্রকাশিত গ্রন্থ হইতে 
স্পেন্সারের ঠিকানাটি টুকিয়া লইয়া গিয়াছিলাম। তাহার 
সহিত সাক্ষাতাদি করিব এ স্পর্ধা আমার ছিল না। তবে 
অলক্ষ্যে থাকিয়া তাহার গৃহখানি দেখিব, হয়ত বা কোনও 
দিন তাহাকে গৃহ হইতে বাহির হইতে দেখিব, এ আশা 
আমার মনে ছিল। ব্রাইটনে গিয়া অনুসন্ধান করিয়া 
জানিলাম, পূর্বে তিনি ব্যাপ্টিষ্টস্‌ হোমের সম্মুখ দিয়া 
একখানি টমটমে করিয়! [১০7১ মাঠে প্রায়ই বেড়াইতে 
যাইতেন। এঙ্ছন তাহার শরীর অনুস্থ বলিয়া আর বা'হর 
হন না। ক্রমে আবিষ্কার করিলাম, আমাদের বাড়ী 
হইতে অল্পদুরেই প্যাণ্দেস্‌ পিয়র যাইবার পথের মাঝামাঝি 
একটি বাড়ীতে সম্পেন্মার থাকেন। যাইতে আসিতে 
অনেক সময় আমি উৎন্থক নেত্রে বাড়ীখানির প্রতি চাহিয়৷ 
থাকিতাম_যদ্দি কোনও স্থযোগে 
মহাপুরুষ দর্শনলাভ ঘটে । চিত্রাদি 
হইতে তাহার মৃত্তি আমার 1নকট 


7৫7৮৮ 


৮, 
ররর্ততশতত্তি পরত | রি ৮৮ এত ০০4 সুপরিচিত ছিল, রে বুঝিতে 
৫৮ /. ৫7 7%৫০০৫০৮%৫, /%2.. ৫০:৮৫ পারিতাম। স্তক একদিনও 


/৮৫- 


হাবার্ট স্পেন্সারের হম্তলিপি । 


2৮০৫৮ হে গেটের পর্ব 


৫ এর্৫০৫ 2০৩০র্ত  ৫ত2লর্টিপকর্ল ৫2 পঠিত 
৫৫_ -৫ ৫৫ পরপর 6 2৫46-৫৫ততার্ি ৫ 


তাঁহাকে দেখিলাম না। অবশেষে 
একদিন আমার একখানি কার্ড 
লইয়া, তাহার উপরিভাগে লিখি. 
লাম-__[০ 1155 07570 ০10 
19206 055 ৬০৪ £072 
1315 
25010011515 [000 0109 1250? 
নিয়ে বর্তমান ঠিকান! লিখিয়া 
কার্ডখানি তাহার বহিষ্ঘার সংলগ্ন 


0875 ০01 10000151551 


৪৯২ 


“চিঠির বীল্পে” ফেলিয়া চলিয়া আদিলাম। "আমি মুহূর্তের 
জন্যও ভাবিও নাই যে তিনি উক্ত কার্ডের উত্তরে 
কিছু করিবেন। পাঁচ সাত দ্দিন পরে একদিন হঠাৎ 
একথানি অপরিচিত হস্তাক্ষরে শিরোনাম! লেখা পত্র 
পাইলাম। সাধারণ গ্রে-গ্র্যানিট কাগজের লেফাফা- 
খানি__কে লিখিল ?__-খুলিয়া দেখিলাম _ হার্বার্ট স্পেন্সার 
লিখিয়াছেন ! 

পত্রথানি এই £ 

[01106100610 9100170617168055 0790 109% 
17290৮21651006 176 1025 1100. 00 201000160159 
(51০) 1061016 0515 016 ০274 1616 199 1117. 100155117, 
[6 2150 10815500০10 ০ 20000700700 
11)52,010 20 001001790 €0 1715 1090100+ 19৩ 15 0] 
21012 00 2০107051502 1], 11015510125 ০991005% 
001)6755/156 01700 10 ৮/100105- 

5 [270752,] ০182.০8 
[371517091 


5 ৯91১৮ 19০3 

প্রথম পুরুষে লিখিত হইলেও, হার্ব+; স্পেম্সারের 
স্বহস্তাক্ষর । যদি তাহার শরীর শুস্থ না হইত, তবে 
হয়ত তিনি আমায় সাক্ষাতের জন্য আহ্বান করিতেন । 
কিন্তু আমি প্রাচ্যের, প্রতিনিধি হইক়্া তাহার সহিত কথা 
কহিবার কি যোগ্য ? কি জানি আমি প্রাচ্য দর্শনের, কি 
জানি আমি প্রাচ্য বিজ্ঞানের, কি জানি আমি প্রাচ্য 
ধর্মতত্বের !-_পত্রথানি যত্ব করিয়া রাখিয়া দিয়াছি__ 
বিজ্ঞানপ্রেমিক বন্ধুবান্ধষ আসিলে দেখাইয়া থাকি। 
আমার পাঠকগণের তৃপ্ত্যর্থে পত্রথানির একটি প্রতিঞিপি 
(5০ 9:০০319) প্রকাশিত হইল। 

সমুদ্রতীরে ছুইমাস রহিলাম বটে, কিন্তু সমুদ্রন্গান 
একদিনও হয়.নাই। সঙ্গী পাই নাই বলিয়া হয় নাই ।__ 
আঁর ক্রমে একটু ঠাণ্ডাও পড়িয়া আসিল। একস্থানে 
একটা বৃহৎ বাড়ীতে 5৮৮17208875 0205 ( সম্তরণ 
করিবার চৌবাচ্চ! ) ছিল - নলের দ্বার! সমুদ্র জল আনিয়া, 
ইষহ্। করিয়া এক বৃহৎ চৌবাচ্চায় ছাড়িয়া দেওয়া 
হুইয়াছে। তাহাতে কয়েকবার নান করিতে গিয়াছিলাম। 
একজন ধর্মযাজক আসিয়াছিলেন-_তীহার নাম সেক্সপিয়র । 
তিনি ব্যাপ্টিষ্ট সমাজের সম্পাদক । তিনি ছুইটি পুত্র সঙ্গে 


প্রবাসী । 


্‌ মণ্ভা্গ। 


আনিয়াছিলেন__দঘশ বারো বৎসর বয়স-_বড়টিকে প্রথম দিন 
জিজ্ঞাসা করিলাম পকিহে বাবাজী! তোমার নাম কি ?1”_-সে 
বলিল-__-“ড৮1]] 51১215555921€”-বলিলাম-_“তুমিই 
হ্থামলেট লিখিয়াছ না কি?” সে গ্ভীরভাবে বলিল-_ 
“আমি নয়।”-- ইহাদের পিতাকে আমি জিজ্ঞাসা করিয়া- 
ছিলাম যে আসল সেক্সপিয়রের সঙ্গে তাহাদের কোনও 
সম্পর্ক আছে কি না-_কিস্ত তিনি কিছুঈ বলিতে পারেন 
নাই।_ ইহার অনুরোধে, পুত্র ছইটিকে লইয়া আমি 
মাঝে মাঝে 5৬/17770775 0504 সান করাইতে লইয়! 
যাইতাম। পুরুষ এবং স্ত্রীলোকগণের স্নানের দিন ভিন্ন ভিন্ন। 
চৌবাচ্চাটি ঘিরিয়৷ ছোট ছোট কাঠের কামরা আছে। 
তাহার মধ্যে ক্নানের বস্ত্র, তোয়ালে প্রভৃতি আছে। 
কামরায় প্রবেশ করিয়া বেশ পরিবর্তনের পর জলে নামিয়! 
খুব সন্তরণ করা যাইত। অনেকে ন্নান করিতে আসিত। 
এক একজনের প্রাবেশিক এক শিলিং করিয়া । 

সমুদ্রে ধাহারা স্নান করেন, তাহাদের জন্ত জলের 
ধারে বহুসংখ্যক 126707)2. 1072,01737765 আছে । নামটা 
019.03106 হইলেও, কল-কজজ! কিছু নহে-_একটি একটি 
ক্ষুদ্র কাষ্ঠগৃহ মাত্র। কাষ্ঠগৃহের নিয়ে চাকা বসানো আছে। 
জোয়ার ভাটায় জল যেমন বাড়ে কমে, কামরাগুলি সেইরূপ 
সরানো হয়। প্রত্যেক কামরার ভাড়া ছয় পেনি, তাহার 
মধ্যে ন্নানবন্ত্র 052.017106 018,57515), তোয়ালে, আসি, 
চিরুণী প্রভৃতি ভ্রব্য আছে। সম্মুথে ও পশ্চাতে দ্বার। 
সম্মুখ ছার দিয়া তাহার মধ্যে প্রবেশ করিয়া, বস্ত্র পরিবর্তনের 
পর, পশ্চাতের ত্বারটি থুলিয়া জলে নাম! । ল্গান বস্ত্র একটা! 
কালে! চটের মত কাপড়ের তৈরি। নিয়ে হাটু পর্যযস্ত 
এবং উর্ধে কনুই পর্য্স্ত পৌছে--বেশ আটো সাটো। 
মানাস্তে কামরায় প্রবেশ করিয়! পূর্ববেশ ধারণ করিয়া, 
সভ্যভব্যটি হইয়া বাহির হওয়া! যায়। পুরুষ ও স্ত্রীলোকদের 
স্নানের স্থান স্বতন্ত্র। কোথাও. কোথাও নাকি একত্র 
আছে-_ তাহাকে 17715:50 10905106 বলে । বলা বাহুল্য 
ভদ্রগ্ৃহের স্ত্রীলোকের কদাপি সেখানে দ্লান করিতে 
যান না। কোন কোন বাঙ্গালা লেখক" বিলাতী সমুদ্র 
ন্নানের বর্ণনা লিখিতে গিয়া ঘুরোপীয় জাতির রুচিদোষ 
ধরি! নিন্দা করিয়াছেন _-বলিয়াছেন, জানের পোষাক ত 


৯ম সংখ্যা । ] 


£.. পাটি লতা একস ৯৯৭৭ ১০৯৭ ছি স্টিল 


& একপ্রকার উবঙ্গাব্থা। বঙ্গমহিলারা গঙ্গার হাটে ানান্তে 
উঠিলে কখনও কখনও যে দৃষ্ত দেখা যায়, সুরোগীয় মহিলার 
ন্ানবেশ তাহার অপেক্ষা অনেক আক্রদার, তাহার সন্দেহ 
মাত্র নাই। তবে মুরোপীয় হিসাবে, পুরুষের কোট গায়ে 
না থাকিলে, শুধু কামিজের উপর ওয়ে্টকোট থাকিলে, 
সে উলঙ্গ। স্ত্রীলোকের পায়ের কঞ্জি দেখিতে পাওয়া 
বড়ই নিন্দার কথা । সে ০০:/56)0107এর হিসাবে যাহাই 
বলুন। তবে, সুরোপীয় আবরণ-নীতি বড়ই অদ্ভুত ইহাও 
বলিতে হইবে । টেনিসকোর্টে মহিলারা, কোটশৃন্ত পুরুষ- 
গণের সহিত স্বচ্ছন্দ খেলিয়া আসিলেন ; কিন্তু গৃহে যদি 
কোটশৃন্ত কোনও পুরুষ দৈবাৎ তীহাদের' নয়নপথে পতিত 
হুইল, তৎক্ষণাৎ পতন ও মূচ্ছা। স্ত্রীলোকের পা দেখিতে 
পাওয়া লজ্জার কথা কিন্তু নৃতাবসন রুচিসঙ্গত বলিয়া গণা, 
ইহাও বিদেশীর পক্ষে একটা প্রহেলিকা। স্নানবস্ত্রে আবৃত 
স্ত্রীলোকের পা দেখিতে পাণয়া যায় বলিয়া বোধ হয় 
উপরোক্ত লেখকগণ মুষ্ছা গিয়াছেন। 

্রাইটনে থাকিতে একবার একটা টার্কিশ বাথেও 
গিয়াছিলাম। সঙ্গে ছিলেন একটি ধর্মযাজক বন্ধু। এই 
বাথটি তথাকার একটি প্রধান হোটেলের অন্তর্গত। 
প্রাবেশিক চারি শিলিং করিয়া । বস্ত্র পরিবর্তনানস্তর প্রথম 
যে কক্ষে প্রবেশ করিলাম, তাহার বায়ু, বাহিরের বানু 
অপেক্ষা উ্ণ। ধরুন যেন আমাদের বৈশাখ কি জোষ্ঠ 
মাস। ছোট ঘর খানি, ছই একটি লোহার বেঞ্চি পাতা 
_ আছে। বেঞ্চিতে কিয়ৎক্ষণ ছুইজনে বসিয়া রহিলাম। 
একটু একটু ঘাম হইতে লাগিল। সেই কামরার একটি 
কোণে দ্বার আছে, তাহ! দিয়া ছিত'য় কামরায় প্রবেশ করা 
গেল। তাহার হাওয়াটি আর একটু গরম, যেন আমাদের 
ভরপুর শ্রীষ্ম। সে কামরায় কিছুক্ষণ বসিয়া, তৃতীয় 
কামরার প্রবেশ করা গেল তাহার বায়ু উষ্ণতর। বেশ 
ঘাম বহিতে লাগিল। তাহার পর একটি কি ছুইটি কামরায় 
আমি প্রবেশ করিতে সক্ষম হইরাছিলাম মান্র। বন্ধ 
রহিলেন, আমি রে ভঙ্গ দিয়া পলায়ন করিলাম। শেষ 
“কামরার বখন আমি সিদ্ধ. হইতেডিলাম,_আমার মাথা 
পর্য্যস্ত ঝন্‌ ঝন্‌ করিতেছিল,_বন্ধুকে জিজ্ঞাসা করিলাম-_. 
“মহাশর, আপনাদের খুীয় নরক কি ইহা অপেক্ষাও গরম ? 


আইটদূ। .. 


৪৯৩ 


- তাহা যদি হজ তবে ব এইবেলা আমার দীক্ষিত করিয়া 
ফেলুন।” বন্ধু হাসিয়৷ উঞ্ণতর কক্ষে প্রবেশ করিলেন'। 

বাহিরে আসিয়া! দেখিলাম একজন খানসাম! শাবানাদি 
হস্তে অপেক্ষা করিতেছে । হছুর্বলতা বশতঃ আমার পা 
তখন ঠক্‌ ঠক্‌ করিয়া কাপিতেছে। কল-তলার আমায় দাড় 
করাইয়া, আমার গাব্রচন্ত্ম সাবান ও বুরুষ দিয়া রগড়াইয়া 
দূলিয়৷ মলিয়া খুব করিয়া আমায় ম্নান করাইয়া দিল। 
আমার স্নান শেষ হইতে হইতে বন্ধুও বাহির হইয়া 
আসিলেন। তাহাকে আর একজন ন্নান করাইতে লাগিল। 
সেখানেও একটা ঈষদু্চ 5২710707108 1207 ছিল। 
ন্বানাস্তে তিনি বলিলেন__-“আন্থন এইটেতে একটু সাতার 
কাটিয়া লওয়। যাউক। আমার তখন অবস্থা শোচনীয়, 
ফ্াড়াইতে পারিতেছি না । বলিলাম__“আমি আর পারি 
না” বন্ধু 5৮171017027 নামিলেন। টার্কিশ্‌ 
বাথের পর এক পেয়ালা কফি থাইয়৷ আধ ঘণ্টা কম্বল মুড়ি 
দিয় শুইয়া থাকিতে হয়। আমি ত গিয়া কফি পান করিয়া 
গুইলাম। ক্রদেপ্ন্কুও আসিয়! তাহাই করিলেন। শেষে 
যখন পোষাক পরিয়া ই্ছির হলাম, পথে চলিতে লাগিলাম, 
তখন মনে হুঈটতেছিল যেন শরীরের অর্দজেক ভার কমিয়! 
গিয়াছে। 

বড় আনন ছুই মাঁস ব্রাইটনে কাটাইয়াছিলাম। মাঝে 
মাঝে ১০১৫ জন দল বীধিয়া একখানি বৃহৎ গাড়ী (01897 
০-১০7০) ভাড়া করিয়া! কোনও দূর পল্লীগ্রামে বেড়াইয়া 
আসা যাইত। হছুইটি পিয়র হইতে প্রতিদিন ছই একথানি 
করিয়! জাহাজ ছাড়ে, তাহাতে আরোহণ করিলে অর্থ দিন 
সমুদ্রবক্ষে বেড়াইয়া৷ আসা ষায়। একদিন আমর! কয়েকজনে 
এইরূপ একথানি জাহাজে সদাম্টন বেড়াইতে গিয়াছিলাম | 
যেখানে এই বাড়ী, তাহার নিকটেই একটি স্থবরম্য উদ্ভান-_ 
নাম 9556. (22119775._- এই বাগানটি নিকটবর্তী বাড়ী 
গুলির চাদায় রক্ষিত হঈত। বাগানের চারি পাচাট ফটক, 
- একই চাবিতে সকল গুলি খোলা যায়। ব্যাপ্টিষ্টস্‌ 
হোমের ব্যবহারার্থ একটি চাবি ছিল। বাগানের চতুঙ্দিক 
প্রাচীরিত, সাধারণ লোক তাহাতে প্রবেশ করিতে পারিত . 
না। বাগানের ভিতর টেনিস্‌, ক্রোকে, ব্যাডমিণ্টন প্রভৃতি 
খেলিবার স্থান ছিল। মিস্‌ বুশ্‌ ও তাহার তর্মীর ক্রোকে 


৪8৯৪ 


খেলার'বড় সখ-_সেই জন্ত আমরা প্রায়ই (কালে সেখানে 
গিয়া"ক্রোকে খেলিতাম। আর, এই অলস মাসঘ্বয়ে আমি 
উপন্তাস গলাধঃকরণ করিয়াছিলাম কি কম? স্থানীয় 
পোষ্ট আঁফিদটিতে একটি মনোহারীর দোকান এবং 
পুস্তকালয়ও ছিল। সেখানে পুস্তক ভাড়া পাওয়া যাইত। 
পুরাতন একখানি উপগ্ঠাসের ভাড়া ছুই পেনি, নৃতন 
উপন্যাসের তিন পেনি। ইহা এক সপ্বাহের ভাড়া। 
লগ্ুনেও নানা স্তানে এইরূপ পুস্তকালয় আছে । আমি 
একবার লগ্নেব একটি রাপ্ত৷ দিয়, যাইতে যাইতে, একটি 
লাইব্রেরি দেখিয়া, পুস্তক ভাড়া চাহিলাম। একটু মাশ্চর্ষ্যে 
বিষয় এই যে গ্রস্থরক্ষক আমার নিকট কোনও ডিপজিটও 
চাহিল না, আমার নাম ঠিকানাও জিজ্ঞাসা করিল না। 

এই দই মাসের মধ্যে কেবল একটি সঞ্চাহ আমি 
ব্যাপ্টিষ্টদ্‌ হোমে ছিলাম না । ছুই মাস থাকিব এমন কথা 
তআমি পূর্বে ঠিক করিয়া লই নাই । সেই জগ্ত মিস্‌ বুশ 
অপর একজনকে আমার শয়নক্ক্ষ দিতে প্রতিশ্রুত 
হইয়াছিলেন। একদিন তিনি আমায় ৮.কথা বলিজেন। 
বলিলেন__"আপনি অন্য কোথাণ্ুঁ সপ্তাহ খানেক থাকুন, 
সপ্তাহ পরে আবার আমার অন্য ঘর খালি হইবে, আপনাকে 
লইতে পারিব।” 

কোথায় যাই? এক ছিল সু. এ. 0. 4৬ সেখানে 
এক সপ্তাহ থাকা যাইতে পারে। কিন্তু সেখানে খৃষ্টান 
ব্যতীত অপর কাহাকেও তাভার1 সহঙ্জে লইতে চাহে না। 
যে বন্ধুটির সঙ্গে টার্কিশ্‌ বাথে গিয়াছিলাম সেই ধর্মযাজক 
মহাশয় অনুগ্রহ করিয়া, স্বয়ং আমাকে ১. [৬]. ০. &-র 


সম্পাদকের নিকট লয় গিয়া বন্দোবস্ত করিয়া দিয়া . 


আসিলেন। বন্ধু আমাকে সাবধান করিয়! দ্রিলেন__“আপনি 
আমাদের সহিত ধর্ম সম্বন্ধে যেরূপ তর্ক বিতর্কাঞ্ি করেন, 
ওখানে সেরূপ করিবেন না। উনার! গোঁড়া লোক,__মতভেদ 
সহ করিবে না। হয়ত আপনার সহিত অভদ্র ব্যবহার 


করিবে ।”-_ আমি ভাবিলাম, পণ্ডিতে এবং মুর্খে, ভদ্্রে এবং ' 


অভদ্রে ইহাই ত প্রভেদ,_-পণ্ডিতের, ভদ্রের উদারতা মুর্খে 
ও অভদ্রে কোথায় পাইবে? 

ও, [. 0. 4.তে এক সপ্তাহ মাত্র ছিলাম। 
সারাদিন প্রায় বাহিরেই থাকিতাম, আহারের সময় আসি- 


প্রবাসী। 


[৮ম ভাগ 
তাম। খর. ৫. ০. 4র ঠিক সম্ুথেই একটি জুন্দর 
বাগান ছিল। মধ্যস্থলে জলের একটি ফোয়ায়া। ইহা 
014 5661176 (32,10525 নামে খ্যাত। 

সপ্তাহ পরে আবার ব্যাপ্টিষ্টস্‌ হোমে ফিরিয়। আসি- 
লাম। সমস্ত ইংলগ্ডের ভিন্ন ভিন্ন স্থানের ব্যাপ্টিষ্ট ধর্শা- 
যাঁঞ্কগশের সহিত আলাপ পাঁরচয় হইয়াছিল । অনেকে 
আমাকে অনুরোধ করিয়াছিলেন,__আমি দেশে ফিরিবার 
পূর্বে, তাহাদের গৃহে গিয়৷ ছুই চারি দিন যেন অবস্থিতি 
করি। তাহারা নিজ নিজ ঠিকানা লেখা কার্ড আমাকে 
দিয়াছিলেন,_এক গোছা কার্ড জমিয়! গিয়াছিল। আমি 
যাদ সকণের এই সাদর নিমন্ত্রণ রক্ষা “করিবার সময় 
পাইতাম,-- তাহা হইলে আমার ইংলগ্ডের বহুস্থান দেখা 
হইয়া যাইত। কিন্তু সেই নভেম্বরে আম *বারে কল্ড” 
হইয়া দেশে ফিরিব-_সময় ছিল না। নিমন্ত্রণ রক্ষা করিয়া- 
ছিলাম কেবল সদাম্টনের সেই সলাসটর মহাশয়ের । 
কথা ছিপ, তাহার লগ্নম্থ কণ্ঠ ও জামাতা এ ং আমি, 
তিন জনে একত্র হয়৷ যাইব। কিন্তু নির্দিষ্ট দিনে তাহার 
কন্ঠ! ও জামাতা কার্ষ্য গতিকে যাইতে পারেন নাই- আমি 
একাই [গয়াছলাম। সলিসিটর মহাশয় ও তাহার পত্রী 
আমার বড় যত্ব করিয়াছিলেন। 
শ্রীপ্রভাতকুমার মুখোপাধ্যায়। 





কষফধর্ম । 
(জি-দে লাফোর ফরাসী হইতে ) 

হিন্দুরা ভগবান শ্রীকৃষ্ণকে বিষু্র অবতার বলিয়া বিশ্বাস 
করে। মানুষকে উদ্ধার করিবার নিমিত্ত একজন ত্রাণকর্তা 
পৃথিবীতে আবিভ্তি হইবেন,_এই বিশ্বাস, পুরাকালের 
সমস্ত জাতির মধ্যেই বদ্ধমূল । 

ইহুদিরা ষে মেসায়া কিংবা! এাণকর্তার প্রতীক্ষায় ছিল, 
তিনি ডেভিডের পুন্র,-পার্থব ত্রাণকর্তা ) কিন্তু হিন্দু ও 
পারসিকদিগের ত্রাণকর্তা ঈশ্বর-প্রস্থত---“বেদা গ্রস্থাদতে 
কথিত আছে,_কোন এক রমণীর গর্ডে, দিব্য জ্যোতির 
কিরণ প্রবেশ করিয়া মানবের রূপ ধারণ করিবে, এবং 
সেই রমণী কুমারী অবস্থাতেই একটি পুত্র প্রসব করিবে, 


৯ম সংখ্যা ] 


পি রিপা? বি পি রা ১৯ এগ কি ১৯৯৭০০৪৪৭৭৭ 


করিতে পারিবে না।”_-“এই কলিযুগের আরম্তেই সেই 
কুমারীর পুত্র ভূমিষ্ঠ হইবে ।” (বেদান্ত ) এই কথা অথর্ব. 
বেদে আরও নুস্পষ্টঃ__“তিনি 'জ্যাতির্ময় কিরীটে বিভৃষিত 
হইয়া আসিবেন তাহার আগমনে, ছ্যলোক ও ভূলোক 
আনন্দিত হইবে, তাহার আগমনে অমৃত মৃত্যুকে পরাভূত 
করিবে। প্রলয়-যুগের ভীষণ প্রণয়-কাও স্তম্ভিত হইবে) 
সমস্ত জীবের দেহ অভিনব শোণিতে পূর্ণ হইবে, সমস্ত 
চিত্ত বিশুদ্ধ হুনবে.. এবং সমস্ত হৃদয় প্রেম-রসে প্লাবিত 
হুইবে। ধন্য সেই গর্ভ যে তাঠাকে ধারণ করিবে! ধন্য 
সেই কর্ণযুগল যাহ! তাহার প্রথম বাণী শ্রবণ করিবে ! ধন্য 
সেই স্তনযুগল যাহা তাহার স্বর্গীয় মুখে নিম্পেষিত হইবে !-"' 
উত্তর হতে দক্ষিণে, পুর্ব হইতে পশ্চিমে, এ দিন উৎসব 
আনন্দের দিন হইবে; কারণ, ঈশ্বর এ দিনে তাহার 
মহিম! প্রকাশ করিবেন, তাহার শক্তি গ্রকটিত করিবেন, 
এবং আপনার সহিত তাহার স্ষ্ট জীবসমুহের মিলন ঘটাই- 
বেন।” তাহার পর, মানব-ধর্-শান্ত্রের দ্বিতীয় অধ্যায়ে, 
১৫-২০ শ্লোকে, মনু স্পষ্টই বলিয়াছেন, * এক্রন্মার প্রেরিত 
একজন দুতের মুখ হইতে এমন এক পুরুষ এই. দেশে 
(04200518.) জন্ম গ্রহণ করিপেন, ধাহার নিকটে 
পৃথিবীর সমস্ত লোক কর্তৃবা শিক্ষা করিবে ।” 

জেন্দাবেস্তায় পারসিক ভবিষ্যদ্বাণী ও ত্রাণকর্তার 
আবির্ভাব সম্বন্ধে এইরূপ বলে ঃ__“জগতের পরিভ্রাতা ও 
সংস্কারক 9০3105০% মৃত্িগকে পুনজ্জীবিত করিবেন। 


মৃতের এই পুনরুণ্ান নিশ্চয়ই দেখিতে পাওয়া যাইবে।. 


মৃত শরীরে শিরাসকল ফিরিয়া আসিবে। জীবস্থষ্টির 
সময় যেরূপ হইয়াছিল সেইরূপ ভূমি হইতে অস্থি, জল হইতে 
রক্ত, বৃক্ষা্ হইতে চর্ম, অগ্নি হইতে প্রাণ সমুডভূত হইবে। 
তাহার পর, পুণ্যবানেরা স্বর্গে ও পাপীরা নরকে গমন 
করিবে। প্রত্যেকেই নিজ নিজ কর্মফল ভোগ করিবে। (৩০) 
ভারতীয় আর্যদের জন্য, মন্ু যে ভবিঘ্যদ্‌বাণী করিয়া- 
ছিলেন, ভগবান কৃষ্খ আবিভূতি হইয়া সেই ভবিষ্যদ্ববাণী 
“সফগ করিলেন ।* বস্তুত তিনি মথুরাতেই (142.0০%19 ) 





পপ 


* আমরা ত মানব-ধর্মশান্ত্রের এ অংশে এই কথা দেখিতে পাই 


না।--অকুযাদক। . 


ককধর্। 


,যেহেতু কোন প্রকার অপবিত্র স্পর্শ তাহাকে  কলুবিত জ 


"৪৯৫ 


তিতা পিসি? পিক ৯৮৯ ক কিস ৯০, কিক? 


জন্ম গ্রহণ কাঁরেন। তাহার মাতা, রূপবতী' দেবকী 
(105৬279£াণগ ) রাজবংশোস্তব ) এবং যে ধর্মকে মন্ু- 
স্বের! স্বীয় হৃদয় হইতে বিদুরিত করিয়াছিল সে স্বঁয় 
ধর্মকে পুনঃ প্রতিষ্ঠিত করিবার নিমিত্ত, বিষ্ুদেব বাছিয়া 
বাছিয়৷ রুষ্চকে দেবকীর গর্ভে বদ্ধ করিলেন। নিদ্রা- 
বস্থাতেই দেবকীর গর্ভসঞ্চার হইল। বিষুণর তেজ, দেবকীর 
গর্ভে নিহিত হইয়াছে ; দেবকী এমন এক পুত্র প্রস্নব 
করিবে যে, সে রাজার সমস্ত অত্যাচারের নগন্য রাজাকে 
দ্বণ্ডত করিয়া বিশ্বমানবকে উদ্ধার করিবে-- এই কথ! একজন 
ব্রাহ্মণের মুখে শ্রবণ করিয়া, তাহার মাতুল কংস-রাজা 
দেবকীকে কারাগারে বদ্ধ কারলেন। কিন্তু বিষণ ভাগ্রত 
ছিলেন) এবং যে সময়ে কৃষ্ণ ভূমিষ্ঠ হইল, একটা ঝড় 
আসিয়া নবজাত শিশু ও মাতাকে কুমারিকার পর্বতে 
উড়াইয়া লইয়া গেল। তখন কংস কোপাবিষ্ট হইয়া, 
সেই রাত্রে যত পুংশিশু জন্মিয়াছিল সকলকেই নিহত" 
করিলেন,_ এই আশায় যে সেই সঙ্গে কৃষ্ও নিহত হইবে। 
[9 120070হ22  শরন্থে এই পোরাণিকী কথার 
উল্লেখ আছে। 

ভ: বদ্‌গীতাই কৃষ্ণধর্ম্বের ভিত্তিভূমি। ভগবদ্‌গীতাতেই 
প্র ধর্মমত ব্যাখ্যাত হইয়াছে । এক অর্থে এই ধন্মমতকে 
ধর্মসংস্কার বলা1*যাইতে পারে 7) কেন না উহার মুলে নিষ়্- 
লিখিত তত্বটি আছে £__নর-দেহধারী একজন ঈশ্বর জগৎকে 
উদ্ধার ক।রবেন। বৈদান্তিক ধর্ম অপেক্ষা এই ধর্ম এক 
হিসাবে শ্রেষ্ট; উভয়ের একই গন্তব্য স্থান অর্থাৎ মোক্ষ 
হইলেও বেদান্তের স্টায় এই ধর্ম আত্মনিগ্রহকারী কঠোর 
কর্ম সাধন করিতে কাহাকে বাধ্য করে না, পরস্ত মকলকেই 
স্বাধীনত৷ প্রদান করে_ এই জন্ত কৃষ্ধন্মের যোগ-বাদ 
ভারতের উচ্চশ্রেণীর লোকের নিকট এত প্রিয়। এই 
মতানুসারে, চিত্শুদ্ধির দ্বারাই মনুষ্য অজ্ঞান হুইতে--পাপ 
হইতে মুক্ত হয়) প্রায়শ্চিতের দ্বারা অন্ুতাপের * দ্বারাই 
চিত্তশুদ্ধি লাভ হয় এবং জ্ঞানের দ্বারাই উহা! সম্পূর্ণ হয়। 
এই জ্ঞান আত্মহার! সমাধির দ্বারা লাভ কর! যায় না, 
পরস্ত সুস্পষ্ট শৃঙ্খলাবদ্ধ তত্বসমূহের আলোচনা ও চিন্তার 
দ্বারা উপলব্ধ হয়। 

ক ও তাহার শিষ্য 2 উভয়ের কথোপ- 


চা 


৪৯৬ 


কথন. শইয়াই ভগবদ্গীতা রচিত হইয়াছে। ইহা ১৮ 
অধ্যায়ে বিভক্ত । আমরা! 735::0০০এর অন্ধুবাদ হইতে 
কতকগুলি বচন উদ্ধৃত করিব। 

ভগবান্‌ শ্রীকষ্ণের মুখ দিয়া ভগবদ্গীতা, সাংখ্যের 
মতানুযায়ী জ্ঞানের ব্যাখ্যা করিয়াছেন £_-*যাহা' নাই 
তাহার “হওয়া” হুইতে পারে না, এবং যাহা আছে তাহার 
“না হওয়া হইতে পারে না, তত্বদর্শীরা এই উভয়ের অস্ত 
দ্বেখিয়াছেন।”»__*“ধিনি এই সকল ব্যাপিয়৷ আছেন, তাহাকে 
অবিনাশী বলিয়া জানিবে। কেহই সেই অব্যয়ের বিনাশ 
করিতে পারে না।*_-পনিত্য অবিনাশী ও অপরিচ্ছন্ন 
আত্মার এই দেহ সকল নশ্বর বলিয়া কথিত হয়।”-__-”ইনি 
কখনও জন্মেন না বাঁ. মরেন না) অথবা উৎপন্ন হইয়া 
পুনরায় উৎপন্ন হয়েন না) ইনি জন্মরহিত নিত্য, শাশ্বত, 
পুরাণ ; শরীর হুত হইলেও ইনি হত হয়েন না”... 
-_প্জাত মাত্রের মরণ নিশ্চিত এবং মৃতের € জন্ম নিশ্চিত।” 

ইহার পর ভগবান্‌ যোগবাদের কথা বলিতেছেন। 
ষে কর্ম একট! শৃঙ্খলের হ্যায়, সেই কর্ণ*রম্পরার ফলা- 
কাঙ্ষ! পরিত্যাগ করা এবং ধ্যার্পের দ্বারা যোগে নিমগ্ন 
হওয়াই এই যোগবাদের চরম লক্ষ্য ।-_পনিষ্ষাম ধর্মেই 
তোমার অধিকার হউক; কর্ম্মফলে কদাচ যেন না হয়; 
তুমি কর্শৃফলার্থী হইও না; সকাম কর্মে যেন তোমার প্রবৃত্তি 
না হয়। ইন্দ্রিয-সঙ্গ ত্যাগ করিয়া! সিদ্ধি ও অসিদ্ধিতে 
সমভাবাপন্ন হইয়া, যোগে অবস্থিত হইয়া কর্ম কর) 
সমন্তই যোগ বলিয়৷ উক্ত হয়। জ্ঞানযোগ অপেক্ষা কাম্যকর্খ 
অত্যন্ত অপকৃষ্ট ; অতএব তৃমি সেই জ্ঞানকে আশ্রয় কর ) 
ফলকামী মানবের! কৃপাপাত্র। বুদ্ধিষোগে নিরত মনীষীরা 
কর্মজ ফল ত্যাগ করিয়! জন্মবন্ধন হইতে মুক্ত হইয়া মোক্ষ- 
পদ প্রাপ্ত হন। যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন ছূর্গ 
পরিত্যাগ করিবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রন্ার্থের বৈরাগ্য 
প্রাপ্ত হইবে। যখন শ্রুতিতে স্মপ্রতিপন্ন তোমার বুদ্ধি 
অবিচলিত হইয়া! ঈশ্বরেতে নিশ্চল! হইবে, তখন তুমি যোগ 
প্রাপ্ত হইবে ।” 

ধর্মের অন্তই ধর্ম সাধন করিবে, পুরস্কারের লোভে 
করিবে না, এই কথাটি সুষ্পষ্টন্ূপে স্থাপন করিবার নিমিত্ত, 
নির়লিখিত উপদেশ প্রদ্ধত হইয়াছে £__“যোগ-বিরহিত ব্যক্তির 


প্রবাসী । 


[৮ষ্ভাগ, 


বুদ্ধি নাই; যোগ-বিরহিত ব্যক্তির ধ্যানও হয় না ; আত্মধ্যান- 
বিহীন ব্যক্তির শাস্তি নাই, শাস্তিহীনের সুখ কোথায় ? যেহেতু 
বাঘু যেমন নৌকাকে জলে বিক্ষিপ্ত করে, সেইরূপ মন, 
বিষয়ে ভ্রমণশীল অবশীকত ইন্দ্রির়গণের মধ্যে যে ইন্জ্রিয়ের 
অন্ুগমন করে, সেই ইন্দ্িয়ই পুরুষের প্রজ্ঞাকে হরণ করে।”-- 
জ্ঞানবান্ও স্বীয় প্রকৃতির অনুসরণ করে ) প্রাণিগণও প্রক্কৃতির 
অন্থুসরণ করে; অতএব ইন্দ্রিয়নিগ্রহ আর কি করিবে? 
প্রত্যেক ইন্জিয়েরই স্ব স্ব নিষয়ে অনুরাগ ও দ্বেষ অশ্ঠস্তাবী। 
অতএব এই উভয়ের বশীভূত হইবে না। কেন না, তাহারা 
মুমক্ষুর প্রতিপক্ষ ।” কিন্তু কে মানুষকে পাঁপপথে বলপূর্ব্ক 
লইয়! যায় ? কৃষ্ণ উত্তর করিলেন £-_-*ইহা রজোগুণজাত 
ছুশ্পুরণীয় ও অত্যুপ্র কাম ও ক্রোধ) মোক্ষমার্গে এই 
কামকে বৈরী বলিয়া জানিবে। যেমন অগ্নি ধুম দ্বারা, 
দর্পণ মলদ্বারা, গর্ভ জরাফু দ্বারা আবৃত হয়, সেইরূপ 
জ্ঞানীর চিরশক্র এই কামরূপ অপুরণীয় অগ্নি দ্বারা জ্ঞান 
আচ্ছন্ন থাকে। ইন্দ্রিয়সকল, মন ও বুদ্ধি এই কামৈর 
অধিষ্ঠান বলিয়া কথিত হয়। এই কাম ইন্দ্রিয়াদির দ্বারা 
জ্ঞানকে আবৃত করিয়া দেহীকে বিমোহিত করে । অতএব 
তুমি প্রথমে ইন্ট্রিয়গণকে সংযত করিয়া জ্ঞান ও বিজ্ঞান 
এই উভয়ের বিনাশক পাপরূপ এই কামকে জয় কর। 
ইন্দ্িযগণকে দেহ অপেক্ষা শ্রেষ্ঠ বল! যায়; ইন্জিয়গণ 
অপেক্ষা মন শ্রেষ্ঠ ; মন অপেক্ষা! বুদ্ধি শেষ্ঠ ) বুদ্ধি অপেক্ষা 
যিনি শ্রেষ্ঠ তিনি সেই আত্মা। অতএব এইরূপে বুদ্ধি 
অপেক্ষা শ্রেষ্ঠ আত্মাকে জানিয়া, আত্মার দ্বারা আত্মাকে 


নিশ্চল করিয়া এই ছুমিবার শক্রকে জয় কর়।” জ্ঞানযোগে 


কৃষ্ণ,_-ঈশ্বরের সহিত নিত্য যোগ নিবদ্ধ করিবার উপদেশ 
দিয়াছেন, তাহার শরীরধারণের উদ্দেশ কি তাহারও ব্যাখ্যা 
করিয়াছেন, এবং আপনার শ্বরূপ-লক্ষণ নির্দেশ করিয়া- 
ছেন £__“জগ্মরহিত অবিনশ্বর ও প্রাণিগণের ঈশ্বর হইয়াও 
আমি স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া আত্মমায়া বশতঃ 
প্রকাশিত হই। যখনই ধর্মের হাঁনি এবং অধর্শোর আধিক্য 
হয় তখনই আমি আবিভূ্তি হই। সাধুদিগের পরিজাণের 
জন্ত, দু্র্্মকারীদিগের বিনাশের জন্ত, ধর্মমস্থাপনের নিমিত্তে 
আমি যুগে যুগে আবিভূর্তি হই। যিনি আমার এই দিব্য 
জন্ম ও কর্ণ বথার্থরূপে জানেন তিনি দ্েহত্যাগ করিক্না 


*ষ সংখ্যা । ] 


পুনর্জন্ম প্রাপ্ত হন না? কিন্তু আমাকেই প্রাপ্ত হন। অস্থু- 
রাগ ভয় ও ক্রোধশুন্ত এবং মদেকচিত্ত হইয়া আমাকে 
আশ্রয় করিয়া, জ্ঞান তপন্তার দ্বারা পৃত হইয়া অনেকে 
আমার ভাব প্রাপ্ত হইয়াছেন। যাহার আমাকে যে 
ভাবে ভজন! করে তাহাদিগকে আমি সেই ভাবেই ভজন 
করি। মন্ুষ্তগণ সর্ধপ্রকারে আমারই পথ অন্ুবর্তন 
করে।” ইহাই ত্যাগ ও কম্মের মতবাদ। এই মতবাদ 
ভারতবর্ষে একট! গুরুতর কার্ধ্য সাধন করিয়াছে; ইহা নিক্ষল 
বাহ অনুষ্ঠানের প্রবণতা হইতে ভারতের চিন্ত। ও.ভাবকে 
উর্ধে উত্তোলন করিয়াছে । খুষ্টধর্ম্ের যোগবাদের সহিত 
ইহার কতকটা মিল দেখিতে পাওয়! যায়। 

-পধিনি কর্মে অকর্ম ও অকর্মে কর্ম দেখেন, জন- 
গণের মধ্যে তিনিই বুদ্ধিমান এবং সর্ধকর্মমাকারী হইলেও 
তিনিই যোগযুক্ত । নিষ্ষাম, সর্ববন্ধনমুক্ত, জ্ঞানঅবস্থিত 
চিত্ত এবং প্রাণ-যজ্ঞানুষ্ঠানকারী ব্যক্তির সমুদয় কর্ম বিলয় 
প্রাপ্ত হয়। তাহার অর্পণ ব্রহ্ম, ঘ্বত ব্রহ্ম, ব্রহ্মরূপ অগ্নিতে 
্ক্ধকর্তৃক হোমও ব্রন্ধ, তিনি সেঈ ব্রহ্গকর্মসমাধি দ্বারা 
ব্রক্ষকেই পাইয়া! থাকেন। ভ্রবাময় যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ 
শ্রেষ্ঠ; যেহেতু জ্ঞানেতেই সমূদায় কর্মের পরিসমান্তি হয়; 
-যে জ্ঞান অবগত হইলে পুনর্ববার এইরূপ মোহ প্রাপ্ত হইবে 
না এবং বন্থারা আত্মাতে ও অনস্তর আমাতে ভূতগণকে 
অশেষরূপে দর্শন করিবে। যদি সমুদ্ধায় পাপী হইতেও 
তুমি অধিক পাপী হও, তথাপি সমুদায় পাপসমুদ্র জ্ঞান- 
পোত দ্বারাই সম্যকরূপে উত্তীর্ণ হইবে। যেমন প্রদীপ্ত অগ্নি 
কাষ্ঠমকলকে ভন্মসাৎ করে, সেইরূপ জ্ঞানরূপ অগ্নি 
সমুদ্বার কর্মাকে তন্মসাৎ করে। ইহলোকে জ্ঞানের তুল্য 
পবিত্র কিছুই নাই। যোগসিন্ধ ব্যক্তি সেই আত্মজ্ঞান 
জাত্মাতে স্বয়ংই লাভ করে। শ্রদ্ধাবান, তৎপরায়ণ ও 
জিতেন্দিয় ব্যক্তি জ্ঞানলাভ করেন) জ্ঞানলাভ করিয়া 
অচিরাৎ মোক্ষ প্রাপ্ত .হন। অতএব অজ্ঞানোৎপর 
হৃদয়স্থ এই সংশয়কে জ্ঞানরূপ খড় ্ার৷ ছেদন করিয়া 
. যোগকে অবলম্বন কর। হে ভারত উঠ!” 
উক্ত বচনগুলির দ্বার! জানা যায় ধে, যোগীরা জ্ঞানকেই 

তাহাদের প্রবদ্বের পরম লক্ষ্য, এবং মোক্ষপ্রাপ্তির শ্রেষ্ঠ 
উপার বলি বিবেচন! করিত। ইহা! সাংখ্যদর্শনের প্রতিক 


কফধর্্মা। 


টিপস ৯ কও রর ইলা 


৪৯৭ 


সমালোচকদিগের প্রতিবাদের একপ্রকার উত্তর বলিলেও 
হয়, যেহেতু, যোগীরা জ্ঞানবাদকে আদৌ পরিবর্জন করে 
নাই। বস্তত কৃষ্চ এই কথা বলেন! “অজ্ঞেরাই জ্ঞান- 
যোগ ও কর্ম্মযোগকে পৃথক্‌ বলিয়া থাকে, কিস্তু পঙ্ডিতেয়! 
তাহা বলেন না। একমাত্র সাধন সমাক্‌্রূপে অবলম্বন 


করিলে ছুয়েরই ফলপ্রাপ্ত হওয়া যায়। ভ্ঞাননিষ্ঠগণ যে 


স্কান লাভ করেন, কর্মমযোগীরাও তাহাই প্রাপ্ত হুন। 
ধিনি সাংখ্য ও যোগকে এক দেখেন তিনিই সম্যক্‌ দর্শন 
করেন ।” রি 

কিন্তু যোগমার্গে উপনীত হইতে হইলে, অগ্রে স্যাস 
অবলম্বন করা আবশ্তক । “যেহেতু, ফলকামন৷ ত্যাগ করেন 
নাই এরূপ কেহই যোগী নহেন। আত্ম দ্বারা আত্মাকে 
অধঃপতিত করিবে মা। যেহেতু আত্মাই. আত্মার বন্ধ 
এবং আত্মাই আত্মার শক্র। যিনি আত্মাকে বশীভূত 
করিয়াছেন, তিনিই আত্মার বন্ধু, অবশীতৃত আত্মা! শক্রুবৎ 
আচরণ করিয়৷ থাকে ।” 

তাহার গঈ৯যোগীর লক্ষণ এইরূপ বর্ণিত হইয়াছে £__ 
প্বাহার আত্মা ভাঁন*ও বিজ্ঞানে পরিতৃপ্ত, ধিনি কুটস্থ, 
জিতেন্্িয়, লো পাষাণ কাঞ্চনে ধাঁহার সমঘৃষ্টি, তিনিই 
যোগযুক্ত যোগী। যিনি আমাকে সর্বভূতে দেখেন, এবং 
সর্ধভূৃত আমাতৈ দেখেন, আমি তাহার অনৃষ্য হই না, 
তিনিও আমার অদৃণ্ত হন না। যিনি সর্বভূতে অবস্থিত 
আমাকে, একত্বকে আশ্রয় করিয়া ভজনা করেন, বিষয় 
সকলে থাকিয়াও সেই যোগী আমাতেই অবস্থান করেন। 
যিনি আত্মতুলনায় সর্বত্র সমান দেখেন,_ন্থুখ ছঃখ সমান 
দেখেন, সেই যোগীই শ্রেষ্ঠ। 

জ্ঞানযোগের অধ্যায়ে, রুষ্খ আপনার স্বরূপের ব্যাখ্যা 
করিয়াছেন ঃ__ক্ষিতি, অপ্‌, তেজ, ব্যোম, দন, বুদ্ধি ও 
অহঙ্কার এই আটরূপে তাহার অপর! প্রকৃতি বিভক্ত। 
যে প্রকৃতি এই জগৎকে রক্ষা করিতেছে সেই জীবভূতা 
প্রকৃতিই তাহার পরাপ্রককৃতি। “আম! হইতে শ্রেঠ আর 
কিছুই নাই; সুত্রে মনিগণের ন্তায় আমাতে এই সমস্ত 
জগৎ গাথা আছে। আমি যে অনৃষ্ঠ-_অজ্ঞজনেরা আমাকে 
দর্শনের গ্রাহথ বলিয়া মনে করে; তাহারা আমার নির্বিকার 
পরাপ্রক্কতিকে জানে না।” সংক্ষেপে বলিতে গেলে, 


রা 


তিনি ঈশ্বর, পরমান্া, পুর্শজি, আদি' রি আদি দেব, 

আদ যঞ্জ। এই ঈশ্বর কে? ভগবান্‌ এই প্রশ্নের এইরূপ 
উত্তর দিতেছেনঃ--পরম যে অক্ষর তিনিই ব্রহ্ম; স্বভাবই 
অধ্যাত্ম বলিয়া উত্ত হয়; ভূত সকলের উৎপত্তি ও 
উদ্‌ভবের কারণ,__বিসর্গ ও কর্ম শববাঁচা। বিনশ্বর দেহাদি 
পদার্থ প্রাণিমাত্রকে অধিকার করিয়া অবস্থান করে এজন্ত 
তাহা অধিভূত ; পুরুষ অর্থাৎ ুর্ধামগ্ডল মধাবর্তী ব্বাট 
পুরুষ বলিয়া অধিদৈবভ এবং এই দেহে অন্তর্ধামিরপে 
অবস্থিত আ'মই যজ্ঞের অধিষ্ঠান্নী দেবতা বলিয়া অধ্ধযজ্ঞ। 
অন্তকালে আমাকেই ন্মবণ করিতে করিতে যিনি দেহ 
ত্যাগ করিয়া যান, তিনি গামারই ভাব প্রাপ্ত ভন, উহাতে 
সংশয় নাই। ব্যক্তরূপী আমি এই সম্দায় জগৎ বাপিয়া 
আছি; চরাচর ভূত সমুদায় আমা্ছে অবস্থিত, আমি সে 
সকলে অবস্থিত নহি। আমি ভূত-ধারক ও তুত-পালক, 
তথাপি ভূতগণে অবস্থিত নহি। আমিই এই জগতের 
গতি, ভর্ভা, প্রভূ, সাক্ষী, নিবাস, শরণ, সতহত, প্রভব, 
প্রলয়, স্কান, আমিই অব্যয় বীজ । আমিইগঅমৃত, আমিই 
মৃত্যু, আমি সৎ, আমি অসৎ। 'আঁমিই যজ্ঞ, আমিই 
স্বধা, আমিই ওউষধ, আমিই মন্ত্র আমিই হোমের দ্বত, 
আমিই অগ্নি, আমিই ভোম। 

যিনি আমাকে ভক্তিপহকারে পত্রপুষ্প ফল ও জল প্রদান 
করেন, আমি সেই সংযতাত্ম ব্যন্তিকর্তক ভক্তিপূর্বাক 
গ্রদত পত্রপুষ্পাদি গ্রহণ করি ।” অবশেষে কৃষ্ণ বলিতেছেন £ 
- প্দেবগণ আমার উৎপত্তি অবগত নহেন, মতধিগণও অব- 
গত নহেন, যেহেতু আমি দেবগণের ও মহধিগণেরও সর্বতো- 
ভাবে আদি! আমি সকলের প্রভব, এবং আমা হইতেই 
সমস্ত প্রবর্তিত হয়।” ভগবদূগীতায় ঈশ্বরের একত্ব যেরূপ 
তন্ন তন্ন করিয়া আলোচিত ও 'প্রতিপাদিত হইয়াছে, তাহা 
অপেক্ষা বেশী করিয়। বলা অসমস্তব। ভগবদূগীতার দর্শন, 
- আধ্যাত্মিকতত্ব ও নীতিতত্বের উচ্চশিখরে আরোহণ 
করিয়াছে। বৈদিক ও ক্রান্মণযিক ভারতে যত কিছু 
দ্বার্শনিক তত্ব ও ধর্মতত্ব আলোচিত হইয়াছে, ভগবদ্গীতা 
তাহার সংক্ষি্টসার,এবং যেন সেই সকল তত্বের 
“মাথার মুকুট” । ভগবদ্গীতায়, জ্ঞানযোগ ও কর্মমযোগের মধ্যে 
কোন পার্থক্য নাই ) যে বিজ্ঞান, জড় ও চৈতন্ঠ উভয়কেই 


প্রবা্ী। | 


প্রকাশিত করেন।” 


[লিম ভাগ। 


৯৯০০ সতত, 


এক আলির আব করে তাহাই প্রকৃত বিজ্ঞান 


কেননা, সমস্ত জড়পদার্থের মধ্যে জড়ের মুলতন্বরূপী যে 
চৈতন্ত বিদ্যমান সই চৈতন্তই কৃষ্ণ -তিনিই ব্রহ্ম । 
_মহাভূত সমূহ, অহঙ্কার বুদ্ধি, মূলপ্রকুতি, দশ ইন্জিয়, 
এক মন এবং পঞ্চ ইন্দ্রিয়গোচর [বষয়, ইচ্ছা, দ্বেষ, 
স্থখ, দুঃখ প্রভৃতি মনোবৃত্তিরূপা চেতনা ও ধৈর্য--এই 
ইন্িয়াদি-বিকার-সহিত গেত্র সংক্ষেপে উক্ত হুইল।” 
পরমাত্মার নিত্য ধ্যানই বিজ্ঞান, তাহা হইতেই সত্যের 
জ্ঞান জন্মে। ঈশ্বরকে জানা, আমাদের সহিত তাহার 
যে সম্বন্ধ তাহা জানা এবং জগতে যাহ! কিছু অ'ছে তাহার 
কারণ বলিয়া তাহাকে জান!__মান্ষের ইহাই কর্তব্য। 
কৃষ্ণ বলেন,_-“অনাদি পবক্রহ্ধ, তিনি সংও নহেন, অসৎও 
নহেন সর্বেন্দ্িয়ের গুণ তাহা কর্তৃক প্রকাশিত হয়, 
অথচ তিনি সর্ববেন্জ্রি় বিবর্জিত, সঙশূন্ত অথচ সকলের 
আধারভূত, নিগুণ অথচ সকল গুণের ভোক্তা ..তিনি 
অবিভক্ত হইয়াও ভূতগণের মধ্যে বিভক্তের স্ায় অবস্থিত" 
তিনি ভূতভর্তা, গ্রাসঞ্ণ ও প্রভাবিষু, অর্থাৎ স্থষ্টি-স্থিতি- 
প্রলয়কর্তী। তিনি জ্যোতর জ্যোতি, অজ্ঞান-অন্ধকারের 
অতীত; তিনিই জ্ঞান, তিনিই জ্ঞেয়, জ্ঞানগম্য, এবং 
তিনি সকলের হৃদয়ে অবস্থিত ।” 

»-প্প্রক্ৃতি ও পুরুষ উভয়ই অনাদি $ দেছেন্দ্িয়াদি 
বিকার এবং সত্বরঙ্গস্তম এই তিন গুণ প্রকৃতি-জাঁত বলিয়া 
জানিবে। কাধ্য ও কারণ ইহাদের কর্তৃত্ব বিষয়ে প্রতিই 
হেতু বলিয়! উক্ত হন, আর পুরুষ সুখছঃখাদির ভোতৃত্বের 
হেতু বলিয়া কথিত হন..'হে ভারতর্ষভ, যে কিছু স্থাবর 
জঙ্গম সত্ব উৎপন্ন হয়, তৎসমুদায় ক্ষেত্র ও ক্ষেত্রজ্ের সংযোগ 
হইতে হয় জানিবে। কেহ যখন ভূতগণের পৃথক্‌ ভাবকে 
একস্থ দর্শন এবং তাহা! হইতে ভূতগণের বিস্তার দর্শন 
করেন তখন তিনি ব্রহ্মকে প্রাপ্ত হয়েন। যেমন একমাত্র 
সুর্যা এই সমস্ত লোককে প্রকাশিত করেন সেইরূপ ক্ষেত্রী 
অর্থাৎ পরমাত্মা সমুদয়. ক্ষেত্র অর্থাৎ সমস্ত জড়জগৎকে 
বিশুত্দ্ধবাদের সমস্ত মতটি এই 
বচনগুলির মধ্যে বন্ধ; কিন্তু যদিও সর্বকৃত সেই পরম 
পুরুষ হইতেই উৎপন্ন হইয়াছে কিন্ত তথাপি উহারা 
একই প্রকারে উদ্ভূত হয় নাই) এই জন্তই কফ 


নম হ্যা] 


দলপতি পলা ৭৯১- 


উপদেশের বারা ইহাই প্রতিপন্ন করিতে চাছেন যে, 
মানুষ কেবল যোগের দ্বারাই স্বকীয় উৎপত্তির মূল কারণের 
অভিমুখে ক্রমশ অগ্রসর হইয়া অবশেষে তাহাতে পুনঃ 
প্রবেশ করিতে পারে। বস্তুত,_যেহেতু ঈশ্বর জ্ঞানন্বরূপ, 
অতএৰ মানুষ বুদ্ধি ও জ্ঞানে যতই উন্নত হইবে ততই 
তাহার নিকটবর্তী হ্টতে পারিবে। 
একথা শ্বীকার করেন যে, যাহার যেরূপ প্রকৃতি তদ- 
নুসারে, বিভিন্ন উপায় অবলম্বন করিয়া মানুষ অমৃতে 
উপনীত হঈতে পারে । তিনি স্পষ্টই বলিয়াছেন ₹--“কেহ 
বা ধ্যানযোগে আত্মাকে আত্মার দ্বারা আত্মাতে দেখেন, 
কেহ বা সাংখ্যযোগে, কেহ বা কর্ম্মযোগে আত্মাকে দর্শন 
করেন। কিন্তু কেহ কেহ এই প্রকারে অর্থাৎ সাংখ্য 
যোগাদি দ্বারা আত্মাকে সাক্ষাৎ করিতে না জানিয় 
আচাধ্যাদ্ির নিকট আত্মকর্মের উপদেশ পাইয়া উপাসন! 
করেন) তাচারাও শ্রুতিপরায়ণ হইয়া মৃতকে অতিক্রম 
করেন।” তিনটি গুণ প্রকৃতি হইতে উৎপন্ন হয় এবং 
নির্বিকার দেহীকে দেহের সাঁহত সংযুক্ত করিয়! দেয়ঃ--- 
এই ত্রিগুণ--সত্ব, রজঃ ও তম।-_সত্ব হইতে জ্ঞান, রজঃ 
হইতে অন্থুরাগ ও তম হইতে জড়তা, ভ্রম ও অজ্ঞান উৎপন্ন 
হয়।” যে যোগের দ্বারা পরম পুরুষের নিকবর্তী হওয়! 
যায়, সেই জ্ঞানযোগ ভগবদ্গীতার একটি পরমোতকৃষ্ট বিষয় ; 
কেন না, জগতের সহিত ব্রহ্ষের কিরূপ সম্বন্ধ, উহার দ্বারা 
তাহা ব্যাখ্যাত হইয়াছে) ইহাতে অবতারধাদের কথা 
আছে, এবং মান্থষকে যিনি নিতা ধামে লইয়া যান সেই 
ত্রাণকর্তার উল্লেখ আছে ।-__“্জীবলোকে, আমারই অংশ এই 
যে জীবস্ূত সনাতন পদার্থ _ইহা প্রকৃতিতে অবস্থিত মন ও 
পঞ্চ ই!ন্্রয়কে আকর্ষণ করে। দেহী কর্মবশে যে শরীর 
প্রাপ্ত হন এবং যে শরীর পরিত্যাগ করেন, পূর্বব শরীর 
হইতে প্রাপ্ত শরীরে এই সকল ইন্জরিয়াদ লইয়া যান। যেমন 
বাস আশয় হইতে অর্থাঙ কুন্মা্দি হইতে গন্ধ'বশিষ্ট 
সুস্মাংশ সকল গ্রহণ করিয়া গমন করে সেইরূপ দেঠাস্তর- 
গমনকারী অথবা সেই দেহেই অবস্থিত অথব! বিষয়- 
_ভোগ্নকারী অথ ইন্িয়াদিবিশিষ্ট দেহীকে মুঢ়েরা দেখিতে 
পায় না; কিন্তু জ্ঞান-চক্ষু ব্যক্তিরা দেখিতে পান। আদিত্যে 
বে. তেজ, চন্্রমাতে যে তেজ, অগ্রিতে যে তেজ অখিল জগৎকে 


 কৃষধর্প । 


সে যাহাই হউক, কৃষ্ণ - 


৪৯৯ 


প্রকাশিত করিতেছে সেই তেজ আমারই জানিবে। আমি 
পৃথিবীতে প্রবেশ করিয়৷ ভূত সকলকে বলের দ্বারা ধারণ 
করি এবং রসময় চন্দ্র হইয়া সমুদয় ওষধি. সন্বর্ধিত করি। 
আমি সমুদায় প্রাণিগণের জদয়ে সন্নিবিষ্ট আছি--£মামা হইতেই 
স্বৃতি জ্ঞান ও বুদ্ধি উৎপন্ন হঈয়াছে। সমুদ্রায় বেদের আমিই 
বেগ) আমিই বেদাস্তকূৎ ও বেদার্থবেত্বা | ক্ষর ও অক্ষর এই 
ছুটি পুরুষ, লোকে প্রসিদ্ধ। তাহার মধ্যে সমুদায় ভূতগণ 
ক্ষর পুরুষ, আর কুটস্থ চৈতন্য অক্ষর পুরুষ বলিয়! উক্ত হন। 
এই ক্ষর ও অক্ষর হইতে অন্ত উত্তম পুক্ষ --পরমাস্মা বলিয়া 
কথিত হন--যিনি অব্যয় ঈশ্বর এবং বিনি লোকত্রয়ে প্রবেশ 
করিয়া সমস্ত ধারণ করিয়। আছেন। যেহেতু আমি ক্ষরের 
অতীত এবং অক্ষর অপেক্ষাও উত্তম; এই জন্ত আমি লোকে 
এবং বেদে পুরুষোত্বম বলিয়! প্রসিদ্ধ হইয়াছি।” 

বৌদ্ধন'তি হইতে যোগ-নীতির শ্রেষ্ঠত৷ একটি বিষয়ে 
উপলব্ধি হয়। উভয় নীতিই ত্যাগ ও সন্নযাসের উপদেশ 
দিয়া থাকে, কেবল প্রভেদ এই, বৌদ্ধের! ধ্যানে নিমগ্ন হইর!| 
সম্পূর্ণ নিশ্টেক্ঠতুয় উপনীত হন) পক্ষান্তরে যোগীরা 
কর্মফলের বাসন!“ পাঁরত্যাগ করিয়া কর্ম করেন। এই 
জন্তই বৌদ্ধ ধর্ম প্রাচ্যথণ্ডের অধিকাংশ স্থানের উপর জয় 
লাভ করিয়াও, একস্থানেই দীড়াইয়া আছে। বৌদ্ধ ধর্মের 
অধ্যায়ে আমিন্তাহা বিশেষ করিয়া ব্যাখ্যা করিব । কিন্তু এই 
ভগবদ্গীতা একটি অপূর্ব অনন্যসাধারণ গ্রস্থ। ইহাতে যে 
উপদেশ আছে তাহা-কি পণ্ডিত কি যোগী, কি ক্ষুদ্রবুদ্ধি 
সামান্ত ব্যক্তি, সকলকেই পরিতৃপ্ত করে। যোগীর যে 
ত্যাগ তাহা কর্মত্যাগ নহে- তাহ! কর্ম্মফলের কামন! ত্যাগ। 
স্কুষ্ ঝলিতেছেন £-৭্যজ্ঞ দান ও তপস্তারূপ কর্ম পরিত্যাজ্য 
নহে, নিশ্চয়ই কর্তব্য ; যজ্ঞ দান ও তপস্তা বিবেকিগণের 
চিত্তগুদ্ধিকর। কিন্তু এই সকল কর্মে আসক্তি ও ফল 
ত্যাগ করা কর্ততবা) ইহা আমার নিশ্চিত উত্তম মত... 
দেহী নিঃশেষরূপে কর্ম সকল ত্যাগ করিতে পারে না। 
কিন্ত যিনি কর্মুফলত্যাগী তিনিই ত্যাগী ব'লয়। অভিহিত 
হয়েন।” “বিত্তক্ত সর্বভূতের মধ্যে যাহার দ্বারা এক অব্যয় 
অবিভক্ত সত্তা অবলোকিত হয়, সেই জ্ঞানই সাত্বিক জ্ঞান। 
যে জ্ঞানের দ্বার পৃথকৃবিধ নানা সত্তাকে পৃথকরূপে অবগত 
হওয়া যার, তাহা রাজসিক জ্ঞান) যে জ্ঞান, সমস্ত. মনে 


৫০৩ 


৯০ 


করিয়া এক কারোই আসক হ হর সেই অহেতুক  অততরথবৎ 
অল্প জ্ঞানই তামসিক জ্ঞান।” 

কৃষ্ণ, চতুরবর্ণের প্রত্যেকের জন্য পৃথক পৃথক ধর্ম নির্দিষ্ট 
করিয়াছেন ।, ব্রাহ্মণের জন্ত তিনি যে সকল ধর্ম নির্দিষ্ট 
করিয়াছেন, তাহাতে দেখা যায়, কেবল জ্ঞান ধর্মের শরেষ্ঠতা 
হইতেই ব্রাহ্মণ ভারতে প্রভাব প্রতিপত্তি অর্জন করিয়া- 
ছিলেন। ক্ষত্রিয়ের ভন্ত যে ধর্ম নির্দিষ্ট হইয়াছে তাহা! আমাদের 
স্কুরোগীয় অভিজাতবর্গের (80156951505) পক্ষেও খাটে। 
আমানের অভিজাতবর্গ কোন প্রকার জ্ঞানমূলক আন্দোলনের 
নেতা হয়েন না,_তাহাদের নামে এই যে একটা কলঙ্ক 
আছে তাহ! নিতান্ত অমূলক নহে ;* কারণ, কোন যুগের 
কোন অভিজাতবর্গকেই জ্ঞানান্ুশীলনে প্রীধান্ত লাভ 
করিতে কখনও দেখা যায় নাই।--*শম, দম, তপত্যা, ক্ষমা, 
সরলতা, জ্ঞান বিজ্ঞান, ও আস্তিকা, এই সকল ব্রাহ্মণদের 
স্বভাবজ কর্্ণ। শৌর্য, তেজ, ধৃতি, দাক্ষ্য, যুদ্ধে অপলায়ন, 
দান, প্রভূভাব এই গুলি ক্ষত্রিয়দিগের স্বাভাবিক কর্ম্ম। 
কৃষি, গো-রক্ষা, বাণিজ্য ইহাই বৈঙ্গানের কর্ম এবং 
পাঁরচরয্যাত্মবক কর্নইি শৃদ্রদের পক্ষে স্বাভাবিক ।” পস্বস্থ 
কর্শে অভিরত মনুষ্য সিদ্ধি লাভ করে। যাহা হইতে 
মানবগণের প্রবৃত্তি অর্থাৎ চেষ্টা হয় এবং যিনি এই সমুদায় 
বিশ্ব ব্যাপিয়৷ আছেন, মানবগণ স্বকর্ম ভ্বারা তাহাকে অর্চন! 
করিয়া সিদ্ধি লাভ করে। সদৌষ স্বধর্মও সমাক্রূপে 
অনুষ্টিত পরধর্মা অপেক্ষা শ্রেষ্ঠ। লোকে ম্বভাবজ কর্ম 
করিয়! পাপ প্রাপ্ত হয় না। হে কৌন্তেয়, সদোষ হইলেও 
সহজ কর্ম ত্যাগ করিবে না, যেহেতু ধৃমব্যাপ্ত অগ্নির ন্যায়, 
সকল কর্ণ দোষে আবৃত ।” 

ভগবদ্গীতার শেষ অংশটা সমস্তই উদ্ধৃত করিবার 
যোগ্য ; কেননা, যোগবাদসংক্রান্ত সমস্ত উপদেশ ও 
বচনের ,উহাই সংক্ষিপ্তসার ; উহাতে ইহা প্রদর্শিত 
হইয়াছে যে, জশ্বরের সহিত আধ্যাত্মিক যোগ নিবন্ধ 
করিয়াই মনুষ্য উশ্বরের প্রসাদে ঈশ্বরের মধ্যে প্রবেশ 





* একথা আমাদের ক্ষত্তিযদের সম্বন্ধে খাটে না--উপনিবদের 
খআমেক খবিই ক্ষত্রিয় ছিলেন। বেদের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাহারাই 
প্রথমে প্রতিবাদ উত্থাপন ফরেন ।- অনুবাদক । 


প্রবাসী । 


সিতশ৯*০৫ 


1 পম ভাগ। 
করে এবং নিত্য শাস্তি লাভ করে। এই বোগবাদ নড্বকে 
নিজ কারধ্যের উপর স্বাধীন কর্তৃত্ব প্রদ্ধান করিয়াছে) 
প্রথমে তাহাকে সত্যের পথ দেখায় দিয়াছে ; যে পথই 
সে নির্বাচন করুক না--সে তার ইচ্ছাধীন। পরিশেষে 
এই যোগবাদ, জ্ঞানী ও পঞ্ডিতদিগের জন্য যে পুরস্কার, সেই 
একই পুরস্কার শ্রন্ধাবান্‌ অজ্ঞব্যক্তিদিগের জন্তও অঙ্গীকার 
করিয়াছে ।__“সর্ধদা সর্বপ্রকার কর্ম করিয়াও মৎপরায়ণ 
ব্যক্তি আমার প্রসাদে শাশ্বত অব্যয় পদ প্রাপ্ত হয়। 
তুমি চিত্তত্বারা সর্বকর্মা আমাতে অর্পণ করিয়া, মৎপরায়ণ 
হইয়া, বুদ্ধিযোগ আশ্রয় পুর্ব্বক সর্বদ। মচ্চিত্ত হও। মচ্চিত্ত 
হইলে তুমি আমার প্রসাদে সমুদয় বিপদ উত্তীর্ণ হইবে। 
যদ্দি অহঙ্কার বশত তুমি না শুন তবে বিনষ্ট হইবে। হে 
অর্জুন, ঈশ্বর মায়াদ্বারা দেহরূপ যন্ত্রে অবরঢ় ভূত সকলকে 
তত্তৎকর্ম্নে প্রবন্তিত করিয়! সর্ধভূতের হৃদয়ে অবস্থান 
করিতেছেন। হে ভারত, সর্বতোভাবে তাহারই শরণ 
লও) তাহারই প্রসাদে পরাশাস্তি ও নিত্যন্থান প্রান্ত 
হুইবে। এই গুহ্‌ হইতেও গুহৃতর জ্ঞান আমি তোমাকে 
বলিলাম। ইহা বিশেষরূপে পর্ধ্যালোচন! করিয়া যাহা 
ইচ্ছা তাহাই কর। সর্বাপেক্ষা গুহতম আমার পরম বাক্য 
পুনরায় শ্রবণ কর) তুমি আমার অতি প্রিয়, এজন্য 
তোমার হিত কহিতেছি। তুমি মচ্চিত্ত, মদ্ভক্ত ও 
আমারই উপাসক হও, আমাকেই নমস্কার কর, তাহ! 
হইলে আমাকেই পাইবে । তোমার নিকট সত্য প্রতিজ্ঞা 
করিয়া বলিতেছি ; যেহেতু তুমি আমার প্রিয়। সমুদয় 
ধর্ম পরিত্যাগ করিয়৷ একমাত্র আমাকে আশ্রয় কর, 
জাঁমি তোমাকে সর্বপাঁপ হইতে মুক্ত করিব) শোক করিও 
ন1। তুমি এই গীতার্থতত্ব, ধর্মহীন তক্তিহীন, গুরুসেবাহীন 
এবং আমার অনুয়াকারীকে কদীপি বলিও না। এই পরম 
গুহ গীতাশান্ত্র আমার ভক্ত সকলকে যিনি বলিবেন, তিনি 
আমাতে পরমাভক্তি অর্পণ করায় মংশরশূন্ত হইয়া! আমাকেই 
পাইবেন। মহুত্যমধ্যে তাহা অপেক্ষা কেহ আমার অধিক 
প্রিক্নকারী নাই এবং কোনকালে তাহা অপেক্ষা আমার 
অধিক প্রিয় পৃথিবীতে আর কেহ ইইকেও না। আর 
ধিনি জামানের এই ধর্মাসংবাঘ পাঠ করিবেন, তিনি 
জানযজঞদ্ধার আমারই অর্চনা করেন )--আমার এইকপ 


৪০ ৮৭৪-৪া০াি 


৯ম সংধ্যা।] 
মত। শ্রন্ধাবান অুয়াহীন হইয়া! যিনি ইহা শ্রবণ করেন, 


তিনিও পাপমুক্ত হর পুণ্যকারিগণের পবিত্র লোক সকল . 


প্রাপ্ত হন।” গ্রন্থের এই অংশটি কি গুরুগন্ভীর ) ইহার 
যেরূপ সৌন্দর্য্য ও অনুপম মাধুর্য তাহাতে পর্বতে প্রদত্ত 
বাইবেলের উপদেশগুলিকে স্মরণ করাইয়া! দেয়; ২৪০০ 
শতাব্দী পুরাতন হইলেও, উহা! এরূপ আধুনিক যে উহার 
সমন্তটাই কোন খৃষ্টান গির্জায় পঠিত হইতে পারে 
ভিন্ন ধর্মের জিনিস বলিয়া কাহারও মনেও হয় না। 

ভগবদ্গীতার শেষে, পসর্বজীব নবী হউক 1” এই যে 
প্রার্থনাটি আছে, ইহা সেই উদার ও মধুরপ্রকূৃতি ভারতীয় 
. আধ্যবংশেরই অনুরূপ । 

ভারতের ধরশ্মমতগুলি যাহা আমি বিবৃত করিলাম, 
তাহা হইতেই উপলব্ধি হইবে, যে সময়ে বৌদ্ধধর্ম আবির্ভূত 
হয তখন ভারত, সভ্যতা-সোপানের কত উচ্চধাপে আর 
হইয়াছিল। শাক্য মুনি সংস্কারকর্তারপেই ভারতে আবি- 
ভূতি হয়েন। এই সংস্কার কার্যের উদ্দেস্ত কি, তাহা 
আমি বুদ্ধের জীবনীতে বিবৃত করিব। 

রা শ্রীজ্যোতিরিন্্নাথ ঠাকুর । 


সপ 


কবি দ্বিজেন্দলাল। 


(নাট্য রচন! ) 
প্রতাপসিংহ ও ছুর্গাদাস। 
“মেবার পাহাড় ! উড়িছে যাহার 
রক্তপতাক1 উচ্চ-শির,-_ 
তুচ্ছ করিয় মেচ্ছদর্প 
দীর্ঘ সপ্ত শতাব্দীর ।” 
সে ছৃষ্টে কেনা মুধ্হয়? কে নাসেই পতাকার দিকে 
বিন্ময় ও আশ্বাসে চাহিয়া, থাকে? কবির গ্রতাপসিংহ 
এবং ছুর্থাদাম, রাবস্থানের বীরকীর্ডির কথায় রচিত। 
সমগ্র প্রন্কতি চঞ্চল বলিয়াই উহ্থার নাম জগৎ। 
চিনি ছার়কম্পনই বৈচিত্র, এবং পেই বৈচিত্রই 
প্রাথ। মুন্বরের মধ্যে ছুন্মরতম মানব-হাদয় ) 


এবং নিই চলে ও পুপ্যচরিত্রে ফেবলই দেবান্ুর-যুদ্ধের 
তি গজ. ৮4 


উহার সুন্দর ; 


৫০১ 


ইতিহাস। তাই চিত্রশিল্লের এই সমালোচন! বড় “ষথার্থ-_. 
যে, চিত্রের অসম্পূর্ণতাই-থার্থ পূর্ণতা । 

গৌতমের অটল দেবত্ব, আমাদের সাধু আকাঙ্ষার দৈব 
স্বপ্ন; পাষাণীও মানস প্রতিমা । কিন্ত কবির এ চিত্র- 
যুগলে, নিত্যউপলব্ধ পাঁপপুণ্যের সংঘর্ষ আছে রলিয়! 
অতিমানূষ হইলে সুন্দর হুইত না। 
কবির প্রতাপসিংহ ও ছুর্গা্ধাসও আদর্শ মাত্র হইলে আতৃত 
হইত না। অন্ততঃ নাটকে ত নয়। 

কবির প্রভাপসিংহ নাটকে দুইটি অতি স্থির ভাশ্বর 
এবং সুন্দর তারকা চিত্রিত আছে; একটি ইরা, আর" 
একটি মেহের উন্নিস।* উহাদের আলোক অপার্থিব বলিয় 
মনে হইলেও, পার্থিবতা যথেষ্ট আছে। সত্য বটে, যে 
ইর! সত্যরাঁজোর পুরোহিতের মত, ছুঃখের মোহমন্ত্র উচ্চারণ 
করিতে করিতে, এবং শক্তের প্রাণে ভক্তি সঞ্চার করিয়! 
দিয়া ডুবিয়া গেল) এবং যে উদীয়মান হুর্য্যের পুরশ্চর 
হইয়। আসিয়াছিল, তাহার দীপ্তিতে উহার আলোক- 
মাধুধ্য কেবলপ্বপ্রের মত স্বত রহিল। কিন্তু উহার 
চরিত্রে পার্থিবতা আহ ক্ষীপগ্রতা আছে, অন্ধকার আছে। 
মেহের উন্নিসা অস্তগামী হুধ্যের অনুচারিণী বটে; সে 
প্রেমরাঁজোর সন্্যাসিনী সত্য; কিন্তু তাহার সন্ন্াসে 
অমানুষিক উদ্[দীনত। নাই। কেহ কেহ প্রতাপসিংহের 
অনেক চরিত্রে সম্পূর্ণত। দোষ আরোপ করেন বলিয়! 
প্রথমেই একথাটার উল্লেখ করিলাম। 

যে প্রতিজ্ঞা-পাঠ প্রতাপসিংহ নাটকের আরম্ভ, উহা 
প্রতিহাসিক। রাণাপ্রতাপের দেশের প্রথম দৃশ্তের চির, 
ম্যাটসিনির দলের প্রতিজ্ঞাপাঠের অনুকৃতি নহে। প্রতিজ্ঞার 
সে অটলত। আজ আর নাই) কিন্তু এখনো রাজস্থানের 
রাজন্যের৷ সোণার থালার নীচে একটি পাতা রাখিয়! 
আহার করে; এবং স্থকোমল শধ্যাতলে একটি তৃণ 
রাখিয়। সুখ-সুপ্ত হয়। হায় প্রতাপ, এট তোমার সেই 
দ্বেশ! কবির 'প্রতাপসিংহ, পরপদদলিতা, হৃতালঙ্কার৷ 
প্রগীড়িতা, দীন! জন্মভূমিকে দেখাইতেছেন ; আর শক্তসিংহ 
বলিতেছেন (শক্তসিংহ কাপুরুষ নহে বলিয়া এস্থলে, 
*শক্তসিংহের মত আমরাও বলিতেছি” বলিয়া একটু, 
অলঙ্কারের মাত্রা! চড়াইতে পারিলাম না )__“্জম্মতৃমি ? 


ও 


"সিাশসিশীপতা০াপতররাণত 


সে আমার কে?” বে গালতীধ্য এবং উদ্দীপনার প্রথম 
দৃশ্তের অভিনয়, যে সাধন! এবং সন্ন্যাস ত্র অভিনয়ে সচিত, 
তাহার অন্তরালেও যে অলক্ষ্যে তরলতা, উদ্দাসীনতা এবং 
স্বার্থপরতা ছিল, কবি তাহা প্রথম দৃশ্তেই দেখাইয়াছেন। 
আমাদের প্রাচীন অলঙ্কারের বিচারে ইহা অতি স্থুকৌশল। 
এতটা উৎসাহের দীন্তি জাগিয়া না উঠিলে, অন্তের 
অন্ধকারের গভীরতা মর্মে মর্শে বুঝিয়া লইতে. পারা 
যায় ন!। 

ছুর্থাদাস নাটকের প্রথম দৃশ্া সন্বদ্ধেও পরী কথা বলা 
যাইতে পারিত, কিন্তু উহাতে সুচনা অপেক্ষা পরিপূর্ণতার 
ভাগ অধিক। প্রথম দৃষ্তেই ছুর্গাদ্ধাস সমরসিংহ, ওরংজেব 
এবং শ্তামসিংহের চরিত্র সম্বন্ধে যাহা! বুঝিয়া ফেলি, শেষ- 
পর্য্যস্ত তাহাই দেখিতে পাই ; ঘটনাচক্রে কাহারে! চরিত্রের 
লুকানে! দিক্‌ বড় বেশী ফুটিরা উঠিতে দেখি না। স্বীকার 
" করি যে হূর্গাদদাসের চরিত্র দেবছুর্লভ--স্বর্ণপটে আকিয়া 
রাখিবার জিনিস; এবং কবি-অস্কিত-পট খানিও স্বর্ণপট 
বটে। কিন্তু প্রথমদৃশ্তা হইতে শ্েবু্চ-স্ত সে চিত্রপট 
একই ফ্রেমে বাধা দেখিতে পাই। : প্রথমচিত্রেই ছূর্গাদাসের 
পরার্থপরতা, বুদ্ধিকৌশল এবং শৌর্ধ্য, সম্পূর্ণ বিকশিত। 
সমরহিংহের সরলত| এবং তেজন্িতা, এবং ওঁরংজেবের 
ছলনা ও দৃঢ় প্রতিজ্ঞা, একটি ঘটনায়ই প্রত্যক্ষ করা যায়। 
কিন্তু প্রতাপসিংহের প্রথম চিত্রে, শক্তসিংহকে ত মোটেই 
চিনিতে পারি ন1; প্রতাপকেও নয়। রাজস্থানের প্রদ্দীপ্ত 
সূর্যকে অনেকবার মেঘে ঢাকিয়াছে, অনেকবার তাঁহাকে 
মেতমুক্ত নবস্থর্যোর মত দেখিয়াছি । এ্রতিহাসিক চরিত্র 
প্রথম হইতেই একটু গড়া! পেটা রকমে পাওয়া! যায় বটে; 
কিন্তু তবুও প্রতাপের চিত্রে, এ চিত্রের স্থনির্গিষ্ট বহিঃ- 
সীমার মধ্যেই ঘটনাপরম্পরায় বর্ণ বৈচিত্র ছবিটির বিভিন্ন 
রেখাুলি ধীরে ধীরে ফুটিয়া উঠিয়াছে। -শক্তসিংহ- 
প্রহেলিকার সিদ্ধান্তের জন্ত ত-প্রায় শেষচিত্র পর্য্যস্ত 
যাইতে হয়। 

গড়াপেটা চয়িত্র লইয়া কি নাটক হয় না? আমি সে 
কথা বলি নাই) ছূর্গাদাস এবং প্রতাপসিংহ নাটকের 
প্রভেদ বুঝাইবার জন্ত এত কথা বলিলাম। প্রথম চিত্রের 
ৃষ্টান্তেই আমি তুলনায় লমালোচনা কিয়! ছুর্গীধাসকে 


সত কি 


প্রানী । 


গস ০৭ 


(ভাগ । 
৮৪ টির ৪৪০ পপ কাত 


্রতাপসিংহের নীচে ফেলিতে চেষ্টা পাই নাই। ছুর্গীদাস 
নাটকে প্রকৃতি স্ততর,-_উহার নাট্যকৌশল, একটু নূতন 
ধরণের। কথাটা সুস্পষ্ট করিবার চেষ্টা করিতেছি । 
সমুদ্রের প্রকৃতি চিরদিনের মত যেন গড়াপেটা হইয়া 
রহিয়াছে ; একদিন ষদি অল্প আলোকে এবং জঈীষৎ চঞ্চল 
সমীরণের উচ্ছ্বাসে উহার সৌনদরধ্য অনুধ্যান করি, তাহা 
হইলে এ প্রক্কৃতিতে যাহা দেখি, দীপ্তালোকে হউক, বটিকার় 
হউক, সেই প্রক্কৃতিরই আশানুরূপ পরিবর্তিত নববৈচিত্ 
দেখিতে পাই। বঝকড়ে তরঙ্গলীল৷ বাড়ে, কিন্তু মৃছ্‌ 
সমীরণেও সে লীলার পূর্ণ বিরাম নাই। ফেনিলাম্ুরাশির 
মাহাত্ম্যের চারিদিকে হৃর্য্যোদয় ও সূর্যাস্ত, আকাশের 
মেঘাচ্ছন্নতা ও প্রসন্নতা, তটভূমির দীপ্তি ও অন্ধকার, পবন 
প্রবাহের ধীরতা ও প্রবলতা৷ ঘুরিয়া ফিরিয়৷ আসে যায়। 
ক্ষুদ্র এবং চঞ্চল দৃশ্ঠগুলির অভিনবত্ব সমুদ্রম্পর্শে অধিকতর 
নবগৌরব লাভ করে, এবং সৌনর্য্ের ঘাতপ্রতিঘাতে, 
সমুদ্রের প্ফুট মাহাত্ম্য অধিকতর প্রস্ফুটিত হয়। "কবি 
শিলরের ড11117৩17 101] খুব উপযোগী দৃষ্টাস্ত। কোন্‌ 
মহাসাধনা ক্ষেত্রে তাহার গুণাবলীর বিকাশ, তাহ! জানি 
না; কিন্তু প্রথম হইতে শেষ পর্যাস্ত উহার অভিনয় 
দেখি। সমালোচক যথার্থই বলিয়াছেন, যে এ গুণরাশি 
যেন স্বতঃই বিকশিত ছিল-_“ড/10,০০: 0১6 1791 ০1 
৫059.0102 : 0185269009,510799 6০  ৫০৮৪10১ 
01577” | টেলের চারিপার্ের চরিতগুলি উহারই ম্পর্শে 
ফুটিয়া উঠিয়াছে ) এবং সেই ক্ষুত্র ক্ষুদ্র চরিব্রগুলির বৈচিত্রের 
মধ্য দিয়া টেলের একই মহিম! বিবিধভাবে দর্শন করি। 
টেলের চরিত্র সমালোচনায় কার্লাইল যাহা! বলিয়াছেন, 
দুর্গাদাস সন্ধন্ধে সেই কথাগুলি সম্পূর্ণ প্রযুক্ত । ...৪. 4৩৩12, 
1226001৮6, 52.12656 91317119 00115012 101 2০0৬7 
5৮? 56 10০5100 1) 5 06 ৮511016550225 4150665 
01 01001051057 2, 10626 19605015170 £51567005, 
10012808059 2106 ০01 1092.30208% ০01 ০1 859.) 
গভীর চিন্তাশীল, উৎসাহী, কর্দ-পিপান্থ, অথচ সৎ. 
বিবেচনার নিরমিত “সীমার বদ্ধ) উপচিকীধু, বন্ধ, 
দাস্তিকতা বা] ভীতির সহিত সম্পূর্ণ অপরিচি্ত। .. 
নুরজাহান নাটকথানিয় সম্পূর্ণ শ্বতন্ সমালোচনা 


৯সংখ্যা।] 


করিয়াছি; কিন্তু একটি কথা এখানে বলিবার প্রয়োজন 
আছে।  গ্রতাপসিংহ, ছুর্গাদাস এবং নূরজাহান? ইহার 
যে কোন কাব্যেই হউক, মোগলশাঁসনকালের রাজ- 
স্থানের আত্যস্তরিক ভাব এবং দিল্ীশ্বরদিগের অস্তঃপুরের 
অবস্থা অতি পরিফাররূপে বরিত হুইয়াছে। ইতিহাসে 
যে কথা নান! ঘটন! জুড়ি! লইয়া বুঝিতে হয়, ঠিক সেই 
কথাই অতি প্রত্যক্ষভাবে চিত্রিত হইয়াছে । আকবরকে 
কেহ প্রশংস! করে, কেহ বা! নিন্দা করে; কিন্তু সম্াট- 
দিগের রাজ্যভোগের প্রকৃতি, ইতিহাস অস্গুঞ্জ রাখিয়াই 
প্রদর্শিত হইয়াছে । রাজ্যশাসন ছিল, কিস্ধু রাজ্যভোগ 
এত অধিক মাত্রায় ছিল, যে কাহারে! বেলায় ঁ ভোগের 
উচ্ছাস শাসনের কুলভূমি উপ্‌ছিয়। উঠিয়াছে, কাহারো 
বেলায় বা কথঞ্চিত সংযমে কূলে কুলে বহিয়! গিয়াছে। একটু 
স্টায়পরতার পথে চলিলেই হিন্দুর দেশে শাসনকাধ্য অতি 
নির্কিবাদে চলিয়। যার়। রাজকার্য্যের পর বিস্তর অবকাশ ; 
এবং সেই অবকাঁশে অমিত ধনভাগ্ডারের অধীশ্বরেরা 
নিত্য নৃতনবিধ উপায়ে প্রবল ভোগতৃষ! চরিতার্থের 
জন্ত উন্মুখ হইতেন। সুরা সঙ্গীত ও হ্ন্দরী প্রতিদিনই 
মোগলের লালসা বর্ধনের জন্ত “তাজা ব তাজা, নও ব 
নও” ছিল। খোসরোজে ধাহার! জোর করিয়৷ অপবিত্রতা 
অন্ীকার করিবেন, তাহাদেরও স্বীকার করিতে হইবে, 
ষে পৃর্থীরাজ ও তান্সান্‌ প্রতিদিনই নবপ্রশত্তি রচনা 
করিয়া আকবরের ্গাযুচক্রটাকে উত্তরোত্তর বুভুক্ষু করিয়া 
তুলিয়াছিলেন। কোন সুখের 'উপকরণই যখন যথেষ্ট 
হয় না, যখন ভোগের ম্পৃহ! অল্পে সানায় না, তখন নরহত্যা 
করিয়া! নূরজাহান সংগ্রহ করিতে হয়। এ্রতিহাসিক চিত্রে 
যাহার রেখাবয়ব পাই, নাটকের চিত্রে তাহা প্রত্যক্ষ 
হইয়া ফুটিয়াছে। 
. কেবল শী চিত্রেই নয়) পারিপার্থিক সকল অবস্থাই 
চিত্রপটের ভিত্তিরূপে প্রত্যক্ষ হুইয়! চিত্রগুলিকে উজ্দ্বল 
বরিয়াছে। এ গেল তৃষ্তপট এবং রঙ্গতৃমির বিচার ; 
এখন একবার প্রযুক্ত পা্গণের কথা বলিতেছি। 
রি লিগা 
কবির ছইটি নূতন যনোহর চ্ছাট। শক্ত সিংহের চরিত্রে 
পাবি: সুখ বেপি।  ছডিশর লদগাশয় ব্যক্তিও থে 


কবি ছিেন্ুলাল। 


৫০৩ 
১৪৪ ৯৬৬ ৪৪৪৯৬ কটি ৩৩ খা? 


উচ্চ আকাঙ্গা পক 
ফেলে, এটি তাহার সুন্দর সৃষ্টাস্ত। তাহার উদ্বেলিত 
আকাঙ্ষার তলায়, যে এত আত্মসম্মানবোধ, আত্মনিগ্রহ 
এবং আত্মবিসর্জন লুকাইয়াছিল, শক্ত সিংহ তাহ! নিজেই 
জানিতেন না। অবস্থ-বৈচিত্রে এবং ঘটনার তাড়নায় 


যখন তাহার অন্তরের প্রচ্ছন্ন সৌন্দর্য ফুটিয়া বাহির হইল, 


তখন অন্ততঃ একমুহূর্ডের জন্তও প্রতাপের দীপ্তি মপিন 
হইয়া পড়িয়াছিল। চতুর্থ অঙ্কের অষ্টম দৃত্তের কথা 
বলিতেছি না) সেখানেত প্রতাপের গুণমুধ্ধ শ্বদেশ- 
প্রেমিক শক্ত সিংহ পরিশ্রীস্ত সিংহকে নববল বিধানের 
উদ্ভোগ করিতেছেন। আমি বলিতেছিলাম সেই স্থানের 
কথা, যেখানে শক্তসিংহ হৃত-সর্বস্ব । সন্ন্যাসী শক্ত সিংহ 
চিরদিনই নির্ধন ) কিন্তু তবুও বিধাতা তাহাকে “দৌলৎঃ 
দিয়াছিলেন। যিনি দ্রিয়াছিলেন, তিনিই আবার -তাহ! 
কাড়িয়৷ লইলেন )_-যে দিন শক্ত বিশেষভাবে সে দৌলতের 
মাহাত্ম্য বুঝিয়াছিল, সেই দিন কাড়িয়া৷ লইলেন। যে 
রত্ব হারাইয়া-»তলিয়াছিলেন, তাহার কথা বলায় লাভ 
ছিল না) বিশেষ)+ছছাতে ভ্রাত্ৃবিরোধের সম্ভাবনা ছিল। 
কিন্ত বুদ্ধিমানদের সে কথা৷ উদ্ারপ্রেমিক শক্কের মনে 
স্থান পায় নাই। প্রতাপ বলিলেন, _শক্ত, তুমি আমার 
ভাই নও) €কননা তুমি যবনী বিবাহ করিয়াছিলে। 
সেই মুহূর্তে একবাগ শক্ত সিংহের দিকে চাহিয়া! দেখ; 
দেখিবে, প্রতাপপ্রত্যাখ্যাত শক্ত সিংহ ভ্রাতৃবন্ধনের 
কষুত্রতা এড়াইয়া সমগ্র বিশ্বনের ভাই হইয়া দীড়াইল। 
প্রতাপ শক্তের কাছে ছোট হইয়া পড়িলেন। 

আর ' দৌলৎ-উন্নিস| ? কবির ভাষায় বলি,_-*গ্রতাপ 
তুমি দেবত। বটে, কিন্তু সেও ছিল দেবী।” যে দেশের 
*থেরি-গাথা” সমগ্র পৃথিবীর মধ্যে রমণীরচিত সাহিত্যের 
সর্বপ্রথম সাক্ষী, যে দেশের ব্রহ্মবাদিনী মৈত্রেয়ী আদর্শ 
পড়ীর প্রাচীনতম দৃষ্টাত্ত, শক্তসিংহ-দৌলৎ-মিলনের চিত্র, 
সেই দেশের কাঁবর তুলিকার উপযুক্ত হইয়াছে 'বটে। 
নীচতার ধুলায় এবং সংকীর্ণতার. অন্ধকারে আমরা দৃষ্ি- 
শক্তি হারাইয়াছি, তাই এ মিলনের মহিমাময় সৌনর্য্য 
দেখিতে পাই না। ছৃর্গাদাস নাটকেও দেখিতে পাই, 
যে ঘিলির খ! সম্াটকে হিন্দুর ভবিহ্যৎ বুধাইতে গিয়া 


দু 


বনিরাছিলেন, শ্তারা একবার ধরতে, আনতে আাতি- 
ভেদ ভূলে,_নতজ্ান্থ হয়ে, করযোড়ে ভক্তিবাষ্পগন্গদ- 
স্বরে, এই শ্তামলা স্ুজল! ভারতভূমিকে, প্রাণভ”রে, 
ম। বলে ডাকুক দেখি!” সম্রাট বুঝেন নাই; আমরাও 
বুঝি নাই! তাই এই ছর্দশা ! 

এই নাটকে কবির আর একটি অভিনব স্থাষ্টি মেহের- 
উল্লিসা। স্বপ্রময়ী মেহের, কবির কল্পনায় চির-আরাখ্যা 
কাব্যসুন্বরীর মত, তাহার লাবণ্য-তরঙ্গের অন্তরালে 
প্রশাস্ততা লুকাইয়া রাখিয়াছে। কবি মেথু আর্ণন্ডের 
ভাষায়-_ 

5901) 00019) 5 ০৪7 7106, চ70151056 1 ৯0016, 089, 

ঢ২917012110) 8007010 0015100 1 2 1714901) £7001-1 

01 0700£1য আমন ০1909167109 সাচাঘা, 
প্রতাপসিংহ নাটকে ঘটনার বহুল সমাবেশ ) এবং চরিত্রও 
অনেকগুলি চিত্রিত। যে কৌশলে এগুলি সুসন্বদ্ধ হইয়া 
জমাট বাঁধিয়াছে, তাহা অশেষ প্রশংসার জিনিস। লক্ষ্মীর 
তিরোধানে, যোশীর মরণে, পৃর্থীর পরিতান্রেরু_যে গালোক 
অসীম স্পন্দন ও নিবৃত্তিতে বি'ঙস লাভ করিয়াছে, 
তাহাতেই প্রতাপসিংহ ভাম্বর। সকলি একহ্ত্রে গাথা 
পড়িয়াছে বলিয়া ঘটনাবাহুল্যে এবং চিত্রাধিক্যে কোন 
দোষ ঘটে নাই। 

ছর্গাদাস নাটকে, দিলির খাঁ, কাশেম, গুলনেয়ার ও 
মহামায়া, সযত্বে চিত্রিত। নৈষধকারের অতিমাত্রায় 
অলঙ্কার-ছড়ছড়ির বর্ণনায় আছে, যে দময়ন্তীকে গড়িয়া 
রঙ্গাঠাকুর যখন হাত ধুটয্লাছিলেন, তখন হাতের সেই 
রংটুকুতে পল্মের জন্ম হইয়াছিল। আমি গ্রীহর্য হইলে 
বলিতাম,_যে কবি যখন মেহের আঁকিয়া তুলিটি ঝাড়িয়া- 
ছিলেন, তখন তাহারি ছিটেফোটায় চিত্রপটের উপর রাজিয়া! 
ফুটিয়! ' উঠিয়াছিল। রাজিয়ায় মেহেরের ফুল্লতা ও দীপ্তি 
আছে, কন্ধ বর্ণের গভীরতা! নাই। ... মেহের স্বপ্ন; কেননা 
স্বপ্ন, সৌন্দধ্য ও চিন্তাময়। কিন্তু রাজিয়৷ যেন গোলাপী 
নেশার একটু খানি খেয়াল। রাজিয়ার গায়ে প্রজাপতির 
রং, কণ্ে পাপিয়ার স্বর, এবং সর্বাঙ্গে হরিণীর চঞ্চলত। 
কবি এবং বিজ্ঞানবিৎ গ্রাণ্ট এলেন্‌ যদি উহাকে পরীক্ষা 
করিতেন, তবে একটু পাগলের ছিটও পাইতেন। মুমুর্ 


প্রবাসী । 


ঃ ৮হ'ভাগ। 


তাকাল কতা ৯৯৭ না শাপলা 


মাডার সংবাদ (ধিতে পিশেনী অক সৃজন 
রাগিণীর ক্রটি সমালোচনা করিতেছে । কিন্তু কবির 
নাট্যকৌশলের হিসাবে, রাজিয়া চিত্রের প্রয়োজন আছে? 
নহিলে গুল্নেয়ারের কবিত্বশূন্ত নিরবচ্ছি্ন ভোগলালস!, 
ভাল করিয়৷ বুঝিতে পারা যাইত না। 

গুল্নেয়ার সম্বন্ধে অনেকের মনে খটকা লাগিতে 
পারে। সে ছায়ানাট বুঝিতে না পারুক, বেলা-মোতিয়া- 
চম্পায় শবাতীত স্থুরগরিম! বুঝিতে না পারুক, কিন্তু কোন 
জড়-প্রাণ মহাপাপিষ্ঠাও কি স্বামীর মুখের উপর জোর 
করিয়া অপরের প্রতি আসক্তির কথা বলিতে পারে ? 
চরিত্রের অসংযম ও উচ্ছঙ্খলতায় লোক উন্মাদ হয়; কিন্তু 
অতিমাত্র লালসার উন্মত্তভায়ও অত বড় বাদসাহের মুখের 
উপর অমন কথ! বলা স্বাভাবিক কি? কিন্তু পাতসাহের 
মুখে শুনিতেছি যে গুলনেয়ার অতিমাত্র মন্তপান করিয়াছিল। 

মহামায়ার চরিত্র অতি সুন্দর অঙ্কিত হুইয়াছে। সে 
যখন গুলনেয়ারকে ক্ষমা করিল, তথনে৷ তাহার প্রাণে 
প্রতিহিংসার আগুন জ্বলিতেছিল। ইহাই স্বাভাবিক। 
তেজন্মিনী মহামায়। নারী,-দেবী নহেন? কিন্ত নারী 
হইলেও তিনি অসাধারণ নারী। যে ঘর্পে তিনি শিশু- 
ক্রোড়ে, অশ্বপৃষ্ঠে চুটিয়াছিলেন, জয়ং দিলির খা তাহার 
সাক্ষী। রাজস্থানে যাহা সত্য সত্য ঘটিত, তাহার চিত্র 
“আদর্শ মাত্র” বলা চলে না। 

দিলির খ| নিাঁক বীরপুরুষ, সত্যবাদী, জিতেন্জিয়, 
উদার এবং মহৎ। যোদ্ধার ন্ায়ুজালে ও মস্তিফচক্রে, এ 
গুণসমূহ্র যুগপৎ বিকাশ বিসম্বা্দী নহে কিন্তু ছিলিয়ের 
মাহাত্ম্য, তাহার সকল গুণের অন্তরালস্থিত কবিত্বেই 
সমধিক উদ্ভাসিত। ওুরংজেব, দিলিরকে কাপুরুষ বলিয়া 
ব্যঙ্গ করিবার উদ্যোগ করিতেছিলেন; কিন্তু উদার ও নির্ভীক 
দ্িলির তাহাতে টলিলেন না। দিলির খ! ব্যঙ্গ বুঝিয়াই 
ত্বীকার করিলেন, যে সৈন্যের মহামায়াকে ধরিতে পারিল না? 
এবং নিজের কথা কবিত্বের ভাষায় বলিলেন ;-__“দেখ্লাষ, 
সে এক মহিমাময় দৃহ্ঠ। আলুলারিতকেশ! নারী ; বুকের. 
উপর ঘুমন্ত শিশু | নির্মেঘ উষার চেয়ে” নির্শাল, বীখার 
বঙ্কারের চেয়ে সঙ্গীতময়, ঈশ্বরের নামের চেয়ে পবিজ্র,-- 
সেই মাতৃমুর্তি।” ্ঈতখবয়ের নাষের চেয়ে পির”, কাটায় 


৯ম সং | ] 


কাহারে! আপতি হইতে পারে। কিন্তু বুঝিতে হইবে যে 
কবিত্বের ভাষায় ব্যঙ্গকারীকে দিলির & কথ! বলিয়া 
বুঝাইয়াছিলেন। তাহার জাঁহাপন1 সরলবিশ্বাসী বটে ? কিন্ত 
নিতাস্ত সরলবিশ্বাসীর ঈশ্বর, পুতুলের একটু অল্প উপরে । 
কাজেই একটা জীবস্ত বথার্থতা সেই সংকীর্ণ নাম অপেক্ষা পরিত্র 
বইকি ? ক'জনের কাছে ঈশ্বরের নাম, প্রাক্কৃতিক সৌন্দর্যের 
অলীমতায় এবং বিশ্বপ্রীতির অফুরস্ততায় প্রভাসিত হয়? 

আর একটি কথা-_ধর্মটা শান্্র নয়, গবেষণা নয়, দর্শন- 
গ্রন্থের মত নয়। জীবনই ধর্ম,_মানুষের দৈনন্দিন জীবনে 
যে পবিত্রতা এবং মহত্বের প্রত্যক্ষ অভিনয় দেখি উহাই ধর্ম । 
এই জন্তই দিলির খ হুর্গাীস ও কাশেমকে লক্ষ্য করিয়! 
বলিয়াছিলেন,__্র্গে ধার! দেবতা আছেন শুনি, তারা কি 
এদের চেয়েও বড় ?” দিলির খাঁটি সোণ! ; এবং খাঁটি ভিন্ন 
কখনে৷ মেকি দ্নেখিয়৷ ভুলিত ন|। 

দিলির থা মহৎ, দুর্গাদাস মহৎ, দরিদ্র কাশেম মহৎ) 
এখন কথা এই, যে দিলির খা, হ্র্গাধধাস ও কাশেমের মধ্যে 
দেবত| কে? হ্র্গাদাস এবং দিলির খা ধর্মপ্রাণ, তেজস্বী, 
উদ্বারপ্রকৃতি, এবং বার ; কাজেই তাহার! দাধক, দেবতা 
নহেন। ফিন্তু উচ্চআকাঙ্াহীন, স্বার্থের কিছুমাত্র আকাঙ্ষা- 
শুন্ত কাশেম, নিঃস্ব অথচ্জীরার৫পর কাশেম, কর্তব্যে অবতার, 
ও করুণার মুণ্তি। তিনিই দেবত|। দেবতা কদাপি স্বর্গের 
সিংহাসনে বসিয়া থাকেন না? তিনি দ্বারে হ্বারে ভিক্ষা 
করিয়! ফেরেন, নর-সেবা করিয়া ফেরেন। 

প্রতাপসিংহ এবং ছুর্গীদাস কিয়ৎপরিমাণে তুলনার 
সমালোচিত হইয়াছে। তুলনায় আর একটি কথার উল্লেখ 
করিব। ছুখানি নাটকই এক শ্রেণীর আত্মরক্ষ। এবং যুদ্ধ 
ঘটনা লইয়। লিখিত; কিন্তু ছুর্গাদাসে কর্মসমারোহের 
ব্স্ততা, ক্ষিপ্রকারিত! এবং কাজেই সংক্ষিপ্ততা অধিক ;-- 
অন্তদিকে প্রতাপসিংহ নাটকে কর্মের গতি অপেক্ষাকৃত 
মন্থর । ছুর্গাদাস সদর্পে নস্রাটের সভা হইতে বাহির 
হইলেন, অমনি ছিলিরের সসৈল্ যাত্রা, যশোবস্তের শিশু পুত্র 
লইয়া কাশেমের পলায়ন,*অশ্বপৃষ্ঠে মহামায়ার প্রয়াণ প্রভৃতি 
প্র পর সৃষ্তে নিয়ত উৎসাহের প্রবাহ ছুটিতেছে, কুত্রাপি 


“বিশ্াফ নাই। এই অন্ঠ সম্ভবতঃ ছুর্ধাদাস নাটক রঙমঞ্চে 


দর্শকদিগের অধিক তৃত্তিবিধান করিতে পারে । 


ইবনে বতৃতার ভারত ভ্রমণ । 


৫০৫ 


কর্মের গতি, উৎসাহের প্রবাহ, বিপদের বাত্যা 
প্রতাপদিংহেও আছে, কিন্তু যোদ্ধার! রাত্রি দ্বিনই যুদ্ধ 
করিতেছে না) শক্কের সমন্তা পূরণে, ইয়ার কুরধ্যান্ত দর্শনে, 
আকবরের মন্ত্রণায়, অনেক অবসর আছে। রণক্ষেত্র এবং 
মন্ত্রণাগারের বাহিরে একটু কবিত1 পড়ার সময়ও আছে। 


পৃর্থীরাজের “প্রথম চুম্বনের” কবিতা লইয়া বড় বড় রাজ! 


মহারাজাও একটু সমর কাটাইতে পারেন। সৈন্তের 
ছাউনিতেও দৌলত প্রেমে মজ্িতে পারে, এবং মেহের তাহার 
জীবনের স্বপ্ন ঘনাইয়া তুলিতে পারে। রাজিয়ার “চামেলিয়! 
বেলা চম্পায়” যে অর্থ ধরা যায় না, এ কথা বুবিবার জন্ত 
ছুর্গা্ধাস নাটকে কেহই বসিয়া নাই; সকলেই আপনার 
কর্মে, আপীসের বাবুর মত যেন নাকে মুখে ছটি গুজিয়া 
ছুটিতেছে। গতির মন্থরতায় প্রতাপসিংহ ভাবুক পাঠকের 
বেশি প্রিয়, ঘরে বসিয়া! ধীরে ধীরে পড়িলে এই গ্রন্থে 
কবিত্বরসান্বাদন করিবার সুবিধা অধিকণ ইরা, মেহের, 
দৌলৎ এবং শক্তসিংহের অনেক উক্তি জমাটবাঁধ! গীতি- 
কবিতা; অনেখিগ্যুর ফিরিয়! ফিরিয়া পড়িতে ইচ্ছা! হয়। 
রাজিয়াতে বঙ্কার আছে, কিন্তু সেটা ধরিয়া লইয়া কেহ 
গীতি গড়ে নাই; কমলার গীতিত বড়শির টোপ, এবং 
ধিনি টোপ ফেলিয়াছেন, তিনি স্বামীগ্রাসের ব্যত্ততাঁয় 
উদ্‌ত্রাস্তা। কর্দাক্ষেত্রের জীবস্ত ছবির হিসাবে ছূর্ান্দাস 
স্থরচিত ; এবং এই শ্রেণীর নাটকই, অভিনয়ের পক্ষে 


বেশী উপযোগী । 
শ্রীবিজয়চন্ত্ মন্ুমঘার। 


পপ 


ইবনে বতৃতার ভারত ভ্রমণ 
( পুর্বভাষ। ) 
আবছুল্লা অল মহম্মদ লাওয়াতি তানি ওরফে ইবনে বতুতা 
৭০৩ হিজিরাঁর (১৩৯৩ খুষ্টাবে) ১৭ই রজব সোমবার দিবসে 
মরকে! রাজ্যের তানজির নগরে জন্মগ্রহণ করেন। তাহার 
পিতার নাম আবছুল্লা। ভ্বাবিংশ বৎসর বয়ঃক্রম কালে 
হজব্রত ও দেশ পর্যটন উদ্দেস্টরে বৃদ্ধ পিতামাতা, আত্মীয়- 
স্ব্ন, জীবন সহচর বন্ধুবাদ্ধবের স্সেহ-মমতা-পাশ ছিন্ন 
করিয়া, একাকী নিঃসহায় অবস্থায় ৭২৫ হিজিরায় .ংর! 
রজব বৃহস্পতিবার দন্বাময় অনাথ সহারের নাম স্মরণ করিতে 


৫৬ 


প্রবাসী । 


[লখাতাগ।: 


(শালী শসা ০ কক সি টা পাস স্পাসপিস্পিসপাসিপাস্পিসিপাসিপসপিসিপাসপসিপাসি এপ অপি 


করিতে 'মতৃমি হইতে বিদাক়গ্রহণ করেন তিনি ভূমধ্য 
সাগরোপকুলস্থ সমুদয় নগর পল্লী একে একে পরিভ্রমণ 
করিতে করিতে অবশেষে মিশরে আসিয়া উপনীত হুন। 
পুণ্যতভূমি মন্ক! পরিদর্শন আশ হৃদয় মধ্যে অধিকতর বলবতী 
হওয়ায়, অদন বন্দরের অনতিদুরে অবস্থিত আয়জাব বদরের 
উদ্দেস্টে যাত্রা করেন। আশ! ছিল, এই স্থানে অর্ণবপোতে 
আরোহণপুর্বক আদন বন্দরে উপনীত হইবেন কিন্তু তাহার 
সে আশ! ফলবতী হইল না। এই স্থানের রাজা মোগল 
দিগের সহিত যুদ্ধে ব্যাপৃূত থাকার তথায় জাহাজ না পাইয়া 
অগত্যা তাহাকে মিসরে প্রত্যাবর্তন করিতে হুইয়াছিল। 
৭২৬ হিিরার শাবান মাসে তথা হইতে পূর্ববাভিমুখে 
চলিতে আরম্ভ করিয়া অবশেষে দামস্কে উপনীত হন) 
তথায় তিনি কিছু দিন অবঙ্গান করিয়া হাদিস সরিফ শিক্ষা 
করেন। এ সময়েও মুসলমানগণের মধ্যে বিদ্যার যথেষ্ট 
সমাদর ছিল, এমন কি, স্ত্রীলোকগণের মধ্যেও বিদুষীর 
অভাব ছিল না। এই সময়ে বিস্তালঙ্কারবিভূষিতা সদ্‌গুণ- 
শালিনী ছুইটী বিদূষী মহিল! তথায় বাস.কতেন। একজন 
কামালদ্দিনের কন্ঠা নাম জয়নব, অর্পর জন মহম্মদের কন্ঠা 
আয়শা । ইহারাও বতৃতার বিদ্াশিক্ষার যথে& সহায়তা 


করিয়াছিলেন। 
. ৭২৬ হিজিরার শওয়াল মাসে তিনি স্থানীয় হজযাত্রিগণ 


সমভিব্যাহারে মক! ও মদিনাভূমে উপস্থিত হইয়া, তীহার 
বছুদিবসের পোষিত আশা পূর্ণ করেন। স্থীয় উদেস্ত 
সাধিত হইলে তিনি আরব-সমাগত আজমবাসিগণের সহিত 
ইরাক যাত্রা করেন। ইরাকে হজরত আলীর কবর 
জিয়ারত করিয়া বোগ্দার্দে উপস্থিত হন। অতঃপর তিনি 
গয়াছেত হইয়া রওয়াকে আগমন করিয়া শেখ আহাম্মদ 
রাফায়ির কবর জিয়ারত করেন। তৎপরে বাসার! পথে 
পুনঃ ইয়াকে উপনীত হন। এম্থলে কিছু দ্বিন অবস্থান 
করিয়া বতুতা ইম্পাহান অতিক্রম পূর্বক প্রসিদ্ধ সিরাজ 
মগরে আগমন করেন। সিরাজ ভ্রমণকালে তিনি প্রসিদ্ধ 
তাপস শেখ আবু অবছুল্লা থফিক ও ধর্ম্াত্মা কবি শেখ 
সার্দির পবিত্র সমাধি দর্শন করতঃ গাজরুন * বন্দরে উপস্থিত 


* পাপপিভাবায় গাজর ধোপাকে ঘলে। পাঁরহ্যের টাব নদীয় তীরে + 
বহু ধোপ! অবস্থান করিত। সেই জন্ত লোফে এই স্থানকে গাঁজকন 
বলি! খাকে। 


হন। তথা হইতে ইরাক, কুফা ও অবশেষে বোন্দা 
গমন করেন। বোগ্দা এক সময়ে উদ্সিয়া বংশীয় খলিফাদের 
পরম রষণীয় রাজধানী ছিল, কিন্তু প্রকৃতির চিরস্তন নিগ্পমে 
এই- বংশের বিলোপ পাইলেও এই নগরের সৌনরধ্য তখনও 
নষ্ট হয় নাই। ' বোগ্দাদ হইতে মোসাল ও মারদিন পথে 
তিনি দ্বিতীয় বার হজ করিতে মকায় আগমন করেন। 
তথায় একবৎসর বাস করেন, পরে চতুর্থ বার হুজ শেষ 
হইলে জেদ্দায় উপস্থিত হয়া জলপথে লোহিত সাগর 
হইতে জাঞ্জিবার, মোম্বাস! পরিভ্রমণ পূর্বক পুনরায় আদন 
বন্দরে উপস্থিত হন। তথা হইতে আফ্রিকার পূর্াংশ 
ভ্রমণ করিয়া আরবের উত্তর ও রুশিয়ার দক্ষিণস্থ স্থান 
সমূহ একে একে পরিদর্শন করিতে করিতে দৃঢ়ব্রত বতুতা 
ইস্তাম্বুলে আগমন করেন। এবং তথা হইতে খোরাসান, 
বোখরা, সমরকন্দ, বাল্থ, হিরাত ও নিসাপুর নগরসমূহ 
পরিদর্শন করিয়া কাবুল রাজ্য পরিভ্রমণ পূর্বক হিন্দুকুশ 
পর্বতের পার্শ্ব দিয় সিন্ধুনদের তটে উপনীত হন। ভূবন- 
প্রসিদ্ধ পর্য্যটক ইবনে বতুতা এইরূপে হিন্দুস্থান, মালদ্বীপ, 
সিংহল, স্ুমাত্রা, চীন, আরব, ইরান, শ্তাম, মিসর, ইম্পাহান, 
মরক্কো প্রভৃতি স্থান পরিভ্রমণে ২৫ বৎসরকাল অতিবাহিত 
করেন। তিনি হিন্দস্থান ও অন্তার্ঠ স্থান পরিভ্রমণ করিয়! 
আরবিভাষায় যে সকল বিষয় ও বিবরণ লিপিবদ্ধ করিয়াছেন, 
আমর! সেই মূল গ্রন্থের যথাযথ অনুবাদ প্রকাশ করিয়া 


পাঠকবর্মকে উপহার দিতে ইচ্ছা করিয়াছি। 
প্রথম পরিচ্ছেদ । 
১। সিম্ধুন্দ। ৭৩৪ হিজিরার মহরম মাসের প্রথম 
দিবসে-_সিন্ধুনদোপকুলে * উপনীত হই। সিন্ধুনদ 


* সিদু শবের অর্থ বড় নদী। জার্ধাগণ পশ্চিমদিক হইতে 
ূ্বাতিমুখে গমনকালে সম্মুখে যে নদীকে সর্বাপেক্ষা বড় দেখিয়া ছিলেন, 
তাহাকেই সিদ্ধু নামে অভিহিত করিয়াজ্িলেন। সেই অনুসারে তটবর্তা 
তৃভাগকে সিন্ধু নামে অভিহিত কর! হয়। পারন্তবাসী সিল্ধুপ্রনেশকে 
হিন্দ ওসিম্কু নদাকে সিত্ধ নামে অভিহিত করেদ। তুলকঙে ফোঁন 
ফোন ইতিহাসবেত। বলেন যে, হজরত দহ জালারহেচ্ছালাষের লিখ 
স্পিকার 


 ধলে। কিন্ত ইহা সন্পূর্ণ সিখ্যা।. 





লী ৯০০৫ ৪০৫০ 


পাঞ্জাব .. নামেও অভিহিত। পৃথিবীর অন্তান্ড বৃহৎ 
ঘুহৎ নদনদীর মধ্যে ইহাও একটা বৃহৎ অলপ্রবাহ। 
মিসর প্রবাহিত নীলনা মধ্যে মধ্যে স্কীত হইয়া! উহার 
তটবর্তী' ভূভাগ যেমন কৃষি কর্মের উপযোগী করিয়। তুলে, 
তক্জরপ সিন্ধুনদও গ্রীন্মকালে_ স্ফীত হইয়! তটভূমি প্লাবিত 
করতঃ ইহার শস্তোৎপাধিরা! শক্তি বৃদ্ধি করে। এই 
নদতট হইতে সম্রাট মহাম্মদ তোগলকের রাজা আরস্ত। 
কোন প্রবাসী এস্থানে উপস্থিত হইলে সম্ত্রাটের স্থানীয় 
সংবাদদাত। তাহার নিকটে আগমন পূর্বক এদেশে 
আসার কারণ জ্ঞাত হইয়! _বাদসার নিকটে সংবাদ প্রেরণ 
করেন। আমি এইস্থানে যে সময়ে পৌছিয়াছিলাম, সেই 
সময় জনৈক সংবাদদাতা আমার নিকটে আগমনপূর্বক 
আমার আগমনের কারণ ও তাহার জ্ঞাতব্য অন্যান্য বিষয় 
(আমার চেহারা, পোষাক পরিচ্ছদ, লোকজন সঙ্গে 
আছে কিনা ইত্যাদি) পুঙ্খানুপুঙ্খরূপে অনুসন্ধান করিয়া, 
ক্লতানের বিচারকর্তা কুতবল্‌ মালেকের সমীপে তৎক্ষণাৎ 
সংবাদ প্রেরণ করিলেন। এমাছুল মুলুক সেরেতেজ! 
এই সময়ে সিন্ধুর বিচারকর্তী ছিলেন। ইনি প্রথমে 
সম্রাটের সেবার নিযুক্ত হন, কিন্তু দৌভাগ্যগুণে কালক্রমে 
সে পদ্দ হইতে উন্নীজ্ঞ হইয়া সৈম্তগণের বেতন বণ্টনের 


৯৯০৯ 





* শতক্র, বিপাশা, ইরাবতী, চল্রভাগা! ও বিতস্তা এই পাঁচটা 
উপনদী সিদ্ধুনদের সহিত মিলিত হইয়াছে বলিয়া ইহাকে পঞ্চদ ব! 
পঞ্জাৰ ( পঞ্জ-আব ) বল! হয়। মোগল অধিকার কালে সিন্ধুনদীকে পঞ্জাৰ 
বলা হইত। যে 'সময়ে নাসিরুদ্দিন কাবাচ। সিষ্ধুনদে জলমগ্র হন, 
সেই সময় বাদায়নি তাহার উল্লেখচ্ছলে বলিয়াছেন (নাসিরুদ্দিন দার 
পঞ্জাব গরিক বাহারে ফানাগান্ত ) অর্থাৎ “নাসির পঞ্জাব জলে পেয়েছে 
বিলয়।” ইছার দ্বার! প্রততি হয় যে, সিদ্ধুনদকে পঞ্জাব বলা ইইত। 

+ নবীলনদী, ভিক্টোরিয়। নিয়ানজা! হুদ হইতে বহির্গত হইয়াছে। 
ইহ দৈর্ধ্যে প্রা ৩*** তিন হাজার মাইল। ইহা ১৭ই জুন হইতে 
স্কীত হইতে আর্ত হইয়! আগষ্ট মাসে এত অধিক স্ষীত হয় যে, 
ইহার নিকটবর্তী গ্রাম সমূহ একেবারে জলমগ্ন হইয়। যায়। গ্রামবাসী 
কষ্টের যাঁচ। প্রস্তুত করিয়া তথায় আশ্রয় লয়। ইহার প্লাবনে 


ছয় ন!। নীবনদের দীবনে উভয় পার্থের ভূমি জলমগ্র হইয়! কৃষি- 


এ $. 
রঃ নি ॥ 


বলিয়। থাকে। এই 
এমাছল মুলুক এই 








ভারত ভ্রমগ। ৫০৭ 
ভান প্রাপ্ত ছন।  তথার আমার উপস্থিতিকালে তিনি 
সেওস্থানে অবন্ঠিতি করিতে ছিলেন। 


২। ডাকের নিয়ম। সেওস্থান হইতে মুলভান দশ 
দিবসের পথ ও মুলতান হইতে দ্রিল্লী ৫০ পঞ্চাশ দিবসের 
পথ। কিন্তু ডাকযোগে সেওস্থান হইতে দিল্লিতে পাঁচ 


. দ্বিবসে সংবাদ পছছে। এদেশে ডাককে বুরিদ * বলে। 


ডাক ছুই প্রকারের, মন্ুষ্যের ও ঘোড়ার । মনুস্টের 
ডাককে প্দাওয়া” বলে। একক্রোশের মধ্যে তিনজন 
মনুত্যে ডাক লইয়! বা়। প্রত্যেক ক্রোশ+ অন্তরে 
এক একটা গ্রাম স্তাপিত। গ্রামের বাহিরে-_হরকরার 
অবস্থিতির অন্ত এক একটী গৃহ নির্দিষ্ট আছে। তথায় 
এক একজন হরকরা আছে। প্রত্যেক হরকরার নিকট 
ছুইগজ লম্বা একটী লাঠী ও লাচীর অগ্রভাগে তান্র নির্মিত 
ঘুর বান্ধা আছে। হরকরার একহন্তে প্রী লাঠি ও অপর 
হত্তে লম্বিত ব্যাগ, এই অবস্থায় সে দৌড়িতে আরম্ভ 
করে। অপর হরকর! দূরে হইতে তাহার ঘুঁছুরের শব 
গুনিয়া য় এবং ডাক পৌহুছিব! মাত্র সে তাছার 
নিকট হুইতে ব)1ঞ্ লাঠী লইয়া দৌড়িতে আরম্ভ করে। 
এই প্রকারে অতি অল্প দিবস মধ্যেই বাদসার নকট 
সংবাদ পহুছান হয়। ঘোড়ার ডাক অপেক্ষা মন্তুযের 
ডাকে অল্প ন্লময়ে সংবাদ পৌহুছে। এমন কি, সময়ে 
সময়ে বাদসাহের জন্য খোরাসান হইতে টাটক। টাটকা 
ফলও এই ডাকে আনীত হইত। ঘোড়ার ডাককে 


* আরবী ভাষায় বুরিদ শব্দে কাসেদ ও ১২ মাইল দুরত্বকে বুঝায় । 
তুকি ভাষায় ওলাগ ও পারসী ভাষায় চাঁপার বলে। 

+ ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারে ক্রোশের দৈর্ধ্যের 
পরিমাণ কর! হয়। পশ্চিম ভারতের ক্রোশ ইংরাজী ১) মাইল গঙ্গার 
তীর ভূমে ২৪ মাইলে ক্রোশ এবং বুনেলখণ্ড ও দাক্ষিণাত্যে ৪ মাইলের, 
ক্রোশ ধরা হইত। বতুতা ও ডাহার সমসাময়িক ইতিহাসবেতা মার্কো 
পোলে। কোন স্থানের দূরত্বের উল্লেখ কালে কেবল “মনজেল" শব্দের 
সঙ্গিবেশ করিয়াছেন কিন্তু মনজেলের পরিমাণ কত তাছার সবিশেষ 
উল্লেখ করেন নাই। দিল্লী হইতে দৌলতাবাদের*দুরত্ব ৮** 
চল্লিশ দিনের পথ বলিয়। উল্লেখ করিয়াছেন । 








৫০৮ 
"আওলাক” বলে। প্রত্যেক চারিক্রোশ" অন্তর ঘোড়। 
বদলান হইয়া! থাকে। আমি যে সময়ে দৌলতাবাদে 


ছিলাম, সে সমরে বাদসার জন্ত ডাকযোগে গঙ্গার জল 
আসিতে দেখিয়াছি। বাদসাহ সেই জল পান করিতেন। 
গঙ্গাতীর হইতে দৌলতাবাদ ৪* দিনের পথ। 

:৩। প্রবাসীর সম্মান। কোন পথিক মুলতানে 
উপস্থিত হইলে তাহাকে বাদসার হুকুম না আসা পূর্য্ত্ত 
তথায় অবস্থান করিতে হইত। যে যে প্রকার লোক, 
তাহাকে সেই প্রকার সম্মানের সহিত রাখা হইত। হিন্দের 
বাসা মহাম্মদ তোগলক বিদেশীদ্িগকে অত্যন্ত সনে 
করেন এবং তাহাদিগকে বিবিধ প্রকারের উচ্চ পদ প্রদান 
করিয়া থাঁকেন। বিশেষতঃ তীহার জামাতা ও মন্ত্রী 
বিদ্বেশী। বাদসাহ আপনার কর্মচারী ও প্রজাবর্গকে 
আদেশ দিয়াছিলেন যে, তাহারা যেন সাধ্যপক্ষে প্রবাসীর 
সেব! গুশ্রষা ও মনোরঞ্জন করিতে ক্রটী না করেন। 

কোন বিদেশী বাদশাহের সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছুক 
ছইলে তৎকালীন প্রথান্যারী এবং দুর্লনেছু ব্যক্তির 
অবস্থান্থসারে তাহাকে কোন না! কোঁদ'একারের উপঢটৌকন 
বাদসাহের সন্গুথে উপস্থিত করিতে হইত। বাদসাহ 
তাহা! গ্রহণ করিয়া, তাহার ২৩ গুণ বা ততোধিক মুল্যের 
ভ্্ব্যার্দি প্রতিদদান করিতেন। বিদেশীয় সওদাগরগণ 
এবশ্রকারে প্রভৃত অর্থোপার্জন করিয়! স্বদেশে প্রত্যাবর্তন 
করিত। সিন্ধু প্রদেশে উপস্থিত হইলে, আমারও প্ররূপ 
করিতে ইচ্ছা হওয়ায়, তকরিত বাণী * মহম্মদ দূরী নামক 
জনৈক সওদাগরের নিকট হইতে, গোলাম, উদ্বী, ত্রিশটী 
অঙ্গ ও ইহাদের জন্য বিবিধ কারুকাধ্য শোভিত, চিত্র 
বিচিত্র-_গাত্রাবরণ ক্রয় করিয়া সওদাগরকে বলিলাম, 
"আপনি দিল্লীতে আগমন করিলে ইহার সমুদয় মূল্য 
এককালে পরিশোধ করিব।” সওদাগর আমার বাক্যে 
বিশ্বাস: স্থাপন করিয়া অণুমাত্রও "ইতন্ততঃ না করতঃ 
সমুদয় জিনিষ ছাড়িয়। দিলেন। পরে তিনি দিল্লীতে আগমন 
কয়িলে আমি তাহাকে তাহার প্রাপ্য মূল্য পরিশোধ 
করিয়াছিলাম। 


* তকরিত বোগদাদের নিকটবর্তী এক গলী। 


প্রযাসী। 


2 এ [ [শি 
লা ক১৫৪৫ নব কি 


৪। গপণ্ডার। সিদ্ধুনদ অতিক্রম করিয়! পথিমধ্যে 
কোন বীশের জঙ্গলের নিকট উপস্থিত হই। ইতিপূর্বে 
কথন বীশ দেখি নাই, কারণ আমাদের দেশে ইহা! জন্মে না। 
এই জঙ্গলের মধ্য দিয়া সাধারণের ষাতার়তের পথ রহিয়াছে। 


. ইহার মধ্যে প্রবেশ করিয়া এই পথে কিয়দদর অগ্রসর হইলে, 


হঠাৎ একটা গণ্ডার * আমার দৃষ্টি গোচর হয়। ইতিপূর্বে 
গপ্ডার কখন দেখি নাই । একজন অশ্বারোহী আমার অগ্রে 
আগ্রে অগ্রসর হইতেছিল, কিন্তু দে হঠাৎ ইহার সম্মুখে 
পতিত হওয়ায় সেই গণ্ডারটা তাহার শূঙ্গের দ্বারা তৎক্ষণাৎ 
তাহার অশ্বটা বিদীর্ণ করিয়! জঙ্গল মধ্যে প্রবেশ করিল। 
আর তাহাকে দেখিতে পাইলাম না। এই স্থানে এক দিন 
বৈকালে আর একটা গগ্ডার ঘাস খাইতেছে দেখিতে 
পাইলাম । আমি ইহাকে মারিবার চেষ্টা করিতেছিলাম, 


কিন্ত সে তাহা বুঝিতে পারিয়া তৎক্ষণাৎ জঙ্গল মধ্যে 
পলাইয়া গেল। কোন সময়ে আমি দিল্লীর সম্রাট তোগলক 
সাহের সমভিব্যাহারে মৃগয়ার্থ বহির্গত হই। মুগয়া শেষে 
একটা গগ্ডারের মন্তক রাজধানীতে আনয়ন কর! হইয়াছিল। 

৫। জানানি। অনস্তর ছুই দিবস চলার পর--সিদ্ধুতীরে 
অবস্থিত জানানি 1 সহরে উপনীত হুই। সহরটী বেশ 


* সচরাচর ছুই জাতীয় গণ্ডার দেখিতে পাওয়া যায়, একজাতীয় 
একশূঙ্গ বিশিষ্ট । ব্রন্ধপুত্রের তীরে ও আফ্রিকা অঞ্চলে ইহাদের 
আবির্ভাব। শর্াত্রা, যাৰ। প্রভৃতি স্থার্নে আর এক জাতীয় গ্ডার 
দৃষ্টিগোচর হয়। ইহাদের ছুইটা শুঙ্গ আছে; চট্টগ্রাম ও ব্রহ্মদেশে 
ইছাদিগকে কখন কখন দেখিতে পাওয় যায়। ইছার! কর্দমে পড়িয়া 
থাকিতে ভালবাসে। প্রসিদ্ধ ইতিহাসবেত্া! কাজ্দিনি ইহাদিগকে 
“কারকান্দ” নামে অভিহিত করিয়া গিয়াছেন। তাহার মতে ইহার! 
আকৃতিতে'হস্তীর সমতুল্য । কিন্তু কেহ কেহ বলেন যে, ইহার! মহিষ 
অপেক্ষা! বৃহৎ, হস্তী অপেক্ষা! আকারে অনেক গুড । ইহার চর্দদ এরপ 
কঠিন ও স্থূল যে অতি তীক্ষ ছোরা কিন্বা তরবারির ধারে তাহা ছেদ 
কর! যায় না। পুরাকালে গণ্ডারের চরে ঢাল নির্শিত হটত। এইরূপ 
প্রবাদ আছে যে. গণ্ডারের শৃঙ্গনির্শিত পাত্রে বিষ কিম্বা কোন যিষাক্ত 
দ্রব্য রাখিলে উহা! তৎক্ষণাৎ ভাঙ্গিয়। যার়। আরও গুন। যায় বে, 
ইহার শুঙ্গনির্্িত কোন ভ্রব্য বিষাক্ত দ্রব্যের নিকট রাখিলে তাহার 
বিষশকি নষ্ট হইয়। যায়। 

1 অধুন। এ নামে কোন সহরের নাম গুনিতে পাওয়া যার না বা 
আছে বলিয়া বোঁধ হয় না। আইন 'আকবরীতেও “জানানি” নামীয় 
কোন সহরের উল্লেখ নাই ।.সিদ্ধুতীরস্থ ঠেঠ (1179079) সহয় হইতে তিন 
মাইল দুরে অবস্থিত শামীনগরে সামার! জাতিয় যাসম্থান। মহশ্াদ 
তুয় মগরেও সামার! জাতির বাস ছিল। ইহাও ঠেঠের নিকটবর্তী । তবে 
ঝোধ হয় সিদ্ধুনদের দক্ষিপতীয়ের কোন স্থানে জাদামি সহর অবস্থিত 
ছিল। পরে প্রন্কৃতির চিয়স্তন দিযে কুটিল কাজচকে এই সহর ধবং 
হইয়া! অতীতের গর্ভে ইহার নামটা পর্যন্ত নিমজিত হইয়াছে। 





নুদদর। বাঁজারগুলি অতি সুন্দর রূপে সজ্দিত হইয়! রহিয়াছে। 
এই সহয়ে সামারা নামক এক জাতীয় লোকের বাস 

. দেখিলাম। ইতিহাস পাঠে অবগত হওয়া যায় যে, যে 
সময়ে হেজাজ বেন ইউছক সিকুপ্রদেশ জয় করেন, সেই 
সময়ে সাঁমার! জাতির আদি পুরুষ এই সপুরে বাস করিতেন। 
মুলতান নিবাসী সেখ বাহা উদ্দিনের বংশধর শেখ রুকুনদিন" 
এক সময়ে আমাকে বলিয়াছিলেন যে, যে সময়ে হেজাজ, 
সিন্ধু জয় করিবার আশায় মহম্মদ বেন কাসেমের সাহায্যার্থ 
এরাক হইতে সৈন্ত প্রেরণ করেন, সামারা জাতির আদি 
পুরুষ সেই সময়ে সৈনিকরূপে এদেশে আগমন করেন, এবং 
ুদ্ধান্তে তিনি অন্তান্ত সৈনিকগণের সহিত স্বদেশে প্রত্যাবর্তন 
না করিয়া, বিবাহার্দি করিয়! এ স্থানে সংসার যাত্র! নির্বাহ 
করিতে থাকেন। এই সহরের অধিকাংশ অধিবাসী তাহার 
বংশধর। অন্ত কোন জাতির সহিত ইহারা সম্পর্ক স্থাপন 
করিতে চায় না। এমন কি তাহাদের সহিত একক্রে 
ভোজনও করে না। তাহাদের মধ্যে যদি কেহ তাহাদের 
জাতীয় বন্ধন লঙ্ঘন করিয়া অন্ত কাহারও সহিত গোপনে 
একত্রে আহার করে এবং এই সংবাদ যদি এই সম্প্রদায়ের 
কোন বস্তি বিশিষ্টরূপে অবগত হয়, তবে তাহাকে তৎক্ষণাৎ 
জাতিচ্যুত করা হয়। আমার ভারতাগমন কালে ওমর এই 
জাতির সর্দার (প্রধান পুরুষ ) ছিলেন। গশ্চাৎ ইহার 
পরিচয় দিব। আর একটী কথা বলিয়া! রাখি ইসকান্দারিয়ায় 
আমার আগমনকালে, সেখ বোরহান উদ্দিন এমরাজ 
বাহার সহিত সাক্ষাৎ করিতে বিয়াছিলেন, ইনি সেই 
কুকুনদিন। 


” + সেখ বাহ উদ্দিন জিকরিয়া আল কোরেলী মুলতানীর পূর্ববপুরুষ 


.৯৮ হিজিরায় মহান্মদ বেনে কাসেমের সৈম্যদলসহ হিন্দুস্থানে আগমন 
করেম। কিন্তু ফেরেস্ত। বলেন, "সেখ বাহ! উদ্দিনের পিতামহ সেখ 
কামানুদ্দিন কোরেশী মক্কা হুইতে ইরানে উপনীত হন, পরে তথা হইতে 
মুলতানে আগমন করিয়। কৌটক্রোর নিবাসী মওলান! হেসামদ্দিন 
তায়মনির কন্কায় সহিত নিজ পুত্র”ওজিহ উদ্দিনের উদ্ধাহ ক্রিয়া সমাপন 
কয়েন ।. ডাহারই উরসে ৫৭৮ হিজিরায় সেখ বাহ উদ্দিন জিকরিয়ার 
জন্ম হ্য। কালে ইনি. একজন যোগিত্রেট হইয়াছিলেন। ইনি সেখ 
জঁহরাধধি সিসিক. সমীপে থাকিয়া ঈশ্বরের সান্সিখ্যলাত করিতে 
শিক্ষা গাইযাহিলেন 1৬৬৬ হিজিরায় ইহার লোফান্তর ঘটে। অভাপিও 
'ধুজতান ফেরা বক্ষে ইহার সমাধি, মানব সনে অতীতের স্মৃতি জাগাইয়া 
দিতেছে। “ইহা ুমলমানগৃণের একটা বিগ্যাত তীর্ঘস্ান। এই দ্বনাম, 






ইবনে বতুতার ভারত ভ্রমণ । 


লাক তি 


৬। সের্তস্থান বা সেওয়ান।* জানানী সহর হইতে 


 সেওস্থান গমনকালে পথি যধো একজন সঙ্গী ও জামার 


অন্থুগামী হন। সেওয্থান একটা বৃহৎ সহর। অধিবাসিগণ 
অধিক পরিমাণে খরবুজার চাষ করিয়া থাকে । উহাদের 
খাস্চ দ্রব্য মধ্যে রুটাই প্রধান। বিদেশ হইতে অপর্ধ্যাপ্ত 
কাবুলী মটর ও জুনার আমদানী হইয়া থাকে । অধিবাসিগণ 
ইহারই রুটি খাইয়া! জীবন ধারণ করে। মহিষের ছৃষ্ধও 
প্রচুর পরিমাণে পাওয়া যাঁয়। মতস্তও যথেষ্ট । যে সমর 
আমি এ স্থানে আগমন করি সে সময় দ্বারণ গ্রীষ্মের 
প্রাদুর্ভাব । এই সময়ের প্রথর সুর্য উত্তাপ আর সন্ধ করিতে 
না পারিয়া পথি মধ্যেই আমার সঙ্গীটা গাত্র বসন উন্মোচন 
করতঃ জলে রুমাল ভিজাইয়। দেহ আবৃত করিতেন। এবং 
অন্য একটা সিক্ত রুমাল স্বদ্ধে রাখিয়া দিতেন। যখন গাল্স 
আবৃত সিক্ত রুমালটা হৃর্য্য তাপে গুফ হইয়! বাইত তখন অন্ত 
সিক্ত রুমালটা দ্বারা পুনরায় দেহ আবৃত করিতেন। সম্মুখে 
জল পাইলে শুফ গামছাটা পুনরাক্স সিক্ত করিতেন। এইরূপ 
ভাবে বু কষ্টে ট্রভয়ে সহরে প্রবেশ করিয়া একটা মসভিজে 
উপগ্ভিত হুইলাম। ,-ধজিদের থতিবের নাম শিবানী । 
পরিচয়ে জানিতে পারিলাম তাহার! পুরুষাল্গুক্রমে খতিবের 
কার্ধ্য করিয়া আসিতেছেন। তীহার প্রপিতামহ প্রথম 
খতিব পদে নিষুক্তু হইবার কালে থলিফ! আমিরুল মোমেনিন 
ওমর ইবনে আবছুল আজিজের নিকট হইতে একখানি সনন্দ 
প্রাপ্ত হন। তিনি প্র সনন্দ খানি আমাকে দেখাইলেন। 
৯৯ হিজিরায় খলিফা নিজ হস্তে সনন্দ থানি লিখিয়া ছিলেন। 
শেখ মহাম্মদ বোগঘ্াদ্রী নামক জনৈক বয়ঃপ্রাপ্ত বৃদ্ধের সহিত 
সাক্ষাৎ লাভ হুল । এই সময়ে তাহার বয়স ১৪০ বৎনরেরও 
অধিক। যদ্রিচ তাহার বয়স অধিক হইয়াছে বটে তথাপি 
শরীর সবল রহিয়াছে। যথ! ইচ্ছা স্বচ্ছন্দে গমনাঁগমন 
করিতেছেন। সেখ মর্মজী নামক স্থানীয় লোকের 'আবাসে 

+ সেওস্থান বা সেওয়ান। এই নামের একটা জনপদ কয়াটি 
বন্দরের ১৯* মাইল দুরে এখনও রহিয়াছে । প্রায় পাঁচ সহ লোকের 
বাস। এই সহরে সাহাবাঁজকলন্দরের সমাধি রহিয্বাছে। ১৩৫৬ 
ষটান্দে সহরটা স্থাপন হুয়। কখিত আছে এই সহরের ছুর্গটা সম রটি 
মেকেদরের নির্দিত ছিল। সহরের নিকটে একটা জলপূর্ণ ঝিল রহিয়াছে । 
মতজীবিগণ এই বিলের নিকট বাসস্থান নির্দাণ করতঃ সতত ধরা 
টন বর্ধাকালে বিলটা প্রা ১+মাইল পর্যন্ত জলে পরিপূর্ণ 





৫১৩ 


অবস্থান করেন। বৃদ্ধ বলিতেছিলেন যে সম চাজেজ খা'এর 
পৌন্র হালাকু খা! বোগদাদের আবরাসীয় বংশের শেষ খলিফা! 
“মোস্তারাসমবিল্লাহ” কেক হত্যা করেন তখন আমি 
বোগঞ্ধাদে উপস্থিত ছিলাম। 

ইতিপূর্ব্বে সামার! সম্প্রদ্ধায়ের সর্দার ওনারের বিষয় 
উল্লেখ করিয়াছি। তিনি এই সহরে অবস্থান করেন। 
এখানকার শাসনকর্তীর নাম আমির কয়সরেরুমি। তিনিও 
ওনার উভয়ে সম্রাটের নিকট হইতে ১৮০০ অস্থারোহী সৈন্য 
লইয়া এ দেশ শাসন করিতেছেন। *রতন” নামক জনৈক 
হিচ্ছু জ্যেতিষী পণ্ডিত কোন আমিরের সাহায্যে সম্রাটের 
নিকট পরিচিত হন। অল্প দিবসের মধ্যে তিনি বাদশার 
শ্রিয়পাত্র হইয়া এই সহরের বিচারকের ও কোষাধ্যক্ষের পদে 
নিযুক্ত হয়েন। যখন তিনি এই সহরে উপস্থিত হইয়! 
কাধ্যভার গ্রহণ করেন সেই সময় তাহার কতকগুলি শক্রও 
ভুটিয়া গেল। আমির কয়সরও ওনার তাহার অধীনে 
থাকিতে লজ্জা বোধ করতঃ একদ। রঞ্জনী যোগে অধীনস্থ 
সৈ্ক দ্বারা! রতনকে নিব করনের সমস্ত টাকা 
কড়ি যাহা তাহার নিকট গচ্ছিত হি লুণ্ঠনপূর্বক আপন 
সৈন্দিগকে বণ্টন করিয়া দেন। এতত্যতীত উভয়ে 
স্বাধ নতার পতাক! উড্ডীয়মান করিতে কুষ্ঠিত হইলেন ন!। 
কিন্তু ওনারের মনে ভয়ের উদ্রেক হওয়ায় তিনি তথা হইতে 
পলায়ন করেন। যখন এই সংবাদ মুলতানের শাসনকর্তা 
সেরেতেজ এমাছুল মুলুকের নিকট পহুছিল তিনি কাল- 
বিলম্ব ন! করিয়া! সৈন্য সমভিব্যাহারে সেওগানাভিমুখে গমন 
করিলেন। কয়সর এমাছুল মুলুকের আগমন জানিতে 
পারিয়া আপন সৈম্যদিগকে তাহার গতিরোধ জন্য প্রেরগ 
করিলেন। সহরের সন্নিকটে উভয় পক্ষের তুমুল যুদ্ধ আরস্ত 
হইল। উভয় পক্ষের বহুসংখ্যক সৈন্তক্ষয় হইল । অবশেষে 
কয়সয়ের অল্লসংখ্যক সৈন্য ছূর্গাভিমুখে প্রত্যাবর্তন 
করতঃ ছুর্গতবার রুদ্ধ করিয়! দিল। এ দ্দিকে এমাছুল মুলুক 

* মোস্তায়াসম বিল্লাহ বোগদাদের আব্বাসীয় বংশের শেষ খলিফাকে 
৬৫৬ হিজিরার় চূ্দাস্ হালাকু খা! কলের মধ্যে আবদ্ধ করিয়া গোর্জ 
(এক প্রকার অস্ত্র) দ্বায়া মারিয়াফেলে। কোন কোন এঁতিহাসিক 
বলেন ঠাহাকে পদ্যাধাত দ্বার! মারিয়া ফেলে। এই বংশের খলিফাগণ 


প্রায় ৫** শত বৎসর বোগদাদের শীসনদও প্লিচালন করেন। হৃততাগা 
ছালাকু খ। এই বংপ দিন্ুল করেন। 


: প্রবাসী । 


বসব ০ ০০৪৫৭ পাখির রী কত উকি রিও সরি ওকি ৯৩৭ ফাসি রি সিরকা কি সা সস 


[লহভাগ। 


ধ সকল সৈম্ভের পশ্চাদ্বর্তী হইলেন বটে কিন্তু তাহারা 
এমাছুল মুলুকেক্র গমনের পূর্বেই দুর্গ মধ্যে প্রবেশ করিয়া! 
দ্বাররুদ্ধ করিয়া দেয়। এমাছুল মুলুক বহু চেষ্টা করিয়াও 
হুর্গ মধ্যে প্রবেশ করিতে ন! পারিয় ছুর্গের চতুর্দিকে সৈস্ত 
প্রহরী নিযুক্ত করিয়৷ রাখিলেস। . চক্মিশ দিবস এই ভাবে 
গত হইলে একদ। একটা হূর্ণ দ্বার উন্মুক্ত পাইয়া সৈন্ভ দল 
ছূর্গ মধ্যে প্রবেশ করতঃ দুর্গস্থ সকলকে বন্দী করিলেন। 
পর দিবস বহুসংখ্যক সৈশম্তকে হত্যা করিয়া ফেলেন এবং 
কয়সারকে হত্য। করিয়৷ তাহার চর্ম ভূষিপর্ণ করিয়া সহরের 
এক তত্যুচ্চ স্থানে ঝুলাইয়া দেন। সৈম্তগণের মৃতদেহ 
সহরের বাহিরে মৃত্তিকা মধ্যে প্রোথিত করেন। ইহার অল্প 
দিবস পরেই আমি এই সহরে আগমন করি। 

রাত্রিকালে আমি একটী মাদ্রাসাতে আশ্রয় লইলাম। 
গৃহের মধ্যে অত্যন্ত গ্রীক্ষ বোধ হওয়ায় গৃহের ছাদের উপর 
শয়ন করিলাম। প্রাতঃকালে গাত্রোখান করিয়া সহরের 
বাহিরে কার়সরের ভূষিপূর্ণ মৃত দেহটী নয়নপথে পতিত 
হইল। উহা! দেখিয়৷ আমার মনে ভয় ও ছুঃখের সঞ্চার 
হয়। সেই অন্ত আমি শীঘ্ব শীপ্র এ সহর পরিত্যাগ করিলাম । 

৭। লাহিরী বন্দর*। হিরাতবাসী কাজী আলাউল 
মুলুক কসিহ উদ্দিন খোরাষানী রোজগার মানসে সপরিবারে 
দিল্লী আগমন করতঃ বাদশার দরবারে কিছুকাল অবস্থানের 
পর সিদ্ধুপ্রদেশস্থ লাহিরী বন্দরের শাসনকর্তা নিযুক্ত হয়েন। 
তিনি একজন আমোদপ্রিয় লোক। যে সময় এমাদুল 
মুলুক, কয়ছরের বিরুদ্ধে সেওস্থান আগমন করেন, সেই 
সময় লাহিরীর শাসনকর্তা 'আলাউল মুলুকও স্বসৈন্যে তাহার 
সাহথায্যার্থে আগমন করেন। একদ! তাহার সহিত সাক্ষাৎ 
বাসনায় নিকটে উপস্থত হইলে উভয়ের পরিচয়ে বিশেষ 


* লাহিরীবন্দর। হণ্টার সাহেব ও ইহাকে লাহিরীবনার. বলিয়! 


উল্লেখ করিয়! গিয়াছেন। বর্তমান করাচীবন্দরের সন্গিকট এই নামে 
একটা গণ্ড গ্রাম রহিয়াছে। ইছ। সিদ্ধ নদের পশ্চিয় শাখা! হইতে ২* মাইল 
দুরে অবস্থিত। এ সময় এই শাখ। বালুক। পরিপূর্ণ হওয়ায় এই স্থানের পূর্ব 
গৌরব অতীতগর্ভে বিলীন হইয়া ইহা এক্ষণে সামান্ত ত্র পল্লীতে 
পরিণত হইয়াছে । আইন জাকবরিতে ইহাকে লাহিরী বন্দর, বলিয়া 
উল্লেখ কর! হইয়াছে। ইছাতে বোধ হইতেছে যে লম্াট আকবরের 
সময্নেও এই বন্দর বর্তমান ছিল। আবুল ফজল এই: বঙগরের আর 
এক লক্ষ টাকা লিখিয়াছেন। অষ্টাদশ শতাবীতে ইট ইতিয়। ফোম্পামী 
এখানে একটা কুঠী নির্দাণ করেন। /৮৪/4০ 
এই বনয়টী বন্ধ হইয়া বার়।. . রি 


৯ম সংখ্যা ।] 


ইবনে বতৃতার ভারত শ্রেমণ। 


৫১১ 


৪ চিত কাস্ট ৬৯৫ কক ইট উপর 


প্রীতিলাত করিলাম। তিনি লাহিরী বনরে প্রত্যাগমন- 
কালে আমিও তাহার অনুগামী হই। তীহার সহিত সৈন্ঠ 
ও যুদ্ধান্ত্রাদিপূর্ণ পঞ্চদশখানি জাহাজ ছিল। এতত্বাতীত 
নিজেয় থাকিবার জন্ঠ “আহোর!” নামক একথানি সুসজ্জিত 
জাহাজ ছিল। এই জাহাজের উভয় পারে ছটা নৌকাঁতে 
পরিচাঁরক থাকিত ও অপর পার্থের ছুইটাতে গানবাগ্তাদি 
হইত। খন জাহাজগুলি একত্রে সার বাধিয়া বায়ুভরে চলিতে 
আরম্ভ করিত .সেই সময় গানবাগ্াদিও আরম্ভ হইত। 
সিন্ধুবক্ষে যখন গান আরম্ভ হইত সে সময় আমার মনের 
অবস্থা একেবারে পরিবর্তন হইত। বাগ্ধযন্ত্রের স্থমিষ্ট স্বর, 
গাঁয়কের স্থর তান সহ গান যদিচি আমি ভালরূপে 
বুঝিতে পারিতাম না, তথাপি হৃদয়ে যে এক অনির্বচনীয় 
ভাবের উদয় হইত তাহা বর্ণনার্তীত। সে সময় সংসারের 
যাবতীয় বিষয় ভূলিয়! মনত্মুগ্ধ ভূজঙলের ন্যায় একমাত্র সেই 
বিশ্বনাথ খোদাতালার প্রতি মন ধাবিত হইত ইহাতে মনে 
যে কি প্রকারের স্খসসন্তোগ করিতাম তাহ! জীবনে কখন 
ভূলিব না। সেরূপ স্থথ জীবনে আর কথন ভোগ করিতে 
পারিব কি না তাহা বলিতে পারি না। আহারের সময় 
উপস্থিত হইলে 'াহাজগুলি একত্র করিয়া একখানি 
জাহাজোপরি আহারের পরিবেশন হইত। আলাঁওল সকলের 
আহারের শেষে আহার করিতেন। নুধ্য উদয়ের পূর্বেই 
নামাজ শেষ করিয়া সকলে আহারে উপবেশন করিতেন। 
আলাওল যে সময় আহারে বসিতেন সে সময় তাহার 
ই চিত্তবিনোদনের আন্ত আহার সমাপ্তির কাল পর্যন্ত 
স্থুললিতম্বরে গানবাস্ত হইত। রাত্রিকাঁল উপস্থিত হইলে 
জাহাজগুলি তীরস্থ করা হইত। আলাওল তীরভূমে শিবির 
সন্নিবেশ করিয়া তন্মধ্যে নিশাযাপন করিতেন। রাত্রিকালে 
সকলে একত্রে নামাজ শেষ করিয়া আহারে উপবেশন 
করিতাম। আহার শেষে সকলে আপন আপন নির্দিষ্ট স্থানে 
গমন করিয়! শয়ন করিতায়। নিশাকালে জাহাজগুলিতে 
রীতিমত চৌকি দিবার জন্ত সিপাহীর স্থুবন্দোবস্ত ছিল। 
সিপাহীগণ রীতিমত আপন আপন নির্দিষ্ট সময়ে উপস্থিত 
হইয়া! চৌকি দিত এবং প্রত্যেক প্রহরে রাত্রি কত হইল 
নক্ডাছা জ্লাওলকে. জ্ঞাগন করিতে হুইত। প্রাতঃকাল 


উপস্থিত হইবার পুর্ব আহারাঘি পাক কর হইত । আহারাদি 


শেষে জাহাজগুঁলি চলিতে আস্ত করিত। আলাওল সময় 
সময় অশ্বে আরোহণ করিয়া স্থলপথে গমন করিতেন। 
আগ্রে অগ্রে নাকার! নিনাদিত হইত । এই সময় জাহাজ- 
গুলি সিন্ধুবক্ষে অতি ঘীরভাবে গমন করিত। এইরূপে 
আমরা পঞ্চ দিবসের শেষে লাহিয়ী বন্দরে উপস্থিত হইলাম । 
বন্দরটী অতি সুন্দর। সমুদ্রের তীরে অবস্থিত বলিয়! 
এই বন্দর অতি সমৃদ্ধিশালী। সহরের সন্নিকটে সিন্ধুনদ 
সমুদ্রের সহিত মিলিত হইয়াছে । ইমন, পারস্ত এবং 
অন্ঠান্ত দেশের বহুসংখ্যক লোক ব্যবসা বাণিজ্য করিবার 
জন্ত আগমন করেন। এই সকল কারণে বন্দরটী রশ্ব্যশালী 
ও সৌন্দধ্যশালী বালয়! খ্যাত। আমির আলাওল মুলুকের 
প্রমুখাৎ শুনিলাম এই বদরের মোট আয় ৬* লক্ষ মুন্রা। 
আলাওয়াল ইহার বিশ অংশের এক অংশ প্রাপ্ত হন গ্ 
বাকি সমস্তই বাদশার নিকট প্রেরণ করিতে হয়। 
একদ্িবব আমীরের সহিত সহরের প্রাস্তভাগে ভ্রমণ 
করিতে বাহর্গত হইয় প্রায় সাতক্রোশ পথ অতিক্রমের 
পর তাবনা* নাক এক বিদ্তৃত ময়দানে উপনীত হইলাম । 
এই ময়দানে প্রন্তরময় বই্সংখ্যক মনুষ্য ও জীবজ্কর মৃগ্তি 
ভগ্ন ও জীণ অবস্থায় দেখিতে পাইলাম। অনেক অষ্রালিকা, 
প্রাচীরেরও ভগ্রাৰশেষ রহিয়াছে । অন্ত এক স্থানে একটা 
পরস্তরের গৃহমধো একটী চবুতারার উপর একটা মনুয্য- 
ুস্তি স্থাপিত রহিয়াছে । ইহার হস্ত ছুখানি কোমরের নিকট 
স্থাপিত। মন্তকটা ঈষৎ লম্বা, মুখটী একপার্থে ঘুরান 


ছিল। এই গৃহের পার্থে একটা গর্তমধ্যে দুর্গন্ধ জল 


* তাবনা। জেনেরাল কনিংহামের মতে এই স্থান দেবলের 
ধ্যংশাবশেষ। দেবল লাহিরী বন্দর হুইতে পাঁচ মাইল দুরে অবস্থিত। 
এই স্থানে সিদ্ধুপ্রদেশের অতি পুরাতন রাজধানী ছিল। আবুল ফজল 
ও ফেরেস্তা উভয়েই দেবল ও ঠেঠ (11790112) একই স্থান বালয়! নির্দেশ 
করিয়! গিয়াছেন। কিন্তু ইহা! তাহাদের ভ্রম । ঠেঠ, দেবলঠেঠ নাষে 
আখ্যাত হইলেও দেবল একটী পুরাতন পৃথক সহর। 'কেহ কেহ 
এরূপ অনুমান করেন যে অধুন! আন 
(14817677949) নির্দিত হইয়াছে *সেই স্থানটা দেবলের: অন্তডূক্ত 
কিন্ত+ইহার মূলে আদৌ সত্য নিছিত নাই। 7515 সি 
প্রাচীন সহর নহে। সুলতান আলাউদ্দিনের সময় হইতে এই নগরের 
প্রতিষ্ঠা। তহফাতল-কেরাষের সগ্ধলন কর্তা লিখিয়াছেন বে অধুনা 
যাহাকে লাহ্রীবন্দর বল। হয় পুরাকালে তাহাকেই দেবলবন্যর় বলিত। 


ইহ! সত্য বলিয়৷ জন্গুমিত হইতেছে। বদ্দিও ইলির়ট সাহেব এ হত 


সমর্থন করেন ন|। কিন্ত আমাদের বিবেচনায় দেখলের ধংস ক 
ইহার অতি অযনমুয়ে লাহিরী বলর স্থাপিত হয়। 


৫১২ 


জমা রহিয়াছে'। প্রাচীরগাত্রে হিন্দিভাষায় 'খোদিত একটা 
প্রস্তর ফলক রস্িয়াছে কিন্তু ইহার অনেক স্থানের অক্ষর 
একবারেই অস্পষ্ট হইয়া গিয়াছে বলিয়! পাঠ করা যায়. ন|। 
আলাওল বলিতেছিলেন এ দেশের এঁতিহাসিকগণ বলেন 
এক সময়ে এই নগরের অধিবাসিগণ কোন দেবতার শাপ- 
্রষ্ট হুইয়া প্রস্তর-দেহে পরিণত হুইয়াছে। উপরুক্ত মুগ্তিটা 
এই সহরের অধীশ্বর ছিলেন। এই স্থানে তিনি বাস 
করিতেন বলিয়া আজও সকণে স্থানটাকে রাজবাড়ী: বলিয়! 
থাকে। আরও গুন! যায় এইরূপ অবস্থা প্রায় এক সহত্র 
বৎসরের পূর্বে ঘটিয়াছে। তথা হইতে প্রত্যাবর্তন করিয়া 
আমীরের নিকট পাঁচ দিবস অবস্থান করতঃ ভাকরাভিমুখে 
গমনের চেষ্টা করিতে লাগিলাম। 

মহাম্মদ হাফিজল হোসেন। 


উদ্ভিদের দৃষ্টিশক্তি । 

বিজ্ঞানতপন্বী আচার্য্য জগদীশচন্দ্র বন্থ প্িশাঁণ করিয়াছেন 
বে উত্ভিদেরও প্রাণ আছে, চেগুর্না আছে, অনুভূতি 
আছে, এমন কি চিন্তা করিবার শক্তিও তাহাদের আছে। 
উত্তিদ ও জীবে পরিণতি পরিমাণে মাত্র তারতম্য নতুবা 
মুলত উভড়েই প্রাণী। সংগ্রতি অধ্যাপক ডারুইন স্বতন্ত্র 
ভাবে গবেষণা ছার এই সত্যে উপনীত হইয়া ভারতীয় 
.আচার্যের পোষকভা করিতেছেন। ভারতীয় প্রাচীন 
খধিগণ ওষধির মধ্যে ব্রঙ্গদত্ত৷ উপলব্ধি করিয়াছিলেন। সেই 
জ্ঞানের অনুভব তাহাদেরই বংশধর দ্বারা প্রথম প্রত্যক্ষভাবে 
প্রধাণীক্কৃত হইয়! জগৎকে চমতককৃত করিয়াছে। 

এক্ষণে প্রশ্ন উঠিয়াছে, উত্ভিদ দেখিতে পায় কিনা? 
এই প্রশ্নের উত্তর “দেখা” শব্দের সংজ্ঞার উপর নির্ভর 
করিতেছে। 

কি পরিমাণ আলোকের শনুভূতি. দৃষ্টি নামে অভিহিত 
হইতে পারে ? আলোক-উত্তেজনার ইন্দ্রিয়-বিশেষের উপযুক্ত 
সঞ্চরণ দ্বারা সাড়া-দেওয়াই বদ্দি “দেখ!” হয় তবে উদ্চিদর 
নিশ্চয়ই দেখে। 


জন্ধ। উত্তিদদের একজাতীক্স পত্র-কোব ঠিক আমাদের 


কিন্তু যি বহিঃপদার্থ় হিশিষট মৃদ্ির 
প্রকাশ ও অন্থৃভৃতি, দেখা হয়, তবে উত্তিদ-রাজ্য এখনো 


| [ ৮কাগ পা 
চক্ষুগোলকের মতই আলোবরপ্ি সকলকে ফেজীতৃত ও 
পরিচালিত করিতে সক্ষম-_এই তত্ব সংপ্রতি আবিষ্কৃত 
হইয়াছে। আলোকপাতে উদ্ভিজ্জের উত্তেজন! প্রকাশ ও 
তৎফলে তাহাদের সঞ্চরণশীলতার পরিচয় হৃর্য্যমুখী ফুল 
সুর্যের গতির সহিত ফিরিয়া! 'ফিরিয়! বহুদিন পূর্বেই দিয়া 
রাখিয়াছে। এক্ষণে এতদপেক্ষ! অধিক কিছু জ্ঞান আমাদের 
হইয়াছে কি না দেখ যাক। 

কার্ণেগী ইন্সটিট্যুশনের উদ্ভিজ্ঞ-গবেষণা বিভাগের 
ডিরেকটার ডাক্তার ম্যাকভুগাল (1). 19. গা, 1০০- 
009291) 10176060701 016 [06097072170 01 13০62- 
01001755070] 01 006 09.072619 177900000) 
বলেন-__উত্তিদ-জীব্নের পক্ষে সম্ভবত আলোকই সর্বাপেক্ষা 
আবশ্তক উপাদান। কারণ, আলোক-রশ্মি হইতেই মুখ্যত 
উত্তিদে শক্তি সঞ্চিত হয় এবং বায়ু ও মৃত্তিকা হইতে লব্ধ 
আহার্ধ্য সকলকে আলোকই উত্তিদ-জীবনের উপযোগী 
করিয়া গঠন করে। আলোক হইতে শক্তি সঞ্চয়ের জন্ত 


উত্ভিদ ইহার সর্বশরীরকে এমন করিয়া আলোকের অভি- 


মুখী করিয়া পাতিয়া দেক্প যে সে যথোপযুক্তভাবে আলোক 
গ্রহণ করিতে পারে--যে হেতু আলোকের তীব্রতা ও 
উত্তিদ-শরীরে আলোকপাতের কোণের বিশিষ্টতার উপর 
আলোক-লব্ধ শক্তি নির্ভর করে। এবং এই আলোক- 
পাভের কোণ ও তীব্রতা নির্ধারণ করিবার ক্ষমত। উদ্ভিদের 
যে আছে তাহা প্রমাণ দেখিয়া! অনুমান করিতে বাধ্য 
হইতে হয়। 

জানালা ব! দেয়ালের ধারে যে সব গাছ থাকে তাহারা 
এমন করিয়া! ঝুঁকিয়া আপনাদের পত্রতল প্রসারিত করিয়! 
দেয় যেন সব চেয়ে বেশি আলোটা- আসিয়৷ পত্রতলের 
সাহত সমকোণ করিয়! পড়ে । 

উত্ভিদের সর্ব্ব অবয়বই আলোক অনুভব রস সক্ষম 
নহে। কিন্তু তাহার সর্ধাঙ্গই আলোকানুভূতির প্রতিক্রিয়ার 
সহিত সন্বন্ধযুত্ত। উত্তিদের অঙ্গবিশেষ জাবৃত বি ইহা 
প্রমাণ কর! যাইতে পারে। 

হদি জানালাশোভা৷ চারাগাছের কাগুর নিন 
পাত জড়াইয়৷ আলোকের দিক হইতে তুয়াই়া দেওয়া ছ্ 
তবে পরদিন দেখ! যাইবে যে কাওটি আলোকের দিকে ' 


বাকিত্বা গিয়াছে । ইহা দ্বার! এই প্রমাণ হয়. ঘে গাছ 
কাণ্ডের সাহায্য ব্যতীতও আলোক প্রাপ্ত হয় এবং 
আলোকানুভূতির প্রতিক্রিয়াতে ঢাক! কাণ্ড বাকিয়া! যায়। 
তৎপরে সেই গাছের ফুলগুলি কাঁলো৷ ঢাকনি দিয়া ঢাকিয়! 
দিলেও দেখ! যায় যে গাছ তাহার দৈনিক বরাদ্দ আলোক 
সংগ্রহের অন্ত ঠিক অভ্রান্তভাবেই আলোকের দিকে ঘুরিতে 
থাকে । অতএব বৃক্ষশরীরের অবশিষ্ট বহিরগ পাতাই 
উদ্ভিদের আলোকান্ুভৃতির ইন্দ্িয়। 

প্রায় সকল বৃক্ষের পত্রের একট! করিয়া লম্বা দীট! ঝা 
বোঁটা ও একট! চওড়। পাতা থাকে । এই পাতার প্রধান 
কার্য আপনাকে বিস্তৃত করিয়। দিয়া রশ্মিসংগ্রহ করা ও সেই 
শক্তি পত্রহরিত উৎপাদনে নিয়োজিত করা: পাতার বোটা 
টিনের পাত বা কালে! কাপড় দিয়! ঢাকিয়৷ দিলেও গাছ 
আলোকের দিকে ঘুরিতে পারে, কিন্তু পত্রফলক ঢাকিয়া 
দিলে গাছ আর আলোকের সন্ধান পায় না, আলোকের 
দিকে ঘুরে না, গাছ তখন বাস্তবিকই অন্বীকুত। কোনো 
কোনে! গাছ তাহাদের কাণ্ড ও পাতার বৌট' দিয়াও অল্প 
অল্প আলোক অন্ভব করিতে পারে। 

যে সকল গাছের আলোকানুভবশক্তি খুব তীব্র তাহা- 
দের একটা পত্রফলক অণুবীক্ষণ দিয়! পরীক্ষা! করিলে দেখা 
যায় যে বহিংত্বককোষের উপরিপৃষ্ঠ বাহিরের দিকে ফোলা-__ 
যেন কুর্ম্পৃষ্ঠ আতঙসী কাচের মত আলোকরশ্মিগুচ্ছকে 
কোষের অত্যাস্তরে “কেন্দ্রীভূত করিয়! দেয় এবং নিয়কোষে 
চালনা করিয়া পত্রহরিত হইতে আহার্ধ্য সামগ্রী উৎপাদন 
করিতে নিয়োজিত করে। 

মনে কর এই বহিংত্বক-কোঁষ যেন একটা ঘর (পর 
পৃষ্ঠায় ক চিত্র দেখ)। তাহার ছাদ কৃর্মপৃষ্ঠ রোশনদান 
চু (9151181,0-ওয়ালা ও মেঝে কাচের । যখন রশ্মিগুচ্ছ 
কুর্ঘপৃষ্ঠ রোশন-দানের উপর পড়ে তখন তাহা কেন্দ্রীভূত 
ইয়া কাঁচমেষে ভেদ করিয়া নীচের ঘরে যায় এবং পত্রহরিত 
হইতে শর্করা ও অন্তান্ত পদার্থ প্রস্তুত করে। রোশনদান- 
ওয়ালা, ঘরের পাশদেয়াল আলোক-অন্থুতবনশীল ) যদি 
'বৃ্ষপতর অর্থাৎ সমগ্র ইদারত নড়িবার সমর রসি পাশধেয়ালে 
পিয়া আঘাত. করে তবে একটি দুস্থ নড়ন-সক্ষম কলে 


গিয়া সাড়া! ছা ।. তখন বীয়ে ধীরে, কিন অত্রান্ত সতর্ক- 


শিট লা পাত নার ০৪ বি করি তি 4 সপন লালসা? রাশ ৯০৯ 


৫১৩ 


০০ 


ভাবে সেই ক্ষল গতিগ্রা্ত হয় এবং পত্গ্ুলিকে এন 
জায়গার আনে যে রশ্মিগুষ্ছ রোশনদানের ভিতর দিয়া গিয়া 
মেঝে ভেদ করিস নীচের খান্তপ্রস্ততকারী কোষে পৌঁছাক়্। 
এইরূপে গাছ প্রাতাহিক আলোক সঞ্চয়ের জন্য আপনার 
সকল পত্রগুলিকে একটি বিশেষ অবস্থায় নড়াইয়া নড়াইয়া 
রাখিতে থাকে । যখন পত্রফলকের উপর তীব্র আলোক 
পতিত হয় এবং সেই তীব্রতা যদ্দি গাছের পক্ষে ক্ষতিকর 
হয় তবে গাছ আলোকের দিক হইতে পত্রফলকের 
উপরিতল সরাইয়। লয়। আলোকের সামান্য শক্তি 
পরিবর্তনও বুঝিতে সক্ষম এবং দ্রুত অথচ অত্রান্তভাবে 
নণ্ড়তে সমর্থ একটি কল বৃক্ষশরীরে থাকায় আপন! 
আঁপনি এই সকল কার্যা ঘটিয়া থাকে । 

গাছের এই আলোকের পরিমাণ আন্দাজ করিবার 
নিপূণতা খুব সহজেই পরীক্ষা করা যাইতে পারে £--একটা! 
ছোট দ্রুত পরিবর্ধনশীল চারাগাছ (যথ! রাই সরিষার চার! ) 
কয়েক ঘণ্ট। অন্ধকারে রাখিয়া দিবার পর যদি দ্রটা বাতির 
আলো গাছেবস্ু্ট বিপরীত দিকে রাখা যায় এবং একটা 
আলোককে অপরটা আঁপেক্ষা এক ইঞ্চিমাত্র নিকটন্থ কর! 
যায় তবে চারাটি অসম উত্তেজনায় নিকটস্থ আলোর দিকে 
ঝুঁকিতে থাকিবে । কোনো! কোনো গাছের অন্ুভবশক্কি 
এত প্রখর যে* একগজ তফাতে রক্ষিত একটা বাতির 
আলোর তীব্রতার একের তিন লক্ষ ভাগের একভাগ তার- 
তম্যও সেই সকল গাছ ধরিতে পারে । এই শৃঙ্গ তারতম্য 
ধরিতে মানুসের নগ্নচস্ষু সম্পূর্ণ অক্ষম । 

গাছ যে শুধু আলোক তারতম্যই ধরিতে সক্ষম এমন 
নহে, অধিকস্ত বর্ণ নির্ণয় করিবারও ক্ষমতা স্পষ্ট তাহাদের 
আছে। বর্ণপর্যযায়ের (51১০০07১7) বিভিন্ন অংশ গাছে 
বিভিন্ন প্রকারের সাড়া উৎপন্ন করে। নীল ও লাল রং 
একই প্রকার সাড়! উৎপন্ন করে না। গাছ নীল আলোর 
দ্রিকে ঝুঁকিয়া পড়ে, কিন্তু লালের উপস্থিতিতে কোনো 
উত্তেজন! প্রকাশ পায় না। 

উপরি লিখিত পরীক্ষা সকল নিঃসনেহই প্রমাণ 
করিতেছে যে পত্রফলক আলোক হইতেই উত্তেজনা প্রাপ্ত 
হয়। কিন্তু সেই উত্তেঞনধঞজাত গতির উত্তব পত্রফলকে হয় 
না, বৌটার গোড়া বা কাণ্ড হইতে হয়। সেই গতির 


৫১৪ 
জন্মস্থান পরফলক হইতে হয়ত কয়েক ইঞ্চি বা এক ফুট 
ব্যবধানেও থাকিতে পারে। প্রায় সকল গাছেই এই গতি 
আলোক অন্থভবক্ষম অংশ হইতে দূরে অবস্থিত অবসবের 
মধ্যেই উৎপর় হয়। ইহা! পরীক্ষার জন্ত যদি একটা চারার 
একটি মাত্র পাতা অনাবৃত রাখিয়া সর্ববাঙ্গ টাকিয়া! দেওয়া! হয় 
এবং সেই অনাবৃত পাতার উপর আলোকপাত করা যায়, 
তবুও গাছের আবৃত অংশেই বন্রতা উৎপন্ন হইয়া থাকে। 
ইহা হইতে আমরা নিঃসংশয়ে অনুমান করিতে পারি যে 
গাছের আলোক গ্রহণক্ষম ইন্দ্রির হইতে দুরস্থ অনুভূতি ক্ষেত্রে 
একটা সাড়া বা সংবাদ প্রেরিত হয় এবং তাহা হুইতেই 
গতি উৎপন্ন হয়। মানুষের দৃষ্টিও এইরূপ-__চোখ শুধু 
আলোক গ্রহণ করিয়া মন্তিফে অনুভূতি পৌছাইয়৷ দেয়। 
অতএব উত্ভিঘেরও দর্শনক্ষমতা একেবারে অস্বীকার করিবার 
জো নাই। 

উদ্ভিদ্ধের বহিরিক্ত্িয় সকল ও প্রাণ আছে কি না, 
তদ্বিষয়ে আমাদের আধ্য পিতামহগণের কিরূপ ধারণা ছিল, 
তাহা মহাভারত হইতে জান! যাঁয়। শার্তিপর্কের অন্তর্গত 
মোক্ষধর্মপর্ববাধ্যায়ের ১৮৪ অধ্যায়ে আছে £__ 

“ভরদ্বাজ কহিলেন, ব্রহ্গন্! কি স্থাবর, কি জঙ্গম, 
সমুদয় পদ্দার্থই যদি পঞ্চভৃত দ্বার! নির্মিত হুইয়া থাকে, 
তাহা হইলে স্থাবর দেহে কি নিমিত্ত পঞ্চভূত লক্ষিত হয় 
না? দেখুন বৃক্ষলতাদি শ্রবণ, 'দর্শন, আত্রাণ, আস্বাদন বা 
স্পর্শ করিতে পারে না। উহাদের শরীরেও রুধিরাদি দ্রব 
পদার্থ, অগ্সিরূপ তেজ, অস্থিমাংসাদিরূপ পৃথিবী, চেষ্টারূপ 
বায়ু ও ছিদ্র্ূপ আকাশ বিচ্যমান নাই ; তবে উহার! কিরূপে 
পাঞ্চভৌতিক বলিয়া পরিগণিত হইতে পারে? 

_. পভৃগু কহিলেন, ব্রহ্মন্! বৃক্ষলতাদি স্থাবরগণ নিতান্ত 
ঘনীভূত বলিয়! স্থূল দৃষ্টিতে উহাদের মধ্যে আকাশ লক্ষিত 
হয় না বটে, কিন্তু যখন প্রতিনিয়ত উহাদের ফলপুষ্পোদগম 
হইতেছে, তখন বিশেষ পর্য্যালোচন! করিয়া দেখিলে উহাদের 
মধ্যে যে আকাশ আছে, তাহা অনশ্তই প্রতীয়মান হুইবে। 
ঘখন উত্তাপ স্বারা! উহাদের পত্র, স্বকৃ, ফল ও পুষ্প সমুদয় 
ম্লান ও বিশীর্ণ হইয়! যায়, তখন আর. উহাদধিগের স্পরশজ্ঞান 
বিষয়ে সংশয় কি? যখন বায়ু, অগ্নি ও বজের শবে উহাদের 
ফল পুষ্প বিপীর্ণ হইয়! পড়ে, তখন নিশ্চয়ই বোধ করিতে 


প্রহালী। 


মূ ্ 
[৮ম'ভাগ। 
পরি সি ০ তা 


হইবে যে, উহাদের শ্রবণ শক্তি বিষ্কমান রহিয়াছে। দর্শন- 
হীন জন্ত কখনই স্বয়ং পথ চিনিয়া গমন করিতে পারে না। 
অতএব যখন লতাসমুল্গার় বৃক্ষের নিকট আগমন, উহ্বাকে 
পরিবেষ্টন ও ইতস্ততঃ গমন করে, তখন উহাদের দর্শন শক্তি 
অবশ্ঠই স্বীকার করিতে হইবে। যখন বৃক্ষলতাদি পবিত্র ও 
অপবিভ্রগন্ধ এবং বিবিধ ধূপ দ্বারা রোগবিহীন হুইয়! পুম্পিত 
হইতেছে, তখন তাহার! নিঃসনেহ আত্বাণ করিতে পারে। 
যখন উহার! মূলদ্বারা সলিল পান করিতে সমর্থ হয়, তখন 
নিশ্চয়ই উহাদিগের রসনেজ্ড্িয় বিদ্যমান আছে। যেমন 
মুখন্বারা উৎপলনাল গ্রহণ করিয়া! জল শোষণ করা যায়, 
তন্দ্রপ পাদ্পগণ পবনসহযোগে মূলদ্বারা! সলিল পান করে। 
এইরূপে যখন উহাদিগকে সুখ ছুঃখ সংযুক্ত এবং ছিন্ন হইলে 
পুনরায় প্ররোহিত দেখা যায়, তখন অবশ্ঠই উহাদের জীবন 
স্বীকার করিতে হুইবে। উহ্বাদিগকে অচেতন বলিয়া 
নির্দেশ করা কদাপি কণ্তব্য নহে। বৃক্ষার্দি স্তাবর পদ্বার্থ 
মূল দ্বারা যে জলগ্রহণ করে, অগ্নি ও বায়ু সেই জল জীর্স 

. করিয়া থাকে। এ্রজলের পরিপাক হওয়াতেই পঁ সকল 
স্থাবর পদার্থ লাবণ্যবিশিষ্ট ও পরিবর্ষিত হয়।” 


চারু বন্দ্যোপাধ্যায়। 
চিত্র পরিচয় । 





ক-_পত্রপৃষ্ঠে বহিঃকোষ। মন্ুস্ুচক্ষুর অনুরূপ । 

খ-_পত্রকোষের সংস্থান। ০ 

গ-_পত্রফলকে তিরধ্যকপাতিত আলোকউত্তেজনার সাড়া 
, বৌটা বাহিয়! অস্থভব-ক্ষেত্রে গতি উৎপর় করিতেছে । 


৯ম সংখ্যা 1] 


লালা পলা পা পবা তরি সি পলা তর িিতরনানওরাস কলসি? 


ওপন্যািক সাহিত্যে নব রীতি । 


মানুষের মনকে বাঘ দিয়া ঘটনাপরম্পরার সমষ্টি লইয়া 
উপন্তাস রচিত হইলে উহ! সাধারণ পাঠকের নিকট গ্রহণীয় 
হইতে পারে কিন্তু উন্নত সমান্জের নিকট এরূপ উপন্তাস 
সমাদর লাভ করিতে পারে না । যে অনুভূতি চিন্তাশক্তি 
ও ইচ্ছাশক্তির উপর নির্ভর করিয়া আমর! সংসার-ক্ষেত্রে 
বিচরণ করিতেছি, মানব চরিত্র চিত্রণের সময় যদি মানব- 
মনের সেই সকল অদ্ভূত ক্রিয়াকে বাদ দিয়া কতকগুলি 
মানুষকে উপন্তাসের মধ্যে অঙ্কিত করিতে চেষ্টা কর! যায় 
তাহ! হইলে সে মানুষগুলি যে নিতান্ত প্রাণবিহীন জড়- 
পদার্থবৎ প্রতীয়মান হইবে ইহা আর বিচিত্র কি? শিক্ষার 
দ্বারা ধাহাদের রুচি পরিমার্জিত হইয়াছে ও ধাহাদ্দের মন 
শিক্ষার গুণে গভীরতম বিষয় সমূহের মধ্যে প্রবেশ লাভের 
অধিকার পাইয়াছে তাহাদের নিকট শুধু ঘটনাসমুহের সমষ্টি 
উুপন্তাস নামে গৃহীত হইতে পারে না, হইলেও তাহার 
মূল্য স্বল্প মাত্র। 

বিগত শতাবীতে এবং বর্তমান সময়ে ইংলগ্ডের শিক্ষিত 
সমাজে জর্জ ইলিয়টের উপন্তাস সকল যেরূপ সমাদৃত 
হইয়াছে এরূপ আর অতি অগ্ল লোকেরই হইয়াছে। 
ভারতবর্ষে ধাহার! ইংরাজী শিক্ষালাভ করিয়াছেন তাহাদের 
মধ্োও জর্জ ইলিয়াটের খুব আদর। এমন কি ধাহার! 
উপন্তাস পাঠের বিরোধী এমন লোককেও অর্জ ইলিয়টের 
উপন্তাস লকল মনোবিজ্ঞানের হিসাবে পড়িতে দেখা 
গিয়াছে। জর্জ ইলিয়টের কোনো কোনো উপন্তাসকে 
উপন্তাস হিসাবে বাস্তবিক উচ্চ স্থান দেওয় যায় না-_ 
যেমন রমোলা। কিন্ত দোষ ক্রটা ও অসম্পূর্ণতা সত্বেও 
তাহার গ্রন্থ সকলের মধ্যে উচ্চতর এমন কোনে! বস্ত আছে 
াহায় জন্য সেগুলি সর্বত্র সমাদর লাঁভ করিয়াছে। সে 
বন্ত মানব-মনের অভিব্যক্তি। ". 

যেসকল লেখক লেখনী-তুলিকায় মানব মনের চিত্র 
প্রতিফলিত করিয়া শিক্ষিত সমাজের বিশ্ময়োৎপাদন করিয়া- 
ঈছেন-_রবীক্না তাহাদ্দের মধ্যে একজন সে বিষয়ে সন্দেহ 
ঘনাই। এ. স্থলে এ কথাও বলা প্রয়োজন যে উপন্তাস 
হিসাবে, তাহার; সকল গ্রন্থ যে আবর্শস্থানীর তাহা নহে। 


উপক্তাপিক লাহিত্যে দয রীতি। 


৫১৫ 


কিন্ত একজন* গ্রতিভাবান্‌ লেখক যাহা লিখিবেন তাহার 
সবটুকুই হন্দর, নিথ্‌ত হইবে এরূপ আশা করাও অন্তায়। 
বরং এইরূপ লেখকের ক্ষুদ্র ক্ষুদ্র ক্রুটা ভুলিয়া, তাহার 
রচনার বিশেষত্বটুকু কি পরিমাণে বিকশিত হইতেছে 
সেদিকে দৃষ্টি রাখাই বাছছনীয়। রবিবাবুর রচনার মধ্যে 


“আমর! বুঝিতে পারি এবং বুঝিতে পারি না এমন অনেক 


ক্রুটী ও অসম্পূর্ণতা থাকিতে পারে কিন্ত বর্তমান বাংলা 
সাহিতোর সারথিরূপে, বিশেষতঃ ওঁপন্তাসিকর্পে তিনি কি 
নৃতন রীতি প্রচার করিয়াছেন আজ অতি সংক্ষেপে তাহার 
আলোচন! করিতে চেষ্টা করিব। 

বক্ষামান বিষয়টা অতি গুরুতর সংক্ষেপে তাহার আলো- 
চনাও অসম্ভব। কিস্তু তথাপি এ কথা স্বীকার করিতেই 
হইবে যে উপন্যাসের মধ্যে মানব মনের বহিঃপ্রকাশ 
অপেক্ষা অস্তঃপ্রকাশ রবীন্দ্রনাথের রচনার একটা বিশেষত্ব । 
বস্কমচন্দ্র তাহার ও পরবর্তী বহুযুগের শ্রেষ্ঠ ওপন্যাসিকের 
সিংহাসন অধিকার করিয়৷ থাকিবেন তাহাতে সন্দেহ নাই। 
কিন্ত এ কথা নাকুলকেই স্বীকার করিতে হুইবে যে বন্ধিমচন্জ 
অপেক্ষা রবীন্দ্রনাথ উপন্াসের মধ্যে মানব মনের ব্যবসা 
অনেকটা বেশী করিয়াছেন। কর্মে প্রবৃত্ত হইবার 
পূর্বে মানব মন কেমন সংগ্রাম করে, কত আবর্তের 
মধ্যে হাবুডুবু খথয়, যদি তাহা! ভাল করিয়! দেখিতে ও বুঝিতে 
হয় তবে রবীন্দ্রনাথের উপন্ঠাস পড়িতেই হইবে। মনৌ- 
বিজ্ঞানে বিশ্লেষিত মনের চিত্র যখন আমাদের নিকট নিতাস্ত 
ছায়াময় (0056:9.01) বলিয়! মনে হয় তখন যদি এক একটা 
মনোবৃত্তি জীবন্ত মানুষে অর্পণ করিয়৷ আমর! তাহাদের 
কাধ্যকলাপ পধ্যবেক্ষণ করিবার সুযোগ পাই তাহ! হইলে 
দর্শনশান্ত্র একটা জটিল পদার্থ না হইয়া আমাদের নিতান্ত 
পরিচিত বিষয় হুইয়া পড়ে । 

বিগত কয়েক বৎসরের মধ্যে রবিবাবু যে খানি 
উপন্তাঁস রচনা করিয়াছেন সে ছু*খানির মধ্যেই তহাক় রই 
রীতি বেশ ফুটিয়া উঠিয়াছে। চৌথের বালি ও নৌকা ডুবি 
সম্বন্ধে অনেকের অনেক মত থাকিতে পারে কিন্তু উপন্তাসের 
আখ্যানবস্ত লইয়! আলোচন! কর! বর্তমান প্রবন্ধের উদ্দে্ 
নয়। উপন্তাসের হিসাবে এই ছুইখানিকে যে খুব 
উচ্চস্থান দেওয়া যা না! এন্প মনে করিবারও যথেষ্ট কারণ 


৫১৬ 


আছে। কিন্তু রবিবাবু উপগ্ভাসজগতে যে নূতন যুগ 
প্রবর্তন করিয়াছেন উহা সময়োপযোগী হইয়াছে তছ্িষয়ে 
সন্দেহ নাই। 

বন্ধিমন্রকে কেহ কেহ বঙ্গের স্কট আখ্যা 
দ্দিয। থাকেন। হ্কটের উপন্তাপাবলী যেমূন বৈচিত্রে, 
সৌন্দর্যে, গাস্তীর্য্যে ও অভাবনীয় ঘটনাবলীতে পরিপূর্ণ 
বন্ধিমের উপন্টাসগুলিও সেইরূপ। কোথাও প্রেমিকের 
কথা, কোথাও বিদ্বেষবুদ্ধি পরিচালিত শত্রুর প্রতিহিংসার 
কাহিনী, কোথাও বীরের বারত্থের চিত্র, কোথাও বা 
পরহূঃখকাতরা রমণীর করুণ মুক্তি ফুটিয়া উঠিয়াছে। শুধু 
তাই নয়। তাহার মধ্য গভীর দার্শনিক ভাব সকলও 
স্থান পাইয়াছে। যেমন স্কট শুধু গল্প লেখেন নাই 
বন্কিমচন্দ্রণ 'তেমনি গল্প রচনা করিয়া ক্ষান্ত হন নাই। 
কত উচ্চভাব, কত দার্শনিক গবেষণা তাহাধন উপন্তাস 
সকলকে অলন্কৃত কবিয়াছে তাভ1 চিন্তাণাল পাঠক মাপেই 
অবগত আছেন । “আনন্দমমঠ* সকলেই পাঠ করিয়াছেন 
কিন্তু বক্িমচন্ত্র “আনন্দমঠের” উপসংহাকালে যে কল্পটা 
কথা লিখিয়াছেন অনেক লোকের: পক্ষেই তাহার নিগুঢ় 
অর্থ অনুধাবন করিতে পার! যে কঠিন কাজ ইহাতে সন্দেহ 
নাই। কতদিন মনে মনে বলিয়াছি “বিসর্জন আসিয়া 
প্রতিষ্ঠাকে লইয়৷ গেল” কিন্তু ইহার গভীর অর্থ এখনও 
বুঝিতে পারি নাই। বোধ হয় “আনন্দ মঠের” আচার্য্য 
ব্যতীত আর কেহ তাহার গভীর অর্থ সম্পূর্ণরূপে, হৃদয়ঙগম 
করিতে পারেন নাই। 

যেমন বঙ্কিমচন্দ্রকে লোকে স্কট আখ্যা দিয়া থাকে 
রবীন্দ্রনাথকেও তেমনি কেহ কেহ ভর্জা ইলিয়ট 
বলিয়া থাকেন। এক বিষয়ে যে রবি বাবুর সহিত 
জর্জ ইলিয়টের স্থগভীর মিল আছে তাহাতে সন্দেহ 
,নাই।_ এ প্রবন্ধের প্রারস্তেই প্রসঙ্গক্রমে সে কথা বলা 
িয়ছে। সে মিল মনের ব্যবসায় লইয়া । এডাম বীভ, 
(&৭৪ 3০৭০), সাইলাস্‌ মার্নার (51125 1127707), 
প্রভৃতি উপন্তাদ দিন দিন কলিকাতা বিশ্ববিদ্তালয়ের ছাত্র- 
দিগ্নের নিকট সুপরিচিত হুইতেছে। ইহা হইতে বেশ 
বুঝিতে - পার! যায় যে জর্জা ইলিয়ট উপপ্তাঁস জগতে যে 


নূতন যুগ প্রবর্তন করিয়া! গিয়াছেন তাহ! শিক্ষিত সমাজের 


[ভাগ 


অন্ুদোদিত। তীহার গ্রন্থের লো ক্রটা থাকা সব্বেও এই 
বিশেবত্বের জন্ তিনি শ্বদেশ এবং বিদে:শর সাহিত্যিক ও 
দার্শনিকদিগের নিকট প্রচুর প্রতিষ্ঠা লাভ করিয়াছেন । 
আমাদের দেশে রবীন্দ্রনাথ মনোবৈজ্ঞানিক উপন্যাস যুগের 
গ্রবর্তক। যুগ-গ্রবর্তকগণকে অনেক সময়েই নি্দাভাঁগী হইতে 
হয়। ইংলগ্ডে মিল্টন নিন্দাভাগী হইয়াছিলেন-_ আমাদের 
দেশে মাইকেলকে ব্যঙ্গ করিয়া কাব্যগ্রস্থও রচিত হুইয়- 
ছিল। রবি বাবুর এ চেষ্টাও যে সর্বত্র সহানুভূতি পাইবে 
এমন আশা করা অগ্তায়। কিন্তু এ কথা স্বীকার করিতেই 
হইবে যে উপন্তাস রচনা করিতে হইলে নায়কনায়িকার 
কাধ্যকলাপ বর্ণনাই যথেষ্ট নহে । তাহাদের মনের 
পরিচয় চাই। কোন্‌ বর্ণে কাহার মনটা চিত্রত তাহা 
জানিতে পারিলে পাঠকের কল্পনাশক্তি কার্য করিতে 
পারে--তাহার চিন্তাশক্তি জাগ্রত হয়। নতুবা শুধু 
গল্প পড়িতে পড়িতে পাঠকের কল্পনাশক্তি মরিয়া যায়-_ 
লেখকের লেখনীর গতির সহিত কল্পনার গতি একীভূত 
হয়া যায়। আপনার স্বাতন্ত্র ও অস্তিত্ব হারায়! ফেলে ! 
চোখের বালি ও নৌকাডুবি পাঠ করিতে করিতে পাঠক 
এমন অনেক স্তান পাইবেন যেখানে নায়কনায়িকার কোনো! 
চিন্তা বা বিশেষ কোন মানদিক অবস্থা অবিকল তাহার 
নিজের বলিয়া মনে হইবে। এই ছুইখানি গ্রন্থের মধ্যে 
এমন অনেক স্থান পাইবেন যেখানে চিস্তার ভাষা! শরীরে 
এবং মনে অন্ুত 50591107) উৎপাদন করে। জর্জ 
ইলিয়ট (আসল নাম মেরী এযান্‌ ইভান্দ) এই অদ্ভূত 
শক্তির জন্যই প্রতিষ্ঠা লাভ করিয়াছেন। সম্প্রতি একজন 
স্ুবিখাত মার্কিন 'লেখক তাহার সম্বন্ধে লিখিয়াছেন-_. 


(5001786 1311065 00701108001) 09 10150151195 17015115806 
(8916 1095 81567 07 055৮0100875 ০ ৮৩0০8174177 91] 
11679001501 12119) 019511021 116 17 01616187.0 
3597. ৬1০1০2, 91711789119 36001767 555 ::55989 1085 
৫০76 0710 728৮ ০০ ৫10 1001769০065) 79989817070, 
০" [10101716107 079 81817159117 0017010 87111510761) 00 
11790191290 075 11867 9০02] গযজিগোগা 01015 01060 


রূবিবাবুর উপস্টাসাবলী সম্বন্ধে ভবিষ্যৎ বঙ্গসাহিত্যের ইতিহাস 
জাজ রাভি সাহা বার সন্দেহ 
কি? | | 

উজার উদ ক নি 


৯মসংখ্যা।] 


পা পাক ৩ টিলা লা কউ ০ সত রি ৫6৯৪০ ও ৯ এশা 


করিব।, মনোবৈজ্ঞানিক উপলাস সর্ধসাধারণের জন্ত নয়। 
উপন্তাস হইলেই যে সকলের নিকট সহজবোধ্য হুইবে 
এরূপ আশা করা যায় না। বঙ্কিমচন্দ্রের সর্বজনপ্রিয় এবং 
সর্ধজনপঠিত উপন্তাসগুলিও স্থানে স্থানে গভীর এবং জটিল 
ভাবে পুর্ণ। অপেক্ষাক্ত শিক্ষিত ব্যক্কিদিগের নিকটই এই 
শ্রেণীর উপন্তাসের সমাদর আশা করা যাইতে পারে। 
যেমন উচ্চতর গণিতবিজ্ঞান সাধারণ সংযোজন ও বিয়োজন 
নিয়মেয় উপর প্রতিঠিত হইলেও সাধারণ গণিত বিস্তায 
পারদর্শী ব্যক্তির পক্ষে অনধিগম্য, তেমনি মানবমনের 
নিগুড় রহত্ত সকল চিস্ত! করিতে ও তাহার রহস্তজাল ভেদ 
করিতে অনভ্যন্ত ও অক্ষম পাঠকের নিকট রবিবাবুর 
উপন্তাসগুলি অনেক স্থলে শুধু “মিছে কথা গাঁথা” ব্যতীত 
আর কিছু নয়। রবিবাবুর উপন্যাসের আখ্যানবস্ত সম্বন্ধে 
অনেকে অনেক কথ! বলিয়াছেন, সহদয় পাঠকবর্গ সে সকল 
সমালোচনা হইতে সার সঙ্কলন করিতে পারিবেন। বর্তমান 
প্রবন্ধে শুধু তাহার প্রবর্তিত রীতি সম্বন্ধেই বৎকিঞ্ণি 
'আলোচনা করা গেল। 

প্রীইন্দুপ্রকাশ বন্য্োপাধ্যায়। 


আপ 


বিজ্ঞানের ভবিষ্যদ্বাণী । 


পঞ্ডিতগণের অন্ঠান্ত ধর্মের মধ্যে ভবিষ্যৎ উক্তি কর! অন্ঠতম 
প্রক্কতি। “বেগুণ গাছে আকুসি দিয়া বেগুণ পাড়িতে 
হইবে যেমন একদল মানবশক্তির হাসলক্ষ্যকারী হতাশ 
অভিভূত, পঙ্ডিতদলে কৌতৃহলজনক ভবিত্যন্থামী আছে, 
বর্তমানে মানবশক্তির উৎকর্ষ ও বৃদ্ধি বকষ্যকারী আশীগ্রমপ্ 
পঞ্ডিতঘণ্ডলী কর্তৃক মানবের ভবিষ্যৎ ক্ষমতা ও অবস্থার 
কল্পনাও তদপেক্ষা কম কৌতুকজনক নহে। অবন্তই 
বিশ্বাসীর নিকট তাহা সত্যের আভাস বলিয়া পরিগৃহীত 
হইতে পারে কিন্ত বিশ্বাসী ক্বিশ্বীসী নির্বিশেষে সকলের 
নিকটই বড় কৌতৃহলগ্রদথ। 

কিছু দিবস পূর্বে ফক্াসী বৈজ্ঞানিক মুর্সো৷ মার্সেলিস 
রেল, গাসাযনিক উবার গতি ক 
্ষয়িলে বেন বৌধ হয় তিনি, প্রকৃতির কর্মশালা! পরিদর্শন 
করিনা, চাকার. কাথা পক্ভোবজমক_ জহে প্রচার পু্বাক 


“বিজ্ঞানের ভবিষ্তদ্বাণী। 


পা দিক পি না? পি 


মানব কর্তৃক উঠচ অঙ্গের কর্মশালা স্থাপনের ব্যবস্থায় রত 
হইয়াছিলেন, ধাহার দীর্ঘজীবনের স্বভাবের সহিত ঘনিষ্ঠতা 
বোধ হয় প্রন্কৃতি যেন তাহার নিকটে ধরা পড়িয়া জ্ঞাপন 
করিতে বাধ্য হইয়াছিলেন এতদিন মনুষ্যহত্তের চালনার 
অভাবেই প্রকৃতি সম্যক্‌ পরিস্ফুট হইতে পারেননাই,__সেই 
রসায়ন শাস্ত্রের সিদ্ধার্থ অতিরথ বার্থেলে! মানবের ভবিষ্যৎ 
আহার্ধ্য, কার্য্য, ভোগ, লক্ষ্য সম্বন্ধে যে আভাস দিয়াছেন 
তাহা! যুগপৎ বিস্ময় ও কোঁতুক উৎপাদন করে। 

রসায়ন বিদ্যাই তাহার প্রধান অবলম্বন। এই বিদ্ধা 
সম্বন্ধে তাহার পূর্ববর্তী পঞ্ডিতগণের যে মত ও তীহাদের 
কর্তৃক এই বিস্তার যেটুকু ক্ষেত্র বলিয়! গণ্য হইত তিনি 
তাহাতেই আবদ্ধ থাকেন নাই। তীহার পূর্বববন্তিগণ 
এই বিদ্যার এইরূপ সংজ্ঞা দিয়া আসিতেন যে, রসায়ন 
শান্ত্রের কার্য বিশ্লেষণপ্রক্রিয়াতেই সীমাবন্ধ__ইহার় কার্ধ্য 
ভাগ, বিভাগ, প্রতি-বিভাগ দ্বারা নৈসগিক বস্তর পরিচয় 
গ্রহণ করা মাত্র। পণ্ডিত ল্যাভোসিয়র এই সংজ্ঞার 
প্রবর্তক এবং বাধ্্লোর পূর্ববর্তী সকলেই ইহা! মানিক 
আসিতেন। বস্ততও রসায়ন শাস্ত্র বহুকাল হইতেই এই 
শিক্ষা দিয়া আসিতেছিল মাত্র যে জল, অ্নজান ও হাই- 
ডোজেন সংমিশ্রণে উদ্ভূত ? কিন্তু এ ছুই জানের সংমিশ্রণে 
জল প্রস্তত প্রণালী রসায়ন শাস্ত্রের কার্য নহে, আযবস্তাধীনও 
নহে সকলেরই বিশ্বাস ছিল। তাঙগিয়! চুরিয়া বস্তর পরিচয় 
গ্রহণ করাই এই বিস্তার সীমা, গঠন-রহস্ত প্রকৃতির 
গুপ্তধন ; মানুষের তাহাতে হস্তক্ষেপ করার অধিকার নাই। 
পুরাতন রাসারনিকের ইহাই সংস্কার ছিল। কিন্তু বিংশতি 
বর্ষে পদার্পণ করিবার পূর্বেই বার্থেলো! ঘোষণা করিলেন-_ 
এই সংস্কার যে সত্য ইহা যে কুসংস্কার নহে, তাহার প্রমাণ 
কোথায়? যদি প্রকৃতি মূল পদার্থসমষ্টির সংমিশ্রণে যৌগিক 
পদার্থ গঠন করিতে পারে তবে আমি তাহা করিতে_ 
অসমর্থ থাকিব কেন? প্রন্কৃতি যে শক্তিয় সহারতায উহা 
সংসাধিত করে সে শক্তি আম! হইতে গোপন থাকিতে 
পারিবে কেন?” বৃদ্ধ! স্ত্রীলোকের প্রকৃতির সভার প্রকৃতি 
বুড়ী তাহার যে গুপ্ত স্ত্রীধন ভাবী উত্তরাধিকারী হইতে 
সর্বদা গোপন রাখিত যুবক বার্থেলো তাহাকে হত্তগত 
করিবার প্রয্াাসে বদ্ধপরিকর হইলেন। 


৫১৮ 


সিকি কব জ্বি পাত 


আবিষারের পর আবিষারে বার্থেলো প্রমাণ করিতে: 


সমর্থ হইলেন তীহার ঘোষণার মূলে যে সন্দেহ ছিল তাহ! 
সঙ্গত সন্দেহ এবং সময়ে সেই সন্দেহ সত্য বলিয়া পরিগণিত 
হইয়াছে। এখন রাসায়নিকের বিশ্বাস করেন ন! যে রসায়ন 
বিস্ত। ধ্বংস ভিন্ন নির্মাণ করিতে পারেন! ; তাহার! বিশ্বাস 
করেন উপযুক্ত ক্ষেত্রে এবং উপযোগী অবস্থার অধীনে এই 
বিস্কা দ্বারা স্বভাবের তুল্যরূপে এবং স্থলবিশেষে উৎকৃষ্ঠতর 
রূপে যৌগিক পদাথ প্রস্ততত হইতে পারে, নানাবিধ রং ও 
সুগন্ধি দ্রব্য যাহা রসায়ন বিদ্যার সাহায্যে প্রস্তুত হইতেছে 
তাহা স্বতাবজ রং ও সুগন্ধি দ্রব্য অপেক্ষা অধিক মনোরম ও 
উৎকৃষ্টতর। ১৮৬২ খুষ্টাবে বার্থেলে। অঙারক ও হাইডোোজেন 
বৈছ্যাতিক প্রক্রিয়ার অধীনে মিশিত করিয়া! নয়ন মনোহর 
এসিটিলিন প্রস্তত করিতে সমর্থ হইলেন এবং বিজ্ঞান জগতে 
চমৎকার ও মহানন্দ উৎপাদন করিলেন। সফলতা! 
পরম্পরায় এখন বহু রসায়নবিগ্ভাবিদেরই বিশ্বাস ও ধারণা 
জন্মিয়াছে যে এমন কোন স্বাভাবিক যৌগিক বস্তই নাই 
হা এই বিস্তার সাহায্যে সময়ে কৃম্ধেম উপায়ে প্রস্তত 
হুইতে পারিবে না। এই বিশ্বাস ও ধারণা অবলম্বন করিয়া 
বার্থেলো রসায়ন বিদ্ভার সাহায্যেই মানবের আহার্ধ্য 
প্রস্তুতের জন্য বদ্ধপরিকর হুইয়াছিলেন। তিনি বলিয়া- 
ছিলেন শন্তক্ষেত্রে বা উদ্ভানে কিন্বা গ্রাণিহত্যা ত্বার! 
মানবের আহারীয় আর সংগ্রহ করিতে হইবে না) রসায়না- 
গারেই ল্যাবোরেটরিতেই আহার্ধ্য প্রস্তুত হইয়া বাজারে 
বিক্রীত হছইবে। অবশ্তই তিনি নিজ জীবনে বা তাহার 
পরবর্তী কেহ এপধ্যস্ত, এই উদ্তমে সম্পূর্ণ সফলতা! লাভ 
করিতে সমর্থ হন নাই ? কিন্তু তিনি যতদূর অগ্রসর হুইয়া- 
ছিলেন তাহাতে অতি দত্তের সহিত বলিয়! গিয়াছেন কতিপয় 
দশা কাল মধোই রসায়ন শাস্ত্র ইহার পূর্ণ সফলতা দেখিতে 
পাইবে। . 
তাহার বক্তব্য ও কাধ্য সম্যক্‌ উপলদ্ধি করিতে হইলে 
একটু আন্ুসঙ্জক বিষরের আলোচনারও আবগ্তক-_মানুষের 
আহার্য্যের উপরুরণ কি তছিবয়ে অতি সামান্ত লক্ষ্য করিতে 
হইবে মাত্। মানব ভক্ষ্যের প্রধান উপকরণ প্রধানতঃ 
৪ চারি ভাগে বিভক্ত করা ঘায়। ১ম চর্বি বা! বলা অর্থাৎ 
তৈলমুলীর পদার্থ, ২য় কার্ষোহাইভেট অর্থাৎ আঙারক ও 


হাইড্রোজনের সংমিশ্রণনূলক পদার্থ, ৩য় নাইট্রোজেন মূলক 
পদার্থ, ৪র্ঘ খনিজ পদার্থ। শরীর নির্মাণ, গঠন, রক্ষণ 
কার্যে ইহারা প্রত্যেকেই অত্যাবন্তক। এই চারি পদার্থের 
সহিত জলও নিতান্ত আবন্টক। জলের অন্তান্ত কার্যের 
মধ্যে একটা প্রধান কার্য এই বে প্র সমস্ত পদার্থ কঠিনভাবে 
সহজে শরীরে প্রবেশ করিতে পারে না, জলের সহারতার 
উহার! অতি ক্ষুত্র ক্ষুদ্র অংশে বিভক্ত হইয়৷ অতি সহজে 
শরীরে প্রবেশ করে। আহার্যের উদ্বাহরণ স্থলে আমর! 
ছুপ্ধকে গ্রহণ করিতে পারি। ছুগ্ধে জল ব্যতীত উপরোক্ত 
চারি পদার্থই বর্তমান আছে। জলের পরিমাণ অবস্ঠই 
অত্যন্ত অধিক। শতকর। হিসাবে ছুষ্চের উপকরণের ভাগ 
এইরূপ-_ 


শতকরা 
৮৮ 


রূপে বিদ্যমান উর. ১ 


বিস্তমান এবং লৌহ ৫ ঁ 


১৩৬ 
এইরূপ মাংস, অন্ন, রুটা, ডিম প্রভৃতি মাজুষের উৎকৃষ্ট 
খাভগুলি বিশ্লেষণে দেখ! বার জল তির পূর্বোন্ক ৪ প্রকার 
পদার্থ প্রত্যেক গুলিতেই বিভিন্ন পরিমাণে বিস্ঞগান। 
উপরোক্ত ৪ প্রকায় পদার্থের মধ্যে খনিষ্জ পদদার্থ বখ! লবণ, 
লৌহ, ফসফেট প্রতৃতি যাহা অস্থি ও রক্তে উপকরণ 
তাহার জন্ত দার্ষকে চাষ জবাব আণিহত্যা। করিতে হন! 


৯ম লংখ্যা | ] 


এবং তাহা যে আকারে শরীয়ে গ্রহণ করিতে পারে তাহাও 
রসায়নাগারেই প্রস্তত হইতে পারে। চাষ আবাদ 
প্রাণিক্ত্যার একমাত্র প্রয্নোজন অবশিষ্ট ৩ প্রকারের অর্থাৎ 
চর্বি মূলক, কার্কোহাইডেট ও নাইট্রোজেন মুলক পদার্থের 
সংগ্রহ, কারণ তাহার! যে আকারে শরীরের উপযোগী তাহা 
ইতিপূর্বে প্রান্কতিক ভিন্ন অপ্রারৃতিক উপারে প্রত্তত হয় 
নাই। এই ভিন পদার্থ অপ্রারৃতিক উপায়ে প্রস্তুত করিতে 
পারিলেই মানবের খাদ্ভ রসায়নাগারেই প্রস্তত হইতে পারে 
বলিয়! বার্থেলো বিশ্বাস করিয়াছিলেন। মানবশরীরে এই 
তিন প্রকার পদার্থেরই বিশেষ আবশ্তকত| আছে এবং 
তাহারাই মানবদেহের গঠন, রক্ষণ, পোষণ প্রভৃতি সমুদয় 
কার্ধ্য সম্পন্ন করে। তাহার্দের মোটামুটি কাধ্য এইরূপ । 
মানব দেহে প্রতি মুহূর্তে যজ্ঞকুণ্ডের সভায় যে সমস্ত কোষ 
্রস্তত হইতেছে তাহার মূল উপাদানই চধি বা তৈল পদার্থ 
অর্থাৎ চবি কণাই এঁ সমস্ত নৃততন কোষের বীজ স্বরূপ । 
আমর! বাহিরে যেমন দ্বেখিতে পাই তৈলই অগ্নিশিখার 
প্রাণ, তন্জপ মানবশরীরাভ্যন্তরেও সর্বঘ। যে বন্ধি প্রজলিত 
আছে তাহারও গ্রধান উপাদান তৈল। এই সমস্ত কোষে 
আবার নাইট্রোজেন মুলক পদার্থ নীত হইয়! তথাকার কার্যে, 
যাহাকে মেটাবোলিজম্‌ বলে, তন্বারা তাহা মাংসে পরিণত 
হয়। শক্ীরবিস্ভার এই বিশেষ শব মেটাবোলিজম্‌ 
সম্বন্ধে এখানে এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে তাহা জীব- 
শরীরাভ্যন্তরের সেই রাসায়নিক কার্য যদ্দারা তথায় নীত 


সমুদয় জড়পদার্থ প্রাণময় পদার্থে পরিণত হয়। কার্কবোহাইডেট্‌ 


পদ্দার্ঘও কোযগুলি নির্মাণের উপকরণ চর্ষ্ বা তৈল 
পদার্থের সরবরাহ ব্যতীত মেটাবোলিজমের সহায়তা করে। 
এই তিন পদার্থের সাহায্যেই প্রধানতঃ শরীরের সমুদয় 
কাঁধ্য সর্বদা চলিতেছে। বার্থেলো! বিশ্বাস করিয়াছিলেন 
এই তিন পদার্থ রসায়ন শান্ত্রের সাহায্যে প্রস্তুত করিতে 
পারিলেই মানবের আহান, কৃত্রিম উপায়ে প্রস্তুত হইতে 
'গারে এবং 'সেই বিশ্বাস মূলে রসারনাগার়েই এ গুলি 
প্রস্ততের জন্ত বদ্ধপরিকর হন। 

১৮৫ সৃঠাকশেষ হইবার পূর্বেই বার্ধেলো তাহার চেষ্টার 
' ফলে: চর্বিূযাক:পরগাথিলি রলায়নাগারেই প্রস্তত করিতে 
পনর্থ হইলেন এমং সেই লমর হইতে তাহার নিজ গন্ধতি জব- 


বিজ্ঞানের স্তবিত্যদ্বাণী। 


৫১৯ 


গতির তিতা 


লধনেই অনভিবিলঘ্বেই কার্কোহাউডেট, পদ্ধার্থ অর্থাৎ 
শর্করাদি অঙ্গারক রসায়ন শাস্ত্রের সাহায্যে প্রস্তুত করিতে 
কৃতকার্য হইলেন। অবশিষ্ট নাইট্রোজেন মুলক পদার্থ 
অর্থাৎ এলবুমেন জাতীয় পদার্থ কৃত্রিম উপায়ে প্রস্তুতের 
প্রণালী এপধ্যস্ত উদ্ভাবিত না হইলেও বার্থেলো এবং 
আধুনিক বহু প্রসিদ্ধ রাসায়নবিৎগণই বিশ্বাস করেন অত্যন্স 
কাল মধ্যেই এ পথ উত্তাবিত হইবে তাহাতে সন্দেহ নাই। 
কিন্তু এইরূপ বা তক্রপ প্রক্রিয়া! আবিষ্কৃত হুইবার পূর্বে 
বার্থেলো! বলেন, এক বিশেষ আবিষ্কারের প্রয়োজন আছে 
এবং তাহা কোন বিশেষ “শক্তির আবিষ্কার ও সেই শক্তি 
এত অমিতভাবে সঞ্চিত থাকিবে যে ইঙ্গিত মাত্রে সামান্ত 
বা বিনা আয়াসে আমাদের কার্যে যে কোন পরিমাণে 
তাহাকে আমর! প্রযুক্ত করিতে পারিব। পূর্ববর্ণিত 
এসিটিলিন প্রস্ততপ্রণালীর প্রতি লক্ষ্য করিলেই দেখিতে 
পাই সাধারণ অঙ্গারক ও হাইডোজেন মিশ্রণ দ্বারা উহা! 
উদ্ভৃত হয় বটে কিন্তু রী দুই পদার্থের ষে প্রকারের মিশ্রণ 
আবশ্তক তাহা ব্লিশেষ ও প্রবল শক্তি ইলেকটি সিটির 
সাহায্যে সম্পাদিত হয়। এই স্থলে রাসায়নিক "মিশ্রণ, ও 
শক্তির তাৎপধ্য সংগ্রহে একটু সচেষ্ট হইলেই আমর! 
বুঝিতে পারি এক পদার্থ অন্য পদার্থের সহিত ঘনিষ্ঠভাবে 
সংলগ্ন হওয়াই “মিশ্রণ এবং যাহা এ্ররূপ সংলগ্ন হইবার 
সুবিধার জন্ত এক পঘার্থকে বনু হুক্ম অংশে বিভাগ করিতে 
সমর্থ হয় তাহাই রাসায়নিক "শক্তি এবং যাহ! যত বেশী 
অংশে বিভাগ করিতে পারে তাহা তত বড় “শক্তি+। প্রকৃতি 
এই শক্তিশালিনী বলিয়াই তাহাকে নির্ঘাত্রী ধাত্রী স্বরূপে 
দেখিতে পাই। মানব যত পরিমাণে এই শক্তিকে হস্তগত 
করিতে পারিবে ততই প্ররুতির স্থান অধিকার করিতে 
থাকিবে। অন্কশান্্রবিৎ আর্কেমিডিস তেমন বলিয়াছিলেন 
দণ্ড স্থাপনের স্থান পাইলে তিনি পৃথিবীকেও ক্ক্ষ্চাত_. 
করিতে পারিতেন, তত্দুপ বার্থেলো বলিয়াছেন উপযুক্ত 
শক্তি” হস্তগত হইলেই মানব প্রকৃতির স্তার নিজ আবশ্তকীর 
বছ পদার্থ নির্ধাণে সক্ষম হইয়া প্রকৃতির মুখাপেক্ষিতা 
অনেক পরিমাণে হ্রাস করিতে সমর্থ হইবে। 
শক্তির এই অর্থে জল, তাপ, ইলেক্টা.সিটি সকলই 
যাসকনিধ “শক্তি” 3 ইহার! সকলেই পদার্থ নিচয়কে খহ্ধা 


৫২০ 


বিভক্ত করিতে সক্ষম এবং তজ্জন্তই এই সকল শক্তির 
সাহায্যেই প্রায় সমুদয় রাসায়নিক প্রক্রিয়া সাধিত হয়। 
চাপের অর্ধীনেও যে রাসায়নিক ক্রিয়া! সাধিত্ত হয় তাহার ও 
কারণ অন্য কিছু নহে, তাহাও এই যে, এক পদার্থের সু 
অণু অন্ত পদার্থের হুক অণুর সহিত চাপ দ্বারা, নৃতনতর 
পদার্থের হজন করলে, নৈকট্যভাবে পাশীপাঁশি হইতে পারে। 
এইরূপ বলিলে রাসয়নিক ক্রিয়ার অর্থও অন্ত কিছু নহে__ 
সচরাচর ছুই ব! ততোধিক পদার্থের নুক্্ম অগুগুলি নূতন 
ভাবে সজ্জিত হইয়া যে নূতন পঘার্থের স্থজন করে সেই 
ক্রিয়ার নামই 'রাসায়নিক ক্রিয়' । কখন বা একটী মাত্র 
পদার্থেও এইরূপ পরিবর্তন সংঘটিত হইতে দেখা যায় ও 
তথাকার ক্রিয়াকেও “রাসায়নিক ক্রিয়া বলে; যথা 
অক্িজেন হইতে ওজোনের উত্তব। অক্সিজেনের সুক্্ম অণু 
(৪:০৮) গুলি পুর্ববে যে ভাবে সজ্জিত ছিল ইলেক্‌টা,সিটি 
শক্তির প্রভাবে তাহ! ভগ্ন হইয়া! গিক্া নূতন আকারে সজ্জিত 
হয় ভাহারই নাম ওজোন হয়, তাহাতে আর অন্ত কোন নৃতন 
পদ্নার্থ সংযুক্ত হয় না। অক্সিজেন তাহারু কুক্ক অণু (০9073) 
গুলি পরস্পর পরস্পরের প্রতি ধেঁ দুইটা আকর্ষণী বন্ধনী 
দ্বার! সংযুক্ত থাকিয়! যেমন গোটা বা 2,01905155 বাঁধিয়া! 
থাকিত সেই ছুইটার একটী রজ্জু মুক্ত হইয়! গিয়া, তেমন 
গোটা ভাঙ্গিয়া৷ ফেলিয়া, অন্ত একটা মুক্ত সুক্্মতম অণু 
(০৫০2০) কে বন্ধন করিয়া ফেলে এবং এইরূপে তিন তিনটা 
অণুর এক একটী গোটা বা 22915041০ বাধে ও তাহাদের 
সমফির নাম ওজোন হয়। যথা, যদি কোন অকিজেন কণ! 
৬টা হুঙ্ক অণু বা 2::075 এর সমষ্টি হয় তাহাতে ৩টী গোটা 
বা £)০15০8165 থাকিবে, কিন্তু যখন ওজোনে পরিণত 
হুইবে তখন তাহাতে ২টী গোটা বা ৮১০1590165 হইবে। 
রসায়নাগারে প্রকৃতির স্তায় ম্বাভাবিক পদার্থ প্রস্তুত 
_হইতে পারে ইভা নূতন কথা নহে। রসার়নাগারে হীরকও 
প্রস্তুত হইয়াছে কিন্তু তাহার জন্ত তাপ, চাপ, ইলেক্টা সিটি 
তিনটা শক্তি প্রয়োগ করিতে হয় এবং তাহা বহু বায়সাধ্য 
ও সময়সাপেক্ষ সুতরাং ব্যবসায়ের হিসাবে রাসায়নিক 
প্রক্রিয়! ছার! গ্রস্তত হীরক তত কাধের হয় নাই। ইহার 
প্রতি লক্ষ্য করিয়্াই বার্থেলো বলিয়াছেন রসার়নাগারে 
মানবের থাস্ত প্রপ্তত করিতে হইলে এমন কোন শক্তির 


প্রধাসী। 


- [৮ম ভাগ 


জরিপ ৬১৪৮৯৭ ৩৫৭৭ 


আবিষ্ার আবণ্তক যাহা! এত অফুরস্ত ভাবে পাওয়া চাই 
যে সামান্ত ব! বিনা বায়ে যে কোন সষয়ে যে কোন 
পরিমাণে তাহা! আমর! রসারানাগারের কার্যে লাগাইতে 
পারি। 

এমন শক্তি” কোথায় পাওয়। যাইবে বার্ধেলো ভাহার 
আভাস স্বরূপে বলিয়াছেন গ্রন্কৃতি কর্তৃক ব্যবহৃত সম্পূর্ণ 
শক্তি মানবের হস্তগত হওয়া অসম্ভব বা কল্পনাতীত হইলেও 
পূর্বোক্ত ক্রিয়াদি সাধনের উপযুক্ত শক্তি পৃথিবীর 
আত্যন্তরিক তাপের কিয়দংশ গ্রহণ করিতে পারিলেই 
মানবের .হস্তগত হইবে। এই উদ্দেস্তটে তিনি বলেন 
পৃথিবীর অভ্যন্তরে ৩ মাইল গভীরে যে ভাপ পাওয়া যায় 
তাহাই বথেষ্ট। এজন পৃথিবীর যে কোন স্থানে ৩ মাইল 
গভীর একটা গর্ভ বা গহ্বর খনন করিলে হইবে। 
বর্তমানে ইঞ্জিনিয়ারীং বিস্তা যতদূর অগ্রসর হইয়াছে, তিনি 
বলেন, তাহাতে এইরূপ খাত খনন নিতাস্ত কল্পনার কথা 
নহে এবং অত্যল্লকাল মধ্যে ইঞ্জিনিয়ারীং বিদ্যার যে উগ্নতি 
হইবে তন্বারা ইহা যে নিশ্চিত সাধিত হইতে পারিবে 
তাহাতেও সন্দেহ নাই। পৃথিবীর আবরণের ৩ মাইল 
নিয়ে যে তাপ পাওয়া যাইবে, বার্থেলো বলেন, তাহাই 
পৃথিবীস্থ প্রাণিজগৎ বিশেষতঃ মানবজগৎ ও শিল্পজগতের 
পক্ষে যথেষ্ট । মানব এখানে-ওখানে শক্তি ক্ষমতার অন্বেষণ 
করিয়া ফিরে, কিন্তু তাহার পদতলে যে মহাভৃত্য পড়িয়া 
আছে তাহাকে কাষে লাগাইতে পারিলেই যে সকল মানবই 
প্রস্ৃত ক্ষমতাশালী হইয়। সমান সুখন্বচ্ছনদ ভোগের 
অবিকারী হইবে তাহাতে আর সন্দেহ কি? এইক্নপ শক্তি 
রসায়নাগারের সহায় হইলে তথায় প্রনকৃতির অনুকরণে 
বু পদার্থ নির্মিত হইবে তাহা! ত সর্ববাদিসম্মত কঙ্গা। 

এইরূপ গভীর খাতের অন্তান্ত সুবিধার কথা উল্লেখ 
করিয়! প্রসঙ্গ ক্রমে তিনি বলিয়াছেন এত নিম্নে জলকে 
যেরূপ তাপ ও যত উচ্চ চাপের অর্থীনে পাওয়া যাইবে 
তাহার লাহায্যে মানবচালিত যে কোন কল বা এক্িন 
একক্সপ বিনাবায়ে চালিত হইতে পারিবে। পানীয়ের 
প্রতি লক্ষ্য করিলেও আমরা দেখিতে পাই পানীয়ের 
জেলের ) অপবিভ্রতা জন্তই মানব . বহু গীড় দ্বারা আক্রান্ত 
হুইয়৷ অকালে মৃত্যুসুখে পতিত হগ। এষন কোন নদী 


না » ৫... 
ঈম সংখ্যা (] 


. লবকোট ও কুশাবতী । 


৫২১ 


পিক ৪ নাই নর ৪৪৯৯৮ ৫৪৯৪5688৮৯2 রি উন ্ঠ৯০ ৪৪ এ ০৯8 পি 


বা প্রশ্রবণ নাই বাহার জলে পীড়াজনক জীবাধু (0০0৩8) 
 ষহুপরিমাণে 'বিদ্তমান থাকেনা বা! এমন কোন প্রক্রিয়। 
দ্বারা মানব এখনে! জলকে পরিশুদ্ধ করিতে সমর্থ হয় নাই 
যাহা দ্বার! ব্যয় করিয়াও পানীয় পীড়োৎপাদ্ক জীবাণু 
হইতে একেবারে মুক্ত হয়। প্রত্যহই আমর! পানীয়ের 
সহিত নান! ব্যাধি-উৎপাদক বন্ধ জীবাণু উদরস্থ করি। 
কিন্তু আমর! একপ্রকার বিন ব্যয়ে ৩ মাইল নিয়ে 
পরিক্রত যে বিশুদ্ধ জল পাইব তাহা অতি পবিত্র জল 
হইবে এবং তন্বার! মানব অকালমৃত্যুর অন্যতম কারণের 
হস্ত হইতে রক্ষা পাইবে। (ক্রমশঃ) 
শ্রীযোগেশচন্ত্র দত্ত 
দিনাজপুর । 


লবকোট ও কুশাবতী । 
€্খত্রি” ও “ছত্রি+ সমন্বয়) 
অবোধ্যাধিপতি মহারাজ রামচন্দ্রের পুত্র লব ও কুশ 
লবকোট ও কুশাবতী নামক ছুইটি নূতন নগর সংস্থাপন 
করিয়াছিলেন, বলিয়া! কিন্বদস্তী আছে।* তীহাদিগের 
পরবর্তী বংশধরগণ ভ্ঞাতিগণের সহিত সৌহার্দ রক্ষা 
করিয়া এই নগরঘয়ে আধিপত্য করিতে থাঁকেন। 
অবশেষে কুশাবতীতে কুলপুত্রের ও লবকোটে কুলরাওয়ের 
শাসন সময়ে প্রসঙ্গক্রমে জ্ঞাতিকলহ উপস্থিত হইয়! 
পরম্পরের মধ্যে ভীষণ শক্রতা গ্রাহৃভূতি হয়। ইহার 
ফলে কুলপুত্র নিদারুণ প্রতিছিংসাবশে প্রবল সেনাসহকারে 
লবকোট. আক্রমণ করি স্বীয় অধিকারে আনয়ন করেন। 
এইরূপে কুলরাও স্বাধিকারচ্যুত হইয়া নিতান্ত নিরুপায় 
অবস্থায় দাক্ষিণাত্যের তদানীন্তন অধিপতি মহারাজ অমৃতের 
আশ্রয়প্রার্থী হইলেন। অমৃত তাহার ছঃখে নিতাস্ত ছঃখিত 
হই! নানারূপ সদয় ব্যবহারে তাহাকে পরিতুষ্ট করিতে 
লাগিলেন) এবং ক্রমে সহাম্ুভূতি ও আস্তরিকতা বৃদ্ধির 
সহিত কুলরাওয়ের স্ভা অভিজাত পাত্রে স্বীয় কন্তা- 
সম্প্রদান রি তাহাকে স্বীর এন্থর্ধ্যের অধিকার প্রদান 
করিলেন। এই গুভাহুষ্টানের অল্লকাল পরেই অমৃত 


* প্রাচীন লবফোঁট এক্ষণে লাহোর নামেই বিশেষ পরিচিত। 
ঘর্তমান ফিরেজিপুর নগরের ছয়ক্রোশ দুরে ১০৪০০৮০০৪ 
-ছিম। হলি! নির্াঁতি হইয়াছে. 


পরলোক গমন করেন এবং অমৃতের কন্তার গর্ডে 
কুলরাওয়ের এক পুত্র জম্মে। ইহার নাম সাদীরাও। 
দক্ষিণাপথের শাসনদণ্ড কালসহুকারে সাঘীরাওয়ের হস্তে 
পতিত হইলে, তিনি আর্ধ্যাবর্ভ আক্রমণ করিয়! তাহার 
কিয়দংশে স্বীয় অধিকার বিস্তার করেন। তিনি সম্ভবতঃ 
শিশতকালেই পিতৃমাতৃহীন হন, সুতরাং অমাত্যমুখে কুল- 
পুত্র-কর্তৃক পিতার নির্বাসন বৃত্তান্ত অবগত হইয়, সদলবলে 
কুলপুত্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়া পিতৃরাজ্য লবকোটের 
পুনরুদ্ধার ও সেই সঙ্গে কুলপুত্রের রাজ্য অধিকার করেন। 
রাজ্যন্রংশে কুলপুত্রের বৈরাগ্যোদয় হয়; সুতরাং তিনি 
নানা স্থান পরিভ্রমণ করিয়া অবশেষে পুণ্যতীর্থ বারাণসীতে 
উপনীত হুইয় ধর্মসঞ্চয়ের সহিত শাস্তিলাভাশায় বেদাধ্যয়নে 
মনোনিবেশ করেন। অধীয়মান বেদের স্থানবিশেষে 
রব তততার পুনঃ পুনঃ নিষেধ পাঠে কুলরাওয়ের প্রতি স্বীয় 
ছর্ব্যবহার স্মরণ করিয়া, নিতাস্ত অনুতপ্তব্বদয়ে তিনি 
সাদীরাওয়ের সম্মুখে উপস্থিত হুইয়! স্বর্কৃত হুষ্কৃত স্বীকার 
পূর্বক পুনঃ পুনঃ ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন। 
সাদীরাও পরিতপ্ত শিতৃশক্রর মুখে স্থমধুর বেদপারার়ণ 
শ্রবণ করিয়৷ তীহার বিগত ব্যবহার ক্ষম! করিয়াই নিরস্ত 
হইলেন না, অধিকন্তু পিভৃসিংহাসনে কুলপুত্রকে স্থাপিত 
করিয়া লবকোট্ের সমস্ত অধিকার তাহার হস্তে সমর্পণ 
করিলেন। কুলপুত্রের এই বেদানুশীল হইতে তিনি ও 
তত্বংশীয়গণ “বেদী নবীন আখ্যা প্রাপ্ত হন। স্ুপ্রসিদ্ধ 
শিখসম্প্রদায়ের প্রথম প্রবর্তয়িতা গুরু নানকের জনক 
কালু এই কুলপুত্রেরই একজন অধস্তন বংশধর এবং 
কুলক্রমাগত বেদী” উপাধিতে ভূষিত ছিলেন। নানক 
ও পরবর্তী শিখগুরুগণ “খন্রি” বংশোস্তব বলিয়া পরিচিত। 
পাঞ্জাবে "খত্রি” নামক যে জাতি দৃষ্ট হয়, তাহারা আপনা- 
দিগকে প্রাচীন . ক্ষত্রিয়বংশসন্তৃত বলিয়৷ পরিচয় প্রদান 
করিয়া! থাকেন*। এখত্রি শবও ক্ষত্রিয়েরই+  অপশ্রংশ-" 


* কাশিস্থ নাগরীপ্রচারিনীসভার উপসভাপতি ক্ষতিবংগীয় ' বাবু 


গ্তামহুন্দয় দাস বি-এ, বলেন,-_ছত্রি' বা রাজপুত জাতি খত্রি হইতে 
সম্পূর্ণ পৃথক্‌, তাহার! আধুনিক জাতি। ইতিহাসপ্রসিদ্ধ অগ্নিকুল ' 
রারপুতগণ শফসংশ্রব শুস্ত নহে। পক্ষান্তরে খত্রিদিগের জাচার ব্যবহার 
পাঞ্জাবের সারক্ষত বাঙ্গণগণের সহিত সম্পূর্ণ সাদৃন্তবিশিষ্ট। তীহার! 


. খত্রিপক 'কাচ্চা' জন্নগ্রহণে আপত্তি ত করেনই না বরং হায়দারাবাদ 


৫২২ 


প্রধাসী। 


[৮ম ভাগ। 


১০ ওল রক ০৫8 ওলা শত এ৯০-6 


বলিয়া অনুমতি হয়) কারণ পাঞ্জাবীরা! বঙ্গীয়দিগের স্তায় 
ক্ষ স্থানে সাধারণতঃ “খ* উচ্চারণ করিয়৷ থাকেন। 
অন্ততঃ উল্লিখিত আলোচন! হইতে অবগত হওয়া যায়, 
হূর্ধ্যবংশীয় ক্ষত্রিয়বংশধুরদ্ধর কুশের বংশে শিখগুরু নানকের 
জন্ম হয়। 

পক্ষান্তরে লবের বংশের একটি শাখা লবকোট ( বর্তমান 
লাহোর ) পরিত্যাগ করিয়া, সৌরাষ্ট্রে (দ্বারকায় ) গিয়৷ 
বসতি করিয়া, বীরনগর নামে একটি নগর সংস্থাপন করেন। 
কনক সেন এই শাখার আবিপুরুষ বলিয়৷ ইতিহাসে 
পরিচিত। তাহার গ্রপৌন্র বিজ্ঞয় সেন বিজয়পুর ও বিদর্ভ 
(সিহোর ) নামক নগরঘয় নির্মাণ করেন। বল্লভীপুর * 
ইন্াদিগের রাজধানী ছিল। কিন্তু কালসহকারে বল্লভীপুর 
অসভ্য শ্লেচ্ছজাতিবিশেষ কর্তৃক 1 আক্রান্ত হইয়৷ রাজবংশ 
বিদ্বস্ত হইলে, রাজ্জীগণ মহারাজ শিলাদিত্যের | সহমৃতা 
হন) কিন্তু অন্ততমা অন্তর্বাত্বী মহিষী চন্দ্রাবতীর প্রমার 
রাজছুহিত। পুষ্পবতী পিতৃগৃহ হইতে বল্পভী যাইবার পথে 
এই শোকসংবাদ অবগত হইয়া, পিতৃগুহে, প্রত্যাবর্তন না 
করিয়৷ সমীপবর্তী মালিয়! শৈলমালার গহবরে আশ্রয় লইয়া 
পূর্ণকালে একটি নলক্ষণসম্পন্ন পুত্র প্রসব করেন এবং 
বীরনগরনিবাসিনী কমলবতী নারী একক ব্রাঙ্গণীর হস্তে 
সস্ভজাত শিশুর লালন পালন ভার সমর্পণ করিয়। পতির 
অন্ুমৃতা হন। গিরিগুহায় জন্মহেতু পরে এই শিশু গুহ 
নামে প্রসিদ্ধি লাভ করে। শাস্তচরিত্র ব্রাঙ্গণবালকগণের 
সহিত সাহচর্য্য ও তছুপযোগিনী শিক্ষা গুহের ভাল লাগিত 
না, বরং উগ্রস্বভাব পার্বত্য ভীলবালকগণের প্রতিই তাহার 
অত্যধিক অনুরাগ লক্ষিত হইত। তাহারাঁও তীহাকে প্রাণ 
দিয়া ভালবাসিত। ক্রমে বয়ঃপ্রাপ্তির সহিত গুহের 


অঞ্চলে অনুলোম প্রতিলোমন্রমে খ্রি ও সারম্বতব্রাঙ্গণে বিবাহের 


আদানপ্রদাদ হইয্স। থাকে। ইহা! সমাজসংস্কারকগণের অনুসন্ধানের 
ব্বিখস-লচশহ নাই । ্ 

* বর্তমান তবনগরের পাঁচক্রোশ উত্তরপশ্চিষে প্রাচীন বল্পভীপুরীর 
ভগ্লাবশেষ আছে বলিয়া! উন্নিখিত হয়। 

+ কিন্বস্তী এইরূপ, ঘৃষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে সিল্কুতটবর্ভী স্তামনগরে 
পারদ নামক অনাধ্য জাতি বাস করিত। তাহারাই বল্পভীপুর আক্রমণ 
ফরে। 


! কর্ণেল টড বলেন, জন্মযহন্ত হেতু ইহার নাষ গয়বী ছিল। 
দিবার ১ অং। 


রাভোচিত গুণাবলী. সম্যক্‌ পরিস্ফুট হওয়ার, তাহার প্রতি 
অধিকতর আকষ্ট হইয়া! তাহারা তাহাকে নেতারূপে বরণ 
করিল। ইহাতে তিনি বিদ্দুমাত্র রক্তপাত না৷ করিয়াই ইদর- 
ভূমির উপর সম্পূর্ণ আধিপত্য প্রাপ্ত হইলেন। এই গুহ 
হইতেই রাজস্থানের শিরোমণি গিহেলাট € গেহিলোট বা! 
গোহিলোট ) বংশের উৎপত্তি। 

অষ্টম পুরুষ পথ্যস্ত গুহের সম্ততিগণ এই পার্বত্য জাতির 
উপর শাসনদণ্ড পরিচালিত করেন। অবশেষে রাজা 
নাগাদিত্যের আচরণে নিতাস্ত কুদ্ধ হইয়া ভীলগণ তাহাকে 
বিনষ্ট করিয়া তাহার রাজ্য পুনগ্রহণ করে। এই বিপ্লবে 
নাগাদিত্যের তিন বৎসর বয়স্ক পুত্র বাপ্পার জীবন বিপৎ- 
সংকুল হইয়া উঠিল। গিহেলাট-রাজপরিবারের কুল- 
পুরোহিত নিতান্ত নিরুপায় হইয়া তাহাকে ভাগ্তীর ছুর্গে 
একজন ষছুবংশীয় ভীলের আশ্রয়ে রাখিয়াও নিশ্চিন্ত থাকিতে 
পারিলেন না; সুতরাং তথা হইতে তাহাকে পরাশর বনে 
লইয়া যাওয়া হয়, এবং ত্রিকুট পর্বতের সানুদেশসন্নিক্িত 
নগেন্দ্র নগরে ব্রাহ্মণদিগের তত্বাবধারণে তাহাকে রাখিয়া, 
তিনি কতকটা নিরুদ্বেগ হন। কিন্তু শাস্তশীল ব্রাঙ্গণগণের 
ধর্থোপদেশ ও শাস্তিময় ধন্মান্ুষ্ঠান মধ্যে নিরাপদে থাকিয়াও 
বাপ্পা বালস্বভাবন্থুলভ চপলতা বশত; শোলাক্ষিবংশীর 
নগেন্দ্ররাজের ভয়ে তথা হইতেও পলায়ন করিতে বাধ্য হ'ন। 
এই সময়ে চিতোর প্রদেশ প্রমারবংণীয় মোরী বা মৌর্য রাজ- 
গণের আঁধরৃত ছিল। বাপপার পূর্বপুরুষ গুহ প্রমারবংশীয় 
চন্ত্রাবতীরাজের দৌহিত্র--এই পরিচয় দিয়া চিতোররাজ 
মান সমীপে উপস্থিত হইলে, “তিনি তাহাকে সাদরে গ্রহণ 
করিয়া, বাপ্পার শৌর্ধ্যবীর্যে পরম গ্রীত হইয়। তাহাকে 
সেনাপতিপদে বরণ করেন। এই সময়ে বৈদেশিক শক্রু- 
কর্তৃক চিতোর আক্রান্ত হইলে, সামস্তগণ বিদেশীয় বাপপার 
উন্নতিতে আপনাদ্দিগকে অপমানিত মনে করিয়! যুদ্ধ করিতে 
অস্বীক্ৃত হইলে, এক বাপ্পাই অসাধারণ পরাক্রম প্রদর্শন 
করিয়া চিতোরের বহিঃশক্র নিবারণ করিলেন। এদিকে 
বিদ্বেষপরায়ণ সামস্তগণ মানরাজের পক্ষপাতিতায় প্রতিহিংস! 
নিবৃত্তির উপারাস্তর না দেখিয়া, বাপ্প্রাকেই কৌশলে 
স্থলে আনয়ন করিয়া রাজ্যলাভের হূর্ধাসন! তাহার হৃদয়ে 
জাগরিত করিয়! দিলেন। এই প্রলোভন .ও উত্তেজনার 


ফলে ক্মচিরকাল মধ্যেই যোরীবংশের উচ্ছেদ সাধিত হইল 
এবং পঞ্চদ্রশবর্ষ বয়ংক্রমে বাপ্পাই খৃষ্টায় অষ্টম শতাবীর 
প্রথমভাগে কৃতঙ্গতাপাপপক্কিল চিতোররাজসিংহাসন প্রাপ্ত 
হন। ইহার পর ছত্রিশবৎসর পধ্যস্ত তিনি চিতোরে 
শাসনদণ্ড পরিচালিত করিয়া পারন্ত রাজ্যাভিমুখে গমন 
করিয়াছিলেন, বলিয়া ইতিহাস সাক্ষ্য গ্রদান করে। 
দেশবৈরী কান্যকুজরাজ জয়চ্‌ র বিদ্বেষমূলক আহ্বানে 
সাহাবুদ্দীন মহম্মদ ঘোরি মহারাজ পৃর্ীরাজের বিরুদ্ধে যে 
সময় ভারতে সমরধাত্র' করেন, সেই থানেশ্বরের যুদ্ধক্ষেত্রে 
দ্বেশবংসল পৃর্থীরাজের পারে, তদীয় ভগ্িনীপতি চিতোর- 
রাজ যোগীন্্ম সমরসিংহকে দেখিয়া বাপ্পার বংশধরের 
বীরতা স্মরণ করিয়া মুগ্ধ হইতে হয়। আবার পানিপথ 
যুদ্ধের পর ভারতসাম্রাঞ্জ যখন বাবরের করায়ত্, সমবশীরের 
অধস্তন পুরুষ সংগ্রামসিংহই তাহার গতিরোধ করিবার 
উদ্যোগ করিয়া সিক্রির যুদ্ধে বিফল মনোরথ হ'ন। আবার 
ধ্জাকবর যখন প্রবল পরাক্রমে ও কুটবুদ্ধিসাহায্যে রাজ- 
স্থানের অন্তান্ত রাজপুতগণকে মিত্ররূপে গ্রহণ করিয়া 
পণ্যরূপে কাহারও কাহারও দুহিত৷ ব্বীয় অবরোধতুক্ত 
করেন-_এক মহাবীর প্রতাপসিংহই স্বাধীনতার, স্বদেশের 
ও স্বধর্থ্বের নামে অসি উত্তোলিত করিয়! হলদিঘাট ও দেবির 
যুদ্ধক্ষেত্র ভারতের পবিভ্রতীর্থে পরিণত করিয়৷ রাখিয়া 
গিয্লাছেন। হ্বদেশপ্রেমিকগণের চূড়ামণি প্রাতঃপ্মরণীয় 
বীরেন্দ্র প্রতাপ অমিততেজঃ মোগলশক্তির নিকট জাতিমান 
বিক্রয় কর! অপেক্ষা অনশনে বনে বনে ভ্রমণ করাও শ্রেয়ঃ 
বিবেচনা! করিয়া নিতাস্ত নিঃসম্বল অবস্থায় আকবরের 
প্রতিতবন্দিতায় জীবন শেষমুহূর্ত পধ্যস্ত যাপিত করেন। 
আবার ক্রুরকন্দী আওরেঙগজেবের হস্ত হইতে রূপনগর- 
রাজছুহিতাকে রক্ষ। করিবার জন্য মহারাজ রাজসিংহ যেরূপ 
মহত্ব, শৌধ্য ও যুদ্ধনৈপুণ্যের পরিচয় প্রদ্দান করিয়া 
গিক্গাছেন, তাহাতেও চিতোরের রাজবংশের ষশঃ ও শ্বাধী- 
বতা-প্রিয়ত! ইতিহাসে অক্ষু্জ হইয়া রহিয়াছে। ন্বাধীনতার 
লীলাস্থনী চিতোরের গিহেলাট বা শিশোদীয় বংশীয় যে 
পুরুষসিংহগণ হদদয়ে় তপ্ত শোণিত দানে মাতৃভূমির কল্যাণ 
কামনা করিয়া গিয়াছেন, তাহারা. ভারতপৃজ্য মহারাজ 


রামচন্রপুত্র লবেরই বংশধয় বণির! আমাদিগের আরও: 


৫২৩ 


উঠ সম্মানৈর পান্র। অভিহিতপুর্ব্ব যে মহান্থৃতবগণ 
র, স্বজাতির ও স্বধর্ের জন্--সংক্ষেপতঃ ভারতের 
ই দী করিয়া বরণীয় হুইয়! রহিয়াছেন, 
বাপ্পা হইতে আরম্ভ করিয়া! ইহারা সকলেই রাজপুত 
নামে অভিহিত। রাল্গপুতও “ছত্রি পর্যযারশব্ব । “ছত্রি” 
ক্ষত্রিয় শব্দেরই অপত্রষ্ট রূপান্তর মান্্র।* এইরূপে মহারাজ 
রামচন্দ্রের বংশাবলী তদদীয় পবিত্র নামের মাহাত্ম্য গুরু 
নানকের স্ঠায় মহান্ছভব ও প্রতা”সি'হপ্রমুখ স্বদেশব্রত্ী 
রাজসন্যাসীর উৎপাদনে প্রাচীন ইতিহাসের স্তায় আধুনিক 
ইতিবৃত্তেও চিরম্মরণীয় হইয়া রহিয়াছে। 
উল্লিখিত আলোচন! হইতে “খত্রিঁ ও “ছত্রি” জাতির 
উৎপত্তিস্থল একই বলিয়া প্রতীত হয়। প্রদেশবিশেষের 
উচ্চারণবৈষম্য হইতে পৃথক নামকরণ হুইয়! থাকিবে। 
মূলতঃ এক জাতি হইলেও ভিন্ন প্রদেশে বাসনিবন্ধন আচার 
ও ব্যবহারের পার্থক্য উপস্থিত হওয়ায় ক্রমে ভোজনসম্বন্ধ ও 
বিবাহের আদানও রহিত হইয়া গিয়! পৃথক জাতি রূপে 
পরিগৃহীত হুইয়া"্চু বলিয়াই অন্থুমিত হয়। বোধ হয় “খ্রি” 
ও "ছাত্র”গণ আপনার্দিগের পরম্পরান্থগত বিরোধ বিস্থৃত 
হইয়া! উভয় সম্প্রধায়ের একত্ব প্রতিপাদনে উদ্যুক্ত হইলে 
উপস্থিত কলহের বিনিময়ে একতারূপ অমৃতফলের উৎপত্তি 
হ্য়। * 
কালচক্রের নিশ্পেষণে আমর! এক ভাঙ্গিয়! অনেক হইয়া 
পড়িয়াছি এবং যতদিন আমরা! এই অনেকত্ব দূরে ফেলিয়া 
একত্বে মিশিতে চে্টত ল৷ হইব ততদিন আমাদিগের 
কোন আন্ৌৌোলনেরই ফল ষে বিশেষ স্থায়ী হইবে, এরূপ 
আশা কর! যায় না। যাহাতে অপরের সহিত বৈষম্য 
আনয়ন করে, তাহাকে বিষধর সর্প বলিয়! দুরে পরিহার ন! 
করিলে, মহাপাতকের মহাপথ মনে না করিলে, আমাদিগের 
মুক্তির উপায়াস্তর নাই। অতএব কি রাজনীতিক বক্তা, 
কি নৈতিক উপদেশক, কি ধর্ণা-উপদেষ্টা, সকলেরই এখন 
একই মাত্র কর্তৃব্যের অনুসরণে বদ্ধপরিকর হওয়া উচিত। 


হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, জৈন যিনি যে ধর্শাপদ্ধতি 


* রাজপুতগণ মিবার বংশকে 'অমৃতরত্বাকর খত্রিকূল' বলিয়া! 
সন্বোধন করেন। ইহাতেও বোধ হয় খক্জি ও ছত্রি এফ পর্যায় যোধফ 
প্রতিশব মাত্র । টডের বিবার অং ১৭ ভষ্টব্য। 


৫২৪ 


সা সপিসিপা পাস্তা 


অনুসরণ করুন না, বাঙালী, পাঙগাবী,  মহারাসীর, মাক্াজী 
বিনি ষে প্রদেশবাসীই হউন ন! কেন, তাহা(দগের সকলেই 
'তভারতীর' এই সাধারণ নামের সমান ভাবে অধিকারী । 
ভারতীরত্বই তীহাদিগের একত্ববিধায়ক মহৎ গুণ, বা 
নৈয়ায়িকের 'জাতি”। আমর! কিসে ভিন্ন তাহা না দেখিয়া, 
কিসে অভিন্ন জানিতে বুঝিতে শিক্ষা করাই আমাদিগের 
জাতীয় শিক্ষার মূলমন্ত্র হওয়া! উচিত। যে দিন হইতে আমরা 
সমস্ত বৈসাদৃশ্ত বিস্বত হুইয়৷ ভারতবাসীমাত্রকেই ভাই 
বলিয়! আলিঙ্গন করিতে দ্বিধা বোধ করিব না, সেই দ্বিন 
হইতেই বুঝিব ভারতীয় জাতি গঠিত হইয়াছে। তখন 
ইংরাজ কেন, সমস্ত জগৎ আমাদিগের বিরুদ্ধে দণ্ডীয়মান 
হইলেও আমাদিগকে ত্বরাজের স্বত্ববঞ্চিতি করিতে সমর্থ 
হইবে না । উপরে যেক্প প্রদর্শিত হইয়াছে, এক রামচন্দ্র 
হইতেই “থত্রি” ও “ছত্রি” বিবদমান জাতিত্বয়ের উৎপত্তি, সেই 
রূপ মন্থু হইতেই কি আমরা সকলে উৎপর হইয়া 
মানব আখ্যা ধারণ করি নাই ? যাহাদের মধ্যে এই প্রধান 
একত্ববীজ বর্তমান, অন্ান্ত ক্ষুদ্র বিসদৃশ ত'ব যতই প্রবল 
হউক না, ইহার নিকট তাহাদের সমস্ত শক্তি সম্যকরূপেই 
পরাহুত। ছুঃখের বিষয় আমর! মূল ভুলিয়! গিয়া শাখার 
বিভিরত! লইয়! মূর্থের স্ঠায় বিবাদ করিয়া মরি । মূলের দিকে 
দুষ্ট পড়িলেই কিন্তু সব কলহ মিটিয়া যায়, অন্ধ অভিমান 
হখনই তাহাতে বাধ! দেয়, তখনই অধোগতি ঘটতে আরম্ভ 
হয়-_তখনই (এক রামচন্ত্রের বংশধর হইয়াও) এক ভ্রাতা 
অপর ভ্রাতাকে হেয় প্রতিপন্ন করিতে বদ্ধপরিকর হুন। 
হুতরাং এই জাতীয় ক্ষুত্র সংকীর্ণতা ভুলিয়া গিয়া আমাদিগকে 
ভারতীয়ত্বে আত্মবিসর্জন করিয়! তাহাতেই তন্ময় থাকিতে 
হইবে, তবেই আমরা কিছু করিতে পারিব-__মহাজাতি 
বলিয়! পরিচয় দিবার উপযোগী হইব। এই জন্ত লবকোট 
কুশাবতীর উপাখ্যান উপন্তস্ত করিয়া এ্রতিহাসিক প্রমাণ 
দ্বারা দেখাইতে চেষ্ট1 করিয়াছি, এককাগ্ডের শাখাদ্ধয় এক্ষণে 
কিন্পপ বিভিন্নজাতীর় বৃক্ষরূপে প্রতীয়মান হইতেছে, 
এবং অন্তৃষ্টি ও একপ্রাপতার অভাববশতই আমর! তাহা- 
দিগকে এ যাবৎ কিরূপ পৃথক্চক্ষেই দেখিয়া! আসিতেছি। 
অতঃপরও যদি আমর! এই ভেঘবনীতির অনুসরণ করিয়া 
আত্মকলছের বীঞ্জ প্রতি হৃদয়ে প্রচ্ছন্ন রাখিতে চেষ্টা 


রা পিসি 


প্রবাসী। 


সপ কপির সা ০৫ সন সত ৯৭০৪৭ ক কক 


[৮ম তাগ। 


করি, তাহা হইগগে এ অধঃপতন হইতে আমাদিগের উদ্ধার- 
বাসন! বিড়ম্বনামাত্র-_আমাদিগের জাতীয় উন্নতিবিধাঁনের 
পথ কণ্টকাবৃত ! অতএব হে ভারতবাসী ভ্রাতৃগণ ! আনুন, 
বিরোধী ধর্ম, বিকুদ্ধ ব্যবহার, বিভিন্ন ভাবা, পৃথক্‌ প্রন্কৃতির 
দিকে লক্ষ্য না করিয়া, আমরা সকলেই 'ভারতসম্তান” 
এই অভিন্ন একত্ব হৃদয়ঙ্গম করিয়া পরস্পরের সহিত 
সহৃদয়তা ও সহান্মতৃতি প্রদর্শন জন্ত ক্রমশঃ বলসঞ্চয় করিতে 


বদ্ধপরিকর হুই। 
বারাণসীপ্রবাসী 


ললিতমোহন মুখোপাধ্যায়। 


কঃ পন্থা2। 

১৫১৬ বৎসরের কথা, পালামৌএর জঙ্গলের মধ্যে এক দিন 
বৈকালে, এইরূপ প্রথম গ্রীষ্মের বৈকালে *, কএকজন 
বাঙ্গালী বসিয়। গল্প করিতেছিল। বাঙ্গালী গন্পপ্রিয়, 
সমাজপ্রিয়, বাঙ্গালী যেখানে থাকে সেই খানেই পীচজনে 
একত্র বসিয়া গল্প গুজব করিয়! থাকে; বিদেশী বাঙ্গালীর 
জীবনে এই একটু স্থখ, তাহার ্লাস্তিপূর্ণ পরিশ্রমময় জীবনে 
এই একটু আরাম। 

ছোট নাগপুরের জঙ্গলের মধ্যে পালামৌকে একটা ক্ষুত্র 
বাঙ্গালী উপনিবেশ বলিলে চলে। অন্ততঃ যে সময়ের কথা 
বলিতেছি তখন ঠিক তাই ছিল। আজকাল পালামৌএ 
কলের গাড়ী চলিতেছে, তখন কলের গাড়ীর পথ হয় নাই। 
তখন সাধারণতঃ লোকে গয়া৷ হইতে গরুর গাড়ী করিয়া 
ছোটনাগপুরের সেই ভয়ানক পাহাড় জঙ্গলের মধ্যদিযা 
কএক দিন ধরিয়! যাইয়া পালামৌ গিয়া পহছিত। এই 
ছিল সাধারণ পথ। কখন কখন মৃত্তাপ্রিয় নৃতনত্বপ্রিয় 
কোন কোন বাঙ্গালীকে এক! করিয়া! বারুণডিহিরির পথে, 
কখন পালামৌ জেলার বাণিজ্যপ্রধান স্থান গাড়োর! হইয়া 
রোটাল হৃর্গ দেখিয়া, সমস্ত সাহাবা জেলার রম্য দৃষ্ত 
দেখিয়া, পশ্চিমের কলের গাড়ীর পথে যাতায়াত করিতে 
শুনা যাইত, কিন্তু সে অতি কচিৎ। সাধারণ ' পথ গয়ার 
পথ ছিল। পথের হুর্গমতা, স্থানের স্থাস্থ্য দেখিয়া, ছই 


চারি ঘর বাঙ্গালী পালামৌএ ঘর বাড়ী করিয়া বসবাস 


.  * এই প্রবন্ধ গত সার্চে লিখিত হয় । 


৯ম সংখ্যা ।] 


ফারিতেছিলেন। এই স সকল _বাগিলা বাঙালীর মধ্যে ৬ 
শশিতৃষণ মুখোপাধ্যায় মহাশয় প্রধান | শশীবাবু তখন 
জীবিত। প্রাতঃম্বরণীয় শশীবাবুর নাম উল্লেখে আর কেহ 
নাহোক তদানীন্তন পালামৌবাসী বাঙ্গালী মাত্রেই অন্তষ্ 
হইবেন। যে সময়ের কথা বলিতেছি তখন আবাল বৃদ্ধ 
বনিতা লইয়া পালামৌএ বাঙ্গালীর সংখ্য৷ প্রায় ছইশত 
হইবে। 

তখনকার বৈকালি বৈঠক চর্ব সরকারী প্রধান 
চিকিৎসক (0111 94:৩০) কুগ্রবাবুর বাসায় বসিত, 
কখন কখন শশীবাবুর বাড়ীতে । 

যেদিনের কথ! বলিতেছি, সেদিন আসর কুঞ্জবাবুর 
বাসামন। যেমন হইয়া! থাকে,_ পারিবারিক কথা, দেশের 
সমাচার, কর্মস্থানের সাহেবরূত তিরস্কার, শেষ গিয়া পড়িল 
কথ বাঙ্গালার ভাবী উন্নতিতে ,__বিগ্যাশিক্ষা, বিলাঁত যাওয়া, 
জমাট বাঁধিল দেশের কলকারখানায় ; রিষড়ার কল, বরাহ- 
অগরের কল, চামদানীর কল, বোধ হয় নিমতলার মড়া 
পোড়ান কলের কথাও হইয়া থাকিবে। 

সকলেরই একমত, সকলেরই একরায়, সকলেই এক 
আশায় আশ্বস্ত ; দেশের ভবিষ্যৎ বড়ই পরিফার, বড়ই আশা- 
প্রদ। অন্তদ্দিন অপেক্ষা সেদিন অধিকক্ষণ বৈঠক চলিল, 
শেষে সভা ভঙ্গ হইল। যদি পুরাতন হিসাব থাকে ডাক্তার 
বাবু বলিতে পারেন তাহার তামাকু খরচ সেদিন ছ্িগুণ 
হইয়াছিল কি না। আর বাসার ঠাকুর ও গৃহস্থ পরিবারের 
গৃহিণীরা বলিতে পারেন সেদিন রাত্রে অনশনে অথবা 
অর্ধাশনে থাকিতে হইয়াছিল কি ন!। সেইদিন বৈঠকের 
তর্কবিতর্কে যোগ দেন নাই কেবলমাত্র উপস্থিত একজন 
ভদ্রলোক, তিনি নীরবে, সভাম্থলে বসিয়াছিলেন। সভা! 
ভঙ্গ হইলে তিনি নীরবে বাসাক় চলিয়া! গেলেন। তিনি 
পূর্তবিভাগের লোক ) পালামৌ তখন নূতন জেলা হইয়াছে, 
.তিনি সরকারী ইমারত সকণ প্রস্তুত করিতে আসিয়াছিলেন। 

পরদিন বৈকালে ডাক্তার বাবুর বাসায় এ বাবুটা উপস্থিত 
আরও ছুই একজন উপস্থিত, মজলিস্‌ তখন পুরা হয় নাই, 
সকলে আগিয়া *ভুটিতে তখনও পারে নাই। বাবুটা 
স্বভাবতঃ অতি ধীর প্রকৃতির লোক, তিনি আস্তে আস্তে 
আরম্ত করিলেন ;_-তিনি বলিলেন £-_-"আপনারা যে কল- 


বহর 
জরধানার বাদি অত পরণানা করিলেন, তাহাতে দেশের কি 


, ৫২৫ 


সর্বনাশ হইতেছে তাহা আপনারা জানেন না তাই অত 
কথা বলিলেন; আমার বাড়ী চামদানী, কলকারখানায় 
দেশের যে কি অনি ঘটিতেছে তাহা! আমর! স্বচক্ষে দেখি- 
তেছি। যে চরিত্র মানুষের সর্বস্বধন, যে চরিত্র জাতীর 
জীবনের প্রধান উপাদান, আমরা এই কল কারখানার দায়ে 
তাহা খোয়াইতে বসিয়াছি ; দেশ নিরল্ন, ম্যালেরিয়াতে অনেক 
পরিবার নির্বংশ হইয়াছে, হয়তো কোন সংসারে ছই একটী 
বিধবা আছে, তাহাদের দিনাস্তে অন্ন জুটে না, গৃহে সম্বল 
এক আধখানি ভাঙ্গা পাথর, আর যাহা কিছু বিক্রয়ের 
উপযুক্ত ছিল, তাহা পূর্কেই বিক্রয় করিয়া খাইয়াছে ) এখন 
আর পেটে অন্ন নাই, শরীরে একথণ্ড জীর্ণ ছিন্ন নেকড়া! 
ভিন্ন বস্ত্র নাই, গৃহস্থের মেয়ে সাধারণে ভিক্ষা করিতে যাইতে 
পারে না, আর ভিক্ষা চাহিলেই বা দেয় কে? অনেক দিন 
অনশনে যায়। এখন আর দেশে কাট্না কাট! নাই বা 
এমন কোন সংবৃত্তি নাই যাহা! অবলম্বন করিয়া গরীৰ ভদ্র 
লোকের মেয়ে ঘণ্র বসিয়া আপনার জীবিকা! নির্বাহ করিতে 
পারে। সন্ুখে চামদাঁনীর কল। ধর্মপথ ত্যাগ কর, ঘর 
হইতে পা বাড়াও, পাপশ্োতে গা ঢাল, আর তোমার অপ 
বস্ত্রের কষ্ট নাই, স্বচ্ছন্দে দিন কাটিয়া! যাইবে। দৃষ্টান্ত 
অতি ভয়ানক | অভাগিনী দেখিতেছে, তাহার পাড়ার কত 
হতভাগিনী তাহারই মত অন্ন বস্ত্ের অভাবে, তাহারই মত 
নান! কষ্টে ছিল, আজ তাহাদের আর কোন কষ্ট নাই। 
এইরূপে দেশ উৎসন্ন যাইতেছে ।” ভত্ত্রলোক নীরব। 
উপস্থিত সকলেই নীরব । 

কথা ভাবিবার বটে। কেবল যে দেশে পাপের সংসার 
বৃদ্ধি পাইতেছে আর ধর্মের সংসার উৎসন্ন যাইতেছে, তাহা! 
নয়। দেশে যে কেবল কল কারখানায় নৈতিক পতন 
হইতেছে আর আর্থিক উন্নতি হইতেছে তাহ! নয়। দেশ 
সকল প্রকারেই উৎসন্ন যাইতেছে। স্বজনবর্জিত, সমাজ- 
রহিত স্থানে, দেশের যত যুবক যুবতী আসিয়া জুটিতেছে, 
তাহাদের পরিশ্রমলন্ধ অর্থ সঞ্চয় করে বা সদ্ব্যয় করে 
এমন পরামর্শ দেয় কে? যে স্বাস্থ তাহাদের সর্বস্বধন, 
যাহার সাহায্যে তাহাদের এই স্থখ, এই আপাত মধুর 
সুখ, তাহা রক্ষা করিতে পরামর্শ দেয় কে? তাহাদের 


৫২৬ 


সিসি তি 


নিক উপার্জন ভকমরাশির - সার কোথায় যাইতেছে, 
পাপের পুজায় তাহাদের শরীর, ও অত শারীরিক পরিশ্রম 
করিয়৷ উপার্জিত অর্থ কোথায় চলিয়া যাইতেছে; 
দেশ যে নির্ধধ সেই নির্ধন খে নিরন্ন সেই নিরব, 
লাভের মধ্যে দেশের মধ্যে পাপের স্রোতের বিস্তার 
পাইতেছে, ম্যালেরিয়া! প্রভৃতি নিরন্ের রোগের সহিত 
অবৈধাচরণ জনিত রোগ সকল আগিয়া দেশকে উৎসন্ন 
দিতেছে। তাহার উপায়? এখন হাল যেমন ধরিৰে 
নৌকা! সেই পথে যাইবে । কিন্ত একবার দিক নির্ণ্ হইলে 
একবার নৌক! শ্রোতে গা ঢালিলে তখন তাহার গতি 
ফিরান শক্ত হইবে, হয়তে। আর ফিরিবে না, অধঃপাতের 
পাকে পড়িবে। 

বিষম সমস্ত। )১-_অন্নাভাবে এই জাতি কি ধ্বংস হইবে ? 
না পাপআোতে অন্নের চেষ্টার গিয়৷ অধঃপাঁতের পাকে 
পড়িয়া নষ্ট হইবে? অনেকে বলিতে পারেন, যে স্ত্রীলোক- 
দিগকে কলে কাজ দেওয়! উচিত নয়? কিন্তু সে উপায়ে 
আত্মরক্ষা সম্ভবপর নয়। যাহারা, কজ করিবে, তাহারা 
স্বার্থের অনুরোধে স্ত্রীলোকদিগকে কলে কাজ দিবে; 
আইনের অবরোধ অনেক সময় হূর্বল প্রকৃতির লোকদিগকে 
আট্কাইয়! রাখে, নীতির অবরোধ তাহ! পারে না। লোকে 
তাহা মানে না। ইহার উত্তরে সুনীতি হয়তে। বলিবেন, 
প্চরকার সুতায় হাতে বুনা কাপড় ব্যবহার কর।” কলে 
বুনা কাপড়ের স্তায় যদি সর্বতোভাবে হাতে বুনা কাপড় 
সন্তা হইত, তাহা হইলে কোন আপত্তি থাকিত না। কিন্ত 
তাহা হইতে পারে ন|। 

যেশ্রোত বহিয়৷ যায় তাহা আর ফিরিয়া বিপরীতে 
বহে না, সময় যাহা কাটিয়া! যায় তাহা আর আসে ন!। 
সময় যায়, তাহার সঙ্গে সঙ্গে তাহার আনুসঙ্গিক সামগ্রী 
চুলিয়] যায়, তাহ! না হইলে সময়কে চিনি কিসে? সময়কে 
জানি কিসে? কাল যে আমাদের ছিল, আজ সে আমাদের 
নাই, আর সে সেই মৃত্তিতে আমাদের মধ্যে আসিবে না, 
আর সে আমার্দের হইবে না) সময়কে চিনি তাহার 
পরিবর্তনে, আবার সেই পরিবর্তনকে চিনি সময়ে । যেদিন 
আর পরিবর্তনকে চিনিব 'না, সেই দিন আমাদের 
স্থান হইবে অনস্তে। আবার যে কালের আর পরিবর্তন 


প্রবাসী । 


সিসিক 


সিপিবি শাত৯০৪৪৭৭৭ 


ধাকিরেমাতি রে আর ক্ষান থাকিবে না, সে 
হইবে অনন্ত । 

যাহা এককালে সম্ভবপর ছিল, অন্যকালে সম্ভবপর 
নয়। সময়ের উপযোগী না হুঈলে কোন পদার্থই কালের 
মুখে তিষ্ঠে না, তাহা কালের নিয়ামক হইতে পারে না। 
ভীমের গদা! কুরুক্ষেত্রের নিয়ামক হইয়াছিল ) কিন্তু ওএডের 
তরবারি সেপ্টমিলের যুদ্ধে নিয়ামক হয় নাই, সেখানে 
ইংরেজ পক্ষে নিয়ামক হইয়াছিল ওএলিংটনের বুদ্ধি। তাই 
বলিতেছিলাম চরকা আর ভবিষ্যৎ বাঙ্গালার শ্বচ্ছন্দের 
নিয়ামিক! হইবার আশ! নাই, তাহার উপর ভরসা করিলেই 
কালে তাহা! মরীচিক1 হুইয়! ফাড়াইবে। 

অতীতের নাশেই, বর্তমানের প্রকাশেই, কালের আত্ম- 
বিকাশ; কালের এই অতীত বর্তমানের প্রতভেদ বুঝিবার 
অভাবে তাহার এই গতকে জীবস্তভ্রমে আলিঙ্গন করিতে 
যাইয়াই তাহার এত দুর্গতি। জাপান বর্তমানকে বর্তমান 
বলিয়! চিনিয়াছিল, বর্তমানের ভালে ভবিষ্যতের আলো-্চ 
দেখিতে পাইয়াছিল, সেই আলোকে আপনার পথ চিনিয়া 
লইয়াছিল, ভাই তাহার আজ এত ন্ক্কৃতি। আমাদের 
তাহাই বুৰিয়! চলিতে হইবে । বর্তমানের মুখে ভাঁবস্ততের 
মঙ্গল আরতি শুনিতে হইবে। তবে আমর তাহার মঙ্গল 
রাজ্যে উঠিতে পারিব। 

মানুষের প্ররুতিই সংরক্ষণশীলা, যাহা আছে তাহা 
ছাঁড়িতে চায় না। ভারতবাসী আবার সংরক্ষণশীলের মধ্যে 
সংরক্ষণণীল। তাহার শিক্ষাতে বল দীক্ষাতে বল, তাহার 
সমাজে তাহার ধর্মে বল, তাহার আচারে তাহার ব্যবহারে 
বল, সকল বিষয়েই ভারতবাসী অতি সংরক্ষণশীল। খৃষ্টান 
ধর্মপ্রচারক তাহার এই সংরক্ষণশীলতা দেখিয়া, গৈরিক 
বেশধারী সন্ন্যাসী সাজিয়া, পুরাতনের সাজে নূতন দীক্ষা 
দিবার চেষ্টা করিতেছে । এই সংরক্ষণশীল জাতির পক্ষে 
নুতন বিষয়ে সফল হওয়া অপেক্ষা "নষ্ট.বিষয় উদ্ধার” করা! 
সহজ। তাহা! তাহার প্রকৃতিগত। সেই জন্ত এই 
প্্বদেশী আন্দোলনে” অন্য ব্যবসায় অপেক্ষা বাঙ্গালার কাপড় 
বুনার ব্যাপারটা অধিক সাফল্য লাভ করিয়াছে। দেখিরাছি 
অবস্থাপন্ন গৃহস্থের সন্তান, আঁপনার ঘরে তাত বসাইয়া, 
আপনাদের সংসারের প্রান সমস্ত কাপড় নিজে বুনিতেছে। 


উর সংখ্যা ।] 


লস 
চা 


কিন্ত ও ব্যবসা ্ত। রনি নি কাটিয়া, তি 
তাতে কাপড় বুনিয়া, কলের কাপড়ের সঙ্গে প্রতিযোগিতা 
চালান অসম্ভব । 

চিরদিন রণসাজ সাজে না, চিরদিন লোকে যুদ্ধ 
করিতে পারে না, যুদ্ধের পরিণাম আছে )_যুদ্ধের পরিণাম 
অয় পরাজয়, এক পক্ষের জয় অপর পক্ষের পরাজয়। 
আমাদের দেশে বৈশ্তযুদ্ধ চলিয়াছে, তাহারই আর একটা 
নাম “স্বদেশী আন্দোলন |” এই স্বদেশী আন্দোলন চিরদিন 
চলিবে না, চিরদিন চলিতে পারে না। তখন যে পক্ষ 
বাজারে ভাল দ্রব্য সুবিধা দরে বিক্রয় করিতে পারিবে 
তাহারই জয় হইবে। 

এই স্বদেশী আন্দোলনে আমাদের দেশে নানারূপ 
দেশী দ্রব্যের কারখানা খুলা হইতেছে ; আন্দোলন থামিয়া 
গেলে সকল প্রকারই যে আমাদের দেশে প্রস্তুত হইতে 
পারিবে এরূপ আশা কর! যায় না। সকল দেশ, সকল 
প্রকার “দ্রব্যের উৎপাদনের উপযুক্ত নয়, উপযুক্ত নয় 
বলিয়া জগতে বাণিজ্যের স্যর্টি হুইয়াছে। বন্ত্রব্ন, যে 
আমাদের পক্ষে একটা উপযুক্ত উপজীবিকা, তাহা এই 
দেশের বকালের বাণিজ্য বিবরণেই জানা যায়। এই 
ব্যবসা বাঙ্গালী জাতির মধ্যশ্রেণীর স্বচ্ছন্দের মুল ছিল। 
ষে কোন জাতির মধ্য শ্রেণীই তাহার মেরুদণ্ড স্বূপ। যে 
জাতির মধ্যশ্রেণী পরিপুষ্ট, সেই জাতিই জগতে বলবান। 
এক্ষণে আমর! যতরূপ ব্যবসায়, আমাদের মধ্যে হ্যাট 
করিবার চেষ্টা করি না কেন, বন্তরব়ন ব্যবসায়ের পুনরুদ্ধার 
সর্বাপেক্ষা সহজ ও আমাদের অভ্যাসের অন্ুরূপ। এই 
_বস্ত্রব়ন শত বাধাবিত্ব সত্বেও এখনও আমাদের মধ্যে জীবিত 
রহিয়াছে। এখনও দেশী কাপড়ের আদর আমাদের মধ্যে 
সকলের কাছে সর্ধাপেক্ষা অধিক রহিয়াছে। এখনও 
চরকায় সত কাটার কথা পৌরাণিক উপন্যাসে দীড়ায় 
নাই। এখনও বর্তমান বাঙ্গালীর অনেকেই পিতামহী বা 
প্রপিতামহী চরকায় তা কাটিতেন, একথা তাহারা 
জানেন। এখনও চরকায সুতা কাটা হীন কাজের মধ্যে 
পরিগণিত হুয় নাই। কিরূপে এই এক কালের জাতীয় 
উপজীবিকাকে পুনরপি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করিতে 
হইবে, কিন্ধপে এই প্রাচীন উপজীবিকাকে মধ্যশ্রেণীর স্ত্রী 


কঃ পদ্থাঃ। 


পারা কা 


৫২৭ 
পাতা সিপাস্সিপ পি পাস 


পুরুষ উভয়ের আয়তের মধ্যে আনিত হইবে, (কিরিপে গৃহ- 
মহিলা! আপনার পরিবার মধ্যে থাকিয়া, স্বামিপুত্রকে বন্ত্রবয্নন 
কাধ্যে সহায়তা করিতে পারিবে, তাহাই আমাদের বিবেচা, 
তাহাই আমাদের আলোচ্য । বড় বড় কল কারখানায় 
তাহাদের স্থান নাই। বড় বড় কলকারখানায় সম্ভবতঃ 
বিদেশী মূলধন থাঁটবে। অথচ হাতে বোনা কাপড় 
কলের কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না) তবে 
কর্তব্য কি? ূ 

পারিবারিক স্বাতন্ত্্য রক্ষা করিয়া আপনার পরিবারের 
মধ্যে থাকিয়৷ আপনার সংসারধর্্ম বজায় রাখিয়া, আপনার 
জীবকা অর্জন করিবার পরিজনপ্রিয় বাঙ্গীলীগৃহস্থের 
কোন উপায় আছে কি? 

যেরূপ বড় কল কারখানা নানা স্থানে আছে আজকাল 
সেইরূপ ছোট ছোট কল কারখান৷ হইতেছে, জাপানে 
প্রর্ূপ কল কারখানা অধিক । প্রত্যেক দোকানের নিজের 
নিজের কারথানা ঘর আছে। তাহাতে আপনার বিক্রেয় 
দ্রব্য আপনার দেঃকানুর একপ্রকার মধ্যেই, হইতেছে। 
যে রূপ কলিকাতার উপকণ্ঠে বড় বড় ময়দা প্রভৃতির কল 
আছে, আবার আবর্কাল কলিকাতার মধ্যেই অন্যব্ূপ 
ছোট ময়দার কল ও অন্য অন্ত প্রকার“ছোট ছোট কল 
হইয়াছে; ত্র সকল” কল অধিকাংশই বৈছ্যাতক বলে চলে। 
আবার আজকাল এত ছোট “অস্থাবর বাম্পীয় কল” 
(০7291556595 [505106) পাওয়া যায়, যে নাতি- 
বৃহৎ একটা ঘরের মধ্যে প্ররূপ কলের সাহায্যে একটা 
কারখানা! খোল! যাইতে পারে। 

দেশে বিদেশে আমাদের যুবকেরা বিষয় বিদ্যা” 
(5০7121০8] ৪৭৮০৪,000) শিক্ষা! করিতেছে । আশা করা 
যায়, প্ররূপ শিক্ষিতের সংখ্যা অল্পদিনের মধ্যেই যথেষ্ট 
হইয়া প্র সকল কল আবশ্তক মত মেরামত করিতে পান্দিনে ! 
্ররূপ কারখানা খোল! অধিক টাকার কাজ নয়। যদি টাদা 
করিয়। খণ দিয়া, উপযুক্ত পরিবার বিশেষকে দেশের মধ্যে 
মধ্যে উপযুক্ত স্থানে ত্ররূপ পারিবারিক শিল্পশালা” 
করিয়া দেওয়া হয় এবং তাহারা প্র টাকা পরিশোধ 
করিলে উহাতে নৃতন কারখানা খোল! হয়, তাহ! 
হইলে কালে দেশ ত্রর্ূপ প্পারিবারিক শিল্পশালায়” 


৫২৮ 
পুরিয়া যাইবে। সত্য বটে বড় বড় কলকারখানায় 
প্রস্তুত দ্রব্যের যাহা পড়ন পড়িবে সমস্ত খরচা খতাইলে 
ধর সকল “পারিবারিক শিক্পশালায়” প্রস্তুত পণ্যের খরচা 
তাহ। অপেক্ষা বেশী হইবার সম্ভাবনা; কিন্তু এই সকল 
ক্ষুদ্র কারথানাগুলির শ্রমজীবীর পারিশ্রমিক ও ধনীর লাভ 
সমস্তই একহন্তে যাইবে, সমস্তই গৃহস্থ শিল্পশালা কর্তা 
পাইবেন। সমস্ত আয়ই তাহার সংসারের স্বাচ্ছন্দ্যে 
জন্য ব্যয় হইবে, তাহার ভাগ কাহাকেও দিতে হইবে না । 
আর এক কথা, এই সকল প্পারিবারিক শিল্পশালায়” কার- 
খানার কর্তার পরিবারের সকল স্ত্রীলোকেই আরাম বিশ্রাম 
সময় বাদে তাহাদের নিক্ষন্্ম সময় শিল্পশালার কাজে 
লাগাইতে পারিবেন; এইরূপে পূর্ব্বে চরকা কাটিয়া গৃহস্থ 
মহিলার! দেশের যে উপকার করিতেন, “পারিবারিক 
শিল্পশালা” সকল দেশে স্থাপিত হইলে, তাহারা তাহাতে 
কাঞ্জ করিয়া দেশের সেই উপকার করিতে পারিবেন। 
এই প্রথায়, দেশে “পারিবারিক শিল্পশালা” খোলা হলে, 
তাহার বান্ধ আয়, বড় বড় ধনীর ধ.. বৃদ্ধি না করিয়া, 
চরিত্রহীন স্বজনত্রষ্ট শ্রমজীবীর সংখ্যা বৃদ্ধি না করিয়া, 
প্রকৃত সমাজের সার অংশ, মধ্যশ্রেণীর উন্নতি সাধন 
করিবে। সমাজের অর্থাভাব ঘুচিবে, অন্ুকষ্ট ঘুচিবে। 
অন্নাভাব জনিত মারীভয় সকল আর দেশকে প্রজলিত 
শশানে পরিণত করিয়া রাখিতে পারিবে ন1। 
্রীক্ষীরোদচন্ত্র চন্দ্র। 


পপ 


বৌদ্ধধর্মের বিশ্বপ্রেম |% 


কপিলবাস্ত নগরের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যস্ত 
মহারাজ গুদ্ধোদ্ন ঘণ্টা ঘোষণায় প্রচার করিয়াছেন-_-অদ্ 
হইতে সপ্তম দিবসে কুমার সিদ্ধার্থ নগরোস্তান দর্শন করিতে 
যাইবেন) নাগরিকগণ যেন সেজন্ত প্রস্তত থাকেন 
নগরের অগ্রীতিকর বস্তসমুহ অপনীত করিয়া তাহার! যেন 
চতুর্দিকে প্রিয়দর্শন দ্রব্যসস্তার সংগৃহীত রাখেন। 

গুদ্ধোন পূর্বেই জানিতে পারিয়্াছিলেন যে, সিদ্ধার্থ 
সংসার পরিত্যাগ করিয়। যাইবেন, তজ্জন্তই তিনি সাবধান 


* বোলপুর শান্তিনিকেতন ত্রক্মচধ্যাশ্রমের অধ্যাপক-সমিতিতে পঠিত। 


প্রবাসী । 


৮ম ভাগ 


হইতেছিলেন যে, যেন কোনও প্রকারে কুমারের হুদয়ে 
'বৈরাগ্যভাব আসিয়া উপস্থিত না হয়। ও 

সপ্তম দিবসে সমস্ত নগর অলঙ্কৃত হইল। উত্যানভূমি 
বহুবিধ কুন্থমবিতানোজ্জল «€ ছত্রধ্বপতাকালম্কৃত হইয়া 
উদ্ভাসিত হইয়া উঠিল। কুমাখের যে সকল পথ দিয়া গমন 
করিবার কথা, সেই সমস্ত স্থবিস্তীর্ণ পথ সিক্ত, সম্মার্জিত, 
গদ্ধোদকপরিষিক্ত ও বিকচকুন্ুমাবকীর্ণ হইয়া পরম শোভা! 
ধারণ করিল। কদলীস্তস্ত ও পূর্ণকুত্ত, এবং কনক কিঞ্কিনী- 
দাম ও স্ফটিক মৌক্তিক হার সেই সমস্ত পথকে আরও 
সমুজ্জল করিয়া তুলিল। কুমার চতুরঙ্গ সৈন্য ও অপরাপর 
যথাযোগ্য পরিবারে পরিবেষ্টিত হইয়৷ রথযোগে নগরের 
পুর্বদ্ধার দিয়া বহিরুঘ্ঠান ভূমি সন্দর্শন কামনায় বহির্গত 
হইলেন। মহোৎসব যেন শরীর পরিগ্রহ করিরা নগর মধ্যে 
সঞ্চরণ করিতে লাগিল। 

নগরের সেই আনন্দোৎসব অবলোকন করিয়া মহারাজ 
শুদ্ধোদন ভাবিতেই পারেন নাই যে, কুমারের চক্ষে তেম্ল 
কোন বস্ত আকৃষ্ট হইবে, যাহাতে তাহার হৃদয়ে কোন 
উদ্বেগ বা বৈরাগ্য জন্মিতে পারে। কিন্তু সমগ্র জগতের 
মঙ্গলের জন্য, আজীবন রাঁজভোগলালিত স্থখমাত্রপরিচিত 
সিদ্ধার্থ তাহার মধ্যেও প্রাণিগণের ব্যাধি-জরা-মৃত্যুর ভীষণ 
চিত্র সন্দর্শন করিয়া বিচলিত হুইয়৷ উঠিলেন। তখন হইতে 
রাজকুমারের নিজের ভাবনা দূর হুইল, তিনি পরের জন্ত 
ভাবনা আরম্ভ করিলেন-_-কেমন করিয়! প্র দুঃখ জাল! হইতে 
সকলকে উদ্ধার করিবেন। মহাধন্ন গ্রচারকের কোমল 
হৃদয়ে পরম রমণীয় বিশ্বপ্রেমের' বীজরত্ব এই প্রথম প্রবেশ 
লাভ করিল। রাজ্যভোগ তাহার নিকটে তুচ্ছ বলিয়৷ বোধ 
হুইল, তিনি সমস্ত কার্ধ্য পরিত্যাগ করিয়! দ্বিবা-রাত্রি অবি- 
চ্ছেদে চিন্তা করিতে লাগিলেন-_কিপ্রকারে জীবগণের মঙ্গল 
করিতে পারিবেন। সঙ্গীত-এসাদে বা স্থধ-শয়নে থাকিলেও 
ত্বাহার এ এক চিন্তা চিরসহচরী- হইয়া উঠিয়াছিল। 

তিনি মহাভিনিক্রমণ করিবার পূর্ব্বে জীবগণকে ছুঃখিত 
দেখিয়৷ ভাবিয়াছিলেন__“্হায় ! জীবগণ সংসাররূপ মহা- 
কারাগারে প্রক্ষিপ্ত হইয়৷ আছে, ইছাদের এই কারাগার 
বিনষ্ট করিয়া মুক্তির কথ! উচ্চারণ করিব। তাহার! তৃষ্ণা- 
শৃঙ্ধলে গাড় নিবন্ধ হইয়া রহিয়াছে, তাহা! হইতে ইহান্নিগকে 


৯ সংখ্যা। ) 


রত জিম দিব কার লোক সংসারের অবিশ্বার়ণ 
গহন অন্ধকারে আবৃত, তাহাদের প্রজ্ঞাচচ্ষু নাই ) আমি 
ইহাদের এই মহান্ধকারে মহান্‌ ধর্ম্মালোক উৎপাদন করিব ? 
আমি ইহাদের জ্ঞান প্রদীপকে সমুদ্দীপ্ত করিয়া দিব; 
ওষধ প্রয়োগের দ্বারা মোহতিমিরজালের কালুষ্য অপনয়ন 
করিয়! ইহাদের প্রজ্ঞাচক্ষুকে বিশোধিত করিয়! দ্বিব 1” 

এই ভাব তাহার হৃদয়কে এতদূর অধিকার করিয়া 
ফেলিল যে, মহারাজ শুদ্ধোদনের সমস্ত প্রয়াসই ব্যর্থ হইয়া 
গেল। কবোধিসত্বকে গৃহে রক্ষা করিবার জন্ প্রাকার প্রস্তুত 
হুইল, পরিখা খাত হইল, দ্বার সমূহ দৃঢ়তর করা হইল, 
রক্ষিদল স্থাপিত হইল, শুর সমূহ প্রেরিত হইল, এবং নগর- 
দ্বার ও চতুষ্পথ সমূছে মহাসৈন্তব্যহ নিয়োজিত হইল, 
কিন্ত কিছুতেই কিছু হইল ন!, তিনি সারথি ছন্দককে 
সঙ্গে লইয়৷ গৃহ হইতে মহাভিনিক্রমণ করিলেন । প্রভৃবংসল 
ছন্দক সিদ্ধার্থকে প্রত্যাবৃত্ত হইবার গন্য অনুনয় বিনয় 
/করিয়াছিল, বু উপদেশ প্রদান করিয়াছিল, কুমার 
তাহার প্রত্যুত্বরে বলিয়াছিলেন £- 

প্ছনক, এই জগৎ ক্লেশ ও ব্যাধিতে আকুল হইয়! 
দ্হমান হইতেছে; ইহা মোহ-অবিগ্ভার অন্ধকারে পতিত 
হইয়া অশরণ ও অনাথ; ইহা ভরা-ব্যাধি ও মৃত্যু ভয়ে 
পীড়িত) এবং শক্রন্বরূপ জন্মজনিত দুঃখ সমূহে নিতাস্ত 
আহত |. ..আমি ধর্মনৌকা আনয়ন করিয়া ভবার্ণৰ উত্তীর্ণ 
হইব, এবং অনন্ত জগৎকে উত্তীর্ণ করাইব। ছন্দক, 
পর্ধবতরাজ মেরুর স্টার আমার এই সঙ্কল্প নিশ্চল বলিয়! 
জানিবে।” 

ভগবান্‌ শাকাসিংহ সমগ্র জগতের দুঃথে ব্যথিতচিত্ত 
হইয়৷ তাহার অপনোদনের ছূর্ভর ভার স্বীয় মন্তকে বহন 
পূর্বক কঠোর পরিশ্রমে ও অবিশ্রান্ত উদ্যমে যে ধর্মচিন্তামণি 
লাভ করিয়াছিলেন, তাহার প্রভাবে ভারতভূমি সেই সময়ে 
অদ্ভুতরূপে উদ্ভতাদিত হইয়া. উঠিয়াছিল। তিনি মৃত্যুশয্যায় 
শয়ান হটয়াও, এবং মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্তও যে ধর্মকে প্রচার 
করিয়া গিয়াছেন, তিনি তাহাতে বলিয়া যাইতে ভূল করেন 
নাই যে, সেই অভিনব ধর্মের মুল কি, এবং তাহার প্রাণই 


বা কি। তিনি যেমন বিশ্বজনের মঙ্গলের জন্ত নিজেকে উৎসর্গ 


* ললিত বিস্তর, ১৫ অঃ। / 


কৌ্ধর্ের বিশবপ্রেম। 


. ৫২৯ 


করিয়াছিলেন, *সেইরূপ ভাহার' সেই, অতিনব ধরমপ্রচার 
করিয়া শিষ্যগণকেও শিক্ষা প্রদান করিয়া! গিয়াছেন। সেই 
বহিরুগ্ভানভূমি সন্দর্শনের দিনে তাহার হৃদয়ে বিশ্বপ্রেমের 
যে বীজ রোপিত হইয়া কালক্রমে অস্কুরিত, বদ্ধিত, এবং 
শাখা-পল্নবে শোভিত ও পুষ্পফলে সমৃদ্ধ হইয়! উঠিয়াছিল, 
তাহার পর তদীয় শিশ্যগণ সেই স্বমহান্‌ বিশ্বপ্রেমতরুর 
স্থণীতল ছায়ায় বিশ্রাম লাভ করিয়া বছ বহু গ্রন্থ রচন৷ 
করিয়া গিয়াছেন। তীহাদের সেই সমস্ত গ্রন্থ রী সমূজ্জবল 
তরুবরের দিগন্তবিসপী সৌরভসম্ভারে আমোদ্িত এবং, 
তাহার! অগ্তাপি রোপণকর্তার ধর্মবৈভব প্রকাশ করিতে 
সম্পূর্ণ সমর্থ । 

আজ আমরা মহাযান-সম্প্রদায়েরই গ্রন্থ হইতে আলোচনা 
করিয়া দেখিবার চেষ্টা করিব যে, এ বিশ্বপ্রেম-প্রভাবে 
বৌদ্ধধন্ম কত মধুর ও কত স্বন্দর হইয়! টাড়াইয়াছিল। 

“ভিক্ষু প্রকীর্ণক” নামক গ্রন্থে লিখিত আছে-_-একদিন 
কোন ব্যাধিপীড়িত ভিক্ষুকে ভগবান্‌ বৌদ্ধ বলিতেছেন-__ 
*ভিক্ষু, তুমি ভয় করিও না, ভয় করিও না। আমি তোমার 
পরিচর্যা করিব। কৈ তোমার চীবর দাও, আমি ধুইয়া 
দিতেছি ।” ইহা শুনিয়া তাহার সহচর প্রিয় ভিক্ষু আযুষ্মান 
আনন্দ বলিলেন-_-"ভগবন্, আপনি এই অগ্ুচিপদার্থযুক্ত 
চীবর ধুইবেন না,*আমি ধুইব।” ভগবান্‌ বলিলেন__ 
“আনন্দ, যদি তাহাই হয়, তবে তুমি এই ভিক্ষুর চীবর ধুইয়া 
দাও, আমি জল ঢালিয়৷ দিব।” এইরূপে আনন্দ সেই ভিঙ্ষুর 
চীবর ধুইয়া দিতেন, ভগবান্‌ জল ঢালিয়া দিতেন ; আনন্দ 
তাহাকে ভাল করিয়া বাহিরে আনিয়া ন্নান করাইয়! দিতেন, 
আর ভগধান্‌ জল ঢালিয়া৷ দিতেন। রাজকুমার সিদ্ধার্থ 
ুদ্ধত্ব লাভ করিয়া এই রূপেই জীবের সেবা আরম্ভ করেন। 
তিনি জীবগণকে লক্ষ্য করিয়৷ এক স্থানে বলিয়াছিলেন-_. 
প্যাহাদিগকে প্রসন্ন করিয়া বহু ব্যক্তি সিদ্ধিলাভ করিয়াছেন, 
এই সেই জীবগণ বিদ্যমান রহিয়াছে ) জীবগণ ছাড়া জগতে 
অপর কোন সিদ্ধক্ষেত্র নাই ।” 

ভগবান সম্যক্‌ সন্বদ্ধ “বোধিসত্ব প্রাতিমোক্ষে” 
শারিপুত্রকে উপদেশ দিয়াছেন -_পহে শারিপুজ, বোধিসত্বগণ' 
চিত্তশূর ; তাহারা ( এন্যের জন্য ) হস্ত পরিত্যাগী, নাসা- 
পরিত্যাগী, শীর্ষ পরিত্যাগী, অঙ্গপ্রত্যঙ্গ পরিত্যাগী, পুত্র 


৫৩০ 
পরিত্যাগী, পরিবার পরিত্যাগী, চিত্ত পরিত্যাগী, স্থখ 
পরিত্যাগী, গৃহ পরিত্যাগী, বস্ত পরিত্যাগী, দেশ পরিত্যাগী, 
রত্ব পরিত্যাগী ও সর্বস্ব পরিত্যাগী ।” 

নারায়ণ পরিপৃচ্ছাতে”ও এ সম্বন্ধে উক্ত হইয়াছে £__ 
পহে কুলপুজ, বোধিসত্বের সেরূপ কোন ভ্রব্য গ্রহণ করা 
উচিত নহে, যাহাতে তাহার দানবুদ্ধি উৎপন্ন না হয়।....*. 
হে.কুলপু্র, মহাসত্ব বোধিসত্ব এইরূপ চিন্তা! করিয়া__আঁমার 
এখন এট শরীরই সমস্ত ভীবকে বিতরণ করা হষয়াছে, 
তখন ত অন্ান্ত বাহ্‌ বস্তু বিতরণ কর! হইয়াছেই ; অতএব 
যে যে জীবের যে যে বস্ত্র প্রয়োজন, আমি তাহাকে তাহাই 
বিতরণ করিব-__যদি আমার এ বস্তব থাকে ; হস্তার্থীকে হস্ত, 
চরণার্থীকে চরণ, মাংসার্ীকে মাংস, রুধিরার্থীকে রুধির, ও 
অঙ্গ প্রতাঙ্গার্থীকে অঙ্গপ্রত্যঙ্গ পরিত্যাগ করিব; ধন-ধান্য 
রজত-কাঞ্চন, হয়-গজ-বলবাহন ও গ্রাম-নিগম-নগরজনপদ 
প্রভৃতি বাস বস্তর আর কথা কি? যাহার যাহা! প্রয়োজন 
উপস্থিত থাকিলে, তাহাকে তাহা প্রদদা করিব ;--এবং 
তাহা শোকহীন, অন্ুতাপহীন ও ফলকামনাহীন হইয়া প্রদান 
করিব। আমি সমস্ত ফল নিরপেক্ষ হইয়া, কেবল জীবগণকে 
অনুগ্রহ করিয়া, করুণা করিয়া, ভনুকম্পা করিয় তাহাদের? 
সংগ্রহের জন্ দান করিব, যাহাতে তাঁহারা সংগৃহীত হইয়া 
বোধিপ্রান্ত ধর্মকে জানিতে সমর্থ হয়। হে কুলপুক্র, যেমন 
কোন ভৈষজ্য বৃক্ষকে মূল হতে, বাঁ শাখা হইতে, বা পত্র 
হুইতে, বা ফল হইতে বা সার হতে গ্রহণ করিলেও তাহার 
কোন বিকল্প উপস্থিত হয় না, সে ভৈষজ্য বুক্ষ নির্ষিকল্প 
হইরা হীন-মধ্যম-উৎকুষ্ট সমন্ত জীবের ব্যাধিকে অপনয়ন 
করে, হে কুলপুজ্র, মহাসত্ব বৌধিসত্বেরও সেইরূপ এই 
চাতুর্মহাভৌতিক শদীর সম্বদ্ধে ভৈহজ্য বুদ্ধি উৎপাদন করা 
উচিত যে, ঘে ষে জীবের যে যে অঙ্গের প্রয়োজন, সে তাহাই 
গ্রহণ করুক, হত্তার্থী হস্ত গ্রহণ করুক, চরণার্থী চরণ গ্রহণ 
করুক... 15 & 

“আর্ধ্যাক্ষর যতিহ্ত্রে' এ সম্বন্ধে এইরূপ উপদেশ পাওয়া 
যায় £-_"আমি সমস্ত জীবের কার্ধে এই শরীরকে ক্ষয় 
করিব। যেমন পৃথিবী, জল, বায়ু ও তেজ নামক বহিঃস্থ 
চতুর্মহাভূত নানাপ্রকারে নান! পরিভোগে নান! হ্থুখে 


প্রবাসী । 


পরিত্যাগী, ছুহিতু পরিত্যাগী, ভার্ধা। পরিত্যাগী, রতি জীবগণের উপভোগযোগ্য হয়, আমিও সেই রূপ 'এই 


((৮ষভাঁগ। 


পান) সি 
ং 


চতুর্মহাতৃতোৎপন্ন শরীরকে সর্বন্ীবের উপভোগার্থ করিব।” 
সেযদি এই প্রকার চিত্ত! করে, তবে শরীর ছঃখকে আর 
দেখিতে পায় না, এবং তাহার দ্বারা পরিথিন্নও হুয় না।”. 
'আর্য্য বজধরসূত্রে+ সর্বজীবের কল্যাণের জন্য আস্মোৎসর্গ 
বিষয়ে বিবিধ কথার মধ্যে এক স্থানে লিখিত হইয়াছে__ 
“বোধিসত্ব দাসত্বের জন্য নিজেকে প্রীর্থয়িতার নিকটে প্রদান 
করিয়া! নিজেকে নীচ বলিয়৷ চিন্তা করিবে, পৃথিবীর ন্যায় 
সমস্ত ছুঃখ সহ করিতে পারিব বলিয়! মনে করিবে ও সমস্ত 


জীবের পরিচর্যায় অক্লান্তমানস হইবে ।” (ক্রমশঃ ) 
শ্রীবিধুশেখর ভট্টাচার্য । 


পারস্ত-প্রসূন । 
(হাফেজ হইতে ) 
ব্যর্থতা । 
খুঁজিতে খুঁজিতে তোমা নেত্র মোর অশ্রুরূপ 
মুক্তাপুঞ্জ করিল বর্ষণ, 
-জ্লিল অনল মনে-__-. হইল না তব সনে 
মোর হায় সুখ-সন্মিলন ! 
প্রতীক্ষা ৷ 
তোমার পথের ধুলি ব্যাকুল দর্শকগণ 
করিবারে নয়ন-অঞ্জন, 
তুমি যাবে বলে সখা, স্থাপি” ছু”্টা স্থির আখি 
বহুকাল করিছে কর্তন। 
আবেদন । 
একটি চুম্বন শুধু ছিল মোর দিতে বাকী 
সরে গেল অধর তোমার )-- 
সুমধুর অধরোষ্ঠ করেছে এরূপ তব, 
তুমি কর ইহার বিচার । 
বিশ্বাস। 
তোমার অধর তরে প্রাণ যবে উৎমগিঙ্থ, 
ভেবেছিনু মনে, 
সে অধর-স্ুধা-রস একবিম্দু মোর মুখে 
পড়িবে গোপনে । 
নিত্য-বস্ত। 
এ বিশাল বিশ্ব-চক্রে পবিত্র এপ্রমের বার্তা 
একমাত্র শাশ্বত-রতন, 
ইহা! হতে শ্রেষ্ঠতর স্বতি-চিহ কিছু আর 
করি নাই কখনো দর্শন। 


+ 21515141৯1০ 5918)৮ ৮5৫15215 ৮) 551৮5 
451৬5182হি 055 8005 ১51৪৮ 518 


১৫215 ৯৪ 4554 14) 


এ) 21) 189 47) 


1 25512 3812 ১৪০1৩ 2১৯ 18 
218 1১18৯)15 51515 টা 





৯ম সংখ্যা । ] 


| অনুরোধ । 
বসস্ত-সমীর সাথে, তোমার উদ্যান হতে 
পাঠাইও ফুল্ল ফুল-রাশ, 
সম্ভবতঃ তারি মাঝে সখা, তব মালঞ্চের 
পাব আমি ধুলির সুবাস ! 


অনুমান । 
আমার নিদ্রিত ভাগ্য হয়ত উঠিবে জাগি” 
শিশিরান্তে মাধবীর সম) 
তৰ পুণ্য-মুখ-জ্যোতিঃ করিয়াছে অশ্রুসিক্ত 
আথি ছু”টী মোর প্রিয়তম ! 


যাত্রী । 
ভগ্ন তরী বাহি” ধীরে অসীম সাগর-নীরে 
চলেছি একা, 
বহ অন্ুকূল-বায়, সথাসনে হবে হায়, 
হয়ত দেখা! 


ভ্রান্তি । 
অস্তিম শয়ন যার ছ”টী হস্ত পরিমিত 
মৃত্তিক! কঠিন 
সে কেন গগনচুম্বী বিরচে প্রাসাদপুঞ্জ 
হর্ষে নিশিদ্িন! 


অমর । 
প্রেমেতে যাহার মন জীবিত এ বিশ্বমাঝে 
মৃত্যু তার নাহি কোন দিন) 
জগতের কার্যালয়ে মোর সেই অমরত্ব 
সুঅঙ্কিত, কলঙ্কবিহীন ! 
প্রার্থনা ৷ 
দুয়ারে তব সেবার কাজ 
রয়েছে বহু নাথ, 
করুণা করে আবার দাসে 
করগো আখি-পাত ! 
ভরসা । 
নিরাশ হয়ে ছুয়ার হ'তে 
ফিরিয়া আমি যাব না! 
হয়ত কোন্‌ নিশার কালে 
ঈপ্সিত-টাদ গগন-ভালে 
উদ্দিবে, 
আকুল করা পরাণ ভরা 
বিমল আভা জ্যোছনা 
হয়ত মোর ছাদ্দের পর 
পড়িবে ! 


চিত্র পরিচয়। ৫৩১ 


০৫৯ কপ পাস পিউ ৯৪া সিকি করা উঠ ৭ ক ২৯৯০৩৯০৪৬১৯ ০৪৯০৯০৯৪৪৩৪, 
গু 


পাশা সিলসিলা পোলা শি ০৯৯ শর সহি 


সাধ। 
ধরার মাঝ ' জীবন হেন 
যাপ না,__ 
মরণ হ'লে কহিবে সবে 
“মরেও অমর এ জনা” ! 


_ শ্রীজীবেজ্্কুমার দত । 
প্রার্থন। | 


আমারে টানিয়া আন 
গোপন নিভৃতে, 
হে অনন্ত ! হে মহান ! 
সারা বিশ্ব হ'তে । 
বিক্ষিপ্ত হৃদয়-অণু 
বাহিরের শত কাজে, 
আপনা হারা+য়ে ফেলি 
চঞ্চল বিশ্বের মাঝে। 
জীবনের কণাগুলি 
নিজ হাতে কুড়াইয়ে, 
হে বিধাতা, বেধে দাও 
দৃঢ় সঙ্থল্প দিয়ে। 
বাসনার সচঞ্চল 
মলিন তাড়না আসি, 
যেন ন! উড়ায়ে দেয় 
* যথ! তুচ্ছ, ধুলি-রাশি। 
যেখানে শুষ্কতা আসি 
শুন্ত করি দিবে হিয়া, 
বাচা”ও করুণাময় 
ন্নেহ ধারা বরষিয্ন]। 


তুচ্ছ মলিনতা যথা-_ 
তব দীপ্তি, হে উজ্জল ! 
অন্তর বাহির মম 
ভ'রে দি”ক সর্বস্থল। 
শ্রীসরল৷ ঘত্ত। 


চিত্র পরিচয় । 


তা ২586৬ 
লিকাতা গবর্ণমেন্ট আার্টস্কুলের শ্রীযুক্ত লাল! ঈশ্বরীপ্রসাদর কর্তৃক অঙ্ি 

ছবির প্রতিলিপি। ইত্ডয়ান সোসাইটা অব্‌ ওরিয়ান্ট্যাল অহ 
অনুমতি অনুসারে উহা মুদ্রিত হইল। এই অস্তঃপুরিকার চিত্ত 
হিনুস্থানী আদর্শে কল্পিত হইয়াছে । ইহার বিষাদপূর্ণ শাস্ত সৌন্দর্য্য 
সহজেই উপলন্ধ হয়। 





এ 


নাজির কা ভরের দরের কেরা! 
মাক্সাজ কংগ্রেসে শ্রীযুক্ত রাসবিহারী ঘোষ সভাপতির আসন গ্রহণ 
করিবেন। অভ্যর্থনা কমিটির সভাপতি হইয়াছেন, ত্রিবান্কুড়ের 
ভূতপুর্ব দেওয়ান দেওয়ানবাহীছর কে. কৃষণস্বামী রাও। শিল্প- 
আলোচনা-সমিতিও বসিবে। তাহার সভাপতি হইবেন, রাও বাহাদুর 
আর্‌. এন্‌, মুধোল্কার। এই তিন জনের ছবি দেওয়া! গেল। 


প্রাপ্তপুস্তক পরীক্ষা । 


বৎকিঞ্চিৎ__প্রীসৌরীন্দ্রমোহন মুখোপাধার, বি, এ. প্রীত 
ঈ/বটুকদেব মুখোপাধ্যায় এম, এ. কর্তৃক প্রকাশিত। কাস্তিক প্রেসে 
মুদ্রিত। - ডবল ক্রাউন বোড়শীংশিত ৯৬ পৃষ্ঠা। মূল্য আট আনা 
মান্র। এখানি ব্যঙ্গ-নাটা, টার থিয়েটারে অভিনীত। একটি মহিলার 
অধিক লেখাপড়া শিখিযা মস্তিষ্ক বিকৃতি ঘটিয়াছিল; আর একটি 
শিক্ষিত মহিলার য়ে ভাহার চৈতন্য হয়। ইহাই মূলত গ্রন্থের 
বিষয়। উচ্চ শিক্ষার বিকারের প্রতি বাঙ্গ ও ঘটনার সমাবেশ আগা- 
গোড়াই অস্বাভাবিক । এই বই পড়িতে পড়িতে নাট্যবিকা নামক 
বেঙ্গল থিয়েটারে অভিনীত একথানি প্রাচীন ব্যঙ্গনাট্য স্মরণ হয়। 
তাহার দোষগুলি ইহাতে আছে. কিন্ত তাহার সরস হাস্তরসটূক ইহাতে 
বাদ পড়িয়া গিয়াছে । একঘেয়ে ব্যাপার পড়িতে পড়িতে বিরক্তি জন্মে, 
হান্তের বিকট আয়োজন দেখিয়া ভাত্য কাদিয়! বিদায় লয়। গ্রশ্যকার 
উচ্চ শিক্ষার গর্ব রাখেন, তাহা তাহার নামের শেষে বিশ্ববিদ্যালয়ের 
ছাপেই প্রকাশ; অথচ এই ্বপ্ল স্ত্রীশিক্ষার দিনে তিনি নিতান্ত হাদয়- 
হীনের মতই উচ্চ স্ত্রীশিক্ষাকে ধিকদ্রপ কনিয়াছেন। উবা ও হরসার 
যে চিত্র তাহা এমন অন্বাভাবিক যে পাগল ভিন্ন অমন আর কেহ 
হইতে পারে না। পাগলের খেয়াল যদ্দি বর্ণনীয় হয়, তবে ত বর্ণনীয় 
বিষয়ের আর অভাবই থাকিবে না। তবে উষা ও স্থরমার পাশে 
লাবণোর চরিত্র অঁ(কিয়! গ্রন্থকার ষে প্রাকশ্চিত্তের ব্যবস্থা করিয়াছেন 
তাহা! আমাদের বিবেচনায় যথেষ্ট হয় নাই। একেই.আমাদের দেশের 
লোকে স্ত্রীশিক্ষার বিরোধী, তার পরে যদি শিক্ষিত লোকে, কাপুরুষের মত, 
স্্রীশিক্ষাকে এইরূপ নিতান্ত অস্বাভাবিক. মিথা বর্ণে চিত্রিত করিয়া বিদ্ধূুপ 
করেন, তবে সমাজের অকল্যাণ ও অপকারই কর! হইবে । বাংল! থিয়েটারে 
জোগাড় করিয়। অভিনয় করাইলে বা রঙ্গপ্রিয় অচিস্তাণীল অজ্ঞাদর্শকের 
হাততালি পাইলেই রচনার সার্থকতা হয় নাঁ। যাহ! প্রকাশ কর! হয় 
তাহ। দেশের, সমাজের ও সাহিতোর উপকার করিবে কি না সে বিষয়েও 
চিন্তা করা আবশ্যক । হেমন্ত দত্তের চরিত্র ব্যাখ্যানট! আরো৷ একটু 
সংযত প্রচ্ছন্ন ভাষায় করিলে ভালো! হইত। গানগুলির মধ্যে কবিতের 
বিশেষ পরিচয় পাইলাম না-তবে গান হর অভাবে মুত, আমর! 
স্থুরে শুনি নাই হ্ৃতরাং অধিক কিছু বলিতে পারি না। এই গ্রন্থে 
নাটকত্বেরও .নিতান্ত অভাব- আগাগোড়া কেমন খাপছাড়া। নবীন 
গ্রন্থকার শিক্ষিত, তিনি মহত্তর আদর্শ লইয়! সাধনা করুন, সুলভ 
খ্যাতির মোহ যেন তাহাকে ভ্রান্ত নাকরে। গ্রস্থকারের এই প্রথম 
প্রকাশিত গ্রন্থ, সেই জন্যই সকল ক্রটিগুলিই তাহাকে দেখাইলাম, 
নতুবা! তাহার সবিনয় ভূমিকা পাঠের পরও এমন হাদয়হীনতার পরিচয় 
"বার প্রবৃত্তি হইত না। মু্রারাক্ষস। 





প্রধাসী। ). 


[ ৮ম ভাগ। 1156 


_ অজ্ঞতা-স্বীকার | “ 


ভাষাতত্বে হৃপণ্ডিত শ্রীযুক্ত যোগেশচন্্র রায় আমার “চক্ষু পদার্থ টা 
কি” প্রবন্ধের একটি ক্ষুপ্র ফুটনোটকে ফেন।ইয়া তুলিয়াছেন একটু বেশী 
মাত্রা। “সুপারি” বাঙলা ভাষার একট! আটপন্থরিয় শব, এই যা 
আমি জানি; তা বই, তাহ! যে, আসিয়াছে কোথা হইতে তাহা তিনিই 
বা কিরূপে জানিবেন, আর, আমিই বা কিরূপে জানিব, তাহার তো! 
কোনে সুরাহা দেখিতেছি না। বাউলা-মুলুকে যাহা! সর্বসাধারণের 
মধ্যে প্রচালত অথচ যাহার মূল মৃত্তিকাগর্ভে বিলীন হইয়া! গিয়াছে, 
এইরূপ দিশী ধাচার শব্গুলার উপরেই আমি “ডাহা! বাঙলা” উপাধি 
আরোপ করিয়াছি, ইহ বল! বাহুল্য। 

শ্রীদিজেন্ত্রনাথ ঠাকুর । 


জাপানে ভারতীয় ছাত্রের 
কত ব্যয় হয়? 


প্রতিবাদ । 

সবিনয় নিবেদন, 

গত আশ্বিনের “প্রবাসী”র সমালোচনস্তস্ভে “জাপানের কথ! ও 
শিল্পসংবাদ” নামক পুস্তকের উল্লেখ দেখিলাম । এই গ্রন্থে "জাপানে 
মিতবায়ী ভারতীয় ছাত্রের পক্ষে ৩০৩৫ টাক! এক প্রকার যথেষ্ট 
এই প্রকার মত প্রকাশ করা হইয়াছে। গ্রন্থকার বোধ হয় কখুমি 
জাপানে পদার্পণ" করেন নাই, এবং শোন! কথার উপর নির্ভর করিয়া 
সংবাদের সত্যাসতা বিচার করিবার প্রয়োজন অনুভব করেন নাই। 
বল। বাছলা মিতব্যয়ী ছাত্রের পক্ষে জাপানে, পোষ।ক পরিচ্ছদ ও 
পুস্তকের বায় ছাড়িয়া, ৭৫২ হুইতে ৮*₹ টাকার এক প্রকার চলে । 
কেহ মনে করিবেন না যে এই টাকাতে নখে স্বচ্ছন্দে থাক। চলে। 
অবগ্ঠ জাপানী ছাত্রের কম খরচে চালাইতে পারে, কিন্ত এ কথ। মনে 
রাখা আবশ্যক যে এদেশ জাপান, এবং বাহ! জাপানী ছাত্রের পক্ষে সম্ভব 
তাহ। ভারতীয় ছাত্রের পক্ষে নয়। 

এই প্রকার ভ্রান্ত সংবাদ প্রাপ্ত হইয়। গত বৎসর প্রায় ৫৬ জন 
ভারতীয় যুবক ( যত দূর স্মরণ হয় সকলেই বঙ্গীয় ) টাক! কড়ির কোনও 
বন্দবস্ত না করিয়াই এখানে আসিয়া! উপস্থিত হন। তাহারা জাপানে 
আসিয়৷ টাক। উপার্জন করিয়া! লেখা পড়া চালাইবেন এই প্রকার 
ধারণার বশবর্তী হইয়াই আসি়্াছিলেন4 বল। বাছুলা এখানে আসিয়া 
তাহায় প্রায় ছয় মাস যাবৎ অশেষ কেশ ও অন্থবিধা ভোগ করেন, এবং 
শুধুই তাহাই নয়, অন্যান্য ভারতীয় ছাত্রকেও অশেষ অস্থবিধায় ফেলেন! 

অন্যান্ত ভারতীয় ছাত্রদের দ্বারা! অনুরুদ্ধ হইয়া এই পত্রধানি 
লিখিলাম; আপনার হ্ৃবিখ্যাত পত্রিকায় কিঞ্চিৎ স্থান দান করিলে 
শুধু লেখককে বাধিত করিবেন তাহ! নয়, দেশের কিছু উপকার কর! 
হইবে । পরিশেষে বক্তব্য এই যে বঙ্গীয় যুবকমণ্ডলী এই প্রকার ভ্রমপূর্ণ 
সংবাদে যত কম আহ্। স্বাপন করেন ততই মঙ্গল। 

বিনীত 


টো কও, জাপান। ভ্রীভারতীর় ছাত্র ।. 


৬১, ৬২নং বৌবাজার স্ট্ী, কুস্তলীন প্রেস হইতে শ্রীপূর্ণচন্্র দাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত 





অন্তঃপুরিকা। 
শধক্ত লাল! ঈশ্বরীপ্রসাদ কত্তক অঙ্কিত চিত্র হইতে | 





কারাগারে শিশুকুষ্ণ। 
শক্ত স্বরেন্নাথ গালা কক আঙ্কত চিত্র হতে। 
£//46740/011/ (9015 77 (5. /5101. 


90181 51511810 11115৯৯5 60801 12 5, 





“ সত্যম্‌ শিবম্‌ সুন্দরমূ।” 
“ নায়মাত্বা বলহীনেন লভ্যঃ 


৮ম ভাগ। 1 


লক্ষমণসেনের পলায়ন-কলঙ্ক ।* 


প্রথম ভাগ আদৌ লিখিত হয় নাই, অথচ দ্বিতীয় ভাগ 
মুত্রিত ও প্রকাশিত হইয়া গিয়াছে,_এরপ গ্রন্থ সকল 
দেশের সাহিতোই নিতান্ত সুছ্র্ভ, কেবল বঙ্গসাহিত্যেই 
এরূপ একখানি মাত্র গ্রন্থ দেখিতে পাওয়া যাঁয়,_তাহার 
নাম “বাঙ্গালার ইতিহাস”। পুণ্যগ্লোক বিস্তাসাগর মহাশয় 
সেই “অদ্বিতীঞ” গ্রন্থ রচনা করিয়া! যেরূপ বিচারবৃদ্ধির 
প্রাখ্ধ্য প্রকাশিত করিয়াছিলেন, তাহার প্রকৃত মর্যযাদ! 
অনুভব করিতে অসমর্থ হইয়া, তাহার জীবিতকাঁলেই 
অনেকে বাঙ্গালার ইতিহাসের “প্রথম ভাগ” রচনা করিবার 
জন্ত ব্যস্ত হইয়া উঠিয়াছিলেন। তাহার ফলে, বঙ্গ- 
সাহিত্যে এক অলৌকিক উপাখ্যান, ইতিহাসের মর্য্যাদা 
পাঁভ করিয়া, সকলের নিকট ন্থুপরিচিত হইয়া পড়িয়াছে। 
তাহ! “বক্তিয়ার খিলিজির বঙ্গ-বিজয়,”_ অথবা প্লক্ষমণ- 
সেনের পলাঁয়ন-কলঙ্ক !” এই কলক্ককাহিনী বন্তাতাড়িত 
মাবর্জনারাশির ন্যায় রঙ্গালয়ের দ্বারদেশে পুঞীকৃত হুইবা- 





* ত্রীযুক্ত জরেন্্রনাথ গাঙ্গুলী কর্তৃক অক্ষিত চিত্রপট দর্শনে লিখিত 
রি সবাজসাহী শাখা-সাহিত্য-পরিষদের তৃতীয়বার্ষিক চতুর্থ অধিবেশনে 
বািত। 


মাঘ, ১৩১৫। 


১০ম সংখ্যা 


মাত, তন্দ্রা! অরোপার্জনের শ্যোগ লক্ষ্য করিয়া, বঙ্গ- 
রঙ্গালয় তাহাকে পরম *সমাদরে ক্রোড়ে তুলিয়া লইবার 
পর, তাহা ক্রমে নিরক্ষর নরনারীর নিকটেও সুপরিচিত 
হয়া উঠিয়াছে ! এত কাঁলের পর সম্প্রতি একজন 
স্থনিপুণ চিত্রকর তাহা! লইয়া একখানি চিত্রপট রচনা 
করিয়া, লক্ষমণসেনের *পলায়ন-কলঙ্ক চিরম্মরণীয় করিবার 
চেষ্টা করিয়াছেন। যাহা এইরূপে বাঙ্গালীর গৃহে গৃহে 
চিরপরিচিত হইয়া উঠিয়াছে, তাহা যে সর্বথা অলীক, 
এখন তাহার আলোচন! করিতেও অনেকে অসন্মত হইতে 
পারেন। কিন্তু স্বদেশের ইতিহাঁসের সকল ঘটনাই স্বাধীন- 
ভাবে আলোচনা করা কর্তব্য,__যাহা সত্য, তাহা নিয় 
করিয়া, প্রচলিত ইতিহাসের সংশোধনকার্ধে হস্তক্ষেপ 
করা কর্তব্য,__কালবিলম্বে অসত্য কখনও সত্যের মর্যাদা 
লাভ করিতে পারে না। লক্ষাণসেনের পলায়ন-কলক্কের 
মূলে আদৌ কোন সত্য সংশ্রব বর্তমান আছে কিনা, 
এই ক্ষুদ্র প্রবন্ধে তাহাই সংক্ষেপে আলোচিত হইবে। 
পূর্বে অনেক বার “বক্তিয়ার খিলিজির বঙ্গবিজয়” সমা- ১২ 
লোচন! করিতে গিয়া, প্রসঙ্গক্রমে লক্ষমণসেনের পলায়ন- 
কলঙ্কের কিছু কিছু আলোচনা করিয়াছিলাম। এখন 
চিত্রপট প্রকাশিত হইতেছে দেখিয়া মনে কইতেছে,_ 


সস 


সংক্ষিপ্ত কাহিনী উল্লিখিত হইয়াছে। 


নির্ণয়ে অগ্রসর না হইয়া, 


৫৩৪ 


নাশ সিতপাশিপা ০... 


তাহা পাঠ করেন কিনা সন্দেহ! 

বক্তিয়ার খিলিজির বগগমনের যষ্টি বর্ষ পরে, স্ুবিখ্যাত 
মুসলমান ইতিহাসলেখক মিন্হাজ-ই-সিরাজ এদেশে 
উপনীত হইয়াঁছলেন। তিনি “তবকাৎ-ই-নাসেরী” নামক 
দিল্লী-সাত্ রাজ্যের যে ইতিহাস রচনা করিয়া! গিয়াছেন, 
তাহার বিংশ পরিচ্ছে্ধে প্রসঙ্গক্রমে ব্ঙ্ভূমির কিছু কিছু 
তাহাতে লিখিত 


আছে-_বক্তিয়্ার সপ্তদশ অশ্বারোহী লইয়া “নওদিয়” 





লক্ষমণসেনের পলায়ন। 
নামক রাজধানীতে উপনীত হুইবামাত্র, “রায় লছমনিয়া* 
নামক হিন্দু নরপতি পলায়ন করিয়াছিলেন। মিন্হাজ 
. বিচারনিপুণ প্রতিহাসিকের স্তায় এই কাহিনীর সত্যাসত্য 


লিখিয়া গিয়াছেন-_যাহার! 
বক্তিয়ারের সহিত বিজয়-যাত্রার বহির্গত হইয়াছিল, তাহাদের 
মধ্যে যাহারা তখন পর্যন্ত জীবিত ছিল, তাহাদের মুখে 
এই কাহিনী শ্রবণ করিয়াছিলেন। মিন্হাজের গ্রশ্থ প্রমাণ- 


প্রবাসী । | 


ঙ্গসাহিত্যে যাহা প্রকাশিত হ হয়, সকল 1 শিক্ষিত চবঙ্গবাসী রা 


[ ৮ম ভাগ। 


রূপে প উল্লিখিত করিরা, বিস্বালরের গাঠঠপুস্তকে রই কাহিনী 
ংকলিত হইবার পর, ইহা! ক্রমশঃ সর্বত্র প্রচারিত 
হইয়া পড়িয়াছে। ইহার মুল প্রমাণ মিন্হাজের গ্রস্থ,_ 
একমাত্র প্রমাণ মিন্হাজের গ্রস্থ,-_তাহারও একমাত্র 
প্রমাণ বৃদ্ধ সৈনিকের পুরাতন আখ্যায়িক1 ! বক্তিয়ার 
খি'লিজির বঙ্গগমনের ষষ্টিবর্ষ পরে এদেশে আসিয়া, মিন্হাজ 
যে বৃদ্ধ সৈনিকের নিকট এই অলৌকিক কাহিনী শ্রবণ- 
করিয়াছিলেন বলিয়া লিখিয়! গিয়াছেন,_তিনি তখন 
অশী'তপর বৃদ্ধ ;-_তাহার সত্যনিষ্ঠা বা আত্মগৌরব- 
ঘোষণার প্রবল প্রলোভন কতদূর প্রবল ছিল, এতকাল 
পরে তাহার মীমাংস! করিবার সম্ভাবন! নাই ! 

মুদলমানাগমনের অব্যবহিত পূর্বধত্তী যুগে ধাহারা 
এ দেশের রাঙ্সসিংহানন অলংক্কৃত করিতেন, সেই সকল, 
সুগৃহীতনাম! নরপালগণের নান! শাসন-লিপি আবিষ্কৃত 
হইয়া, আমাদ্িগের নিকটে যে সকল পুরাতব্বের দ্বার 
উদ্ঘাটিত করিয়া দিয়াছে, তাহা সপ্তদশ অশ্ব/রোহীর 
অলৌকিক দিগ্বিজয়কাহিনীর সামপ্রীস্ত রক্ষা করিতে পারে 
না। বাঙ্গালার ইতিহাসের প্রধান ছূর্ভাগ্য সকল যুগেই 
সমানভাবে বর্তমান,-সকল যুগেই তাহা বিজেতার বিদ্বেষ- 
পূর্ণ বিকৃত লেখনী হইতে প্রস্থত হইয়াছে, কোন যুগেই 
দেশের লোকে দেশের ইতিহাস লিপিবদ্ধ করিবার আয়োজন 
করেন নাই ! 

বক্তিয়ার স্বাধীনভাবে প্রাচ্ভারতে সাম্রাজাসংস্থাপনে 
অগ্রসর হইয়া, কিয়ংপরিমাণে কৃতকার্য হুইবামাত্র, দিল্লীর 
মুসলমান বাদশাহ, তাহাকে দিল্লীসাম্রাজযের অস্তভূক্ত 
করিবার জন্য লালায়িত হইয়া উঠিয়াছিলেন। উহার জন্য 
প্রথম হইতেই দিল্লীসাতম্রাজ্য এবং গোঁড়ীয়সাত্রাজ্যের মধ্যে 
কলহ সংঘটিত হইবার সূত্রপাত হয়,_এবং ইহার জন্যই 
দিল্লীর ইতিহাসলেখকগণ দিল্লীর গৌরব ঘোষণা করিয়া 
(গৌড়ীয় সাম্রাজ্যের কলঙ্ক কীর্তন করিয়া) ইতিহাস 
রচন1 করিতে প্রবৃত্ত হন। যে সকল মুসলমান বীর শোণিত 
ক্ষয় করিয়া গৌড়ীয় সাম্রাজ্যে অধিকার বিস্তার করিয়া- 
ছিলেন, দিশ্লীশ্বর ত্রাহাঁদিগের কোনরূপ সহায়তাসাধন না 
করিয়াই, তঁহাদিগের বিজয়গৌরবের ফলভোগ করিবার 
জন্ত লালায়িত হইয়া উঠিয়াছিলেন। দিল্লীসাআ্রাজ্যের 


১০ম সংখ্যা।] 


ইতিহাস লেখকের পক্ষে চি সকল রিগে গৌড়ীয় 
মুদলমানগণের দিগ্থিজয় ব্যাপারকে অনায়াসণন্ধ অকিঞ্খকর 
যুদ্ধগৌরব বণিয়া ব্যাখ্যা করা অভ্যস্ত হইয়া উঠিয়াছিল। 
মিন্হাজের কাহিনী আদৌ কোনও বৃদ্ধ সৈনিকের নিকট 
হইতে সংকলিত, অথবা তাহার কপোলকল্লিত মাত্র, 
তদ্বিষয়েও সন্দেহশূন্ত হইবার উপায় নাই! 

যাহা হউক, বক্তিয়ার খিলিজির বঙ্গাগমন সময়ে 
এদেশ রাঢ়, মিথিলা, বরেন্দ্র, বঙ্গ এবং বাগ্ড়ী নামক 
ভাগপঞ্চকে বিভক্ত থাকিবার কথা আমরা মুসলমান- 
লেখকদিগের গ্রন্থেই দেখতে পাই। তৎকালে এই 
পঞ্চবিভাগ গৌড়ীয় সাম্রাজ্যের অন্তর্গত ও এক রাজার 
অধীন ছিল। বিক্রমপুর, লক্গমণাবতী এবং লক্ষৌর নামক 
তিন স্থানে তিনটি রাজধানী প্রতিষ্ঠিত ছিল। এই বর্ণনায় 
প“নওদিয়” নামক স্কানে কোনও রাজধানী সংগ্কাপিত 
থাকিবার উল্লেখ নাঈ। পনওদিয়া” কোথায় ছিল,_- 
ত্বাহা রাজধানী হইলে, তত্প্রদেশে মুসলমান জান্নগীর 
প্রতিষ্ঠিত হইয়াছিল কিন!,_রায় লচ্ঘমণিয়াই ঝা! কাহার 
নাম--এ সকল প্রশ্নের কোনরূপ সছ্ত্তর প্রাপ্ত হইবার 
উপায় নাই। 

গৌড়ীয় ধবংসাবশেষের মধ্যবর্তী খালিমপুর নামক আধু- 
নিক গ্রামে ধর্মপাল নামক নরপালের যে তাত্রশাসন 
আবিষ্কত ও স্বীয় উমেশচন্দ্র বটবাল মহাশয়ের যত্বে 
প্রকাশত হয়, তাহাতে দেখিতে পাওয়া যায়,_-ধর্মপালের 
রাজধানী পাটালপুত্রেই সংস্থাপিত ছিল। তিনি মগধাধি- 
পতি হইয়া, গোঁড়ীয় সাম্রাজ্যের কিয়দংশে অধিকার বিস্তার 
কারয়াছিলেন। মুঙ্গেরে আবিষ্কৃত দেবপাল নামক নরপালের 
তাত্রশাসনে দেখিতে পাওয়া যায়,-তৎকালে রাজধানী 
মুদগগিরি নগরেই সংস্থাপিত ছিল। তাহার পর বঙ্গভূমির 
নানা স্থানে_ পূর্ব এবং উত্তর বঙ্গে-_পালনরপালগণের 
রাজ্য ও রাজধানী সংস্থাপিত হইবার পরিচয় নানা শাসন- 
লিপিতে প্রাপ্ত হওয়া যায়। পাবনার অন্তর্গত মাধাইনগরে 
আবিষ্কৃত লক্ষমণসেন দেবের একখানি তাম্রশাসনে দেখিতে 
পাওয়া যায়,_₹্কল্সাট ক্ষত্রিযবংশের” সেন নরপালগণ 
বঙ্গতৃমিতে কিরূপে অধিকার বিস্তার করিয়াছিপেন। এই 
রাজবংশের বিজয়সেন দেব নামক নরপাল রাজসাহীর 


87558 এরর হার | 


৫৩৫ 


৭৮ 


নতি বরেন্ শ্ররেণে প্রানের রিতা নামক মন্দির 
প্রতিষ্ঠার সময়ে যে ফলকলিপি রচন। করাইয়াছিলেন, 
তাহাতে বিজয়সেন দেবের বিজয়কাহিনী উল্লিখিত আছে। 
বিজয়সেনের পুত্র বল্লালসেন গৌড়াধিকার করিয়া, 
*গোৌড়েশ্বর” নাম গ্রহণ করেন। তিনিও বীরকীর্ডির অন্ত 
প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। তাহার পুত্র লক্ষ্ণসেন দেব 
পশ্চিমে কাশী এবং পূর্ব্বে কামরূপ পরাস্ত বিঙ্গয় লাভ করিয়া, 
বীরকীত্তির জন্য বিখ্যাত হইয়া উঠিয়াছিলেন। মুসলমাঁন- 
ইতিহাসলেখকগণ বলেন,_-এই নরপতির নামানুসারেই 
পুরাতন গোৌড়নগরের নাম প্লক্ষ্রণাবনী” বলিয়া পরিচিত 
হইয়া উঠিয়াছিল। অনেক দিন পর্যান্ত এদেশের মুসলমান 
রাজ্য দিল্লীর ইতিহাসলেখকদিগের গ্রন্থে “লঙ্গণাবতীরাজ্য” 
বলিয়াই উল্লিখিত আছে। লক্ষমণসেনের বীরপুত্র বিশ্বরূপ- 
সেনের শাসনলিপিতে দেখিতে পাওয়! যায়,__-তিনি বাহুবলে 
আত্মরক্ষা! করিয়া-_ 
প্গার্গযবনানয় প্রলয় কালরুদ্র” 

নামে পরিচিত হইয়াছিলেন। মিন্হাজ যখন এদেশে পদার্পণ 
করেন, তখনও ( বষ্ট্িয়ার খিলিজির বঙ্গগমনের যষ্টবর্ষ 
পরেও ) পূর্ববঙ্গ লক্ষমণসেনের পুত্রগণের অস্ুপ্ন অধিকারে 
বর্তমান ছিল, _তদদেশে তখন পর্য্স্তও মুসলমানশাঁসন 
বিস্তৃত হইতে পারে নাই। 

শাসনলিপির ও মুসলমান-ইতিহাসলেখকের এই সকল 
উক্তির সমালোচন। করিলে বুঝিতে পার! যায়,-_বক্তিয়ার 
সহগ্গে এদেশে অধিকার বিস্তার করিতে পারেন নাই ১-- 
তিনি যেখানে অধিকার বিস্তার করিয়াছিলেন, তাহা! 
লক্ষণাবতীর নিকটবর্তী কয়েকটি পরগণ! মাত্র; এবং 
সেখানেই মুসলমানদিগের সর্বপ্রথম জায়গীর লাভের প্রমাণ 
প্রাপ্ত হওয়া যায়। অধ্যাপক ব্লকম্যান পুরাতন বঙ্গভূমির 
ভৌগোলিক ও এ্রতিহাসিক তথ্য সংকলনের জন্য প্রস্তুত 
অধ্যবসায় স্বীকার করিয়া ষে প্রবন্ধ রচন! করিয়া গিয়াছেন, 
তাহাতে তিনিও লিখিয়া গিয়াছেন,_-"দিনাজপুরের অন্তর্গত 
দেবকোট নামক স্থানে একটি সেনানিবাস সংস্থাপিত 
করিয়া, বক্তিয়ার যুদ্ধকলহে লিপ্ত ছিলেন) এবং নেই 
সেনানিবাসই তাহার বিজন্নরাজ্যের পূর্বোত্তর সীম! বলিয়! 
পরিচিত ছিল।” এই সেনানিবাসে ১২০৫ খ্ৃষ্টাব্ের সম- 


৫৩৬ 


সময়ে বক্তিয়ার খিলিজির মৃত্যু হয়। উত্তর বঙ্গের প্রাজ- 
রাজন্যকগণের” দীর্ঘকাল পর্যাস্ত বাহুবলে স্বাধীনতা রক্ষা 
করিবার কথা ধ্যাঁপক ব্রকম্যান স্পষ্টাক্ষরে ব্যক্ত করিয়া 
[গয়াছেন। এই সকল প্রমাণ অতিবৃদ্ধ মুসলমান সৈনিকের 
অলৌকিক আখ্যাক্িকার সামগ্জস্ত রক্ষা! করিতে পারে না । 
সে আখ্যায়িকায় যে “নওদিয়ার” রাজধানা ও প্রায় 
লছমনিয়।” নামক নরপতির উল্লেখ আছে, তাহার সহিতও 
শাসনলিপির সামঞ্জন্ত দেখিতে পাওয়া যায় না। এরূপ 
ক্ষেত্রে কেহ কেহ অনুমান করিয়৷ লইয়াছিলেন,_-“নও দয়া” 
নবদ্বীপের অপত্রংশ মাত্র, এবং “লছমনিয়াও” তবে লক্ষণ- 
সেনেরই অপত্রংশ ! মিন্হাজ লিখিয়া গিয়াছেন,__-প্রাজ্যাকের 
অণাতিবর্ষে বক্তিয়ার খিলিজির দিপ্বিজয় সুসম্পন্ন হইয়াছিল।” 
তদনুসারে আরও একটি অনুমানের আশ্রয় গ্রহণ কর! 
অনিবার্ধ্য হুইয়! পাড়য়াছিল। কাহারও পক্ষে অশীতিবর্ষ 
পর্ধ্যস্ত রাজ্যভোগ কর! সম্ভব বলিয়া বোধ হয় না)-- 
শৈশবে সিংহাসনে আরোহণ করিবার অন্ুমানও লক্ষ্মণ- 
সেনের পক্ষে স্ুসঙ্গত হইতে পারে না। কারণ, তিনি 
যে পরিণত বয়সেই পিতৃসিংহাসনে আরোহণ করেন, 
তাহার নানা প্রমাণ ও কিংবদন্তী সংস্কৃত সাহিত্যে স্থুপরি- 
চিত। বল্লাল ও লক্মণসেনের মধ্যে যে সকল কবিভা- 
বিনিময় হইত, তাহা এখনও কণঠে কণ্ঠে ভ্রমণ করিতেছে । 
এরূপ অবস্থায় একটি অসামান্য অনুমানের অবতারণা করা! 
অনিবাধ্য হইয়া পড়িয়াছিল। সকল রাজার পক্ষেই 
সিংহাসনে আরোহণ করিবার সময় হইতে রাজ্যান্ব গণনা 
করিবার রীতি প্রচলিত ছিল )--কেবল লক্ষমণসেনের পক্ষেই 
সাহার জন্মতিথি হইতে অব্দ গণনা! করিবার একটি 
অসামান্ত রীতির অনুমান করিয়। লওয়া হইয়াছিল ! “লক্ষ্ণ- 
ংব্ৎ” নামক একটি অব্গণনারীতি অগ্তাপি মিথিলায় 
কোন কোন স্থানে প্রচলিত আছে; - এক সময়ে নান! 
স্থানে এই অব ধরিয়া শিলালিপি খোদ্দিত হইত। শ্রীযুক্ত 
রাখালদাস বন্দোপাধ্যায় মহাশয় বুদ্ধগয়ার ছুইথানি 
শিলালিপিতে এইরূপ অব গণনার উল্লেখ দেখিয়া, তাহার 
সমালোচনা করিয়া দেখাইয়! দিয়াছেন,__“৫১ লক্ষাণাব্ধের 
পূর্ব্বে কোনও সময়ে লক্ষ্ণসেনদেবের দেহান্তর সংঘটিত 
হয়।” মুসলমান-ইতিহাসলেখক লক্ষণসেনকে পলায়ন 


প্রবাসী | 


| ৮ম ভাগ। 
কলক্কে কলঙ্কিত করেন নাই; তদীয় রাঙ্যাব্ের অশীতি 
বর্ষে দিথ্বিজয়ের উল্লেখ করিয়া গিয়াছেন ;- আমরাই 
তথ্যনির্ণয়ে অগ্রসর ন! হুইয়, অনুমানবলে “রায় লছমনিয়াকে” 
লঙ্ষণসেন বলিয়া ধরিয়া লইয়া, অযথা কলঙ্কে স্বদেশের 
ইতিহাস মলিন করিয়া তুলিতেছি ! 

ছুঃখ এই--যে বর্ষে এই সকল তথ্য আবিষ্কৃত হইয়া, 
লঙ্গণসেনের অলাক কলঙ্কের অপনোদন করিয়া 'দগ্গাছে, 
ঠিক সেই বর্ষে কলাসমিতির পঙ্গ হইতে এক চিত্রকরের 
“পলায়ন কলছ্ক” নাক একখানি সর্ধথা কাল্পনিক চিত্র 
প্রকাশিত হুইয়াছে; আর -আর-_সেই নিপুণ চিত্রকর-- 
একজন বাঙ্গালী! 

শ্রীঅন্গকুমার মৈত্রেয়। 


শ্পাপপীশাশীািটি 


বিজ্ঞানের ভবিষ্যদ্বাণী | 


(পৌবের গ্রধাসীতে প্রকাশিত অংশের পর। ) 

এমন তাপখনির আবিষ্কার হইলে কয়লার খনিগুলির 
কোন আধগ্তকতাই থাকিবে ন| ইহা বলা বাহুল্য । কাঁরণ 
এইরূপ গভার গহ্বরে তাপ-সৌদামিনী সংযোগে যে বৃঙৎ 
শক্তির আবির্ভাব হুইবে তাহা লক্ষ লক্ষ শতাব্দী অতীত 
হইলেও অফুরন্ত থাকিবে এবং তন্দারা পৃথিবীর সর্বত্র 
কল বন্ত্রাদি চালিত হইয়া অতি অল্প ব্যয়ে রসায়ন শাস্ত্রের 
সাহায্যে দ্রব্যাদি প্রস্তত হইতে থাকিবে । আজকাল 
পৃথিবীর বিশেষ বশেষ স্থানে বিশেষ বিশেষ দ্রব্য প্রস্তুত 
হয় কিন্তু প্রর্ূপ শক্তি হস্তগত হইলে পৃথিবীর সর্বত্রই 
সমান সুবিধায় সকল প্রকার দ্রব্য একই ভাবে প্রস্তুত 
হইতে পারিবে। স্থান বিশেষের সুবিধা বা অন্থবিধা বশতঃ 
তথাকার অধিবাসী অন্ত স্থানের অধিবাসী অপেক্ষ৷ ভাল 
বা মন্দ অবস্থায় আপ্কাঁল বাস করে কিন্ত তখন এই ইতর 
বিশেষ ক্রমশঃ লোপ হইয়া আসিয়! পৃথিবীর সর্বত্র মানব- 


সমাজে মঙ্গলময় সমতা স্থাপিত হইয়া আসিবে। 


কেহ আশঙ্কা! করিতে পারেন বিজ্ঞান যখন মানব জগতের 
অধিপতি হইবে তখন বুঝি শিল্প সৌন্দর্য্যের মহিমা বিলুপ্ত হইয়! 
গিয়! তাহাদের স্থলে রূঢ়তা, শুফতার অধিকার বিস্তৃত হইবে। 
কিন্তু বার্থেলে! বলেন বিজ্ঞানের অভাবেই পৃথিবীতে এখনো! 
কুৎসিতের স্থান আছে। বিজ্ঞানরাজার শাসনদণ্ড চালিত 


১০ম সংখ্যা । ] 


ভা দশ পাপন তাসকিন সাত সিসিক 


না' হওয়াতেই কষুত্র শত্রুর আক্রমণে অভিভূত হইয়া মানব 
এখনো! পৃথিবীতে কুৎসিত আকারে পরিবর্তন করিতে বাধ্য 
হয়। বিজ্ঞানের অধিকারের সঙ্গে সঙ্গেই সকল অসৌনর্য্য 
দূর হইয়া যাইবে। দৃষ্টান্ত স্থলে বার্থেলো বলেন, ক্ষুত্রাক্ষসের 
আক্রমণ হইতে উদ্ধার পাইবার জন্স আহার সংগ্রহের 
উদ্েশ্তে মানব পৃথিবীর মনোহর পান্রকে কুৎসিত আকারে 
পরিণত করিয়া, ধরিত্রীর অঙ্গের অলঙ্কার, প্রকৃতির ভূষণ, 
লত।, গুল্ম, বিটগীশ্রেণীর ধ্বংস সাধন করিয়া, নয়নমনোহর 
স্ুবিস্তীর্ণ কাস্তারকে বিসদূশ খণ্ডে খণ্ডে বিভাগ করতঃ, 
তাহার মস্থণ চিন্কণ গাত্রকে মানব্গাত্রের কুৎসিত ব্যাধি 
দ্রগীড়ার ন্যায় হলযস্ত্রাদি সংযোগে বন্ধুর করিয়া পৃথিবীর 
সৌনর্্য.নাশ করে। কিন্তু যে দিন বিজ্ঞানরাজা প্ররুতি রাণীর 
হাতে হাত ধরিয়া স্বরাজ দর্শনে বহির্গত হইবেন, যে দিন 
মানব ক্ষুৎশক্রর অধীনতানিগড় ছিন্ন করিয়া স্বাধীনতার 
বৈজয়স্তী উড়াইয়৷ তাভাদ্দিগকে অভ্যার্থনা করিবে সেদিন 
অসুন্দর, কুৎসিত, মন্দ কিছুরই পৃথিবীতে আর স্থান থাকিবে 
না। আহার সংগ্রহের জন্য চাষ আবাদের আর প্রয়োজন 
ন! থাকিলে, পূর্ববর্ণিত "শক্তি” মানবের হস্তগত হইলে, 
ধরিত্রীর গাত্র সর্বদা নয়নানন্দ দায়ক শশ্পশ্তামলা হরিৎ- 
বসনাবৃতা। থাকিবে, পুষ্পালঙ্কারে সর্বদা সাজ্জত! থাকিবে। 
বিটপীরাজিপরিবৃত। কৌস্তভথচিত মুকুটে সর্বদা ভূষিতা 
থাকিবে, পৃথিব্যভ্যন্তর-উদ্ধ'ত জলে সিক্ত হইয়া এই রুক্ষ 
মোদিনী মনোহর উগ্ভানবীথিকায় পরিণত হইবে এবং 
মানব সেখানে সত্যযুগের স্তায় অমিত স্খস্বচ্ছন্দের 
অধিকারী হুইয়৷ সোণার দেশে বাস করিবে । 

কেহ বা আশঙ্কা করিতে পারেন পৃথিবীর এই অবস্থা 
ঘটিলে মানবসমাজের ধদ্ধনীশক্তি যে শারীরিক পরিশ্রম 
তাহা শিথিল হইয়! যাবে এবং মানব সকল অলস হইয়া 
পড়িবে। কিন্তু বার্থেলো! বলেন, বর্তমান পৃথিবীতে উচ্চ 
নীচ ভেদ থাকা হেতু, মধিকারী অনধিকারী পার্থক্য থাকা 
বশতঃ একদিকে যেমন ক্লেশকর পরিশ্রমের নিষ্পেষণে পেিত 
হইয়! মানবসমাঁজের কতক অংশ হীনপ্রভ হইয়া পাঁড়তেছে, 
অপরদিকেও কণ্ঠকগুলি বিলাসমন্দিরের আমোদে সর্বদা 
নিমজ্জিত থাকিয়া! আপনার্দিগকে অপদার্থ করিয়া! ফেলিতেছে। 
এ ষে নিদধাঘে রৌদ্রাতপকিষ্ট শরীরে কষককুল ক্ষেত্র কর্ষণ 


বিজ্ঞানের বিমা | 


তাস পাটি শাসিত পাস 


- ৫৩৭ 


করিতেছে, যাহারা শ্রাবণের - মুধলধারাকে ২ মন্তকে । করিয়া, 
ঘর্থরনাদা ব্জসম্পাতকে বুক পাতিয়া ণইয়া, অস্কুরগুচ্ছ ক্দমে 
রোপণ করিবে, যাহার! হেমস্তাবসানে শিশিরনিহার পীড়িত 
আড়ষ্ট হস্তে শস্ত সংগ্রহ করিবে তাহার! তাহাদের পরিশ্রমের 
কতটুকু অংশের পুরফ্কারের অধিকারী? আর তরী সন্ধ্যা- 
সমীরণ-ব্যাকুল-জদয় ধনী রাজঝকুমারতুল্য-পালিত অশ্বকুমার 
যুগল চালিত রথারোহুণে যখন রাজপথের উপর দিয়া অশনি- 
নিনাদে চলিয়া যায়, যখন বোধ হয় সেই শকট দরিদ্র 
কুলি-কুলের রক্তাক্ত হস্তপ্রস্তত পথের উপর দিয়া নহে, 
তাহাদের পাতা৷ বক্ষকে দলন করিয়া দৌড়িয়! যার, ত্বাহারাই 
বা তীহার্দের কোন পরিশ্রমের পুরষ্কারের ফলে এ 
সম্তোগের অধিকারী ? বিজ্ঞানের দণ্ড চালিত হলে এই 
বৈষম্য বিদুরিত হইয়া পরিশ্রমের সম] স্থাপিত হইবে; 
নিঞ্জ নিজ পরিশ্রমে মাঁনৰ নিজ নিজ উন্নাতির জন্যই ব্যস্ত 
হইবে, নিজের স্থখসস্ভোগ স্বীয় পরিশ্রমের উপরই নির্ভর 
করিবে । তখনই পরিশ্রমের ক্লেশকরতা! দুরে গিয়া! স্থুথ 
করতা আসিবে। 1০৮55 1,29৭: যথার্থই এতদিন 
মানবসমাঁঞ্জে 1951 বা নষ্ট হইয়া আসিয়াছে কিন্তু বিজ্ঞানের 
রাজ্য স্থাপিত হইলে যে কোন পরিশ্রম তাহা সকলই 
প্রেমের ভালবাসার পরিশ্রম হইবে, সকলই আননদও স্ুখ- 
দায়ক হইবে। তখন যে যত পরিশ্রম করিবে তাহার 
পূর্ণফলভোগী নিজেই হুইবে এবং স্বীয় পরিশ্রম ব্যতিরেকে 
কিজ্ঞান কি নীতি, কি সৌন্দর্য সুখভোগ, কোন পথেই 
কেহ কোন উন্নতি লাভ করিতে পারিবে না। তখনই 
মানব প্রকৃত পক্ষে সত্য শিব স্থন্দর যাহা, তাহারই উপাসক 
হইবে ও তাহারই জন্ত শ্রম করিবে। 

,যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি বিবাদ কলহের স্থানও 
তখন পৃথিবীতে ক্রমশঃ সন্কীর্ণ হইতে সন্থীর্ঘতর হইয়া 
আসিবে। ভবিষ্য মানবসমাজে যুদ্ধের কোন আবশ্তকই 
থাকিবে না। বর্ধর যুগের কথ৷ ছাঁড়িয়৷ দিলেও আজকাল 
( বর্তমানে ) যে যুন্ধবিগ্রহার্দি দেখিতে পাওয়া যায়- তাহা- 
দের দকলেরই এক মুল কারণ উদর-চিস্তা। এই যে সেদিন 
দক্ষিণ আফ্রিকায় রক্তবন্তা বহিয়! গেল বা. পূর্ববপ্রভাতে 
রুষ-জাপ-বলপরীক্ষার অগ্নিকুণ্ডে কত মানব যে পতঙ্গের 
তায় আপনাদিগকে আহুতি দিল তাহার সকলেরই মুল 


৫৩৮ 


কারণ আহার সংগ্রহ। আধুনিক পৃথিবীতে বাণিজ্যরক্ষার 
যে অজুাত উঠিয়াছে তাহার অর্থ অন্ত কিছুই নহে, কেমন 
করিয়া কোন জাতি সুখস্থচ্ছন্দে উদর পুথ্তি করিয়া থাকিতে 
পারিবে । যদি বিজ্ঞানের দরবাঁরে তাঁহার সমস্তা মীমাংসিত 
হইয়া যায় তবে আর যুদ্ধ বিগ্রহাদির কারণ কি থাকিবে? 
মানুষের বাসস্থান লইয়া পুরাতন পৃথিবীতে বহু যুদ্ধাদি 
অবস্তই সংঘটিত হইয়াছে__কিস্ত তৎসম্বদ্ধেও একটু বিবেচন 
করিলেই বুঝা যায় মানব যে দেশে শস্তাদি উৎপন্ন হইবার 
স্ববিধা দেখিয়াছে সে দেশের প্রতি লোলুপতা বশতঃই 
এক দল অপর দলের সহিত সমরে লিপ্ত হইয়াছে । স্থাস্্য- 
কর কি অস্বাগ্্যকর বিবেচনা না করিয়া যেখানে ভাল রকম 
শস্ত উৎপন্ন হয় সেই খানেই সকলে মাথা গুঁজিবার চেষ্টা 
করিয়াছে । এই প্রকারে বহু অস্বাস্থ্যকর, জররোগের 
আকর, সিক্ত নি্নভূমি মানবের বাসস্থান হইয়াছে ও তথা- 
কার অধিবাসীর! বনুব্যাধিগ্রস্ত হইয়া অকালে প্রাণত্যাগ 
করিতেছে । অনেক জাতির শারীরিক অবনতির প্রধান 
কারণই তাহাদের অস্বাস্থ্যকর বাসস্থান। বার্থেলো বলেন, 
মানবকে আহারের জন্য শস্তক্ষেত্রের প্রতি আর তাকাইয়া 
থাকিতে না হইলে মানব স্বাস্থ্যকর উচ্চ ভূমিতে গিয়া 
বাসস্থান নিম্মীণ করিবে । আজ যাহ! মরু বলিয়া পরিচিত 
ও পরিত্যক্ত, বিজ্ঞানের আমলে তাহাই মনোরম উদ্ভান 
সমন্বিত মানবের স্বাসস্থানে পারণত হইবে। বনু অর্থ 
বায়ে শৈলাবাস নিম্মাণ করিয়! কেবল ধনীই এখন তাহার 
সুখভোগ করিতে সমর্থ কিন্তু বিজ্ঞানের রাজত্ব ক্রমশঃ 
উপরে উঠিতে থাকিলে উর্ধে উচ্চ পর্বতশিখরগুলিতেও 
সর্বসাধারণ মানব কর্তৃক নগর উপনগর প্রভৃতি স্থাপিত 
হইয়া আসিবে। ৃ 
শেষ কথা, ধর্ম সম্বন্ধে অনেকেরই বিষম সন্দেহ ও 
আশঙ্কা আছে। অনেকেই মনে করেন বিজ্ঞানের বিস্তারের 
সঙ্গে সঙ্গে ধর্মের ক্ষেত্র ক্রমশঃ খাট হইয়। আসিবে-_ 
বিজ্ঞানব্যাপ্র ধর্মের মেষশাবকটীকে বুঝি উদরসাৎ করিয়া 
ফেলিবে-_অথব৷ বিজ্ঞানের ভাষায় বলিতে গেলে, বিজ্ঞানের 
প্রথর তাপে.ও জ্ঞানচক্ষুর বৈচ্যুতিক বিশ্লেষণে জলমতিতরলং 
ধর্মটুকু বুঝি হাওয়া হইয়! উড়িয়া যাইবে। কিন্তু এই 
শ্রেণীর সন্দেহবাদীদিগকে যদি জিজ্ঞাসা করা যায়, ধর্ম্বকর্তা 


প্রবাসী । 


[৮ম ভাগ। 


এ পালি পাস 


ও বিজ্ঞানকর্তা কি ছুই, ধর্মের ফলভোগী যে মানব বিজ্ঞানের 
ফলভোগীও কি সেই মানব নহে? যদি জিজ্ঞাস! করা যায় 
যে, ষে মানব ইষ্টকামনায় কঠোর তগপন্তায় গুহানিহিত 
ধর্মতত্বকে অনুসন্ধান করিয়া বাহির করে সেই মানবই কি 
সত্যসন্ধ বেশে গি!রশৃঙ্গে, অতল জলধিতলে, ব্যেমাকাশে, 
ভূগর্ভে প্রবিষ্ট অগাধখাতে প্রকৃতি দেবীর অনুসরণ করিয়া 
কঠোর আরাধনায় তাহার সস্তোষসাধন পূর্ববরু বরস্বরূপে 
একটী একটী বিজ্ঞানতত্ব গ্রহণ করিতেছে না? তবে 
তাহাদের কি উত্তর আছে জানি না। ধর্মের সহিত 
বিজ্ঞানের শক্রতা বা বিরোধভাব হইবার সম্ভাবনা কোথায় 
তাহারা কি বুঝাইয়া দিবেন জানি নাঁ। বার্থেলোও বলেন 
ধর্ম ও বিজ্ঞান মধ্যে কোন বিরুদ্ধ ভাব নাই, হওয়াও সম্ভব 
নহে। যে ধর্ম যে যুগে উদ্ভূত হইয়াছে তত্ধর্ম তাৎকালিক 
বিজ্ঞানের উপর ভিত্তি গাথিয়াই 'ড়াইয়াছল কিন্ত 
বিজ্ঞান [কছু স্বাধীন, কারণ অল্পসংখ্যকের মুখাপেক্ষী, 
তাহার! আবার জ্ঞানবসন্তিকার উদ্দীপনায় অগ্রসর ও তৎপর, 
স্থতরাং অপেক্ষাকৃত দ্রুতগতি । তাই বিজ্ঞান অন্ধকারকে 
ফেলিয়া রাখিয়। আগে আগে চলে, ধর্ম ব্হুভারাক্রাস্ত, 
অন্ধকারকে সঙ্গে টানিয়৷ লইয়া! চলিতে হয় বলিয়া কিছু 
ধীরে পিছু পিছু হাটে ) এই দূরত্বেই ভ্রম হয় উভয়ের মধ্যে 
যেন বিরুদ্ধভাৰ থাক! বশতঃ উভয়ে ক্রমশঃ বিচ্ছিন্ন হইয়া 
পড়িতেছে, কিন্তু প্ররুতপক্ষে ধিজ্ঞানই ধর্মের জন্য পথ 
প্রস্তুত করিয়৷ অগ্রবর্তী হয়, ধর্ম তাহার পশ্চাদবর্তী থাকে। 
বিজ্ঞান সচল, ধর্মুও অচল নহে-দৃষ্টিত্রম বশতঃ তদ্রপ 
বোধ হয় মাত্র। উদাহরণ দিয়া বার্থেলো বুঝাইয়াছেন বিজ্ঞান 
ও ধর্ম উভয়েই যেন দুই ব্যক্তির ন্যায় কোন উচ্চ চূড়ায় 
আরোহণ করিতেছে, বিজ্ঞান আগে আগে ধর্ম পিছে পিছে। 
উপরের স্তরে উঠিতে উঠিতে বিজ্ঞানের দৃষ্টিপথে যে নূতন 
নৃতন দৃশ্ত আবিভূতি হয় সে সর্বদাই তাহা! ঘোষণা করিতেছে, 
কিন্তু ধর্ম নীচের স্তরে থাকায় তাহার দৃষ্টি শক্তির প্রসার 
এখনো তত বিস্তৃত হয় নাই বলিয়া প্রথমে তাহা অবিশ্বাস 
করিতেছে কিন্তু যেই অগ্রসর হইয়া বিজ্ঞানের পুরাতন 
স্থানে পৌছিতেছে তখন বিজ্ঞানের পূর্ব্ব উক্তির সত্যতা 
সম্যক উপলব্ধি করিতেছে বটে কিন্তু ইত্যবসরে আরও 
উপরে উঠিয়া বিজ্ঞান যে আবার নৃতন ঘোষণা করিতেছে 


১০ম সংখ্যা ।] 


ধর্ম তদ্িষয়ে আবার সন্দিহান হইতেছে? ধর্ম পুনরায় 
বিজ্ঞানের স্থানে পৌছিলে বিজ্ঞানের এই উক্তির বিষয়ে 
তাহার যে সন্দেহ তাহা দূর হইবে বটে, কিন্তু বিজ্ঞানের 
নৃতনতর ঘোষণ! ব! প্রচারে পূর্বববৎ সন্দিহান থাকিয়াই 
যাইবে। এইরূপে বিজ্ঞান ও ধর্ম আগু পিছু হয়া উভয়েই 
অগ্রসর হইতেছে। বিজ্ঞান আগে হাটিলেই ধর্মের গতির 
সস্তাবনা হয়, বিজ্ঞানের উন্নতির অভাবে ধর্ম নিশ্চল হইয়া 
পড়ে। বিজ্ঞান রেলগাড়ীর এঞ্জিন, আগুন জলে সিদ্ধ 
হয়া, তাপতাড়না সা করিয়া তাহাকেই আগে মাথা 
ঠেলিতে হয় ; ধর্ম সুখদায়ক গাদি ত্াটা আরোহীর গাড়ী; 
গঞ্চব্য পথে যাইতে হুইলে মানব ইহারই আশ্রয় গ্রহণ করে 
বটে কিন্তু বিজ্ঞানের দগ্ধ এঞ্জিনের গতি না থাকিলে, অনুগ্রহ 
করিয়! ইঠ্াকে যুডিয়া না লইলে স্থখাসন ধর্মাযানের সাধ্য 
নাই মান্গুষকে ঠিক্‌ যায়গায় পৌছাইয়া দেয়। অনাদি অন্ত 
কাল বিজ্ঞান ও ধর্মের এইরূপ দূরত্ব থাকিয়া যাইতে পারে। 
“কিন্তু তাহার কারণ দন্ব নহে ধর্মের প্রতি বিজ্ঞানের 
আকর্ষণ ও শিজ্ঞানের প্রতি ধর্মের সম্যক নির্ভরই 
তাহার একমাত্র কারণ। বিজ্ঞানের প্রতি ধর্মবিশ্বাসীর 
যে সন্দেহ তাহা ভ্রাস্তিমূলক ; সুতরাং বিজ্ঞানভয়ে ভীত 
ধন্মাচরণীর জ্ঞাত বা অজ্ঞাতসারে অকৃতজ্ঞত। পাপে লিপ্ত 
হওয়া হেতু প্রকৃত ধর্ম অর্জন হয় কিনা তদ্বিষয়েও 
খোরতর সন্দেহ হইতে পারে। 
এইরূপ নান! কথায় মুসে! মাসিলিস্‌ বার্থেলো তাহার 
প্রসঙ্গ সমাপ্ত করিয়াছেন। ইহার সত্যাসত্য, যৌক্তিকত! 
অযৌন্তিকতা, সম্ভবতা৷ অসম্ভবতা, ভ্রাতৃবর্গের নিজ নিজ 
বিবেচ্য । পূর্বেই বলিয়াছি কৌতুক উদ্দেশ্তেই অগ্যকার এই 
প্রবন্ধ উপস্থিত করা শইয়াছে সুতরাং এই প্রবন্ধের কোন 
ংশ কাহারো কোন বিশ্বাস বা জ্ঞানের কিম্বা ধারণার* 
বিরুদ্ধবাদী হইলে প্রবন্ধপাঠককে তজ্জন্য দায়ী করিবেন না। 
শ্রীযোগেশচন্দ্র দত্ত। 
১লা জ্যৈষ্ঠ, ১৩১৫। দিনাজপুর । 





বৌদ্ধধর্মের বিশ্বপ্রেম । 


* শ্রীষ্মাবকাশ উপলক্ষে “দিনাজপুর জাতীয় বিদ্যালয়ে পঠিত। 


৫৩৯ 


বৌদ্ধধর্মের বিশ্বপ্রেম । 
(পৌষের প্রবাঁসীতে প্রকাশিত অংশের পর। ) 


এ গ্রন্থেরই আর এক স্থানে দেখিতে পাওয়! যায়__ 
বোধিসত্ব স্থির সঙ্কল্প করিবেন _“আমি এই কুশল-মুল দ্বারা 
সর্ধজীবের নয়ন-স্বরূপ হইব, যাহাতে তাহাদের সমস্ত ছুঃখ- 
রাশি নিবৃত্ত হয়; আমি সমস্ত জীবের সমন্ত ক্লেশ পরিমোচন 
করিয়া তাহাদের ত্রাণস্বরূপ হইব; আমি সমস্ত জ্গীবকে 
সমস্ত ভয় হইতে রক্ষা করিয়া তাহাদের শরণ ইইব; সমস্ত 
স্থানে অনুগমন করিয়া আমি তাহাদের গতি স্বরূপ হুইব; 
***এবং তিমিরহীন জ্ঞান সন্দশন করাইয়৷ আমি তাহাদের 
আলোক স্বরূপ হইব'*" সমস্ত জীব গুণ-জ্ঞানে অভিচ্ছাদিত 
হইয়া সমন্ত ক্লেশ হইতে নিমুক্ত হউক 7-*সমন্ত জাৰ দশবল- 
রূপ বিজ্ঞানযুক্ত হইয়া সংসারের ছত্র-ন্বরূপ হুউক,'''এবং 
সমস্ত জীব বুদ্ধবিক্রম রূপ সিংহাসনে অধিষ্ঠিত হইয়া সমগ্র 
জগতের অবলোকনীয় হউক !” 

“আধ্য বভ্রধরস্থত্রে এই বিষয়টি অতিবিস্তৃত ও অতিগন্তীর 
ভাবে বর্ণিত হইয়াছে চি এ স্থানে তাহা সঙ্কলন কর! অসম্ভব। 
কেবল দিগ্দর্শন মাত্র করিয়া! সম্প্রতি বিরত হইতে হইতেছে। 

“আধ্্য গগনগঞ্জস্থত্র” নামক গ্রন্থে একটা * অতি ক্ষুদ্র 
কথায় বিশ্বপ্রেমের ণভাবট স্থুপ্রকাশিত হইয়া উঠিয়াছে £__ 

“মাভূৎ তন্মম কুশলমূলং, ধর্মজ্ঞান কৌশলং বা, যন্ন 
সর্ধজীবোপভোগ্যং ভবেৎ।” | 

“আমার যেন সেরূপ পুণ্যমূল বা ধর্মজ্ঞানে কুশলতা। 
না হয়, যাহা সমগ্র জীবের উপভোগ্য না হইবে ।” 

“বীরদত্ত পরিপৃচ্ছায়” লিখিত হইয়াছে ঃ_-”শকটের 
স্তায় ভার বহন করিবার জন্ঠ ধর্মবুদ্ধিতে এই শরীরকে 
বহন করিতে হইবে ।” * 

ভগবান্‌ “বোধিসত্বপ্রাতিমোক্ষে' বলিয়াছেন-__“শারি পুত্র, 
এই ধর্ম বন্ধচ্ছেদের জন্য, এই ধর্ম জন্মজরা, ব্যাধি-মরণ, ও 
শৌকছুঃখাদির ছেদের জন্য); উহাকে রত্ব বলিয়া, ওষধ 
বলিয়া চিন্তা করিবে; ইহা! সমস্ত জীবের রোগগ্নানি উপ- 
শমনের জন্য । সমস্ত জীবের রোগগ্নানির উপশমনের জন্য 
আমাদের এইরূপ ধর্মই অভিলষণীয়।” 

অষ্ট সাহজিকা প্রজ্ঞা পারমিতায়” (৩০ অঃ ৪৯৫ পৃঃ) 


9 


সা নি টি ভান বোকো এক ক শ্রষ্িদারিকা 
তাহার পুক্জার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছিলেন 
_তাহাতে আমর! শিক্ষা করিব, শিক্ষা করিয়া সমস্ত 
জীবের শরণ হঈব।” 

ধধর্খা সঙ্গীতিস্ত্রে” উক্ত হইয়াছে £--”বোধিসত্ব সমস্ত 
জীবের কার্য সম্পাদন করিয়া দাসের ন্যায় হইয়া থাকিবে 1” 

“আধ্য বিমল কীর্তি নির্দেশে” সংসার-ভয়-ভীত ব্যক্তির 
কি কর! কর্তব্য-_মঞ্জুশ্লীর এই প্রশ্নে একজন "উত্তর 
করিতেছেন £--”হে মঞ্ত্রী, সংসার-তয়-ভীত বোধিসত্বের 
বুদ্ধমাহাআম্য অনুসরণ কর! উচিত |” 

“যে ব্যক্তি বুদ্ধমাহাতম্য অনুসরণ করিতে ইচ্ছা! করে, 
তাহার কি কর! উচিত ?” 

“তাহার সমস্ত জীবে সমত্ব দর্শন করা উচিত) এবং 
সমত্ব দর্শন করিতে হইলে সমস্ত জীবের মোক্ষের জন্য 
অবস্থান কর! উচিত।” 

ধিন্ম-সঙ্গীতিস্থত্রে” সার্থবাহ বোধিসত্ব ভগবানকে এই 
কথাই বলিয়াছেনঃ -হে ভগবন্, যে ব্যক্তি (বস্ততঃ ) 
বোধিসত্ব, সে প্রথমে সমস্ত জীবের জঙগ্ত বোধি ( জ্ঞান ) 
প্রার্থনা করে, নিজের জন্য নহে ।” 

গ্রন্থ্ধেই অন্থত্র বোধিসত্বগণের মহামৈ রী ও মহাকামন। 
কাহাকে বলে -. এই প্রশ্নের উত্তরে লিখিত হইগ্নাছে £-_ 
“বোধিসত্বগণ যে, নিজের শরীর, জীবন ও সমস্ত পুণ্য 
জীবসমূহকে প্রদান করিয় তাহার জন্য কোন প্রতীকার 
ইচ্ছা করেন ন1, ইহ্থাই তীহাদের মহামৈত্রী ; এবং তাহারা 
যে সর্ধপ্রথমে নিজের বোধি (জ্ঞান ) প্রার্থনা না করিয়া 
সমস্ত জীবের বোধি ইচ্ছা করেন,' ইহাই তাহাদের 
মহাকরুণ। |” 

বোধিসত্বগণ কি জন্ত শীল রক্ষা করেন, তদ্বিষয়ে 
“নারায়ণ পরিপৃচ্ছায়” উক্ত হুইয়াছে £-_“সে যে শীল রক্ষা 
করে, তাহা নিজের জন্য নহে, স্বর্গের জন্য নহে, ইন্দ্রত্বের 
জন্ত নহে, ভোগের জন্য নহে, পশ্থ্য্যের জন্য নহে, রূপের 
জন্য নহে, বর্ণের জন্ত নহে, এবং যশের জন্যও নহে; 
সে নরক-ভীত হুইয়া-.....ব! তি্্যগ্যোনি ভয়-ভীত হইয়া 
শীল রক্ষা করে না)" সে সমঘ্ত জীবের হিত, সুখ ও 
যোগক্ষেমের প্রার্থী হইয়া শীল রক্ষা করে।” 


প্রবাসী | 


৯৭৯২০ কক তওবা "০৯৯০৫ 


[শে তাগ। 


তি কাহিততিতিত পতিতা তা শশা ৪ তা ০০৮৭০৮ 


“বোধি্যাবতারে * একজন ন জীব তত ভক্ত বলিতেছেন : প্‌ 
"এই জীবগণ চিন্তামণির স্বরূপ, ভদ্রঘটের + স্বরূপ, ও 
কামছুপ্ধ ধেন্ুর স্বরূপ; অতএব গুরু ও দেবতার ন্যায় 
ইহাদের আরাধন। করা উচিত।...জীবগণের আরাধনা 
ত্যাগ করিলে অপর নিষ্কৃতি আর কি আছে? ( বোধিসত্বগণ) 
যাহাদের জন্য নিজের শরীরকেও ভেদ করেন ও অবীচি 
নরকেও প্রবেশ কবেন, তাহাদের মঙ্গল করিলেই ( বস্ততঃ ) 
মঙ্গল কর! হয়; তাহার! মহাপকারী হইলেও তাহাদের মঙ্গল 
করা উচিত। যাহাদের জন্ত আমার স্বামীরাই ( পুর্ব বৃদ্ধ 
বোধিসত্তবগণ ) নিজের প্রতি নিরপেক্ষ হন, সেই স্বাঁমগণের 
নিকটে আমরা দাস্ত না করিয়া মান করি কেন? 
যাহাদের সুখে মুনীন্দ্র ( বুদ্ধ )গণ প্রীত হন, এবং যাহারা 
ব্যথা পাইলে তাহার কুদ্ধ হন, তাহাদের তুষ্টি হলেই 
মুনীন্দ্রগণ তুষ্ট হইবেন, এবং তাহাদের অপকার হইলে 
মুনীন্্রগণের অপকার কর! হইবে । শরীর চারিদিকে অগ্রিতে 
জালয়া উঠিলে, যেমন নিখিল কাম্য বস্তুতেঃ সৌমনস্ত 
উপস্থিত হয় না, সেইরূপ জীব্গণের যদি বাথা হয়, তবে 
দয়াময় ( মুনীন্ত্র ) গণের প্রীতি উৎপাদনের অপর কোন 
উপায় নাই। ইহাই (অর্থাৎ জীবগণের ,আরাধনাই ) 
তথাগতের আরাধন', ইহাই স্বার্থের আরাধনা, 'এনং 
ইহাই লোকের ছুঃখাপহ; অতএব ইহাই আমার ব্রত 
হউক ।__ 

“তথাগতারাধনমেতদেব 

স্বার্থম্ত সংরাধনমেতদেব 

লোকস্ত দুঃখাপহমেতদেব 

ত্মান্মমাস্ত ব্রতমেতদেব।” 
যেমন একজন রাজপুরুষ বহুজনকে প্রমথিত করে, আর 
দূরদর্শী জনগণ তাহার কোন বিকারই করিতে সমর্থ হয় 
না, কারণ সে একাকী নহে, তাহার বল রাজ-বল,__ 
সেইরূপ কোন ছূর্বল ও অপরাধীকে অবমাননা! করিবে না, 
কেন না দয়ালু নরপালগণ তাহার বল। অতএব ভৃত্য 
যেমন চগ্ড গ্রভুকে আরাধন। করে, নিতে সেইরূপ 
সেবা করিবে। 


স্গ ৬/১১৯--১৩* ; ইহ। শিক্ষ। সমুচ্চয়েও আছে, ১৫৫ পৃঃ । 
যে ঘটে হস্ত প্রদান করিলেই অভিমত বন্ত পাঁওয়। যায়। 


সম সংখ্য।] 


.কৌন্ধধর্শের বিশ্বপ্রেম। 


৫৪১ 


পাশপাশি 


প্র “বোধিচর্যাবতারেই” অন্যত্র রর এক ৷ তত প্রেম- 
পরিপূর্ণ বদয়ে বলিতেছেন £-_ 

“জীবগণ নরকছুঃখের বিশ্রামোপায় স্বরূপ যে পুণ্য কর্ম 
করিয়াছে, আমি তাহা অনুমোদন করিতেছি ; হুঃখিতের! 
আননের সহিত স্থখে অবস্থান করুক।...দ্িক্‌ সমূহে 
অবস্থিত সংবুদ্ধ জনগণের নিকট আমি কৃতাঞ্জলি হইয়া 
প্রীর্থনা করিতেছি যে, তাহারা মোহবশতঃ ছুঃখপতিত 
লোক সমূহের জন্য ধর্মপ্রদীপ (উৎপাদন ) করুন। যে 
সমস্ত জীব ( কৃত-কৃত্য হইয়া ) নির্বাণ কামনা করিতেছেন, 
আমি কৃতাঞ্জলি হইয়! তাহাদিগকে প্রার্থনা করিতেছি যে, 
তীহারা অনস্তকল্প পর্য্স্ত ( এখানে ) অবস্থান করুন, এই 
জগৎ যেন (তাহাদের অভাবে) অন্ধ হইয়। না ধায়। 
“আমি এইরূপে এই ( পুজাদি ) করিয়া যাহা কিছু গুভ প্রাপ্ত 
হইয়াছি, তাহা দ্বারা আমি যেন জীব সমূহের সর্বদৃঃখ 
প্রশমনকাঁরী হইতে পারি। আমি পীড়িত ব্যক্তিগণের 
ওষধধ ও বৈদ্য, এবং যতদিন রোগ নিবৃত্ত না হয়, ততকাল 
পর্য্যস্ত তাহাদের পরিচারক। আমি অন্ন ও পাঁন বিতরণ 
করিয়া জীবগণের ক্ষুধা ও পিপাসা নাশ করিব, এবং 
ছর্ভিক্ষের মধ্যে ও প্রলয় সময়ে ( যখন আহারাদির অভাবে, 
লোক সমূহ মরিয়া যাঁয়, বা পরম্পর পরস্পরের মাংস শোণি- 
তাদি ভোজন করে, সেই সময়ে ) তাহাদের পান ও ভোজন 
হইয়া দরিদ্র জীবগণের অগ্রে আমি অক্ষয়নিধি সদৃশ হইয়া 
নানা উপকরণের আকারে তাহাদের পরিচর্ধ্যা করিব। 
মামি সমস্ত জীবের প্রয়োজন সিদ্ধির জন্য নিরপেক্ষ হইয়া 
(অর্থাৎ কোনরূপ প্রত্যুপকারের আশা! না করিয়া ) নিজের 
শরীরকে, উপভোগ্য দ্রব্য সমূহকে, এবং (ভূত-ভবিষ্যৎ- 
বর্তমান ) এই কালক্রয়স্থিত নিখিল কল্যাণকে পরিত্যাগ 
করিতেছি। সমস্ত বস্তর ত্যাগই নির্ববাণ, এবং আমার 
বন সেই নির্বাণকে প্রার্থনা করিতেছে ; অতএব আমাকে 
বখন সমস্ত দ্রবা পরিত্যাগ করিতেই হইবে, তখন তাহ! 
্বীবগণকে দেওয়াই ভাল। আমি আমার এই শরীরকে 
মস্ত প্রাণীর নিকটে, তাহাদের বথান্থখে ব্যবহারের 
উপযুক্ত করিয়! দিছি, তাহারা এখন আমাকে আঘাত 
করুন, নিন্দা করুন, বা! ধুলি দ্বারা আকীর্ণ করুন ) অথব! 
াহারা আঘার শরীর লইয়া ক্রীড়া! করুন, হান্ত করুন, ব! 

০ . 


বিনাশ করুন, আমি ভাহাদিগকে আমার শরীর দান করিয়া 
দিয়াছি,আমার সে চিন্তায় প্রয়োজন কি? যাহাতে তীহাদের 
সখ হয়, তাহারা সেই সমস্ত কার্যযই তাহার দ্বারা করাইয়া 
লউন। আমাকে গ্রহণ করিয়া কাহারো যেন কখন 
কোন অনর্থ না হয়। যে সমস্ত লোক আমার নিন্দা 
করিবেন, ধাঁহারা আমার অপকার করিবেন, ও ধাহারা 
আমাকে উপহাস করিবেন, তাঁহারা সকলেই বোধি (জ্ঞান) 
লাভী হইবেন। আমি অনাথগণের নাথ, যাতিকগণের 
সার্থবাহ, এবং পারেচ্ছুগণের নৌকা, সেতু ও পথ। আমি 
দীপপ্রাথিগণের দীপ, আমি শয্যাপ্রার্থিগণের শধ্যা, এবং 
দাঁসপ্রার্থী লোক সমূহের দাস !__ 

“্দীপার্থিনামহং দীপঃ 

শষ্যা শয্যার্থিনামহম্। 

দাসার্থিনামহং দাসো 

ভবেয়ং সর্বদেহিনাম্‌ ॥” * 

এতক্ষণ বৌদ্ধধর্মের যে একটি মধুরভাব আপনাদের 
নিকটে উপস্থাপিত করিবার চেষ্টা করিয়াছি, তৎসন্বন্ধ 
আর কিছু অধিক না বলিয়৷ দুই এক কথায় উপসংহার 
করিব। 
. আর্ধ্যরত্বমেঘ (স্থত্র ) নামক গ্রন্থে উক্ত হানে 

“হে কুলপুত্র, বোধিনঈত্বগণ কি প্রকারে বোধিসস্বোচিত 
শিক্ষা উপদেশে সংবৃত্ত হইয়া থাকেন ? বোধিসত্ব মনে 
বিচার করে, “প্রীতিমোক্ষোচ উপদেশ মাত্রে অন্ুভয় সম্যক্‌ 
সংবোধিকে লাভ করিতে পারা যায় না। তবে কি 
করিতে হইবে? তথাগত সেই সেই সুত্রাস্ত সমূহে 
বোধিসত্বগণের যে যে সমুদ্াচার ও শিক্ষাপদ সমূহ 
জানাইয়্াছেন, সেই সমস্ত আমাকে শিক্ষা করিতে 
হইবে, কিন্তু তাহা বিস্তর, অতএব আমাদের ন্তায় 
মন্দবুদ্ধি লোক সমূহের দ্বারা তাহা ছুরবিজ্ঞের়। তবে কি 
কর! উচিত? মর্মস্থান সমূহ জানিতে হুইবে, তাহা হইলে 
দোষ হইবে না। সে মর্খস্থান কতগুলি-_-যে গুলিকে 
(ভগবান্‌ তথাগত ) মহাযানাভিরত জনগণের জন্য সুত্রাস্ত 
সমূহে বলিয়া! গিয়াছেন। 


ভগবান্‌ বলিয়াছেন  নর্মস্থান একটি মাত্র, এবং তাহা 


* যোধিচর্ধ্যাবভার, ৩১--২৯ | 


চিট 


এই পসিজের শরীরকে, উপভোগ্য অব্য সমূহকে, ও 
 (ভূত-ভবিষ্ৎ-বর্তমান এই ) কাঁলত্রয়সহিত কল্যাণকে সমস্ত 
জীবের জন্য যে উৎসর্গ, তাহাই রক্ষা ও শুদ্ধির বৃদ্ধি কারক ।” 
"আত্মভাবস্ত ভোগানাং 
্রটবৃত্তেঃ শতম্ত চ। 
: উৎসর্গঃ সর্ববসত্বেভ্য- 
সতদ্রক্ষা শুদ্ধিবর্ছানম্‌ 1” 
শ্রীবিধুশেখর ভট্টাচাধ্য। 


এঁতিহাপিক প্রশ্থ। 


ভারতবর্ষের পরাধীনঙা-সম্বদ্বে নানা মুনির নানা মত 
চিরকালই শুনিয়া! আসিতেছি। তল্মধো একটী মত অতি 
প্রসিদ্ধ। কনোজ-রাজ জয়চন্ত্র মহম্মদ ঘোরীকে এই স্বব্ণ- 
প্রস্থ ভারতবর্ষ আক্রমণ করিবার জন্য আহ্বান করেন। 
কারণ, দিল্লীর অধিপতি পৃর্থীরাজের সহিত তাহার মনোমালিন্ত 
ঘটিয়াছিল। এই গৃহ-বিবাদের ফলে ভারত লক্ষ্মীর চরণে 
মহম্মদ ঘোরী দাসত্ব-শৃঙ্খল পরাতে সমর্থ হন। বিগত 
অগ্রহায়ণ মাঁসের *প্রবাসীতে” শ্রদ্ধাম্পদ শ্রীযুক্ত দ্বিজেন্্রনাথ 
ঠাকুর *মহাঁশয় প্ধর্ম্নের বলবত্তা” শীর্ষক প্রবন্ধের পাঁদ- 
টাকায় এই প্রসঙ্গকে লক্ষ্য করিয়া লিখিয়াছেন-_ 


পপৃ্থীরাজের আমলে যদি বৌদ্ধধর্শের প্রভাব দেশ হইতে সমূলে 
লোপ না পাইয়া যাইত, তাহা হইলে অশ্বমেধের অলীক আড়ম্বর 
মৃতাশযা! হইতে কুক্ষণে গত্রোথান করিয়! দেশীয় রাজাদিগের জাপন। 
আপনির মধ্যে বৈরিতানল প্রজ্জবলত করিয়া! তুলিত না; আর তাহার 
উত্তাপ সহা করতে না পারয়া ভারতলগ্া লজ্জায় জলাগ্রলি দিয়া 
মুদলমান সেনাপতির অশ্রয় যচ্ঞা করিতে যাইতেন ন11” 


যে বৌদ্ধধর্মের প্রভাবে এদেশে মুষ্তিপূজার ( উতরাঁজী- 
নবিশদিগের মতে বলিতে গেলে, ভারতের সর্বপ্রকার 
অধঃপতনের মূল “পৌত্তলিকতার” ) বইল প্রচার হইয়াছিল, 


নি 


₹সারের প্রতি দান্তসচক যতি-ধর্ ও অনৃষ্টবাদের প্রাবল্য 


কোধি্যাবতার পঞ্জিকা, ৪,৪৮; শিক্ষা সমূচ্চয় ১৭ পৃঃ। এই 
প্রবন্ধটি ললিতাবস্তর, বে'খিচর্যাবতার ও শিক্ষা সমুচ্চয় হইতে সঙ্কলিত। 
বোধিচর্য্যাবতার, তাহার টাক! পঞ্ভিকা, এবং ইহার প্রধান আশ্রয় শিক্ষা- 
সমুচ্চয় অতি উপাদেয় গ্রন্থ । শিক্ষাসমুচ্চয়ে মহাঁধানের বিবিধ গ্রন্থের 
বাক্যাবলী উদ্ধত হইয়াছে । ইহা ০. 0০011 17307081 (31511011108 
139907108. 3৮. 1809150০478) প্রকাশ করিয়াছেন । বোধিচরধ্যা- 
তার 70001150168 50০191/তে প্রকাশিত হইয্লাছে, এবং পপ্রিকার 
সহিত মূল /.. 5. ৪, তে প্রকাশিত হইবে। 





প্রবাসী । 


চরিত! 


বৃদ্ধি পাইয়াছিল, ব্াশ্রম ধর্শের মিনালের লহিত কি 
জাতির অস্তিত্ব লুপ্ত হইয়াছিল এবং বেতনগ্রাহী যুদ্ধ- 
ব্যবসারীদিগের হস্তে দেশরক্ষার ভার পড়িয়াছিল, যে বৌদ্ধ- 
ধর্থের পরিণামে দেশে তান্ত্রিক মতের অর্থাৎ পঞ্চমকায়- 
সাধনের শ্রোত প্রবাহিত হওয়ায় সমাজের নৈতিক বল 
কষয়প্রাণ্ত হইতেছিল বলিক্াা শুনিতে পাই, সেই বৌদ্ধ- 
ধর্মের প্রভাব দেশ হইতে লোপ পাওয়ায় ভারতলক্মী 
লজ্জায় মুনলমান সেনাপন্তির আশ্রয় ভিক্ষা করিলেন,_ 
এই সিদ্ধান্ত কতদূর এ্রীতিহাঁসিক তথ্যের উপর প্রতিষ্ঠিত, 
তাহ! জানিতে স্বতই বাসন! হয়। আত্মকর্মের ফল সকলকেই 
ভোগ করিতে হয়, এ সিদ্ধান্ত যদি সত্য হয়, তাহা হইলে 
বৌদ্ধধর্মের অধঃপতনের জন্য অপরকে দায়ী করা কতদূর 
সঙ্গত, তাহাও বিবেচ্য । “যোগ্যতমের উদ্বর্তন” যদি প্রক্কৃতির 
নিয়ম হয়, তাহা হইলে হিন্দুধর্ম সেই নিয়মবশেই - 
পুনরত্যুদয় লাভ করিতে সমর্থ হইয়াছিল, এ কথা বলিলে 
কি এতিহাসিক সত্যের অপলাপ হয়? 

জয়চন্দ্রের ললাটে যাহারা ভারতবর্ষের পরাধীনতার 
সমগ্র কলঙ্ককাঁলিমা লেপন করিতে চাহেন, তাহাদিগের 
নিকট প্রশ্ন এই, জয়চন্দ্রের পুর্ব্বে কি মুসলমান বত্প্রন্ 
ভারতবর্ষের কোনও পরিচয় প্রাপ্ত হয় নাই? জয়চন্ত্রই 
কি সর্বপ্রথম মুসলমানকে পথ দেখাইয়া ভারতবর্ষে আনয়ন 
করেন? জয়চন্দ্রের আবির্ভাবের পূর্বে কি মুসলমানের 
লোলুপ-দৃষ্টি ভারতবর্ষের উপর নিপতিত হয় নাই? 
তাহার পূর্ব্ব হইতেই কি ভারতবর্ষ অধিকারের চেষ্টা মুসল- 
মানদিগের মধ্যে পরিলক্ষিত হয় নাই? জয়চন্দ্রের সহিত 
পৃথ্থীরাজের মনোমালিন্ট না ঘটিলে কি মহম্মদধোরীর সৈন্ত- 
দল ভারতবর্ষ অভিমুখে ধাত্রা করিবার অবসর পাইত 
না? এই মনোমালিন্ত বা “দেশীয় রাজাদিগের আপন! 
আপনির মধ্যে বৈরিতানল” ভারতের পরাধীনতার কত 
দুর সহায়তা করিয়াছিল ? 

ইতিহাসে দেখিতে পাট,_-তিরৌরির যুদ্ধে পরাজিত 
হইবার ছুঈবংসর পরে ১১৯৩ ীং অব মহম্মদ ঘোরী 
একলক্ষ বিংশতি সশ্র অশ্বারোহী সৈম্$সহ অতি গোপনে 
ভারতবর্ধাভিমুখে যাত্রা করেন। তাহার পর তীহার 
গুভাগমনবার্তা* বখন প্রকাশিত 'হইয়! পড়ে, তখন হিন্দু 


ও ৩ ৰ ৰ 
্ ্ 
লন সি কিতা কি উকি ক উই চক ৮৪ ক তিক ওজর 


রাজন্বর্গ তাহাকে বাধাদানের জগ্ প্রস্তুত হইতে লাগি- 
লেন। ভারতবর্ষ তখন যদিও বহু খণ্ডরাজ্যে বিভক্ত 
ছিল, এবং হয়ত সেই সকল ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের অধিপতি- 
দিগের মধ্যে সোদরতুল্য শ্রীতিও বিস্তমান ছিল না) তথাপি 
“অনতিবিলঘ্বে ১৫০ জন হিন্দু রাজা সসৈন্যে আসিয়া 
পৃথীরাজের বিশাল পতাকামূলে দণ্ডায়মান হইলেন। তাহারা 
সকলেই গঙ্গাজল স্পর্শ করিয়া শপথ করিলেন যে, হয় 
শত্রর নিপাতসাধন করিবেন, নচেৎ যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন 
করিবেন। তিন লক্ষ অশ্বারোহী, তিন সহম্র হস্তী ও 
অগণ্য পদাতিসৈন্ত দ্বারা সুবিশাল হিনদব্যুহ গঠিত হইল। 
হিন্দু সৈনিকদিগের বিকট গর্জনে চতুর্দিক্‌ প্রকম্পিত হইতে 
লাগিল। এরূপ বিশাল সৈম্ত সম্ভবতঃ আর কখনও 
'একত্র সম্মিলিত হয় নাই।” (পভারতবর্ষের মুসলমান 
রাজত্বের ইতিবৃত্ব”__৮৩ পৃষ্ঠা )। 

ইহার পর যুদ্ধের যে বর্ণনা পাই, তাহার মধ্যেও 
হিন্দুপক্ষ হইতে কাহারও কোন প্রকার বিশ্বাসঘাতকতার 
নিদর্শন দেখিতে পাওয়! যায় না। সকল রাজ্রপুতই প্রাণ- 
পণে যুদ্ধ করিয়াছিল। তথাপি তাহাদিগের পরাভব ঘটিল ! 
কেন এরূপ হইল? ১ লক্ষ ২০ সহজ মুসলমান সেনার 
হন্তে হিন্দুর “৩ লক্ষ অশ্বারোহী, ৩ সহস্র হস্তী ও অগণ্য 
পদ্াতিসৈগ্ঠ” কেন পরাপ্ত হইল? এই পরাজয়ের মূল 
উভয়পক্ষের অবলম্বিত স্বতন্ত্র যুদ্ধনীতির ও রণকৌশলের 
মধ্যে, অথবা অশ্বমেধের অলীক আড়ম্বরের মধ্যে অনুসন্ধেয়? 

এঁতিহাসিক হণ্টার বলেন, ভারতবর্ষ সেকালে নানা 
কুত্র রাজ্যে বিভক্ত হইলেও বৈদেশিক শত্রুর আক্রমণ- 
কালে এ সকল ন্নাব্যের অধিপতিদ্দিগের মধ্যে একতাঁর 
সধার হইত) সকলে সমবেত হ্ইয়! বৈর্দেশিক শত্রুকে 
বাধাদ্ান করিতে অগ্রসর হইতেন। সার্বভৌম শক্তির 
বিলোপ ঘটিলেও সামন্ত রাজা! বৈদেশিক শত্রুকে বাধ দ্রানে 
কখনও উপেক্ষা প্রকাশ করেন নাই। এই কারণে 
মুসলমানের পক্ষে ভারতবর্ষ জয় কর1 অতীব কষ্টসাধ্য 
ব্যাপার হইয়! উঠিয়াছিল। ভারতবর্ষ সহজে মুসলমানের 
করারত্ত হইয়াছিল--এ সংস্কার যাহারা পোষণ করেন, 
ভাহার! নিতান্তই ত্ান্ত। হপ্টার সাহেব তাহার *ইগডয়ান 
এম্পারার” নামক গ্রন্থে এই সকল কথ বলিয়াছেন। তাহার 


এঁতিহাঁসিক প্রশ্ন । 


৫৪৩ 


মতে ভারতবর্ষ কখনই সম্পূর্ণ ভাবে মুসলমানের পদানত 
হয় নাই। হিন্দুগণ শেষ পর্যন্ত আপনাদের প্রাধান্ত-রক্ষার 
চেষ্টা করিয়াছিল এবং সে চেষ্টায় প্রায় সর্ববাংশেই সফল- 
কাম হুইয়াছিল। 

এল্ফিন্ষ্টোন সাহেবের মতে হিন্দুর যোধশক্তির অভাৰ 
কখনই ছিল না__তবে রণকৌশলে বা কুটি যুদ্ধনীতিতে 
মুসলমানের অপেক্ষা হীন বলিয়াই হিন্দু বহুস্থলেই মুসলমানের 
হস্তে পরাজিত হইয়াছে । ইতিহাসেও দেখিতে পাই, 
পৃ্থীরাজের সহিত যুদ্ধে ও তৎপরে যে সকল যুদ্ধ ঘটিয়াছে, | 
তাহাতে হিন্দু প্রায় অসতর্কভাবে আক্রান্ত হইয়া অথবা 
ত্বীয় সৈন্-সংখ্যার আধিক্যসত্ও রণনীতির দোষেই 
মুসলমানের হস্তে- পরাস্ত হইয়াছে বৌদ্ধধর্মের প্রভাবের 
সহিত ভারতবর্ষের স্বাধীনতার সম্পর্কের বিষয় কোনও 
বিজ্ঞ প্রতিহাসিকই স্বীকার করেন নাই। শ্রদ্ধাম্পদ 
ঘ্বিজেন্্র বাবু সে, সম্বন্ধ প্রদর্শন করিলে এীতিহা সিকদিগের 
উপকার সাধিত হইতে পারে । 

দবিজেন্্র বাবু বলিতেছেন, “আমার এইরূপ মনে হয় 
ষে, মুসলমানদিগের আগমনের পূর্বে আধ্য ও বৌদ্ধ- 
ধন্দাবলম্বীদিগের মধ্যে বিরোধ এবং বৈরিতার পরিবর্তে 
ধ্ীক্য এবং সন্তাৰ থাকিলে আমাদের দেশের এরূপ' ছুর্গতি 
হইত ন1।” তাহার এই অনুমানের মূলে কতটুকু 
প্রতিহামিক সত্য নিহিত আছে? হিন্দুধর্ম ত বিরোধ- 
গ্রাসিতার জন্তই চিরপ্রসিদ্ধ। বৌদ্ধধর্ম অতি অল্পদিন 
পরেই ত্রাঙ্গণ্যধর্মের ভাবে অনুপ্রাণিত হইয়! উঠিয়াছিল। 
এই ব্রাঙ্গণ্ভাবাপন্ন বৌদ্ধধন্্ম মহাযানসম্প্রদায় নামে 
পরিচিত। এই মহাযাঁনের উৎপত্তি খুষ্টায় চতুর্থ শতাবীতে 
হইয়াছিল বলিয়। এতিহাসিকেরা মত প্রকাশ করিয়া 
থাকেন। তাহার পর হইতে বৌদ্ধধর্মের বিশেষত্ব ক্রমশঃ 
বিলুপ্ত হইয়া পৌরাণিক হিন্দুধর্মই উহার স্থান অধিকার 
করে। এই পরিবর্তনকালে সমাজে উল্লেখযোগ্য কোন 
ঘর্ষ সংঘটিত হয় নাই, এইরূপ উল্লেখ ্তিহাসিকদিগের 
রচনায় আমর! দেখিতে পাই। স্গ্রসিদ্ধ জাপানী অধ্যাপক 
ওকাকুরা বলেন, খ্রীষ্রীয় অষ্টম ও নবম শতাবীততে জাপানে 
যে বৌদ্ধধর্ম গমন করিয়াছিল, তাহ! পৌরাণিক হিন্ুধর্শে 
নামান্তর মাত্র। তাই প্র সময়ের জাপানী স্থাপত্য-শিল্পে 


৫88 


শিব, কালী, হৃর্গা, লক্ষ্মী, সরম্বতী, গণেশ প্রভৃতি দেব- 
দেবীর প্রভাব দেখিতে পাওয়া যায়। মুসলমান আগমনের 
বহুপুর্বে যে হিন্দু ও বৌদ্ধধর্মের অপূর্ব সংমিলন ঘটিয়া- 
ছিল, এবং হিন্দুধন্শ বৌদ্ধবাদদের বিরুদ্ধাচরণ না! করিয়া 
যে ক্রমশঃ উহাকে আপনার অঙ্গীতৃত করিয়া লইতেছিল, 
জাপানী স্থাপত্য-শিল্প তাহারই পরিচায়ক। প্রতিভাশালী 
ব্রাহ্মণের কৌশলে প্রায় বিন! সংঘর্ষেই বৌদ্ধধন্ম হিন্দুরর্শের 
অঙ্গীভূত হইয়া পড়িতেছিল বাঁলয়াই মনে হয়। পূর্ববঙ্গের 
রাজা শশাঙ্ক ও হুনবংশীয় কাশ্মীরের “মিহিরকুল” ভিন্ন আর 
কেহ কি কখন বৌদ্ধদিগের উপর অত্যাচার করিয়াছিলেন ? 
জাপানী অধ্যাপক ওকাকুরা তাহার 10591 ০£ (1৩ 
৪5: নামক গ্রন্থের ৮* পৃষ্ঠায় বৌদ্ধধর্মের তৃতীয় অবস্থার 
পরিচয়-দান-প্রসঙ্গে লিখিয়াছেন,_ 


17177001512/-6786 টি? 1] 1110) 00617701217 100019721 
0018501081511955 1190 19007 505111660175501৮ 13001719]া 
9৮০1 511)06 105 81001992121708 25 ৪. 0700013170৬ 16008101500 
01508. 0709. 25 010 17001005150 00) 01 019 1790107715 1106, 
006 £795৮ 9 62070101051521 00 32001212005 15 075 
85507119610) 01 13010011517) 21711105 0006106009 27 ৪. 
1007 07118101000), 


এই: গ্রন্থের ভূমিকায় শ্রীমতী নিবেদিত! লিখিয়াছেন,-_ 


[1765 0৮776 %6 ০9]] 13940171510 0217 1301 0010581117256 
1১901 2, 06111)50. 2170 101171119.060. 0100) ৬৮11] 911100 ০০৪110- 
81195 2070 ০1211) 06170007598050100165165) ০81)91019 ০£ 
£1৮76 01070950791 95159911005 ০%/1), 1২90107 
75550 50 76841072506 10100 60) 0০0 076 ৮৪9৮ 
5510195151070%/17 25 10107095107 %1610051%90 0১ ৪. 
(01618 0017501014510655) 1017 1৯117 01591501217 0551176 
10 076 5915]506 0£ 0 8098705 20৮ 17) 11)6 90) ০21)0019 
17191555 8 81001802700 01820 06079 17010 12700019£) 
91 0) 15950 2100. 17061210161) 1170 [39159010201 00007176 
91079 13000172। %/25 018 59১19০% ০1 17)0070178780, ০: 
65 35001915178 096 6911001871501€ 01075 010780187 
77170) 185 076 01099655 ৪০0৪]19 2৮ ৮০11700101 25 1 
01001595170 5701079061%0 20. 50100 50181780 18170 079 
12217780117512015020151) 01 15 টড6 00155102215, 


দ্বিজেন বাবুর লেখার ভাবে বোধ হয় পূর্ব্বোক্ত মতসমূহ 
ভ্রমপূর্ণ। বিশেষতঃ তিনি যখন মনে করেন,-_-”কোন 
চীনদেশীয় বিজ্ঞলোক যদ্দি বলেন যে, ভালমন্দনির্কিশেষে 
বৌদ্ধমতাবলম্বীবিগের আবালবৃদ্ধবনিতার উপরে যেরূপ 
মন্মবিদারক নিষঠুরাচরণ কক্গিয়! তাহাদিগকে আবর্জনার 


প্রবাসী । 


[৮ম ভাগ । 

ন্যায় ভারতবর্ষ হইতে সমূলে ঝাঁটাইয়! ফেলা হইয়াছিল, 
সেই পাপের ফলে অনতিপরে ভারতবর্ষ পরহস্তগত হুইল, 
তবে তাহার সেকণা আমর! যে হাসিয়া উড়াইয়৷ দিব তাহার 
যো নাই।”--তখন তাহার এরূপ মতের দৃঢ়তা সম্বন্ধে 
আমাদিগের মনে আর সংশয়ের লেশমাত্র থাকে না। কিন্তু 
এইরূপ দৃঢ়তা সহকারে তিনি “য মতের নির্দেশ করিয়াছেন, 
তাহা কি জভ্রান্ত এতিহাসিক সত্য বলিয়া শ্বীকৃত হইতে 
পারে? আমরাও বাল্যকালে প্র্ূপ বৌদ্ধ-নির্্যাতন ও 
নির্বাসনের কথা! শুনিয়াছিলাম। কিন্তু এক্ষণে দ্বেখিতেছি, 
ভিন্সেপ্ট শ্মিথ মহোদয়ের স্তায় পুরাতত্তবিৎ তাঁহার নূতন 


অনুসন্ধানের ফলম্বরূপ লিখিতেছেন £-_ 

[07709171170 07000) 178509 (&- 1), 320+480)। & 
£1686 7105৮1৮৭106 01811172071601 10310001817 09910 01505 
20073000115 015170099৬9 ৫04860- উএচ 890171572 
25 1801 25 21016 51010119 08000561--5286 1, 

1770 £750991 00029 01111018171 13030071517 85 000 
(0 070 17501 0700 91167 1611220%5 201426715 51116604016 
£6০9%16 ৮০০৮0222776. 2৮/:০০* 1৯915900619) 2107০এ8ি 00 
1100 50106 010011285 01119 2, 10117101120607 0006 01811£0, 
,০০০129590, 09505011691 90150086107 01101161070 870 109 
18160011850 50000519 8060104 0170 510৬/ 0121)66 11) 0076 
1১001900660, 130001715) 000111060, 101 116 17051 
[90 8662456 26016 220 10227 07764 79 21) 2170.1701 
10002005010 ৪১ 50091065500 105 19106, 4৯ 5170115110000055 
01 01799210905 17817097100 010501৮6017 076 0956 91 
91700017152) ৬101505০919 09০0706 9%0706 1016 এ615 06 
15617 91150 19) 076 2576 79 ০০/%$ 01 0170 91700 15ুা 
7021)05-7-06885 298--99,,) 

এই বঙ্গদেশেই দীর্ঘকাল, অর্থাৎ খুষ্টায় দ্বাদশ শতাব্ীর 
শেষ পর্যযস্ত বৌদ্ধধশ্ম প্রচলিত ছিল) কিন্তু এখান হইতেও 
উহ্থার বিলোপ যে হিন্দুপক্ষ হইতে অনুষ্ঠিত কোন অত্যা- 
চারের ফলে হয় নাই, তাহ! কিছুদিন পূর্বে প্রতিহাসিক 
শ্রীযুক্ত অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয় *প্রবাসী”তেই প্রতিপন্ন 
করিয়াছেন। এসব কথা কি মিথ্যা? এই সন্দেহক্ষেত্র 
কাহার কথার বিশ্বাস করিব? হিন্দুধিগের অত্যাচারে বে 
বৌদ্ধধর্মের বিলোপ হয় নাই, একথ! ভিন্সেপ্ট স্মিথ সাহেব 
পুনঃ পুনঃ দৃঢ়তা সহকারে ব্যক্ত করিতেছেন। তীহার 
যে প্রবন্ধ হইতে পূর্বোক্ত ইংরাজী অংশগুলি উদ্ধৃত করি- 
য়াছি, সেই প্রবন্ধগুলি সরকারী গেজেটায়ারের দ্বিতীয় 


খণ্ডে (11১5 17770957191 092866551 01175015) ৮০1 2, 


১০ সংখ্যা। ] 

০8) উদ্ধৃত হইয়াছে। এই খেতাঙ্গ পুরাততববিদ 
বলেন, “বৌদ্ধ” এই নাম ভারতীয় ইতিহাসের কোনও 
অংশের সন্বন্ধে প্রয়োগ কর! স্ুসঙ্গত নহে।-__ 


4১1৮০021076 [100050181080071229 2010 01155101210 
2931 06 45019. 17590. 01৮00 20 11072709055 10005568500 079 
77098896107 06 0300015156009077708 (120 01091 13721710801- 
০081 2700917) 1611810175 00910077050 10171055781] 079 5855 
(9 01217) 11010100065 01 801)6161065:...10 07059009815 
0190 076 তোতা? 10300010150 00110901)90001150 00 006 62010100 
865 06 1001700015601 ঠা) 0020) 0901001810০০013) 177001109 
ও. 001507057508710178 01076 90058107058) এছ 
001700195) 001 250 [3 0. 00 4৯, 195 359॥ 39001005127 
91700/90 ও, 1207201 10085005 017991১0127 9৮০৪ ঢাল) 
1085 95০1 0101251760 511006) 10650 0017107105 02) 1101 196 
00501011960 200079161) 85 ও.:10350017150 12001007001 
11181501090 11001570501 15091৮2৫ 1380017157 10 
279 001191061291016 03181718210 2৮ 811 00005 17107001005 
13717095৭8170 ০017117111010199 10610 81901 1010) 1005 298, 


ফল কথা, এই সকল প্রতিহা'সক তথ্য বা! আধুনিক 
পুরাতত্ববিদ্গণের অভিনব ধ্রতিহাসিক সিদ্ধান্ত যথার্থ, 
অথবা শ্রদ্ধেয় দ্বিজেন্দ্রনাঁথ ঠাকুর মহাশয়ের সিদ্ধান্ত অন্রান্ত, 
তাহার বিস্তারিত আলোচনা হওয়া আবঠক। বিশেষতঃ 
ভারতলক্্মীর পরাধীনতা-ম্বীকারের সহিত যখন বৌদ্ধ- 
প্রভাবের ও বৌদ্ধনির্বাসনমূলক আখ্যায়িকার সম্বদ্ধ-স্থাপনে 
দ্বিজেন্্র বাবুর আগ্রহ পরিলক্ষিত হইতেছে, তখন তাহার 
সিদ্ধান্ত নিতান্ত ভিত্তিহীন বলিয়! মনে কর! কি সঙ্গত ? অন্ত 
কোন লেখক এরূপ কথা লিখিলে তাহা উপেক্ষার বিষয় 
বলিয়। মনে করিতে পারিতাম ) কিন্তু দ্বিজেন্ত্র বাবুর স্থায় 
স্ববিজ্ঞ ব্যক্তি এইরূপ কথ! লিখিয়াছেন বলিয়াই তাহার 
উক্তি সম্বন্ধে উল্লিখিত প্রশ্নগুলি উত্থাপন করা প্রয়োজনীয় 
মনে করিয়াছি। আশ! করি, তিনি প্রশ্নকারীর দোষ গ্রহণ 
না করিয়৷ উত্থাপিত সন্দেহ কল্পটার নিরাকরণে যত্বণীল 

হুইয়া বঙ্গীয় শিক্ষিতসমাজের উপকার সাধন করিবেন। 
শ্রীসখারাম গণেশ দেউন্কর। 


বৌ । 


শিকল লা 


৫8৫ 


৪৪ লগ করত ০ গসিপ 


কৌনধর্ম। 


শৌতমের জীবন-কাহিনী। 
(জি-দে লাফৌর ফরাসী হইতে ) 

কোন্‌ সময়ে বুদ্ধদেব আবিভূর্তি হইয়াছিলেন সেই সম্বন্ধে 
ছইটি মত আছে। বুদ্ধকে যাহারা “ফো* বলিয়া অভিহিত 
করে সেই চীনেরা এবং উত্তর দেশের যৌদ্বের৷ বলে, 
বুদ্ধদেব খুঃ পৃঃ ১১শতাববীতে জন্ম গ্রহণ করেন। সিংহল- 
বাসীর! খুঃ পৃঃ ৭ শতাব্দীতে তাহার জন্মকাল নির্ধারিত 
করিয়া থাকে। প্রাচ্য পুরাতত্ববিৎ ঝুরোপীয় পঞ্ডিতদের 
মধ্যেও এই বিষয়ে মতভেদ দৃষ্ট হয়। আমি বুনুর্ষের 
মতের পক্ষপাতী) বুনু্ফি বলেন, সিংহলবাসীদের কথাই 
ঠিক। “ভারতীয় বৌদ্ধধর্মের ইতিহাসের ভূমিকায় তিনি 
লিখিয়াছেন :-_-প্থৃঃ পৃঃ ৪ শতাব্দী হইতে ভারতীয় ইতিবৃত্ 
তাহার! যেরূপ যত্রসহকারে ও নিয়মিতন্নুপে সংরক্ষিত 
করিয়াছে তাহাতে তাহাদেরই লিখিত বৃত্তান্ত সর্বাপেক্ষা 
মৌলিক ও প্রামাণিক ব্রুলিয়া মনে হয়।” 

সিদ্ধার্থ বিভিন্ন নামে পরিচিত ;-_-শাক্যমুনি, গৌতম, 
ভগবত, তথাগত, ও বুদ্ধ) ইনি আর্ধ্যবংশের শাক্যশাখ! 
হইতে সমুডূত) ইনি রাজবংশোস্তব, ইহার সরা অযোধ্যার 
রাজা ছিলেন, ইনি নিজেও রাজ্যের উত্তরাধিকারী যুবরাজ। 
থুঃ পৃঃ ৬৫* অবে কপিলবস্ত নগরে,ইনি জন্মগ্রহণ করেন। 

তাহার জননী মায়াদেবী, প্রসবের সাত দিন পরে 
মৃত্যুমুখে পতিত হন, এইরূপ জনশ্রুতি আছে £-_ 
দেবীর কুক্ষি এরূপ পবিত্র যে, বুদ্ধের পর আর কেহ যে 
তাহ! অধিকার করিবে তাহার সম্ভাবনা নাই।” জনশ্রুতি 
অনুসারে, বুদ্ধের জননী এমন পরিবারে জন্ম গ্রহণ করিবেন, 
যে পরিবার চৌষটি গুণে বিভূষিত, এবং তিনি নিজেও 
বত্রিশটি গুণে বিভূষিত হইবেন_-এবং এই সকল চিচ্কের 
দ্বারাই তিনি বুদ্ধের জননী হুইবার যোগ্য বলিয়া বিবেচিত 
হইবেন। ললিতবিস্তরে এইরূপ বর্ণিত হইয়াছে £_- 
পগুদ্ধোদনের মনোমোহিনী পত্রী সহত্রের মধ্যে একটি, কারণ, 
তিনি পূর্ণতায় উপনাত হুইফ্লাছিলেন। মায়া হইতে উৎপল 
বলিয়৷ তিনি চিত্তহারিণী; তাই মায়াদেবী নামে তিনি 
অভিহিত হুইয়াছেন। দেব-বালার স্তায় তিনি পরম সুন্দরী) 


৫৪৬ 


তপতি লা লাগ 


ভাহার হগ্রম ৫ দেহ, , তীহার সর্ব অনিদ্য জনার.. কি 
অনুরাগ, কি বিদ্বে-_কিছুতেই তাঁর আসক্তি নাই) তিনি 
প্রিয়দর্শন, মধুরপ্রক্কৃতি, স্তায়ানুনারিণী ও হিতবাদিনী, 
তিনি লজ্জাশীল। ও সতীসাধবী, তিনি ধর্ম পালন করিয়া 
থাকেন। তিনি গর্বশূন্ত, কার্কশ্তরহিত, চাপল্যহীন 
তাহার কাপট্য কিম্বা ছলনা নাই। তিনি ইচ্ছান্ুথে 
ত্যাগ স্বীকার করেন, তিনি সকলের হিতকামনা করেন। 
ডিনি কর্মের মাহাত্ম্য বোঝেন, তিনি কখন মিথ্যা বাক্য 
প্রয়োগ করেন না, ভিনি সর্বঘাই সত্য পথে বিচরণ করেন, 
এবং তাহার মন সুদংঘত। সমস্ত পৃথিবীতে পরিখ্যাত 
রমণীদের মধ্যে যে সকল দোষরাশি পরিলক্ষিত হয়, সে সব 
দোষ তাহাতে নাই'' ধর্মের নিয়মানুসারে, তপস্থিনীর 
টায় তিনি কঠোর ব্রতাচরণে দৃঢ় প্রতষ্ঠিতা। রাজারা 
অনুমতি পাইয়্াছেন, ৩২ মাস তিনি কামপ্রবৃন্তির অনুবস্তিনী 
হইবেন না। তিনি দীড়াইয়। থাকুন, বসিয়া থাকুন, গুইয়! 
থাকুন,_যেখানৈই থাকুন, যে অবস্থাতেই থাকুন, শুভ 
কর্মের জ্যোতিতে তাহার সমস্ত জীবন উদ্ভাদিত হইতেছে । 
কি দেব, কি দানব, কি মানব, কেহ তাহার প্রতি কুদৃষ্টিপাত 
করিতে পারে না_ সকলেই. তাহাকে জননী রূপে দুহিত৷ 
রূপে ঘর্শন' করে ' মায়াদেবীর মুক্তির প্রভাবে, বৃহৎ 
রাজপরিবারের নিয়ত উন্নতি হইতেছে। পার্্ববস্তী রাজার 
স্নাজ্য আক্রমণ করেন ন1 বলিয়। এই নৃপতির খ্যাতি প্রতি- 
পত্তি বর্ধিত হইয়াছে। "যেমন মায়া উপযুক্ত পাত্র, তেমনি 
সেই পরমারাধ্য পুরুষও অপুর্বব মহিমায় দীপ্তি পাইতেছেন। 
এইরূপে দেখ! যায়, পুত্র ও তাহার মাত! মায়াদেবী--উভয়ই 
সর্বপ্রকার উৎকষ্ট গুণে ভূষিত।” (৩০) 

সমস্ত প্রখ্যাত মহাপুরুষদিগের স্থায়, ভগবান বুদ্ধেরও 
জন্ম শুভস্চক নিমিত্ত সমূহের দ্বার| পরিবেষ্টিত ছিল; একজন 
বৃদ্ধ ব্রাহ্মণ রাজ! শুদ্ধোদনের নিকট ভবিব্যদ্বাণী করে__ 
তাহার যে পুত্র জন্মগ্রহণ করিবে, সে হয় একজন বড় রাজ, 
নয় একজন প্রখ্যাত মুনি হইবে। এইরূপ ভবিষ্যদ্বাণীতে 
রাজ। ভীত হইয়া, পুর জম্মিব! মাত্র তাহাকে তিনটি বৃহৎ 
প্রাসাদের মধ্যে বন্ধ করিয়৷ রাখিলেন, তাহার বাহিরে সে 
যাইতে পাইত না। কেবল যুবকবৃন্দ ও সর্বা্গহুন্দর রূপসী 
ললনার! তাহার নিকট যাইতে পারিত, এবং দরিদ্র, আতুয় 


 শ্রবারী। 


[শষ ভাগ। 


পালিত ৯৯০ রিস্ক ০ কই এ ৯৩৪ তি ০ ৫৪৪০০র 


অপর লোকনিগরের প্রাসাদের মধ্যে প্রবেশ সব্তোভাবে 
নিষিদ্ধ ছিল। শুদ্ধোদন ভাবিয়াছিলেন এইরূপ উপায়ে 
মানবছুঃখের দৃশ্ত সমূহ পুত্রের দৃষ্টিপথে কখনই পড়িবে না। 
১৬ বৎসর বয়সে, পুত্রের বিবাহ দিয়া, রাজ। তাহাকে 
রাজোচিত সর্বপ্রকার প্রশ্বর্য ও ভোগবিলাসের দ্বারা 
পরিবেষ্টিত করিয়া রাখিলেন। ক্ষণেকের জন্য তাহার মনে 
হইয়াছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যে ভবিষ্যদ্বাণী করিয়াছিল 
তাহাই ফলিবে__তীহার পুত্র চক্রবর্তী রাজা হইবে। বিজ্ঞান 
শিল্পকল! ব্যায়াম প্রভৃতি ক্ষত্রোচিত সমস্ত শিক্ষিতব্য ব্ষিয়ই 
তাহাকে উত্তমরূপে শেখান হইল। এবং জনশ্রুতি এইরূপ, 
সেই সকল বিষয়ে যুবা সিদ্ধার্থ বিলক্ষণ পারদশী হুইয়! 
উঠিয়াছিলেন | 

কিন্ত বিধাতা এই রাজপুত্রের জন্ত আর একটি মহত্বর 
জীবন নির্ধারিত করিয়াছিলেন-_ পৃথিবীতে যতগুণ্ল, বৃহৎ 
ধর্মমত আছে তাহারই একটির তিনি নেতা! হইবেন বলিয়া 
নির্দিষ্ট হইয়াছিলেন। শাক্যরাজা সিদ্ধার্থের লক্ষ লক্ষ 
প্রজা থাকা সত্বেও তাহার নাম বিস্বতিসাগণ্নে নিমগ্ন হইল) 
পক্ষান্তরে, সেই সিদ্ধার্থ জ্ঞান ও ধর্দের প্রভাবে বুদ্ধত্ব লাভ 
করিয়া ৪ কোটিরও অধিক লোকের নিকট এক্ষণে 
পু্িত হইতেছেন। 

তিনি সুদর্শন ও প্রিয্নবাদী ছিলেন? বিশিষ্ট লোকের 
সমন্ত লক্ষণই তাহাতে ছিল। তাহার জননীর স্তায়, তিনিও 
৩২টি মহাপুরুষের লক্ষণে এবং ২৪টি গৌণ গুণে বিভূষিত 
ছিলেন। ললিতবিস্তরে এইবূপ কতকগুলি গুণের বর্ণনা 
আছে :__"্যুবাপুরুষ সিদ্ধার্থের চূড়াদেশ তুঙ্গ ছিল। তাহার 
ললাট-.বিশাল ও সমান) নেত্র ঘোর কৃষ্বর্ণ) ৪০টি দত্ত 
সমান, ঘনসন্গিবিষ্ট ও গুত্র) চর্ম হুস্ম ও স্বর্পাভ। দেহের, 
বহিরংশ পিংহের স্তায়। গঠন ন্তগ্রোধ বুক্ষের স্তাঁয়) তাহার 
জঙ্বা এন-হ্রিণের স্তায়; তাহার হস্ত পদ অতীব শোডন ও 
সুকুমার। তাঁহার মস্তক বৃহৎ ও পরিপুষ্ঠ, তাহার 
কেশ ক্কষ্ণবর্ণ ও কুঞ্চিত। তিনি সম্পূর্ণরূপে জিতেন্তিয় 
ছিলেন।” (৩১) 

একটি আখ্যারিকা হইতে জান! যায়, “কিরূপে তাঁহার 
জীবনের কর্তব্য নির্ধারিত করিলেন। একদিন যখন ডিনি 
তাহার প্রাসাদের উদ্ভানে বিচরণ করিতেছিলেন সেই সময়ে 


৯ম সংখ্যা] 
একটি ছর্বরল অশক্ত বৃদ্ধকে দেখিতে পাইলেন। বিশ্মিত 
হইয়া, এই অৃষ্পূর্ব অদ্ভুত ব্যক্তি সন্ধে তিনি তাহার 
পরিচারককে জিজ্ঞাস করিলেন। পরিচাঁরক বলিজ, সকল 
মনুত্যাই এ বৃদ্ধের মত হইবে এবং তিনিও একদিন এইরূপ 
হুইবেন। এই কথ শুনিয়া বিষপ্রভাবে তিনি তার প্রাসাদে 
ফিরিয়া গেলেন। আর একদিন, ক্ষতাচ্ছন্ন একজন আতুরকে 
দেখিতে পাইলেন) পরিচারককে জিজ্ঞাসা করায় সে বলিল, 
সকল মহুয্বই রোগগ্রন্ত হইয়া! থাকে । তৃতীয় দিনে একটা 
গলিত শব দেখিতে পাইলেন) এইবার তিনি গভীর চিন্তার 
মগ্ন হইলেন, কেন না, তিনি জানিতে পারিলেন, মৃত্যু হইতে 
কাহারও অব্যাহতি নাই। পরিশেষে তিনি মুগ্ডিত-মস্তক, 
কষায়বস্ত্-পরিহিত একজন ধর্ম্ব্রত বৃদ্ধ ভিক্ষুকে দেখিতে 
পাঁইলেন। এইবার তিনি শান্তি ও মোক্ষের নিদর্শন প্রাপ্ত 
হইয়া.একেবারে স্থিরসন্কর্প হইলেন) কেন না তিনি জীণনের 
ক্ষণভঙ্গুরত! ও নশ্বরতা প্রত্যক্ষ দেখিয়াছিলেন ও বুঝিয়া- 
'ছিলেন। এক্ষণে তিনি ছুঃখ-শোক-জরা-মৃত়া ও অবস্ঠস্তাবী 
পুনর্জন্মৈর কারণ এবং এ সমস্ত নিবারণের উপাস্চিন্তনে প্রবৃত্ত 
হইলেন। আরও ভাৰিলেন, ইহাতে স্থুসিদ্ধ হইতে হুইল, 
পিতৃগৃনে, স্বকীয় প্রাসাদ, স্বকীয় পরিবার__এমন কি, যাহ! 
কিছু তাহার ধ্যানের ব্যাঘাত করিতে পারে, সমস্তই 
পরিত্যাগ করিতে হইবে। 
এই সময়ে তিনি গুনিলেন, তাহার একটি পুত্র 
জন্বিয়াছে) ইহাতে যে সংসার হইতে পলাইতে উদ্চত 
হইয়াছেন, সেই সংসারবদ্ধনেই আবার বদ্ধ হইতে হইবে 
বিবেচন| করিয়! তিনি বলিয়া! উঠিলেন, "আমার পুত্র রাহল 
জন্মগ্রহণ করিয়াছে । উহা! আমাকে সংসারে বদ্ধ করিবার 
জন্ত আর একটি শৃঙ্খল।” 
তাহার স্ত্রী তাহাকে দেখিতে পায়! বজিলেন £ প্ধন্ত 
সেই মাতার শাস্তি, ধন্ত সেই পিতার শাস্তি, _-ধাহারা 
এইরূপ পুত্র লাভ করিয়াছেন ; ধন্য সেই পত্রীর শাস্তি__ 
যে এরপ স্বামী লাভ করিয়াছে !” তখন সিদ্ধার্থ মনে মনে 
। এইক্ধপ চিন্তা করিলেন :-_“াঁ, ঠিক কথা? কিন্তু যে 
'শোস্তিতে হয়ে সুখ আনয়ন করে, সে শাস্তি কোথা হইতে 
'আইসে 1" পরিশেষে, একদিন ক্াত্রে, তিনি তাহার সঙ্কক্নকে 
কাধ পরিখত, করিলেন ) যে ঘরে তাহার স্ত্রী নিস্রা 


€৪৭ 


যাইতেছিলেন সেই ঘরে গিা তাহার প্রতি ও তাহার পুত্রের 
প্রতি অস্তিম বিদার-সম্ভাষণ করিয়া এবং শুধু একজন 
বিশ্বস্ত ভূত্যকে সঙ্গে লইয়া নিজ প্রাসাদ চিরকালের জন্য 
পরিত্যাগ করিলেন। (অনেক বৎসর পরে, ভিক্ষুর বেশে, 
কমগ্লু হস্তে, আর একবার নিজ প্রাসাদে প্রত্যাগমন 
করিয়াছিলেন )। রাত্রে একাকী পলায়ন করিয়া, শাস্তি 
লাভের উদ্দেশে, এবং আপনার ও বিশ্বমানবের মুক্তির 
উপায় নির্ধারণ করিবার জন্ত একটি অরণ্যের অভিমুখে 
যাত্রা করিলেন। অমনি গ্রলোভক মার ছায়ার ন্যায় তাহার 
সঙ্গে সঙ্গে চলিল, এবং দৌর্বল্য, কাম, পরিতাপ প্রভৃতি 
তাহার কোন রন্ধ, .অস্বেষণে প্রবৃত্ত হইল। মার ভাবিল, 
এইরূপ কোন রন্ধ, পাইলেই,__ধে তাঠার হস্ত হইতে সমস্ত 
মানব-আ্মাকে ছিনাইয়া লইবার চেষ্টা করিতেছে, সেই 
শক্রকে আবার স্বকীয় বশে আনিতে সমর্থ হইবে। 

অনোমা নদীর তীরে উপনীত হইয়া, তিনি তাহার 
সুদীর্ঘ সুন্দর কেশগুচ্ছ অসির দ্বারা ছেদন করিলেন এবং 
তাহার অস্ত্র শস্্ব ও অশ্ব ভূতোর হস্তে সমর্পণ করিয়া তাহাকে 
কপিলবস্ত্রতে ফিরিয়া পাঠাইলেন। এখন হইতে, জগতের 
সহিত তাহার সমস্ত বন্ধন ছিন্ন হইল। ও 

সেই যুগের প্রচলিত প্রথান্রসারে, সিদ্ধার্থ প্রথমেই 
কতকগুলি কৃতবিষ্ট ব্রাহ্মণের খিক্ষাধীনে তাপসব্রত অবলম্বন 
করিলেন। এ বৎসর কাল ধরিয়৷ তিনি কঠোর তপশ্চরণ, 
শরীরনিগ্রহ, দীর্ঘ উপবাস, গভীর ধ্যান ও সুস্ম তবাদির 
অনুশীলনে প্রবৃত্ত হইলেন। 

কিন্তু, তাহাতে তাহার মনের শাস্তি হইল না, এবং 
তিনি যে বীজমন্ত্রের অন্বেষণ করিতেছিলেন সেরূপ মৌক্ষ- 
প্রদ কোন বীজমন্ত্রও লাভ করিতে পারিলেন ন1। 

তাই তিনি তাহার দীক্ষাগুরুদিগকে পরিত্যাগ করিয়া, 
প্রবজ্যা অবলম্বন করিলেন) এবং ইতস্তত ভ্রমণ করিতে 
করিতে, নৈরঞ্জন! নদীর নিকটবর্তী, উরুবেল্লা নামক এক 
মহারণ্যে উপনীত হইলেন। কঠোর হইতে কঠোরতর 
তপশ্চরণ করিয়া সেই অরণ্যে দীর্থকাল ভ্রমণ করিলেন। 
অলৌকিক পরম জ্ঞান লাভে যাহাতে সিদ্ধ ইইতে পারেন 
এই অভিপ্রায়ে, অপরিহার্ধ্য দৈহিক প্রয়ৌজনসমূহের বন্ধন 
হইতে মুক্ত হইবার নিমিত্ব, বিবিধ কঠোঁর কর্ম সাধন 


৫৪৮ 


পসপপািপাসিা 


করিতে লাগিলেনঃ-_জিহ্বাকে তালুদেশে সংসক্ত করিয়া, 
আহারে বিরত হইয়া, নিঃশ্বাস রোধ করিয়া, একাগ্র চিত্ত 
হইয়া, সমস্ত মনকে এক লক্ষ্যের প্রতি স্থির রাখিলেন ;_ 
সেই লক্্য-বৃদ্ধত্ব প্রাপ্তি। পার্বর্তী আশ্রমের পাচ জন 
. তাপস, তাহার কঠোর তপশ্চরণে বিশ্মিত হইয়া তাহার 
শিষ্যত্ব গ্রহণ করিল। কিন্ত তথাপি তিনি পরম জ্ঞান লাভ 


করিতে পারিলেন না) শরীরকে যতই নিগ্রহ করিতে, 


লাগিলেন, তাঁহার চরম লক্ষ্য হইতে ততই দুরে চলিয়া 
যাইতে লাগিলেন। তখন তিনি প্রকাশ্ঠরূপে তাপস-জীবন 
পরিত্যাগ করিলেন) তিনি বুঝিলেন, কঠোর তগপশ্চরণ 
নিক্ষল, উহ! শরীরকে অবসন্ন করিয়া! ফেলে, এবং উহার 
কুফল মন পর্যযস্ত আসিয়া পৌছে। শিষ্যুদিগের নিন্দার 
ভাজন হইয়াও তিনি, শরীরকে সবল ও সতেজ করিবার 
জন্য আবার পর্য্যাপ্ত পরিমাণে আহার করিতে লাগিলেন। 
তাহার সঙ্গীর! তাঁহাকে পরিত্যাগ করিলেন; তিনি এখন 
একাকী রহিরেন। এইবার তিনি উত্তম মার্গ প্রাপ্ত 
হইলেন? ইন্দ্রিয় স্থুখ হইতে বিরত হইয়া, বোধি-বৃক্ষের 
তলে গভীর ধ্যানে নিমগ্ন হইলেন। এইবার তাঁহার অন্তরে 
শেষ-যুদ্ধ--ঘোরতর যুদ্ধ আরম্ভ হইল, যাহাদিগকে তিনি 
ভয় করিয়াছেন বলিয়া মনে করিয়াছিলেন, সেই সব পার্থিব 
প্রবৃত্তি ও কামন! তাহার অন্তরে আবার জাগরূক হওয়ায়, 
তিনি তাহাদের সহিত যুদ্ধ করিতে প্রবৃত্ত হইলেন। যাহা 
আমাদের সকল দুঃখের মূল, সেই সব মায়ামোহের সহিত, 
জীবন-ভূযাঁর সহিত, ভোগ-তৃষাঁর সহিত যুদ্ধ আরম্ভ হইল। 
এখনও পর্যন্ত, সমস্ত পার্থিব সুখ তাহার মানস-চক্ষের 
সমক্ষে উপস্থিত হইতেছিল £__মান, বশ, প্রতৃত্ব, আসক্তি, 
পারিবারিক স্থখ। 

পরিশেষে, সর্বাপেক্ষা! ভীষণ আর এক সংগ্রামে তিনি 
প্রবৃত্ত হইলেন; সংশগ্ আসিয়া তাহার হৃদয়কে ক্ষতবিক্ষত 
করিতেছিল। কিন্তু স্বকীয় সংকল্লে অটল থাকিয়া গৌতম 
সমস্ত স্কটেই জয়লাভ করিলেন। তদনস্তর, একদিন 
রাত্রিকালে পরম জ্ঞান' তাহার নিকট উপনীত হুইল) 
সেই জ্ঞানের* বৈহ্যতিক আলোকচ্ছটায় তাহার মন 
আচ্ছন্ন হইল। তাহার আত্মা, পরম্পরাক্রমে বিশুদ্ধ 
হুইড়ে বিশুদ্কতর অবস্থায় উপনীত হইল? এবং অবশেষে 


প্রবাসী । 


[ল্য ভাগ । 


পরম সত্য স্বকীয় পুর্ণ মহিমায় তীহার নিকট প্রকাশিত 
হইল। . 

বৌদ্ধশান্ত্রে এইরূপ বর্ণিত হইয়াছে £__-তিনি দিবাচক্ষু 
লাভ করিলেন। জীব পরম্পরার উৎপত্তির কারণ, ছুঃখের 
মূল, ছুঃখমোচনের উপায়, তিনি ম্পষ্টরূপে দেখিতে পাইলেন। 
এখন হইতে তাহার জীবনের গতি ফিরিল ) তাহার জীবন 
একটা স্থনির্দিষ্ট পথ ধরিয়! চলিতে লাঁগিল। তিনি ধ্যান 
হইতে উঠিয়াই দেখিলেন তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হইয়াছেন, 
তিনি পরম জ্ঞানলাভ করিয়াছেন, তখনই তিনি,_ স্বয়ং, 
যে স্থখের অংশভাগী হইয়াছেন, তাহা বিশ্বমানবকে দ্বিবার 
জন্ত বহির্ঠত হইলেন। ইহাই তাহার ধর্ম প্রচারের আর্ত 
কাল। জনশ্রুতি অনুসারে, সিদ্ধার্থের বয়স তখন ৩৬ 
বৎসর। তিনি বিভিন্ন নাম নির্বিশেষে গ্রহণ করিতেন) 
কখন কৌলিক নাম গৌতম, কখন শাকামুনি। কখন 
ভগবান, কখন তথাগত, কখন সত্যধর্শ পুনঃগপ্রতিষ্িত 
করিবার জন্ত সমুগ্যত প্পূর্ববর্তী মুনিদিগের ন্যায় একজন 
মুনি,” কখন বুদ্ধ-_এইরূপ বিভিন্ন নামে পরিচিত হইতেন। 

* যে ধর্ম্প্রচার ৪৫ বৎসর ধরিয়া চলিয়াছিল, সেই ধর্ম 
প্রচারের উদ্দেশ্যে যাত্রা! করিবার পুর্বে, দীর্ঘ ধ্যানের ফলে 
বুদ্ধদেব যে বিজয়ানন্দ লাঁভ করিয়াছিলেন সেই আঁনন্দ 
কিছুকাল উপভোগ করিতে অভিঙ্লাধী হইলেন ) তদনস্তর, 
“মহাভগৃগের জনশ্রুতি অনুসারে, তিনি ২৮ দিন এবং অন্তান্ত 
জনশ্রুতি অনুসারে ৪৯ দিন উপবাস-ব্রত পালন করেন। 
ললিতবিস্তরে আছ্ে,__ প্রথম ৭ দ্বিনের পর, পাপাত্মা মার 
শাক্যমুনিকে মোহমুগ্ধ করিবার জন্ত শেষ চেষ্ট। ও প্রাণপণ 
চেষ্টা করে। ইহার পুর্বে যখন তিনি কঠোর তগন্তায় 
মগ্ন হুইয়। পরম সত্যের অন্বেষণ করিতেছিলেন, তখন 
মার তাহাকে লক্ষ্যত্রষ্ট করিবার জন্ত অশেষ চেষ্টা করিয়াও 
সফলকাম হইতে পারে নাই। 

গৌতম বলিয়৷ উঠিলেনঃ “মার তোকে আমি 
করিব! তোর প্রথম সৈন্ত কাম সমূহ) দ্বিতীয় সৈম্ত অসস্ভোষ ; 
তৃতীয় সৈন্য ক্ষুধা ও তৃষ্ণা ) চতুর্থ সৈন্ত লোভ ; পঞ্চম সৈম্-_ 
আলম্ত ও জড়তা ) ষষ্ঠ সৈন্ত-_ভয় ) সঙ্ঠম সৈন্ত সংশয়) অষ্টম 
সৈন্য ক্রোধ, কাপট্য, বশন্পৃহা, প্রশংসা, মানসম্রম, মিথ্যার্জিতত 
খ্যাতি? আত্ঙ্লাঘা। পরনিন্দা ) এই দানব সৈল্ক তাহাদের 


১০ সংখ্যা । ] 


০০ 


| সহিত দৈতরীবন্ধে বন্ধ, যাহারা! কুবর্ণ, যাহার! দহন করে। 
শ্রমণ ও ব্রাঙ্গণ উভয়ই উহাদের “মধ্যে নিমজ্জিত। তোর 
এই সমস্ত সৈল্ত যাহার! ত্রিলোক জয় করিয়াছে, তাহাদিগকে 
আমি জ্ঞানের দ্বারা চূর্ণ করিব, যেমন অদগ্ধ মৃৎ্পা্র জলের 
দ্বারা চূর্ণ হয়।” (৩২) 

বিবিধ প্রকারে তাহাকে আক্রমণ করিয়া, তাহার 
গর্বকে উত্তেজিত করিয়া, সংশয়ের দ্বারা তাহার চিত্তকে 
বিচলিত করিবার চেষ্টা! করিয়া, তদনস্তর মার, শেষ গ্রলো- 
ভন পরম রূপসী রমণীর আকারে তাহার নিকট প্রেরণ 
॥করিলেন। বিজনে দীর্থকাল তপন্তা করিয়া তাহার 
দেহের তেঙ্গ নিঃশেষ হইয়াছে_এই সময়ে সেই সকল 
রমণী তাহাদের ছলাকলার দ্বার! তাহার ধর্মকে আক্রমণ 
করিরার চেষ্টা করিল। মার, স্বকীয় দুহিতার্দিগকে সম্বোধন 
করিয়! বলিল ; তোমরা! বোধিসত্ত্বের নিকট গিয়া! তোমাদের 
নারীমাষা প্রদর্শন কর এবং তিনি কামের বশবর্তী কি না, 
পরীক্ষা করিয়৷ দেখ। তখন মার-কন্াগণ, বোধিসত্বের 
কাম উত্তেজিত করিবার জন্য নিয়লিখিত গাথা বলিল £ 
প্বসস্ত- কাল সমাগত, এই হুন্দর খতুতে তরুগণ পুম্পিত 
হইয়াছে, এস বধু আমরা সুখ সম্ভোগ করি। তোমার 
সুন্দর দেহ, অতীব কমনীয়, রাজচক্রনর্তীর চিহ্-সমূহে 
সমলস্কৃত। আমর! সুজাত, দেবমানবের সুখ বিধানার্থ ই 
আমরা জন্মগ্রহণ করিয়াছি, এ উদ্দেশ্যেই আমরা 
প্রাশধারণ করিতেছি। শীত্ত উত্থান কর, উত্থান করিয়া 
স্থুদার যৌবন উপভোগ কর; পরম জ্ঞানলাভ করা বড়ই 
কঠিন; সেচিন্ত! পরিত্যাগ কর। সাজসজ্জায় সুসজ্জিত, 
অলঙ্কারে বিভূষিতা৷ এই দেখ দ্েব-কন্তাঁর! তোমার উদ্দেশে 
আসিয়াছেন। কাঁটদষ্ট কা্ঠখও্ড যতই শুধ্বশীর্ণ হউক ন৷ 
কেন, কোন্‌ মনুষ্য এইরূপ সৌন্ধ্যে বিমুগ্ধ না হইবে? 
উহ্ানেক্স স্থচিন্ধণ কেশরাশি, সরস জুগন্ধে পরিবিক্ত ) 
উহাদের কিরীট ও কর্ণবলয় বিভূষিত মুখমগুল প্রস্ফুটিত 
পুষ্প সনৃণ, উহাদের দুন্দর ললাট, উহাদের দুখ নুরুঞ্জিত, 
যাদের নেজ ্স্ছুটিত পল্পদলের ভায় বিশাল, উহাদের 
। টিদন গররজের * সায়, উহাদের ওষ্ঠ পল 'বিদ্বের স্ভায়, 
উ্াদের সদর বততপলাজি শঙ্খের ভার, তুখিকার ভা, 
পাছে ডায়' জম। উত্াদের দিকে ডাযিযা দেখ, 


বৌদ্ধ । 


৫৪8৯ 


উহার! কেমন প্রিয়ার্শন_উহারা কেবল জ্ুখেরই 
ধ্যান করিতেছে । দেখ প্রভূ, উহাদের পয়োধর 
কেমন কঠিন, কেমন তুঙ্ষ, কেমন পীন) এ দেখ 
উহাদের ন্ুন্দর ত্রিবলী রেখা, উহাদের সুগঠিত 
বিশাল নিতম্ব, উহার! বান্তবিকই প্রিয়দর্শন। উহার 
মরাল-গতি ; উহারা কেমন ধীর পদক্ষেপে চলিতেছে ; 
উহারা কেমন লালিত্যসহকারে কথা কহে) উহাদের 
প্রেমের ভাষা একেবারে হৃদয়ে পৌছে? বেশভূষায় 
বিভৃষিতা এই সকল রূপসী ললনা, বিলাস-লীলায় সথপপ্ডিত। 
গীত বাগ্ধ নৃত্যে ইহারা স্ুনিপুণ, এই সকল গুণবত্তী 
রূপসীর! সুখের উদ্দেশেই জন্মগ্রহণ করিয়াছে। এই সকল 
প্রেমবিক্ষু-ললনাদিগকে যদি তুমি প্রত্যাখ্যান কর, 
তাহা হইলে এই পৃথিবীতে আসাই তোমার বিষম 
বিড়ম্বন! !” 

তখন বোধিসত্ব সন্মিতমুখে এইরূপ উত্তর করিলেন £ 
“হায়! বাসনাই ছঃখের সদৃশ, এবং এই ছুঃখ- 
মূল বাসনাই ধ্যান, &অলৌকিক শক্তি এবং জ্ঞানহীন 
ব্যক্তিদের তপন্াকে বিনষ্ট করে; নারীর কামনায় তৃপ্তি 
নাই,--এইরূপ খধিরা বলিয়াছেন। আমি জ্ঞানের দ্বারা 
অজ্ঞধিগের তৃপ্তি উৎপাদন করিব। লবপাছু পানে যেমন 
তৃষা বৃদ্ধি হয়, সেইরূপ যাহার! বাসনাকে পোষণ করে 
তাহাদেরও তৃষ্ণার নিবৃত্তি হয় না। যাহারা বাসনায় 
আসক্ত হয় তাহাদের দ্বারা, কি আপনার, কি পরের-_ 
কাহারও হিতসাধিত হয় না। কিন্তু আমি আপনার ও 
পরের হিতসাধনে নিরতিশয় ইচ্ছুক হুইয়াছি। তোমার 
শরীর ফেনের স্তা়, জলবুদ্‌বুদের ন্যায়); উহা৷ মায়ার দ্বারা 
রঞ্জিত,_উহা যদৃচ্ছাক্রমে আবিভূততি ও তিরোহিত হইয়া 
থাকে। যেমন স্বপ্রলন্ধ সখ চিরস্থায়ী নহে, সেইরূপ 
ভ্ঞানহীন অবিবেকী জনের চিত্ত সর্বদাই বিপথে গন 
করে। চক্ষু সংহত-রক্ত গোলাকার স্ফোটকের স্ভায় 
উদর, স্বণিত মৃত্রপুরীষের আধার, কর্ম স্বাভাবিক কলুষ- 
রাশি হইতে উৎপন্ন,_ছঃখের যন্ত্র বিশেষ। অজ্ঞান 
ব্ক্তিঘেরই মন বিচলিত হয়, জ্ঞানীদের তাহা" কাপ হর 
না) অন্কান ব্যক্তিরাই শরীরকে হুদার বলিয়া মিখ্যা কষ্পনা 


করে।,-কাটিবেশ হইতে অপ্রিয় হ্গন্ধ নিঃসৃত হয় জা, 


৫৫১ 


সপ রী ক৮৮৮৫৯৯৯০০৯৫ ৪১৪ ৭ অত :৪৮৯৯০০৫৪১৯৭৯০রা 1৫ 


অঙ্গ, ও ও পদ বনের ভার একজ আব; ভোবাণের 
বাস্তবিক যাহ! আছে তাহা! মায়া ভিন্ন আর কিছুই নহে। 
মিথ্যা কার্য্যকারণ হইতে তোমরা উৎপন্ন । কামের কোন 
বাস্তবিক গুণ নাই,_উহার গুণ সকল মিথ্যা শ্রদ্ধেয় 
বিজ্ঞান-পথের বিরোধী। উহা! বিষ-পত্রের ন্যায়--ভীষণ 
অজাগর সর্পের স্টায়। মুটেরা সুখ জ্ঞান করিয়৷ উহাতে 
মত্ত হয়। কাম-বশীভূত শ্রী ও পুরুষ, সৎমার্গ হইতে 
ধ্যানের মার্গ হইতে পরিভ্রষ্ট হইয়া বিজ্ঞীন হইতে 
বছদূরে অবস্থিতি করে, প্রবৃত্তির দ্বারা বিক্ষুন্ধ হইয়া, 
তাহার! ধর্শজনিত জুখকে পরিত্যাগ করে, পরিশেষে 
কামজনিত স্থখও তাহারা সম্ভোগ করিতে পারে না। 
আমি কামেতেও আসক্ত নই-_পাপেতেও আসক্ত নই; 
আমি প্রিয়তে আসক্ত নই-_আমি প্রিয় অপ্রিয় কিছুতেই 
আসক্ত নই। আকাশ-বামুর স্তার আমার মন সম্পূর্ণরূপে 
মুক্ত হুইয়াছে।” 

মারের ছুহিতারা তবুও এইরূপ বলিতে লাগিল £__ 
প্যতদিন না যৌবন তোমার, চলিয়া যার,_যতদিন 
তোমার রূপ যৌবন থাকে এবং তোমার স্বহৎ আমরা 
বতদিন থাকিব, ততদিন তুমি হাসিমুখে কামস্্থ উপভোগ 
কর।” কিন্তু বোধিসত্ব কিছুতেই বিচলিত হইলেন 
না -প্ভৃণাগ্রলম্িত শিশির বিন্দুর গায়--শরৎকালীন 
মেঘের স্তায় বাঁদনা সকল ক্ষণস্থায়ী । নাগকন্ভাদের 
কোষের স্তায় উহা! ভীতিজনক |” মারের ছুহিতারা আবার 
বলিল;- “উহাদের প্রতি দৃষ্টিপাত কর, তুমি যেমন চন্দ্রানন, 
উহার তেমনি পদ্মাননা, উহাদের কণ্ঠস্বর মধুর ও মর্দরম্পর্শা 3 
উহাদের দস্তপংক্তি তুষারের স্যার--রজতের ন্যায় শুভ্র? 
প্রধান দেবতাঁদিগের যার! চিন্নবাঞ্চিত, যাহাদের সমতুল্য 
ললন! দেবলোঁকেও ছুর্লভ, তাহাদিগকে তুমি মর্ত্যলোফেই 
পাইতে পার।” বোবিসন্ব উত্তর করিলেন £-__”আমি দেখি- 
তেছি, এই শরীর মলিন, অপবিত্র, কীটপুর্ণ, অগ্নিদাহথ, 
ভন্কুর, ও ছুঃখের দ্বারা সমাচ্ছন্ন ) আমি জ্ঞানিজনের পুজিত 
সেই অক্ষর পদলাভ করিব, বাহা সমন্ত চরাচরের 
নুখোৎপারক।” (৩৩) 

উহাদের সমস্ত. মায়াজালই নিক্ষল হইল | বোধিদ্রমের 
তলদেশে ধ্যানি-ম. দিশ্চল বুদ্ধদেব একাগাচিত্ত জইযা, 


প্রবাসী। | 


"রী ৮*৭৯০৪৭ ০০০৭৭৯৯০৯০৯ চরণ ৭০০০ 


১৭5৮3517518 
[৮ম ভাঙ্গ। 
তা সির রর রস ৫৫৯ ৪৪৯০ করিও সিপিএ 


সমস্ত. পার্থিব চিন্তা, পা কামনা! মন করিয়া, জয়ী 
হইয়াছিলেন ; এখন তাহার মুখে একটি নিশ্চল প্রশাস্ত- 
শ্মিত হান্ত গ্রকটিত হঈল। পাঁপাস্বা মার, বুদ্ধদেবকে 
মায়াজালে বন্ধ করিতে পারিল ন! বটে, কিন্তু যাহাতে তিনি 
ধর্ম প্রচার করিয়া! বিশ্বমানবকে পাঁপ হইতে উদ্ধার করিতে 
না পারেন, এই উদ্দেশ্যে তাহার নিরববাপসাধনের বিস্বোৎপাদনে 
সচেষ্ট হইল। 

মার তাহাকে যেরূপ ভূলাইবার চেষ্টা করিয়াছিল, 
ললিত-বিস্তরে তাহার এইরূপ বর্ণনা! আছে £-__বন্দিন পরে, 
বুদ্ধদেব শ্বকীয় শিষ্য আনন্দের নিকট তাহার প্রলোভনের 
বৃত্তান্ত এইর্প ব্যক্ত করেন) "এই সময়ে পাপাত্ম৷ মার 
আমার নিকটবর্তী হইল। তারপর দেখ আনন, আমার 
পাশে দীড়াইয়! সে আমাকে এইরূপ বলিল :-_-“হে মহাত্মন্‌' 
এক্ষণে আপনি নির্বাণ লাভ করুন, হে সিদ্ধপুরুষ!. আপনি 
নির্বাণ প্রবেশ করুন। মহাত্মন্, এক্ষণে আপনার নির্ব্বাণের 
সময় হইয়াছে।” দেখ আনন্দ, মার এই কথা বলায় আমি 
এইরূপ উত্তর করিলাম! “দেখ মার, যতদিন না আমি 
ভিক্ষদের মধ্য হইতে এমন কতকগুলি শিষ্য পাই যাহার! 
জ্ঞানী ও কৃতবিদ্ত, সর্বসিদ্ধান্তে পারদর্শা, বিধিব্যবস্থায় 
পারদর্শী, যাহার! এই ধর্পথ অনুসরণ করিয়া, _গুরুর 
সুখ হইতে যাহা গুনিরাছে তাহ! দূরদেশে প্রচার কর্লিবে, 
প্রকাশ করিবে, ব্যাখ্যা করিবে, কোন প্রতিবাদ উত্থাপিত 
হইলে, বীজনুত্রসমূহের স্বারা তাহাকে খণ্ডন করিবে-_ 
চূর্ণ কিচূর্ণ করিয়! দিবে, দেখ পাপাত্মন্‌! ততদিন জাহি 
নির্ধাণে কখনই প্রবেশ করিব না। বতদিন ন! আমার 
ধর্শ বিশ্বমানবের মধ্যে প্রচারিত হইবে ততদিন আমি 
নির্বাণে কখনই প্রবেশ করিব না।* (৩৪) 

মারের সহিত এই শেষ যুদ্ধে জয়ী হইলেও, বুদ্ধদেব 
তাঁহার ধর্ম, জগতে প্রচার করিবেন কি না সেবিষরে 
একটু ইতস্তত করিতেছিলেন। তাহার ধর্শমতে সংশয় 
উপস্থিত হইয়াছিল বলিয়া! যে তিনি ইতস্তত করিতেছিলেন 
তাহা নহে,--কেন না! পরম সত্য লাভ করিয়াছিলেন বলিয়া 
তাহার গর্ব বিশ্বাস ছিল_গাহার শুধু এই আশঙ্কা হুইতে- 
ছিল পাছে লোকে কি ভিনি 





১৪ সংখ্যা । ] 
ধাহাঁর1 উহাতেই দুখ পার, তাহাদের পক্ষে কাধ্যকারপতন্ববের 
মর্শ গ্রহণ করা কঠিন? তাহাদিগকে আরও বোঝান 
কঠিন-_সমস্ত হৃষ্ট বন্তর লয়, সমস্ত পার্থিব বস্তর বিয়োগ, 
বাসনার বিলোপ, পরিসমান্তি, নির্বাগ। এই নৈরাষ্থের 
অবস্থায় তিনি বলিয়! উঠিলেন £__“কত কষ্ট স্বীকার করিয়া, 
কত যুদ্ধ করিয়! আমি যাহা! আঞ্ন করিয়াছি তাহা জগতের 
নিকট প্রকাশ করিয়া কি ফল? রাগ স্বেষে যাহার অন্তর 
পূর্ণ, তাহার নিকট সত্য চিরকালই প্রচ্ছন্ন থাকে। যাহা 
বহু কষ্টে অর্জিত হয় সেই গভীর রহস্ত স্থুলবুদ্ধির নিকট 
প্রকাশ পায় না। যাহার তমসাচ্ছন্ন মন পার্থিব বাসনায় 
সমাচ্ছর, সে কখনই উহ! উপলদ্ধি করিতে পারে ন1।” 
কিন্ত ব্রক্গা তাহার নিকট আবিভূ্তি হইয়া, এই সকল আশঙ্কা 
অতিক্রম করিতে তাহাকে উপদেশ দিলেন) তাহার অন্তরে 
প্রবেশ * করিয়া এইরূপ বলিলেন £__পহে মুক্বিদাতা ! 
জন্মজরামৃত্যু ভোগ করিতেছে যে বিশ্বমানৰ তাহার প্রতি 
একবার দৃষ্টিপাত কর। হে প্রভূ! তোমার কথা উচ্ৈঃ- 
স্বরে গ্রচার কর, সে কথার মর্ম অনেকেই বুঝিতে পারিবে ।” 
এক্ষণে তাহার সম্মুথে মহৎ কর্মক্ষেত্র উন্মুক্ত হইল, 
আর তীহার ধর্ম জগতের নিকট প্রচার না করিয়া 
থাকিতে পারিলেন না £__-পনিত্যধামের দ্বার যেন সকলের 
নিকটেই উদঘাটিত হয় ! যাহার কর্ণ আছে সে যেন এই 
কথ! শোনে ও বিশ্বাস করে। আমি নিজে যে কষ্ট প।ইয়াছি 
ভাঁহা ভাবিতেছিলাম, এবং সেইজন্য, হে ব্রক্গ, এই মহাবাঁক্য 
লোকের নিকট প্রকাশ করি নাই।” (৩৫) 

- এইখানেই বারাণসীর ধর্মোপদেশ, মুক্তিবিষয়ক ধর্ম্োপ- 
ঘেশ সন্নিবিষ্ট হইয়াছে। যে সকল তাপস পূর্বে তাহার 
শিষ্য ছিল, কিন্তু পরে বাহার! তীহাকে স্বধর্মত্যাগী মনে 
করিয়া পরিত্যাগ করে, তাহাদের সহিত বুদ্ধদেবের আবার 
সাক্ষাৎ হুইল। তাহাদিগকে আবার তাহার নবধর্থে 
স্বীক্ষিত করিতে ইচ্ছা করিলেন; কিন্ত তাহা সহজ হইল 
ন1। তাহারা বুদ্ধদেবকে দেখিব! মাত্র মনে মনে চিন্তা 
করিল ২ «ই বে (গৌতম এইদিকে আস্ডে, ওকে সম্মান 
গ্গুদ্া হবে না। বদি ইচ্ছা করে ত' এইখানে বলিতে 
পাকে!” কিন্তু বুদ্ধের তাৰ দেখিরা তাহার! স্বকীর সংকল্প 


৫৫১ 


করিল। বৃদ্ধ তাহাদিগকে বলিলেন ; "আমার ধর্মোপদেশ 
শ্রবণ কর, ইহলোকেই তোমরা সত্যকে প্রাপ্ত হইবে ।” 
কিন্ত এ তাপসের উপহাস করিয়া তাহাকে বলিল $__ 
শকঠোর তপশ্চরণ করিয়! যাহ! তুমি লাভ করিতে পার নাই, 
প্রীচুধ্যের মধ্যে থাকিয়া কিরূপে সেই গরম সত্য লাভ 
করিবে ?”-_-কিস্তু বুদ্ধ, এইরূপ আপত্তি হইবে বলিয়া পূর্বেই 
ভাবিয়াছিলেন। অনেক দিন হইতেই তিনি বুঝিয়াছিলেন 
কঠ্ঠোর তপশ্চরণ প্রকৃত পন্থা নহে। উপবাসাদিতে পার্থিব চিন্তা-. 
সমূহ মন হইতে দূরীভূত হয় না, পরস্ত পরম জ্ঞানে উপনীত 
হইবার জন্ত যে আত্মচেষ্টা আবন্ঠক সেই আত্মচেষ্টার 
দ্বারাই পাধিব চিন্তা সকল দূরীভূত হয়। ভোগবিলাসের 
স্তায় শরীরশোষণও মুক্তির পথ হইতে দুরে অবস্থিত। 
চিত্তবৃত্তি সমূহের সামঞ্জন্ত ও আভ্যন্তরিক সমন্বয়ই আমা- 
দিগকে সত্যেতে উপনীত করে। বুদ্ধদেব জীবনকে বীণার 
সহিত তুলনা করিয়াছেন। বীণা হইতে ঠিক্‌ স্থুর বাহির 
করিতে হইলে, বীণার তারগুলিকে বেশী টানাও উচিত 
নহে-বেশী শিথিল ঝ্গাও উচিত নহে। তাই, সেই 
তাপসদিগের আপত্তির উত্তরে তিনি এইরূপ বলিলেন £-_ 
শ্ষনি আধ্যাত্মিক জীবনের প্ররগ্নাসী, তিনি এই হুইু সীমান্ত 
হইতে দুরে, থাকিবেন। সেই সীমান্ত ছইটি কি? একটি 
ভোগবিলাসের জীবন এবং আর একটি কঠোর আত্ম- 
নিগ্রহের জীবন ; উভয়ই হেয় ও অসার। হে ভিঙ্ষুগণ ! 
তথাগত এই উভর সীমান্ত হুইতে আপনাদিগকে দুরে 
রাখেন; তিনি এমন একটি পথ আবিষ্কার করেন যাহা 
উভয়ের মধ্যবর্তী; এ পথই চক্ষু ও মনকে উদ্ঘাটিত করে, 
ত্র পথই সাধককে শান্তিতে, জ্ঞানেতে, বৃদ্ধত্বে, নির্ববাণে 
উপনীত করে। হে ভিক্ষুগণ!| সেই মধ্যম পথটি কি? 
সম্যক্‌ ভৃষ্ট, সম্যক্‌ সঙ্ধল্প, সম্যক বাক্‌, সম্যক কর্ধাস্ত, 
সম্যগাজীব, সম্যক্‌ ব্যায়াম, সম্যক স্বতি ও সম্যক সমাধি ) 
এই আটটিকে আবধ্যাষ্টাঙ্গিক মার্গ বা মধ্যম পথ বলে। 
হে ভিঙ্ষুগণ! ছুঃখ সম্বন্ধে ইহাই পবিত্র সত্য ঃ--জন্ম ছাঃখ, 
অরাহুঃখ, মৃত্যু্ণখ, অশ্রির-সংযোগ ও প্রির-বিয়োগ 
ছুখ, কাম্যবস্তর অপ্রাপ্তি ছঃখ, সংক্ষেপে বলিতে গেলে, 


, পাখিব বিষে এই পঞ্চধা আসক্তিই ছঃখ। হে ডিক্কুগণ | 


ছঃখের উৎপত্তি সম্থগ্ধে ই্াই পবিত্র সতা : তঙ্জাট পমগ্রাার 


৫৫২ 


মৃলীতৃত হেতু-_স্ুথের তৃষ্ণা, জীবনের তৃষ্ণা, শক্তিসামর্থ্যের 
তৃষ্ণা । বাঁসনার ধ্বংদ হইলেই এই তৃষ্ণার ধ্বংস হয়। 
বাসনাকে একেবারে দূরীভূত করিতে হইবে, বাসন! হইতে 
একেবারে বিমুক্ত হইতে হইবে-_মনের মধ্যে বাসনাকে 
তিলমাত্র স্থান. দিবে না। হে ভিক্ষুগণ! ইহাই ছুংখ 
নিৰৃত্বির প্ররুত পন্থা ।” (৩৬) 

ইহাই ধর্মাচক্র প্রবর্তনের উপদেশ । পঞ্চতাঁপ বুদ্ধদেবের 
.উপদেশে বশীভূত হইয়া, তাহার জয়কীর্ভন করিতে লাগিল 
এবং তাহারাই সর্ব প্রথমে ভিক্ষুসম্প্রদাঁয়তূক্ত হইবার জন্য 
প্রার্থনা করিল। “আইস ভ্রাতৃগণ, আমার ধর্মমত উত্তমরূপে 
পরিব্যস্ত হইয়াছে; এখন হইতে তোমরা বিশুদ্ধতার 
অভিমুখে অগ্রসর হও, তাহ! হইলে তোমাদের সকল ছুঃখ 
নিবৃত্ত হইবে ।” কণন্ত, ভাগ, ভাগ্প, মহন্নাম ও অমার্জি 
এই পাঁচ শিষ্য সমভিব্যাহারে বুদ্ধদেব বিনাধুদ্ধে পৃথিবী 
জয় করিবার জন্ঠ বহির্গত হইলেন। 

তদ্দনস্তর, যশ নামক সম্ভ্রান্ত বংশের একজন যুবাপুরুষ 
বুদ্ধদেবের উপদেশে বিমুগ্ধ হইলেন & ইনি একজন ভোগ- 
বিলালী, বারাণসী নগরে বিলাস-স্থথে মগ্ন ছিলেন। বুদ্ধ- 
দেবের গহিত সাক্ষাৎ করিয়া ইনি এহিক স্থুখের অসারতা 
উপলব্ধি করিলেন, এবং পূর্ব্বে যেমন তাহার ভোগ-বিলাসে 
্রকাস্তিক আসক্তি ছিল, এখন আবার তেমনি আগ্রহের 
সহিত তিনি ব্রহ্মচর্ধ্য অবলম্বন করিলেন। ইনি বুদ্ধদেবের 
শিত্যত্ব গ্রহণ করিয়৷ ভিক্ষুর পীতবসন ধারণ করিলেন। 
তাহার পিতা তাহাকে ফিরাইয়া আনিবার জন্য অশেষ 
চেষ্টা করিলেন কিন্তু সমস্ত চেষ্টাই তাহার ব্যর্থ হইল। 


অবশেষে তিনিও বুদ্ধের ভক্ত হইয়া পড়িলেন। যশ এই" 


নবধর্ম্ে সহসা! দীক্ষিত হওয়ায় তাঁহার বন্ধুগণ বিশ্ময়বিহবল 
হইয়া! বলিয়! উঠিল ঃ-_ণ্যে ধর্মের প্রভাবে আমাদের বন্ধু 
বশীভূত হইয়াছে, না জানি সে ধর্টি কি।” তাহারাও 
বুদ্ধধেষের সচিত সাক্ষাৎ করিল, এবং তীহার উপদেশ 
গ্রহণ করিয়া তাহারাও নবধর্ম্ে দীক্ষিত হইল। এইরূপে 
যন বুন্ধদবেবের ৬* জন শিষ্য হইল, তখন তিনি তাহা- 
দিগকে পৃথিবীর বিভিন্ন গরদেশে. গমন করিক্না পৃথকৃভাবে 
মোক্ষধর্ম প্রচার কসিতে আঘেশ করিলেন। 
তোময়া! জগতের খে, অনকম্পাদ্ধিত - হইয়া, বিশ্বধানবের 


“ছে শিল্াগণ !. 


" [িষ ভাখা। 
হিতের জন্ত, সুখের জন্য, মোক্ষের জন্ত, এখনি বাজরা কর। 
ছই জন এক পথে যাইও না! যে ধর্ম আদিতে মহিষান্থিত, 
মধ্যে মহিমান্বিত, অস্তে মহিমান্থিত সেই ধর্ম প্রচার কর-_ 
তাহার অক্ষরাংশ প্রচার কর-_তাহার মর্্ভাব প্রচার 
কর। অনাড়ম্বর সরল জীবনের 'কথা-_সম্যক্‌ ও নির্শাল 
জীবনের কথা__পবিত্র জীবনের কথা প্রচার কর। এমন 
লোক আছে যাহাদের চক্ষু পাধিব ধুলিতে অন্ধীতৃত হয়. 
না, কিন্তু যি তাহার! এই ধর্মের উপদেশ শ্রবণ না করে, 
তাহা হইলে তাহারা কখনই মুক্তিলাভ করিতে সমর্থ হইবে 
না) তাহারা এই ধর্ম গ্রহণ করিবে” (৩৭)। আর তিনি 
শ্বয়ং উরুবেবা অরণ্যে ফিরিয়৷ যাইবেন। সেখানে সহস্র- 
সংখ্যক বাণপ্রস্থধন্নাবলম্বী ব্রাহ্মণ বাস করে, কাশ্তপ নামে 
তিন ভ্রাতা তাহাদের অধিনায়ক । এই ব্রাঙ্গণেরা স্বকীয় 
জ্ঞানের জন্য, পুণ্যের জন্য ও তপন্তার ' জন্য .গর্ধিত ছিল ) 
তাহার! ওদ্ধত্য-মিশ্র দাক্ষিণ্য সহকারে তাহাকে অভ্যর্থনা 
করিল। কিন্তু যখন বুদ্ধদেব কতকগুলি অদ্ভুত কার্য 
সম্পাদন করিলেন, তখন সেই ব্রাহ্মণের! তাহার উচ্চ পদ. 
মর্যাদা অবগত হইয়! শীত কালট! তাহাদের সহিত অতি- 
বাহিত করিতে তাহাকে অনুনয় করিল; তিনি সম্মত 
হইলেন। কেবল, কাশ্তপদিগের জ্যেষ্ঠ ভ্রাতা তাহার 
অধীনতা স্বীকার করিতে সম্মত হইল ন1) তখন বুদ্ধদেব, 
সেই ব্রাহ্মণের মন যে নীচ চিন্তায় বিক্ষুব্ধ হইতেছিল, তাহা 
তাহার নিকট প্রকাশ করিলেন; দেখ কাশ্বপ তুমি 
সিদ্ধপুরুষ নও, তুমি এখনও সিদ্ধির পথে প্রবেণ কর নাই, 
তুমি এখনও সে পথের কিছুই জান না।” কাশ্তপ পরাভূত 
হইল, তাহার চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করিল £ “হে প্রভু 
যাহাতে আমি প্রত্রজ্য ও উপসম্পদা। ব্রত গ্রহণ বনি 
পারি, আমার প্রতি এরূপ অনুগ্রহ কর।” 

কিন্তু এ পথ্যন্ত বুদ্ধদেব, বেশীর ভাগ, ব্রহ্মচারী ও 
্রাঙ্মণদ্দিগকেই নব্ধর্থে দীক্ষিত করিয়াছিলেন। তানস্তর 
তিনি পথ চলিতে চলিতে মগধরাজ্যের রাজধানী রাজগৃহে 
আসি পৌছিলেন। ভাহার আগমূন সমাচার পাইনা 
মগধরাজ বিদ্িসার মহাপ্রতৃকে সম্বর্ধনা করিবার গন্য 
অনুচরাদি সমভিব্যাহারে সবিভবে তাহার নিকট "আসিয়া. 
উপস্থিত হইলেন। বুদ্ধদেব ও কাপ পাশাপাপি উপবিষ্ট. 


সম ল্য] 


ছিলেন, রাজ! বুঝিতে পারলেন না, উহাদের মধ্যে মহা" 
প্রভূ কে) কিন্তু কাশ্রীপ বুদ্ধদেবের পদতলে পড়িয়া বলিয়া 
“উঠিল, “ইনিই মহাপ্রভু, আমি ইঠ্ীর শিষ্য ।” বিঘিসার 
বিশ্বয়ন্তত্ভিত হইয়া, বুদ্ধের ধর্ম্মোপদেশ শ্রবণ করিলেন এবং 
বৌদ্ধসমাজতুক্ত হইলেন। পরে এই বিদ্বিসার বৌদ্ধধর্মের 
একজন পরম সহায় বলিয়া পরিচিত হন। অভিজ্ঞাতবর্গের 
অনেকেই রাজার দৃষ্টাস্ত অনুসরণ করিল। এইরূপে 
বৌদ্ধধর্ম আরও ব্যাপ্ত হইয়া পড়িল। 

এই রাজগৃছে, বুদ্ধদেব ছৃইটি ব্রাঙ্গণ যুবককে স্বধর্থে 
দ্বীক্ষিত করেন; তীহার শিত্যমগুলীর মধ্যে এই ছইজন 
কিছুকাল পরে প্রখ্যাত হইয়! উঠে। এই যুবকথয়ের নাম, 
-_সারীপুত্র ও মৌদ্গল্যায়ন। তখনকার দর্শন সম্প্রদায়ের 
বিনি অধিনায়ক-_ইহারা সেই সঞ্জয়ের শিষ্য ছিলেন। 
অশ্বজিত নামৃক বুদ্ধের এক শিষ্ের সহিত, ঘনিষ্ঠ সথ্যবন্ধনে 
আবদ্ধ এই যুবকত্বয়ের সাক্ষাৎ হইল। অশ্বজিৎ সেই সময় 
ভিক্ষা করিয়া বেড়াইতেছিলেন এবং তখনকার 
প্রথাস্থসারে ধর্মমবিষয়কবাগৃযুদ্ধে প্রবৃত্ত ছিলেন। শিশ্টাচার- 
সঙ্গত পরম্পরের সহিত বন্ধুভাবে অভিবাদন বিনিময়ের পর 
সারীপুত্র জিজ্ঞাসা করিলেন £__পকাহার নামে তুমি সংসার 
ত্যাগ করিয়াছ, এবং তুমি কোন্‌ ধর্মাবলম্বী ?” অশ্বজিৎ 
উত্তর করিলেন £-_"মহাঅমণ সেই তথাগতের নামে 
সংসার ত্যাগ করিয়াছি এবং তাহারই ধর্ম আমি অবলম্বন 
করিয়াছি ।” 

আমাকে সেই ধর্ম সম্বন্ধে শিক্ষা দেও।” 

--"আমি নিজেই শিক্ষানবীস্‌, আমি তোমাকে কি শিক্ষা 
দিব? আমি তার সারমর্ম তোমার নিকট বল্‌তে পারি।” 

-_প্অল্লই হোক্‌ বেশীই হউক তাঁহাতে কি যায় আইসে ! 
আমি সেই বর্ের্‌ লারমর্ম্ই চাই, বচন চাইনে।” তখন 
অশ্থজিৎ উত্তরে এই বাক্যটি বলিলেন, যাহা বৌদ্ধধর্মের 
একটি মূল নজর হইয়া ধীড়াটক্জাছে । পে সকল পদার্থ 
"কোন কারণ হইতে উৎপর হয়, সেই সকল পদার্থের 
“কারণটি কি এবং কিন্নপে তাহাদের অস্ত হয়_ তথাগত 
'ভাঙ্গীরই শিক্ষা দিয়া থাকেন। ইছাই মহীশ্রমণের ধর্ম্ম।” 
'তধনতর, এই মানুষের চয়মগতির বআলোচদাত্তেই ধাহারা 


ঘৌদ্বধর্ণা। 


৫৫৩ 


উঠিলেন £--প| !” আমরা মৃত্যু হইতে মুক্তিলাভের উপায় 
পাইয়াছি!* উহার! তখনি বুদ্ধদেবের পদতলে আসিয়া পতিত 
হইল। বুদ্ধদেব তাহাদিগকে দীক্ষিত করিয়া তাহার শিব্যু- 
বর্ণের মধ্যে সর্বপ্রধান বলিয়া ব্যক্ত করিলেন। সঞ্জয়, 
স্বকীয় শিষ্যগণ কর্তৃক পরিত্যক্ত হুইয়া, এরূপ ক্রোধাবিষ্ট 
হইলেন .যে সেই ক্রোধের আবেশে, একটি শিরা ছিন্ন হইয্বা 
তাহার মৃত্যু হইল। 

তদনস্তর, বুদ্ধদেব স্বীয় পরিবারবর্গের সহিত সাক্ষাৎ 
করিবার জন্ত আর একবার কপিলবস্ততে ধাইবেন বলিয়া 
সন্কল্প করিলেন। ৮ বৎসর হুইল তিনি সেখান হইতে 
চলিয়া আসিয়াছেন--তিনি যখন চলিয়া আসেন তখন 
কপিলব্স্ত নিদ্রিত ছিল, এক্ষণে এই সমগ্র নগর তাহাকে 
অভ্যর্থনা করিবার নিমিত্ত জাগ্রত হইল। , 

তাহার আগমন সংবাদ পাইয়া রাঁজা শুদ্ধোন, তাহার 
সমস্ত পুরুষ আত্মীয় সমভিব্যাহারে, পুত্র দিদ্ধার্থকে 
অভিবাদন করিবার নিমিত্ত নগর হইতে বহির্গত হইলেন। 
পার্খবন্তী কোন এক অরণ্যে পুত্রের সহিত তাহার সাক্ষাৎ 
হইল। কারণ, বৌন্ধমংঘের নিয়মাহুসারে, তাহার শিক্ক- 
দিগের স্তায় তিনিও কোন গৃহস্থের গৃহে আতিথ্য গ্রহণ 
করিতে পারেন না। এই সাক্ষাৎকারের ব্যাপারট! বড়ই 
মন্মম্পঙ্দী_-পিতার প্রতি ভক্তি ও ভালবাসায় বুদ্ধদেবের 
হৃদয় ভরিয়া উঠিল। কিন্তু পুত্রকে ভিক্ষুবসন পরিহিত 
ছিননশ্মশ্র ছিন্নবেশ দেখিবেন ইহা গুদ্ধোদনের অসম্থ- 
হইল। পরদিন প্রাতে বুদ্ধদেব ভিক্ষাপাত্রহন্তে দ্বারে 
দ্বারে ভিক্ষা করিয়া বেড়াইতে লাগিলেন। এই কথ! 
নগরে রাষ্ট্র হইল) শ্ুদ্ধোদন ইহা শুনিতে পাইয়! 
তৎক্ষণাৎ বুদ্ধের নিকট আসিলেন। “বস! দরিদ্রের স্কার় 
দ্বারে বারে ভিক্ষা করিয়া কেন আমার অবমানন! করি- 
তেছ?” বুদ্ধ উত্তর করিলেন $-__”মহারাজ ! ইহাই আমার 
কুলেধর্্ম।”_"আমরা! জত্রিয় রাজবংশ হইতে সমুৎপর্ন, 
আমাদের মধ্যে এপর্য্স্ত কেহই দ্বারে দ্বারে ভিক্ষা কিয়া 
এতট। নীচতা! স্বীকার করে নাই।” কিন্ত বুদ্ধ একটু 
হাসিয়া এইরূপ উত্তর করিলেন ;_ “আপনি রাঁজবংশোদ্তব 
বলিয়া! গর্ব্ব করিতে পারেন, কিন্তু আমার পূর্ববপুরুয--. 
অভীতকালের বুদ্ধগণ এবং তাহারাও আমার-্তার তিক্ষা 


৫৫৪ 
করিয়! বেড়াইতেন।* রাজ! বিষঞ্নদনে পূত্রকে প্রাসাদে 
লইয়৷ গেলেন। সেখানে বুদ্ধদেবের পত্ধী ঘশোধর! বুদ্ধ- 
দেবের জন্ত প্রতীক্ষা করিতেছিলেন। যখন হইতে বুদ্ধদেব 
গুহ হইতে প্রস্থান করেন, সেই অবধি যশোধর! একাকিনী 
বিষাদে কাল যাপন করিতেছিলেন। ছুইজন শিষ্য সমভি- 
ব্যাহারে বুদ্ধদেব ( কেন না, কোন স্ত্রীলোকের গৃহে, কোন 
ভিক্ষু, সংঘ-নিয়মাহ্থসারে, একাকী যাইতে পারে না) তাহার 
সম্মুখে উপস্থিত হইলেন। অবশ্ঠ যশোধরার হৃদয়ের কোপ 
ও অভিমান সঞ্চিত হইয়াছিল, বুদ্ধদেব কি উচ্চ কার্যে 
প্রবৃত্ত হইয়াছেন, তাহা তিনি হৃদয়ঙ্গম করিতে পারেন 
নাই। যে পতিকে তিনি এত ভালবাসিতেন সেই প্রিয়তম 
পতি তাহার রূপলাবণ্যকে উপেক্ষা করিয়া তাহাকে 
“পরিত্যাগ করিলেন, শুধু এই কথা ভাবিয়াই তিনি যারপর 
নাই কষ্ট পাইতেছিলেন। কিন্তু পীতবসনপরিহিত সর্যাস- 
বেশধারী মহাপুরুষ বুন্ধকে দেখিবামাত্র, তিনি তাহার 
পদতলে গিয়া পড়িলেন এবং পতির জানু ধরিয়া, একটি 
কথাও উচ্চারণ না করিয়া নীরবে অন্তু অশ্রু বর্ষণ করিতে 
লাগিলেন। 

বুদ্ধদেব তীহাঁকে ভূমি হইতে উঠাইয়া সাত্বনা করিতে 
লাগিলেন; যশোঁধরা যে সকল পুণ্যব্রতের অনুষ্ঠান 
করিয়াছেন তজ্জন্ত তিনি মুক্তিলাভের অধিকারিণী হইয়াছেন, 
এই বলিয়া তাহাকে আশ্বাস দিলেন। উভয়ের সাক্ষাৎকার 
এইরূপে শেষ হইল। কিন্তু যশোধরা1 রমণী, তিনি যখন 
দেখিলেন, তীঁহার রূপলাবণ্য, তাহার অশ্রুবর্ষণ সকলই 
বৃখা হইল, তখন তিনি ভাবিলেন--তিনি যে কাজ পারিলেন 
মা, হয়ত তাঁর পুত্রের দ্বারা সেই কাজ স্থসিদ্ধ হইবে। 
তিনি আশ! করিয়াছিলেন, অপতান্মেহ বুদ্ধদেবকে গৃহে 
আবার আবদ্ধ করিতে পারিবে। এই মনে করিয়া, তিনি 
ভার পুত্রকে হুন্দর বেশতৃযায় ভূষিত করিয়! বুদ্ধের নিকট 
প্রেরণ করিলেন। শিশু বলিল £__"পিতঃ ! আমি ত একদিন 
রাজ! হইয়া শাক্যবংশের রাজসিংহাসনে উপবেশন করিব; 
অতএব উত্তরাধিকার হৃত্রে আমার যাহা প্রাপ্য আমাকে 
তাহা প্রদান করুন।” গৌতম উত্তর করিলেন--“তোমার 
যাহা প্রাপ্য তাহা ন্বয়, ছুঃগ্খ তাহার পরিণাম-__ ) ওযপ 
কোন বন্ধ আমার দিবার নাই। আমি তোমাকে যাহা 


প্রধাসী। 


এর ০৪৪ তপ্ত ওটি পিস পাস ক ক ই কপ কত ০৪৪ 


৪, 8৯০০০ ৩৭৯পররি৯রিিকর ারি্ির খ াক র্ কর ওা 


দিতে পারি তাহা আহ্যানমিক ধরর্বর্ধা। সে ধশ্্যা আহি 
বোধিক্রমের মূলে বসিয়৷ উপার্জন করিয়াছি__ভাহায় জন 
নাই।” তখন হুইতে তীহার পুত্রকে আপনার নিকটে 
রাখিয়া! সত্ধর্ম্ের উপদেশ দিতে লাঁগিলেন। পরিশেষে 
তাহার পুত্র রাহুল একজন উৎসাহী ভিক্ষু হুইয়া দাড়াইল। 
এই দৃষ্টাস্তের অনুসরণ করিয়া! আরও অনেক লোক দীক্ষা 
গ্রহণ করিল। বুদ্ধের পরিবারস্থ অনেক ব্যক্তি তাহাদের 
পদমর্ধ্যাদ্। পরিত্যাগ করিয়! ভিক্ষুর গীত বসন পরিধান 
করিল; ইহাদের নাম, আনন্দ, উপলী, অন্থরুদ্ধ। 
দেব্ধত্ত জুড়াস ইস্কারিয়টের অগ্রদূত বলিলেও হয়। জুডাস 
ইস্ক্যারিনটের গ্তায় দেবদত্ত স্বকীয় প্রভু বুদ্ধকে নিহত 
করিবার জন্ত এবং সংঘ হইতে তাহার কর্তৃত্ব ছিনাইয়! 
ল্ইবার জন্য চেষ্টা করে। কিন্তু বুদ্ধদেবের অক্ষয় দয়া ও 
সাধু সংকল্পের নিকট পরাভূত হইঢা! তাহার. সমস্ত. চেষ্টা 
বিফল হয়। এইরূপে শাক্যমুনি ৪৫ বৎসর ধরিয়! গ্রামে 
গ্রামে, প্রদেশে প্রদেশে, দৃষ্টান্ত কথার দ্বারা, ধর্মোপদেশের 
দ্বারা__ধর্ম প্রচার করিয়াছিলেন, লোকদিগকে নবধর্থে 
দীক্ষিত করিয়াছিলেন। মহা পরিনির্বাণসৃত্তে” তাহার 
অন্তিম মুহূর্তের বিবরণ বর্ণিত হইয়াছে। অরাক্রাত্ত হইয়া 
তিনি অনুভব করিতে লাগিলেন দিন দিন তীহার বলক্ষন় 
হইতেছে? তিনি তীঁহার প্রিয়তম শিষ্যকে বলিলেন £-_-৭দেখ 
আনন্দ, আমাব দিন শেষ হইয়া আসিয়াছে, আমি বৃদ্ধ 
হইয়াছি।” আনন্দ অশ্রবর্ষণ করিণ এবং শিষ্যমণগুলীর মধ্যে 
আরও কিছুকাল থাকিবার জন্য তাঁহাকে অনুনয় করিল। 
বুদ্ধদেব বলিলেন ঃ-_-”আনন', তোমাকে আমি কি উপদেশ 
দিই নাই যে, আমর! যাহাধিগকে ভালবালি তাহাদের সহিত 
একসময় বিচ্ছেদ হুইবে, তাহার্দিগকে পরিত্যাগ করিতে 
হইবে-_ইহাই জগতের নিয়ম? সংযোগোৎপন্ন পদার্থ 
মাত্রেরই ক্ষয় অবশ্থস্তাবী--অতএব মানুষ মরিবে না-_সে. 
তথাগতই হউক না, যেই হউক না-_ইহা কি কখন সম্ভব? 
কেহই চিরস্থায়ী হইতে পায়ে না। শুন, আমি সভ্য 
বলিতেছি, তিন মাসের মধ্যে, তথাগত পরি নির্বাণে প্রবেশ 
করিবে। অতএব, হে ত্রাতৃগণ, যে. লত্য আমি জবগত, 
হইয়া তোমাদিগকে শিক্ষা নিশ্নাছি, তাহা সহ্যকয়পে তোমরা 
গ্রহণ কর। ছিনে দিনে, হণ্ডে. হণ: তোমাদের জীয়মযো.. 





ৈসলগ্যা।] 
পরই ধর্দের তাবে অনুপ্রাণিত কর, এই ধর্মে নিমগ্ন হইয়া, 
আমার স্থলাভিষিক্ত হইয়া তোমরা ইহাকে সর্বত্র ব্যাপ্ত 
কর-_যেন এই বিশুদ্ধ ধর্ম স্থায়ী হয়__বনৃকাঁল সংরক্ষিত 
হয়। যে এই বিগুদ্ধতার পথ অনুসরণ করিবে সে নিশ্চিতই 
ভবমিম্ধু পার হইয়া সেই পরম স্বানে উপনীত হইবে 
যেখানে সকল ছুঃখের অবদান হয় (৩৮)।” 

তাহার জীবনের শেষ দশায়, তাহার নির্দেশিত পথ 
অধ্যবসার় সহকারে অনুসরণ করিবার নিমিত্ত তাহার শিষ্য- 
দিগকে ক্রমাগত বলিতেন। তীহার মৃত্যুর পর, সংশয় ও 
তর্ক বিতর্ক উপস্থিত হইবে বুঝিতে পারিয়া, তীহার শিষ্য- 
দিগকে বয়ানগরে একত্র করিয়া তাহাদিগকে এই কথা 
বলিলেন ঃ-_“ত্রাতৃগণ, আমি তোমাদিগের নিকট হইতে 
চলিয়া গেলে, বৌদ্ধ সমাজের পপ্রাচীনেরা, ভিক্ষু সন্ন্যাসীরা 
এইরূপ 'বলিবে ঃ আমি এই কথা কিংবা এ কথা বুন্ধর 
নিজ মুখ হুইতে শুনিয়াছি ; সাক্ষাৎ বুদ্ধের নিকট হইতে 
সংগ্রহ করিয়াছি। ইহাই আমাদের গুরুর উপদিষ্ট সত্য, 
ইহাই আমাদের গুরুর মত, গুরুর সিদ্ধান্ত । এই সব 
কথা, বিনা পরীক্ষার বিশ্বীসও করিবে না, কিংবা অবজ্ঞা 
সহকারে অগ্রানও করিবে না। প্রত্যেক কথা তোমরা 
কোন প্রকার পূর্বসংস্কারের বশবর্তী না হইয়া মনোযোগ 
সহকারে শ্রবণ করিবে এবং আমার উপদিষ্ট বৌদ্ধধর্মের 
মুখ্য লক্ষণাঁদির সহিত, সংঘের নিয়মাবলীর সহিত মিল 
করিয়৷ দেখিবে। এইরূপ তুলনা করিয়া-যধি অমুক 
প্রীচীনের কথা, অমুক তিক্ষুর কথা আমার উপিষ্ট ধর্শের 
সহিত, সংঘের নিয়মের সহিত মিল না হয় তবে তাহ! 
অগ্রা্থ করিবে) এবং তাহার বিপরীত হুইলে গ্রহণ করিবে। 
এই আমার উপদেশ (৩৯)।” তিনি ভ্রমণ করিতে করিতে 
কুমীনারা অভিমুখে যাত্র! করিলেন। তাহার ছূর্বলতার 
বৃদ্ধি হইল, দারুণ কষ্ট অনুভব করিতে লাগিলেন, অবশেষে 
পথের ধারে একটা গাছের তলায় বিশ্রাম করিতে বাধ্য 
হুইলেন। তৃষ্জায় কাতর হইয়া আনন্দেয় নিকট একটু 
জল চাহিলেন। জাননা উত্তর করিল, যে স্বল্নতোয় 
মহীতে একটু জল আছে, সার্থবাহর। সেই নদীর উপর 


ছি! মলাচল করার সেই মন্বীর জল কর্দমাক্ত হইয়া 


গিয়াছে । কিন্তু নুহধমেব পুনঃ. গুল আরথনা কয়ার, 


৫৫৫ 


আনন্দ কমণ্ডলু ভরিয়! জল আনিল, এবং সেই ছল 
অনাবিল ও স্বচ্ছ দেখিয়া বিস্মিত হইল। এই অদ্ভূত 
ঘটনার পর, যে সার্থবাহরা নদী পার হইয়াছিল তাহাদের 
অধিশ্বামী পুকুসা, বুদ্ধদেব আ'সয়াছেন জানিতে পারিয়া, 
তীহার চরণে দণ্ডবৎ প্রণাম করিয়া, বহুমূল্য কিংধাব পরিচ্ছদ 
উপহার দিল। শাক্যমুনি উহার একখানি বস্ত্র লইয়! 
পরিধান করিলেন ; কিন্তু পরিবামাত্র উহা স্নান ও জৌলস্‌- 
বিহীন বলিয়া মনে হইল | 

আনন্দ বিশ্য়াভিভূত হইয়া বলিয়া উঠিল ১ "প্রত, 
আপনার মুখ এরূপ ভাস্বর, এমন একটা প্রভা আপনার 
দেহ হুইতে নিংস্যত হইতেছে, যে উহার নিকট আপনার 
বহুমূল্য বন্ত্রধানি অতীব ম্লান ও অনুজ্জ্বল বলিয়া মনে হুই- 
তেছে।” বৃদ্ধ উত্তর করিলেন £__-“আনন্দ, তুমি যাহা 
বলিতেছ তাহা সত্য। এই পার্থিব জীবন-পথে বুদ্ধ 
ছুইবাঁর রূপান্তরিত হইয়াছে। প্রথমবার, সেই রান্রে 
যখন বুদ্ধ পরম জ্ঞানলাভ করে; দ্বিতীয়বার রাত্রিকালে 
বখন বুদ্ধ পরিনির্বাণে প্রবেশ করিবে। আর আনন 
আজি তৃতীয় প্রহর রাত্রিতে, বুন্ধ চিরশাস্তির মধ্যে প্রবেশ 
করিবে।” বস্ততই শাক্যমুনির অস্তিম কাল আসন্। বুদ্ধাদেব 
শিফ্যুমণ্ডলী সমভিব্যাহারে, কায়ক্রেশে কুসীনারার অনতিদুরস্থ 
শালবনের অভিমুখে যাত্রা করিলেন। সেখানে পৌছিয়াই 
তিনি ছুইটি যমজ-তরুর মাঝখানে শুইয়া পড়িলেন। গাছ 
ছুটি তৎক্ষণাৎ ফুলে ভরিয়া গেল; এবং সেই সকল ফুল 
আসন্বমৃত্যু বৃদ্ধদেবের উপর অস্রচ্ছলে বরিয়া পড়িল; 
প্র্ৃতিদেবী স্বয়ং যেন ভক্তিপুষ্পাঞ্জলি প্রদান করিলেন। 
রাত্রিতে স্বর্গীয় সঙ্গীত শ্রুত হইল। তখন বুদ্ধদেব বলি- 
লেন ;--“দেখ, কি চমৎকার দৃশ্ত ! তথাগতের সন্মানার্থ 
স্বর্গ বর্ত্য রেষারিষি করিতেছে। কিন্তু এরূপ সম্মান তথা- 
গতের সমুচিত নহে। আমার শিষ্যদিগের মধ্যে যাহারা 
চিত্তের মধ্যে সতত অবস্থিতি করিবে, আমার উপদেশ 
বথাধথরূপে পালন করিয়! সাধুভাবে জীবন যাপন করিবে, 
কেবল তাহাদিগের দ্বারাই আমি যথোচিতরূপে সম্মানিত 
হইব ৫৪*)।৮ যতই রাজি অধিক হইতে লাগিল, লাক্া- 
মুনি শরীর ততই ক্ষীণ-ও অবসর হইয়া! পড়িল । রোরিস্ত- 
মান শিল্পষণ্ডলীর মধ্যে, তাহার, আত্মা সতত প্রশাক ছিল।, 


৫৫৬. 


সির 


তিনি তাহাদিগকে বলিলেন? প্বন্থুগণ, আমার. মরণ আসল্স 
বলিক্া। তোমরা ব্যাকুল হইও না, এরূপ মনে করিও না যে; 
গুরুর মুখ রদ্ধ হইয়াছে, তিনি নির্ববাক্‌ হইয়াছেন, আমাদের 
আর কেহ নেতা নাই। আমি তোমাদের নিকট যে ধর্ম 
ঘোষণা করিয়াছি, এবং নিষ্ষলঙ্ক জীবন সম্বন্ধে ষে সকল 


উপদেশ প্রদান 'করিয়াছি--আমার অবর্তমানে উহ্থারাই . 


তোমাদের নেতা! হইবে 1” রি 


গম্ভীর ও নিস্তব্ধ রাত্রি; কেবল শিষ্যদিগের ঘন ঘন দীর্খব 


নিশ্বাসে সেই নিস্তব্ধতা কষুন্ধ হঈতেছে ; এবং সেই নিস্তব্ৃতার 
মধ্যে শাক্যাসংহের কগনিষ্ছত আহ্বাঁন-বাঁক্য তিনবার 
প্রতিধ্বনিত হইয়াছিল ; “হে ভিক্ষুগণ ! বুদ্ধ সম্বন্ধে, ধর্ম ও 
সংঘ সম্বন্ধে যদি তোমাদের কোন সংশয় থাকে, আমাকে 
বল, আমি তাহার নিরাকরণ করিব” কেহই উত্তর 
করিল না। তথাগত কায়ক্লেশে শয্যার উপর উঠিয়া 
ঝসিলেন, শিষ্যদিগকে আশীর্বাদ করিলেন, এবং মুর 
কন্বরে এই কথা বলিলেন £_*প্রিয় শিষাগণ! এখন 
তবে আমি শান্তিতে মরিতে পারিবি। আমি তোমাদের 
াহ! বলিয়াছি সর্বদাই মনে রাখিবে ? জাত পদার্থ মাত্রই 
নশ্বর। প্র সহকারে পুণ্য সঞ্চয় কর এবং এইরূপে 
মোক্ষে উপনীত হও।” ইহাই তাহার শেষবাক্য। ধ্যানে 
নিমগ্ন হইয়! তিনি অচিরাৎ সিদ্ধপুরুষন্গলভ স্থগভীর সমাধি 
অবন্থ! প্রাপ্ত হইলেন। তাহার শিষ্য আনন্দ তাহার অস্তিম 
নিঃশ্বাসের স্পর্শ লাভ করিবার নিমিত্ত নিকটে আসিল। 
তখন বুদ্ধদেব পরিনির্বাণে প্রবেশ করিয়াছেন--ষে অবস্থা 
হইতে সংসারে ফিরিয়া আসিতে হয় নাঁ-আর কখনই 
ফিরিয়া আসিতে হয় না। 

ইহাই সেই মহাপুরুষের জীবনকাহিনী, ভক্তবুন্দ ধাহাকে 
তথ্গাগত, সিদ্ধার্থ, ও বুদ্ধনামে অভিহিত করিয়া! থাকে) 
বাহার স্বব্ণমুর্তিতে, পিত্বল-মুর্তিতে, খোদিত-কাঠ্িমুর্তিতে 
প্রাচখণ্ডের ও অতিপ্রাচ্যথণ্ডের দ্েেবালয় ও মন্দির 
সকল সমাচ্ছন্ন)_ সেই বুদ্ধ, বাহার মুখে মধুর প্মিত- 
হা চির-বিক্াজমান, যিনি পবিত্র পল্লাসনে ধ্যানের 
তর্গীতে অর্থা-নিদীলিত নয়নে উপবিষ্ট হইয়া, সহজ 


লহ বদর হইতে,.৪* কোটি- লোকেন পুজা! শ্রাহণ দুরে 


করিতেছেন ;-_যাহাঁরা আঁভিদিন তাহার চরগে তকিপূর্ণ 


কা ০০৪৯ ৩৪১০৪৯ ০৭৬০ 68০০ শ্রধগল 


পুষ্পাঞ্জলি প্রদান করে এবং মধুর স্থুগন্ধি ধৃপ পচছদিত: 
করে। 
জীজ্যোতিরিক্র নাথ ঠাকুর । 


পাপ 


ইবৰ্নে বতৃতার ভারত ভ্রমণ । 


দ্বিতীয় পরিচ্ছেদ । 


১। ভাকর। (১) লাহিরী হুইতে ভাকরগমন কালে 
আলাওল হক আমার পথের সামগ্রীর সুবন্দোবস্ত করিয়! 
দেন। এই সহরের মধ্যে সিদ্ধু নদের একটী শাখা প্রবাহিত 
হুইতেছে। ইহার বিষয় পরে বর্ণনা কর! হইবে। এই 
নদীর তারে একটা প্রকাণ্ড পান্থশাল! রহিয়াছে । প্রবাসিগণ 
এই স্থানে সমাগত হুইলে যথারীতি তাহাদিগকে সম্মানিত 
করা হইয়া! থাকে। কসলুর্খা এই অতিথিনিবাসের স্থাঁপ- 
ফিতা । যথাস্থানে কম্থুল খায়ের পরিচয় প্রদত্ত হুইবে৭ 
আমার পরিচিত ইমাম আবহুল্লা হানফি ও সামন্গদ্দিন 
মহান্মদ সীরাজীর সহিত এই সহরে সাক্ষাংলাভ হইল। 
ইমাম আবছুল্লা আবু হানিফ! সহরের কাঁজীর পদে নিষুক্ত 
আছেন। এই সময় সামসুদ্দিনের বয়স ১২০ বৎসর উত্তীর্ণ 
হইয়াছে । 

২। আঁওচাহ। (২) কিছুকাল ভাঁকরে অবস্থান করার 
পর এই স্থানে আগমন করি। সহরটী মন্দ নয়। বাজার- 
গুলি পরিপাঁটির সহিত সাজান রহিয়াছে । সিদ্ধুনদ্দ এই 
জনপদটার পাঁদদেশ বিধৌত করিয়া চলিয়াছে। সৈয়দ 


(১) অধুনাতন ষাহাকে শব্ধর বলা যায়, সম্ভবতঃ তাহাকেই ভাকর 
' নামে উল্লেখ কর! হইয়াছে । এই স্থানে মির মহম্মদ ভকরির সমাধি 


রহিয়াছে । যাহাকে খাজ। খেজেরের খানক। বল। বায় সম্ভবতঃ ইহাই 
কশলু খায়ের অতিথি নিবাস ছিল। আর যাহাকে সাদা বিলাহ বলা! 
হয় এইটা হিন্দুদিগের অতি প্রাচীন মন্দির বলিয়া বোধ হয়। এখনও 
হিনুগণ মন্দিরে গমন করতঃ পূজাদি করিয়া থাকেন। এ সময় শকর 
একটী বৃহৎ বন্দর । প্রায় ত্িশ সহ লোকের বাস। ১৮৪২ তাকে 
এই সহর ব্রিটিশ গবর্ষেন্টের অধীনে আইসে। 

'€২) এই ১ 54175৭ 


00 


মাফিিন ফাবাঠায সমনে এই সহ সিষু প্রদেশের রাজখানী ভি ' 


জালীলউদ্দীন কাজী এখানকার শাসন কর্তা । তিনি একজন 
সাহনিক ও দয়ালু পুরুষ। তাঁহার সহিত পরিচয় হইলে 
আমি তাহার নিকটেই থাকিতাম। তিনি আমাকে অত্যান্ত 
গ্গেহ করিতেন। যে সময় আমি দিল্লীতে ছিলাম সে সময়ও 
কয়েকবার আমার সহিত সাক্ষাৎ হুইয়াছিল। এই সময় 
দবি্লীর সম্রাট দৌলতভাবাদে (১) অবস্থান করিতেছিলেন। 
সম্রাটের সহিত সাক্ষাৎমানসে জালাল . দৌলতাবাদে গমন 
করেন। আমিও যাইতে প্রস্তুত ছিলাম কিনব জালাল আমার 
গমনে বাধ! দিয় তথায় তাহার কর্মচারীদিগকে বলিলেন 
যে ইহার খরচপত্রের যাহা! আবশ্তক হয় তৎক্ষণাৎ প্রধান 
ঞ্রিবে। তাহার অন্গপন্থিতিতে আমি প্রায় পাঁচ সহত্র 
টাক! অতি অল্প দিবসের মধ্যে ব্যয় করিয়াছিলাম। জালাল 
'প্রত্যাগমন করিলে কর্মচারিগণ এই কথ। তাহার কর্ণগোচর 
করায় তিনি আমার প্রতি বিরক্ত না হইয়া বরং সন্তষ্ 
হইয়াছিলেন। এই সহরে জালালউদ্দীন হয়দরি উদ্ধি (২) 
নামক একজন সাধুপুরুষের সহিত আমার সাক্ষাৎ হয়। তিনি 
আমাকে একখান! খেরকা (পুরাতন জাম1) দিয়াছিলেন। 
এক সময়ে দ্থ্যগণ কর্তৃক আমার অগ্ঠান্ত দ্রব্যের সহিত এ 
খেরকাটা অপহৃত হয়। 

৩। মুলতান। (৩) ইতিপূর্বে আমার ঘোড়া ও অন্যান্ত- 
দ্রব্যাদি মুলতানে প্ররণ করিয়া! আমি অন্যান্ত-স্থান পরিভ্রমণ 

(১) দৌলতাবাদ বা দেওগিরি। অতি প্রাচীন সহর। মহান্মদ সা 
তোগলক দিল্লীরাজধানী এই সহরে আনায়ন করেন। এখানকার ছূর্গটা 
দেখিবার জিনিষ; প্রায় ১২* ফিট উচ্চ। 

(২) এই স্থানে সৈয়দ জালাল বোখারী ও মকচুম জাহানিয়া! জাহাগন্ত 
্রস্ৃতি সাধুপুরুষগণের সমাধি জতি জীর্ধ অবস্থায় পড়িয়া! রহিয়াছে। 
বতুতার আগমন সময়ে ষকছুম জীহানিয়! জীবিত ছিলেন। াহার 
পিতামহের নামই সৈয়দ জালাল বোধারি। বতুতা ভুলবশতঃ জাহানিয়! 
জাহাগত্তকে সৈয়দ জালালুদ্দিন হয়দরী উদ্থি নামে উল্লেখ করিয়াছেন। 
কেহ কেহ বলেন হখছুম জাহানীয়া! জীহাগন্তের সমাধি কনোজ নগরে 
স্হিয়াছে। 

(৩ সুলতান জতি প্রাচীন সহর | সম্রাট সেফেন্দয়ের সময় এই সহর 
বালি নামক এক জাতির রাজধানী ছিল। কিন্তু 0701791 09717178- 
এয বলেন এই সহরে অতি প্রাচীনকাল হইতে পৃধ্য দেবতার মন্দির 
আছে বলির! বিখ্যাত। ৬৪১ থষ্টান্বে আসং হিউন ([310467 1175278) 
নামক বিখ্যাত চীন পরিকাজক হিন্স্থানে আগমন করেন। সে সময় 
পুল যন্দির বর্তমান ছিল। এই সময়ে যুলতান প্রায় পাচ 

পথাত্ব, বিভ্বৃত ছিল। চঢাচনামা হইতে জানা যায় ৭১৪ খষ্টানে 
মহাশ্ণ কাসেষ এই সহয় অধিকার করেন। এই সময় বিশ্বাস নদী 
াহরের উত্তরগুবহরিকে এবং সাবি ছর্দ ও সহয়ের বধ্যে প্রবাহিত ছিল। 


ইব্নে বতৃতার ভারত জমশ। 


৮৪৪৯৩ করউক তত 


তিতা কাত লাকি ক ৯ 


করতঃ মুলতানাভিমুখে গমন .করিলাম। পথিমধ্যে আমার 
ঘোড়া, চাকর ও অন্যান্য মাল পাইলাম। তখনও তাহারা 
মুলতান পহ্ছিতে পারে নাই। পথিমধ্যে একটা ক্ষুত্র 
নর্দী পাওয়া গেল। এই নদীতীর হইতে প্রায় দশ ক্রোশ 
দুরে মূলতান অবস্থিত । নরদীটা অত্যস্ত গভীর সেইজন্ত 
নৌকা ভিন্ন পার হওয়া ছুবূহ। বাদশার তরফ হইতে 
নৌকার রীতিমত বন্দোবন্ত আছে । এই নদী পাঁর হইবার 
পূর্বে প্রত্যেক প্রবাসীর দ্রব্যাদি পুঙ্থানুপুজ্খরূপে পরীক্ষা, 
করা হয়। মালের মাণুল স্বরূপ প্রত্যেক মালের সিকি অংশ 
গ্রহণ করা হইয়া থাকে। আমার হিন্দস্থানে আগমনের 
ছুই বৎসর পরে বাদশা এই কর উঠাইয়া দেন। কিন্বুস্থান 


৮৭ ধৃষ্টা্ে বালাজরী এই মন্দিরের উল্লেখচ্ছলে বলিল্লাছেন “সিদধুবাসী 


হিনদু-াত্রিগণ এখানে আগমন করতঃ দাড়ি ও মস্তক মুগডন করিয়া 
মন্দির প্রদক্ষিণ করে” ৯২* খষ্টাবের আবুজিদ ও 'মন্গদি এই 
মন্দিরের উল্লেখ করিক্পাছেন। ৯৫* খষ্টান্সের আসতখরী (15191077) 
লিখিয়াছেন "অন্ত কোন হিন্দু রাজ! এই সহর অধিকার করিতে সাহসী 
হন না, পাছে মন্দিরের সম্মান নষ্ট হয়। তাহার সময় মন্দিরটী বাজারের 
চকে ছিল। ৯৭৬ খৃষ্টাব্ষের ইবনে হাওকাল বলেন “মূর্তি মনুষ্য 
প্রকৃতির, একটা চবুতারার উপর স্থাপিত। চক্ষুতে বছমুল্যের দুইটা 
প্রস্তর বসান রহিয়াছে । ইহা সর্বধাগ রক্তবর্ণের । কি ভ্রব্যে প্রস্তুত 
তাহ। অজ্ঞাত।” হাওকাঁলের বর্ণনার কিছু দিবস পরে কারামতা এই 
সহর অধিকার করতঃ মন্দির ধ্বংস করি! তৎস্বানে একটা মসজিদ 
নির্মাণ করেন। যে সময় আবু রাইহান এদেশে আগমন করেন, সে 
সময় মন্দির ছিল ন! বলিয়। উল্লেখ করিতে দেখা হায়; কিন্তু ১১৩* 
খৃষ্টানদের জঁওরেসী ইহার উল্লেখ করিয়াছেন। এই সময়ে রাবি নদী 
সহরের নিকটে প্রবাহিত হত ।-_১১৬৬ খুষ্টাকে সন্রট জাওরঙ্গ- 
জেবের শাসনসচয়ে “মেসিও-খাঁভি-নও” নামক জনেক ফরাসী এদেশে 
আগমন করেন। তিনিও ইবনে হাঁওকালের মতের জনেক পোবকতা৷ 
করিয়াছেন। সাঁধারণতঃ প্রবাদ আছে যে--এই মন্দির আওরঙ্গজেব 
কর্তৃক মসজিদে পরিণত হয়। এ মসজিদ মুলরাজ কর্তৃক কামান 
ছ্ার। ধ্বংস প্রাপ্ত হয়। 0670721 01771701277 বলেন ১৮৫৩ 
খ টানে দুর্গের সঙ্গিকটে ইহার ধ্বংসাবশেষ দৃষ্টিগোচর হুইয়াছে। তৈমুরের 
সময় রাবি কেল্লার উভয়দিকে এবং ইহার একটা শীথ! উভয়ের মধ্য 
প্রদেশ দিয়া প্রবাহিত ছিল। কুলাদ পুরির মন্দির যাহা! এখন কেল্লার 
মধ্যে অবস্থিত, ইহার সহিত নুর্ধ্যমন্সিরের কোন সংশ্রব নাই। সহরের 
পাঁচ মাইল দুরে ঘে হুধ্যকঠ মন্দির আছে সম্ভবতঃ এইটা নৃর্্য- 
মন্দির হইতে পারে। এই সহায় মধো শাহ রুকনউদ্দিন আলমের 
সমাধি একটা দেখিবায় জিনিষ । ইহার উচ্চতা ১** ফিট। কবরটী 
অতু্চ স্থানের উপর রহিয়াছে বলিয় প্রায় পঞ্চাশ মাইল দুর হইতে 
দেখা যায়। কখিত আছে সুলতান গেয়াসউদ্দিন তোগলক এ কবর 
নিজের জন্ত প্রস্তুত করাইয়াছিলেন কিন্তু তৎপুত্র মহাশ্মদ সাহ তোগলক্‌ 
& কবরমধ্যে রুকম্উদ্দিমকে সমাধিত করেন। এই সহরের লোকসংখা! 
প্রায় আশি হাজার। বতুতা দশ ক্রোশ পরে সম্ভবতঃ রাবি নদী পার 
হুইয়ছিলেন। যি তিনি চিনা বিলাম ও রাবি তিনটা লদীই পায় 
হুইতেন তাহা হইলে ছোট নদী বলিতেন না। 


৫৫৮ 
লাস শপ 


গসমেক্ছার হ বহু লোক এই নদীর তীরে উপস্থিত রহিয়াছেন। 
আমার সঙ্গে কোনরূপ মুল্যবান দ্রব্যাদি ছিল না বটে 
কিন্তু যাহা ছিল তাহ! দেখিয়া একজন বড় লোঁক বলিয়া 
বোধ হইতেছিল। যখন আমার দ্রব্যাদি পরীক্ষা করিবে সে 
সময় আমাকে লজ্জায় পড়িতে হইবে বলিয়! চিস্তত হইতে 
হুইল। যাহ! হউক থোদীতাল! শীঘ্রই সে চিন্তা দূর করি- 
লেন। মুলতানের হাকিম কুতবল মালেক আমার আগমন 
সংবাদ জানিতে পারিয়া একজন সিপাহী প্রেরণ করেন। 
কেহ যেন আমার মালপত্র পরীক্ষা না করে সে তাহার 
জন্ত বিশেষরূপে লক্ষ্য রাখিয়াছিল। সন্ধার পুর্বে নদী 
পার হইয়া সেই নদীতীরে রাত্রধাপনের বন্দোবস্ত করি- 
লাম। পরদিবস প্রাতঃকালে বাদশার আঁখবার নবিস 
ও ডাকের সরদার দেহকাঁন সমরকন্দি আমাকে সঙ্গে 
করিয়া মুলতানাভিমুখে লইয়! চলিলেন। আমি মুলতানে 
পুছিয়া প্রথম কোতবল মালেকের নিকট উপস্থিত হইলাম। 
তিনি বিছানা হইতে উঠিয়া আমায় অভ্যর্থনা করিলেন এবং 
আপন পার্থে বসিবার আজ্ঞা দ্িলেন। সেই সময় আমি 
তাহার সম্মুখে উপচৌকন স্বরূপ একটা গোলাম একটা 
ঘোড়া কিসমিস ও বাদাম উপস্থিত করিলাম। বাদাম 
কিসমিস এদেশে জন্মে না খোরাসাঁন হইতে আন হইয়া 
থাকে । কোতবল মালেক একটা চবুতারার উপর কারু- 
কাধ্যথচিত সুন্দর মসনদের উপর উপবিষ্ট ছিলেন। 
তাহার উভয় পার্থে সহরের কাজী, সিপাহসালার, খতিব ও 
অন্ান্ত সন্ত্রস্ত লোক উপবিষ্ট ছিলেন। তীহার সন্ুথে 
একটা বিস্তৃত ময়দানে সৈশ্তগণ তীর, ধন্গুক, ঘোড়া প্রভৃতি 
যুন্ধসামগ্রী লইয়া আপন আপন যুদ্ধকৌশল দেখাইতে- 
ছিল। কোতবল মালেক প্রত্যেক সৈনের যুদ্ধকৌশল 
দেবেখিয়৷ তাহাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি করিতেছিলেন। 
তৎপর তিনি আমাকে সেখ রুকন দ্দিন কোরেসীর নিকট 
অবস্থান গন্য স্থান নির্দিষ্ট করিয়া যাইতে অনুমতি দিলে আমি 
তথা! হইতে গমন করতঃ উক্ত সঙ্জাস্ত লোকের নিকট 
অবস্থান করিতে লাগিলাম। রুকনউদ্দিন কোরেসী একজন 
সন্্া্ত খোস্ানানবাসী, বাদশার দরবারে থাকার জঙ্ত এদেশে 
আগমন করিয়াছেন. তাহার ভ্তার আরও বহু সনরাস্ত লোক 
ঞঁ উদ্দেশো আগমন: করিয়া! এখানে অবস্থান করিতেছেন। 


প্রবাসী । 


০৪ এত ৯তলী? তাপ রশ ৯ কপ 


[৮ম ভাগ। | 


নিট নানি এসি পা তাকী সিকি 


ইহাদের ম মধ্যে খোদাওয়ানজাঘা ফোমদিন (১ বোরহান 
উদ্দিন, এমাদ উদ্দীন, জিয়। উদ্দিন, মোবারক নামক জনেক 
সমরকনের জমিদার, প্রভৃতি লোক গুলিই প্রধান। ইহাদের 
সঙ্গে বন্ধুবান্ধব ও চাকর প্রভৃতি আরও বহু লোক ছিল। 
আমার আগমনের পর দিল্লী হইতে সম্রাট খোদাওয়ান্দ- 
জাদাকে অভ্যর্থনার সহিত দিল্লী গমন জন্ত খেলাত সহ 
বসনজী নামক জনৈক হাজব (চোবদার) এবং মহাম্মদ হারদি 
নামক জনেক কোতয়ালকে প্রেরণ করেন। এতৎ সঙ্গে 
সমাটজজননী মকছুমিয়া জাহান (২) তাহার পরিবারদিগের 
অন্য পৃথক খেলাতসহ আরও কতকগুলি লোক প্রেরণ 
করেন। তাহার মুলতানে আগমন করার পর থোদঘা- 
ওয়ান্দজাদার দিলী গমনের দিন স্থির কর! হয়। তাহার 
সঙ্গে আমাদেরও গমনের হুকুম হয়। দিল্লী গমনের পূর্ব 
দিবসে জনৈক কর্মচারী একখাঁনি ফারমে আমাদের প্রত্যে- 
কের স্বাক্ষর লওয়ার ভন্ত উপস্থিত হইলে আমর! সকলে 
তাহাতে স্বাক্ষর করিয়া দিলাম। অনেকে স্বাক্ষর করিতে 
অস্বীকৃত হইলেন। সম্রাটের আদেশ আছে “যদি কোন 
বিদেশী এদেশে আগমন করতঃ বসবাস করিতে অস্বীকূত 
হন তাহা হইলে তাহাদিগকে দিল্লী অভিমুখে যাইতে 
দেওয়৷ হয় না, (৩)-৮ আমর! বসবাস করিতে স্বীকৃত হওয়ায় 
স্বাক্ষর লওয়! হইল। আগর! দিল্লী গমন জন্ত প্রস্তত হইতে 
লাঁগিলাম। মুলতান হইতে দিল্লী ৪* দিবসের পথ। 

৪। দস্তরখান। (৪) যখন আমর! দিল্লী অভিমুখে 
গমন করিতে লাগলাম, তখন আমাদের পথের আহারের 
রীতিমত বন্দোবস্ত কর! হইয়াছিল । প্রত্যেক নির্দিষ্ট স্থানে 


শিপ শীাশীশীশীটী লাশ পাপী শশা 


নী ২০ 





€১) ফে়েম্ত। লিখিয়াছেন “এ সময় ঘোর রাজবংশধরগণকে খোদা. 
১ এবং আব্বাসিয় রাজবংশধরগণকে মখছুমজাদ! বলা 
যাইত।” ২.0 

(২) সঙ্জাট জননীকে সে সময়ে মকছুমিয়াঙ্গাহান বল! হইত । 

(৩) ইহাতে অনুমান হয় বিদেশীয়দিগকে উচ্চপদস্থ কার্য্যে নিযুক্ত 
করা কেবল যে ৰাদশার উদ্দেস্ত তাহা নহে বরং যাহাতে তাহারা! সপান- 
বারে এদেশে বসবাস করতঃ ইস্লাম ধর্ম বিস্তার করেন ইহাই তাহার 
মূল উদ্েস্তা। এট জনক খোদাওয়ান্দজাদ| ও তীহার জাতুন্পুত্, সেখ 
মুস৷ প্রভৃতি রাজবংশধরগণ সিওয্থান প্র দের জাজদ্ির সহয় হইতে 
সপরিবারে এদেশে আগমন করেন। সম্রাট ভাহাদিগকে রোহটাকি ও. 
মিরাটের কাজীর পদ প্রদান করতঃ তথায় বসবাস করিতে আজ্ঞা দে ।. 

(৪) জাহারের সময় যে কাপড় বিছাইয়া তাছায় রর নিত 
সামত্রী রাখির! আহার কর ছু তাহাকে দত্তরখাজ ধলা । - ক 


মিহির হী প্রস্থ হইতেছিল। - খোদাওযানগ্াদার 
সহিত একত্রে বসিয়া সকলকে আহার করিতে হইত। 
সুলতান হইতে এক মনজেল গমনের পর যে প্রকার আহা- 
রের ব্যবস্থা হইয়াছিল তাহার বর্ণনা কর! আবশ্তক। 
প্রথমে একখানি দত্তরখান বিছাইয়৷ তাহার চতুপ্পার্শে 
আমাদিগকে বদিতে অনুমতি কর! হয়। আমরা বসিলে 
প্রত্যেককে রৌপ্য ও কাচ নির্মিত গেলাসে মিছরি ও 
গোলাবের সরবৎ পান করিতে দেওয়া হয়। তৎপরে 
এক একথানি বাসনে ৫।*খানি করিয়া পাতলা চাপাতি 
রুটা, ছাগমাংস ভাজা, পারাঠা, হালুয়া! খসতি (ইহা আটা 
“চিনি ও দ্বত দিয়! প্রস্তুত ) ৪1৫ খণ্ড সমছা (ইহা আমি 
পূর্ব্বে কখন খাই নাই ) পোলাও কোরম! প্রভৃতি দেওয়ার 
শেষে হাজব পবিস্মিল্লাহ” বলিয়া সকলকে আহার করিতে 
অনুমতি, *দ্িলেন। আহারশেষে পান ও সুপারি দিয়া 
সকলকে নিষিষ্ট স্থানে বিশ্রাম করিতে বলিলেন। আমর! 
একে একে বিশ্রামাগারে গমন করিলাম। বিশ্রামাস্তে 
আবুহর অভিমুখে গমন করিতে লাগিলাম। 

৫€। আবুহর। (১) মুলতান হইতে গমন করিয়! এই 
সহরে উপনীত হইলাম। সহরটী ছোট বটে কিন্তু অতি 
সুন্দর। এই সহরের অধিকাংশ স্থানে, কুল বৃক্ষ দেখিতে 
পাইলাম। ফলও অপর্ধ্যাপ্ত রহিয়াছে । ফলগুলি দেখিতে 
মানু ফলের স্তায়। আমাদের দেশে যে সকল কুল জন্মে, 
ইহা! তাহা! অপেক্ষ! বৃহৎ ও খাইতে সুস্বাহু। 
- ৬ | হিন্দস্থানের ফল। 

(ক) জাঘুন ( জাম ) এই ফল দেখিতে জায়তুন ফলের 
সায় কিন্ত রঙট! সামান্ত কাল। 

(খ) কাটাল। এই ফল ছুই প্রকারের হয়, যেফল 





, (১) বতুতা এই সহরটা মুলতুন ও পাঁকপটনের মধ্যে অবস্থিত বলিয়| 

উল্লেখ করিয়াছেন। অধুনা ফিরোজপুর জেলার ফাজিলকার নিকটব্্তঁ 
'পাঁক্ষপটনের ৬* মাইল পূর্ব্বে আবার নামক এক জনপদ রহিয়াছে। 
: তত যে এই স্থানের উল্লেখ করিয়াছেন তাহাতে সন্দেহ নাই। এই 
আবুহন্সের নিকটস্থ, তেলতী দামক স্থানে রাজপুত রাজা রাঁণামল 
খনস্থান. করিতেন। * এই রাজার ফন্তাকে সাল'র রজধ (ফিরোজ 
শাহের পিতা বা মহান্মদ তোগলকের পিতৃষ্য ) বিবাহ করিয়াছিলেন। 
এরই গর্তে ফিরোজ শাছের জন্গ হুয়। কান্ত উন 
শভারিখ কিয় শাহতে উল্লেখ খছে। 


৮৭৯" 


৫৫৯. 


মূলে জন্মে ভাহাকে প্ৰরকীশ ব বলে ইহা খাইতে ্স্বাছ। 
বৃক্ষোপরি যে ফল জন্মে তাহাকে “চুকি” বলে। 

(গ) কসেরুহ (কেশুর)। এই সকল পুষ্ারণীতে জন্মে। 
হখন পুষ্ষরিণীর জল শু হইয়া যায় সেই সময় মৃত্তিক। খনন 
করতঃ ঁ ফল উত্তোলন করিয়া থাকে। 

(ঘ) মহুয়া । এই ফলের বৃক্ষগুলি বৃহৎ বৃহৎ, পাঁতা- 
গুলি আখরোটের পাতার ন্তাক কিন্ত ঈষৎ লাল ও হরিদ্রা 
বর্ণ মিশ্রিত। ফলগুলি আলুবোথারার ন্তায় হইয়৷ থাকে। 
এই ফলের মুখে কিসমিসের ন্তায় অন্ত একটী দ্রান! ৫১)" 
থাকে। ইহার আসম্বাদ আন্কুর ফলের ন্যায়। অধিক 
খাইলে মাথা ঘুরে। এই বৃক্ষ বৎসরে ছইবার ফলোৎপাদন 


িাসিপিপস-পাউা ০ গসিপ 


করিয়! থাকে । ইছার বাজ হইতে তৈল বাহির করিয়া 
প্রদীপে জালান হুইয়। থাকে। 
(ডে) আনার। আমাদের দেশের স্তায় হিন্দুস্থানে 


আনার জন্মিয়! থাকে । এদেশে আনার অর্থাৎ দড়িম বৃক্ষ 
হইতে বৎসরে দুইবার ফল পাওয়া যায়। জজিরে ঘেবত 
অল মহলে (মালদীপ) আনার বৃক্ষ প্রায় বার মাসই 
ফলোৎপাদন করিয়া থাকে। 


(5) রঙ্গতরাহ ( কমল লেবু )২)। এই ফল আমি 
আগ্রহের সহিত খাইতাম। 
ছছ) আম। (৩) এই ফল হিন্দুস্থানের সকল ফল 


অপেক্ষা উৎকৃষ্ট । আম পাকিলে হিদ্রাবর্ণের হয়। বড় বৃষ্টিতে 
কাচ! ফল পড়িয়া গেলে তাহার আচার (৪) প্রস্তুত করে। 
আমাদের দেশে যে প্রকারে লেবুর ও লঙ্কার আচার প্রস্তত 


করে হিন্দৃস্থানবাসীও সেই প্রকারে আচার প্রস্তুত করে। 


(১) বতুতা মহুয়ার ফল এবং ফুল নির্দেশ করিতে পারেন নাই। 
তিনি ঘে দানাকে কিসমিসের স্যায় বলিয়াছেন সেইটা মহয়ার ফুল। 
& ফুল শুদ্ধ হইয়া ফলের মুখে লাগিয়া থাকে। মহুয়ার ফুলে এক 
প্রকার মাদক দ্রব্য প্রস্তত হইয়! থাকে । 

(২) কমলালেবুর অনেক নাম আছে যখ! £--সঙ্গতরাহ, নার়৪ঙ ও 
তরঞ্, নারঙ্গী, করনাহ, কাওলা, গুল গুল প্রভৃতি । 

(৩) কবিবর আমির খসরু আম ও আচায়ের সম্বন্ধে বলিয়াছেন 
যথা 

“মগজে কুনম! নগজেকুন বোস্তীন 
নগজে তেরিন মেওয়ে হিন্ুস্থান” 

(৪) আচার সম্ববে-_লোকম| ন। রওয়াদ জেরে "আগার আঁচার, 
না ইয়্াবী।” 

ভিতর ণ২৫ হিজীরাতে কা 
বনের সৃকু হয়. 


৬০. 


.*। আবিবকহয়। (১) আমরা আরব ও 

২২ জন অশ্বারোহী বেল! ছুই প্রহরের সময় আবুহর হইতে 
গমন করতঃ সন্ধ্যাকালে একটী ময়দানে উপনীত হইলাম । 
আমাদের অন্ান্ত সঙ্গিগণ পূর্বেই গমন করিয়াছিলেন । মধ্যে 
মধ্যে পর্বত রহিয়াছে । এই সকল পর্ব্বতোপরি দস্্যগণ 
অবস্থান করিয়া! 'থাকে। আমর! যে সময়ে এই ময়দানে 
উপস্থিত হইলাম সেই সময় অনেকগুলি দস্থ্য আসিয়া আক্রমণ 
করিল। আমর! সকলে হৃষ্টপুষ্ট ও সাহসিক ছিলাম। 
তাহারা সন্দুথে না আসিয়া দূর হইতে তীর নিক্ষেপ করিতে 
লাগিল। কয়েকটা তীর আমার শরীরে ও আমার অঙ্- 
শরীরে লাগিয়াছিল। তীরগুলি মজবুত ছিলনা! বলিয়! 
অধিক আহত হই নাই। একজন সঙ্গীর ঘোড়া তীরে 
আহত হুইয়! মরিতেছে দেখিয়া! তাহাকে জবহে করিয়া 
দিলাম। আমাদের সঙ্গে একজন তৃকাঁ লোক ছিলেন। 
তিনি এ ঘোড়ার কীচা মাংস ভক্ষণ করিতে লাগিলেন। 
এই দস্থ্যদলের সহিত আমাদের ঘোরতর যুদ্ধারস্ত হয়। 
ইহাতে আমর সকলে সাষান্ত সামান্ত আঘাতপ্রাপ্ত হুইয়া- 
ছিলাম । আমি এ দন্্ুদলের ১২ জনকে নিহত করিয়া- 
ছিলাম। এই বিপদে পড়িয়৷ আমাদের আবিবকহর পনহুছিতে 
রাত্রি দ্বিপ্রহর লাগিয়াছিল। এই সহরে ছই দিবস অবস্থানের 
পর অজধ্যানাভিমুখে গমন করিলাম। 

৮। অজধ্যান (পাঁকপটন) (২) অজধ্যান একটা ক্ষুত্র 
সহর। হিন্দুস্থানের বাদসা সেখ ফরিঘ উদ্দিনের শিষ্য 
ছিলেন, তিনি গুরুর উপভোগের অন্ত এই সহর গুরুকে 
প্রদান করিয়৷ ছিলেন। 


(১) পাকপটন হুইতে প্রায় ২, ক্রোশ দূরে ও জেল! মুলতানের 
পুরাতন সড়কের ধারে যৌজে দোহালুর নিকটে আবুষকর দাকাকী 
মামক জনেক মহাত্মার সমাধি রহিয়াছে । সম্ভবতঃ এই স্থানই আবিবকর 
হইবে । এখানে চৈত্র মাসে একটা মেল! হইয়া! থাকে, প্রায় দশ বার 
হাজার লোকের সমাগম হয়। কিন্তু বতুত। এই মহাত্মার সমাধি 
সম্বন্ধে কিছুই উল্লেখ করেন নাই, সেই জন্য আমাদের সন্দেহ রহিয়া 
গেল। আবুবকর দকাকী একজন যোগিশ্রেষ্ঠ পুরুষ ছিলেন। ছুঃখের 
বিষয় যে ঠাহার সমাধি কোথার আছে তাহার স্থান আজ পধ্যস্ত কেছই 
দির্দেশ করেন নাই। 

* (২) পাকপটনের প্রাচীন নাম অজধান। এই স্থানে বাবা ফকিদ- 
উদ্দিন সকরগঞ্জের সমাধি রহিয়াছে । ফরিদ এই স্থানকে পটন নাষে 
অভিহিত করিতেন বঙ্গিয়। স্জাট আকবর এই স্থাদকে পাকপটন 
স্বজিতেন। অধুম। এই সহর শতক্র হইতে ১* মাইল দ্দিণে অবস্থিত। 


' প্রযাসী ৷ 


ঠিক সপ সী সি পিল” পি শসা সিল ্ 


একদা বুযহাস্থদ্দিন ইসকদারী আমাকে বলিয়াছিলেন 
যে *অজধ্যানে তোমার সহিত সেখ ফরিদউদ্দিনেয * 
সাক্ষাৎ হইবে তাহাকে আমার অভিবাদন জানাইবে।” 
ঈশ্বরাহ্ুগ্রহে এই স্থানে তাঁহার সহিত আমার সাক্ষাৎ হইল। 
সেখ সঘাসর্কাদা ঈশ্বরচিন্তায় মগ্ন থাঁকিতেন। সেই জন্ত 
একপ্রকার লোকসহবাস ত্যাগ করিয়াছিলেন বলিলেই 
হয়। যদি কাহারও বন্ত্রাগ্র দৈবাৎ তাহার বস্ত্রে ম্পৃষ্ট 
হইত তাহা হইলে তৎক্ষণাৎ নিজেই ধৌত করিয়া ফেলিতেন। 
আমি তাহার নিকট উপস্থিত হইয়! সাক্ষাৎ করিলাম এবং 
সেখ বুরহান উদ্দিনের অভিবাদন জ্ঞাত করিলাম। সেখ 
গুনিয়। আশ্চধ্যান্বিত হইয়৷ উত্তর দিলেন যে তিনি অন্ত 
কাহাকে অভিবাদন দ্রিতে বলিয়াছেন। অনন্তর তথ! হইতে 
গমন করিয়! তাহার ছুই পুত্রের সহিত সাক্ষাৎ করিলাম। . 
ইহার! উভয়ে বিদ্বান ও জ্ঞানী লোক। জ্যেষ্ঠের নাম মা- 
আ-জদ্দিন এবং কনিষ্ের নাম আলমউদ্দিন। জ্যেষ্ঠ মা-আ- 
জদ্দিন পিতার মৃত্যুর পর পিতৃম্থানে সমাসীন হন। ইহার 
পিতামহ সেখ ফরিদউদ্দিন সফরগঞ্জের 1 সমাধি জিয়ারত 
করিলাম। এই নগর হইতে যাত্রাকালে আলমউদ্দিন 
বলিলেন আমার পরম গুরু পিতার সহিত সাক্ষাৎ করিয়া 
যাও। সেই সময় তাহার পিতা বাটার একটা উচ্চ ছাদের 
উপর সমাসীন ছিলেন। তাহার পরিধানে শ্বেতবন্ত্র ও 


প্রথমে এই সহরের পাদদেশ দিয়! শতক্র নদী প্রবাহিত হইত। হাত্রিগণ 


মুলতান হইতে দিলী আগমনকালে এই স্থানে নদী পার হইতেন। 
এক্ষণে পাকপটন জেল! মণ্টগমায়ীর অধীনস্থ একটা মহকুমা । প্রত্যেক 
বৎসর মহরম মাসে বাবা ফরিদের সমাধির নিকট একটা বড় মেলা 
হইয়া থাকে । এই মেলার প্রায় ৬*৭* হাজার লোকের সমাগম 
হইয়া থাকে। সহরের লোকসংখ্যা প্রায় ছয় হাজার। 
আকবরীতে ইহাকে কেদল “পটন” ও ফেরেস্তা! “পটন বাবা 
বলিয়! উল্লেখ করিয়াছেন। 

ক* যে সময়ে বতুতা এই সহরে জাগমন করেন সেই সঙ্গরে 
ফরিদউদ্দিন সফরগঞ্রের পৌন্তর দেখ আলাউদ্দিন মওজ 
পিতামহের স্থাদে সমাসীন ছিলেন। বতুতা৷ যে দুইজন পুত্রের উল্লেখ 


করিয়াছেন তীহার! আলাউদ্দিনের পুত্র। পেখ আলাউদ্দিন দুলতান 


এবং ৬৭* হিজীরাতে তাহার মুত্যু হুয়।. 


মন্তকোপরি একটী বৃহৎ পাগড়ী, গর পাগড়ীর একাংশ ছাদের 
নিম্নে ঝুলিতেছিল। আমি তাহাকে অভিবাদন করতঃ 
গমন করিবার ইচ্ছ! প্রকাশ করিলাম। তিনি আশীর্বাদ 
করতঃ আমার জন্য মিছরি উপঢৌকন পাঠাইয়। দরিলেন। 
আমি তাহা গ্রহণ করতঃ নগরাভ্যস্তরাভিমুখে গমন করিলাম। 

৯। সতীদাহ। * তথা হইতে প্রত্যাবর্তন করতঃ 
নগরাভ্যন্তরে গমন করিয়। দেখিতে পাইলাম কতকগুলি 
লোক দলবীধিয়া গমন করিতেছে । তাহাদের পশ্চাতে 
আমার সঙ্গীগণকেও দেখিলাম। তাহাদিগকে এরূপ দল 
বাধিয়। গমনের কারণ জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম 
একজন হিন্দুর স্ত্রী স্বামীর মৃতদেহের সহিত দগ্ধ হইল। 
সত্রীলোকটা স্বামীর মৃতদেহের সহিত জড়িত হইয়। অগ্নিমধ্যে 
দ্ধ হইয়াছিল। ইহারা তাহা দর্শনার্থে গমন করিয়া- 
ছিলেন। 

আমি আরও একসময় একজন হিন্দু স্ত্রীলোককে 
বৈশতৃষায় সুসজ্জিত হইয়া অশ্থপৃষ্ঠে গমন করিতে দেখিয়া 
তাহার সঙ্গী লোকদ্দিগকে জিজ্ঞাসা করিয়৷ . জানিতে 
পারিলাম প্র স্ত্রীশোকটীর স্বামী মরিয়! গিয়াছে, সে তাহার 
স্বামীর মৃতদেহের সহিত দগ্ধ হইবে। যে স্থানে চিনা 
প্রস্তুত হইয়াছে অগ্বপৃষ্টে তথায় গমন করিতেছে। 
আবরোহী + সহরে থাক! কালে আমি স্বচক্ষে যে সতীদাহ 
দেখিয়াছি তাহার বর্ণনা করিতেছি । এই সহরের অধি- 


__ * আবুল ফজল লিখিয়াছেন হিন্ুশা্্রে উল্লেখ আছে যে সী স্বামী 


মরিয্না যায় তাহার উচিত আহ্লাদের সহিত স্বামীসহ দগ্ধ হওয়।। কিন্ত 
সাধারণে তাহাকে এ কাধ্য হইতে বিরত র্লাখিবে। বিধবাগণ বৈধব্যা- 
বন্থায় জীবিত থাক। অপেক্ষা স্বামীর সহিত দগ্ধ হওয়। মঙ্গল বিবেচন। 
করেন। জারও লিখিয়াছেন সতীদাহ হওয়ার পাঁচটা কারণ আছে 
যখা-১ম। অধিক ভাবন। উপস্থিত হইলে আত্মীরগণ লইয়া! গিয়! 
দাহ করির! ফেলে। ২য়। ভালবাসার নিমিত স্বেচ্ছায় দগ্ধ হয়। 
ওয়। লজ্জাবশত দগ্ধ হয়। ৪র্ঘ। সামাজিক রীতি অনুসারে । ৫ম। 
স্বা্ীয় আত্মীর়গণ জোর পুর্ধধক দাহ করিয়! ফেলেন। দ্বিতীয় কারণ 
ঘ্যতীত অন্তান্তরূপে দাহ কয়িতে হইলে বাদসার হুকুম লইতে হইত। 

১৮২৭ খৃষ্টাব্দে লর্ডবেশ্টিক্ক এই প্রথ|! রহিত করেন। 

শঁ সিন্ধু প্রদেশে রোচ্ী জেলার অধীনস্থ “ওবাওরদ” নামক যে 
একটী অহকুম! রহিয়াছে সম্ভবতঃ বতুত1 এ স্থানকে আবরোহী নামে 
উল্লেখ কন্গিগ়াছেদ। প্রবাদ জাছে এই সহর ৭৮৭ খ্টাবে স্বাপন করা 
হ্য। ১৫৫২ খসে স্থাপিত একটা মসজিদ আজও বর্তমান রহিয়াছে। 
বহরে লোকসংখা! প্রায় তিমসহশ্র। আইন আকবর/তে সরকার 
মুবভারে “্পাবাওরা” দামক একটা স্থানের উ্লেখ জাছে। সম্ভবতঃ 
ইনাৎ হইলে হইতে পায়ে। . 


ইব্নে বতৃতার ভারত ভ্রেমণ। 


: কতকগুলি সৈম্ত তথায় অবস্তান করিত। 


৫৬১ 


কাংশ লোক হিন্দু অধিবাসী। এখানকার কাজী সামারা 
সম্প্রদ্দায়ের একজন মুসলমান । হিন্দু অধিবাসিগণ সর্বদা 
কাজীর বিরুদ্ধাচরণ করিয়া! থাকেন। সেই জন্ত বাদশায় 
এক দিবস 
হিন্দুদের সহিত ঘোরতর যুদ্ধারস্ত হয়। অনেক হিন্টু মার! 
যায়। তাহাদের মধ্যে তিন জন লোকের তিনটা স্ত্রী আপন 
আপন স্বামীর সহিত দগ্ধ হইবার ইচ্ছ! প্রকাশ করিলে 
সেই সংবাদ বাদশার নিকটে প্রেরণ করা হয়। প্রায় এক 
মাস গতে বাদশার হুকুম পহুছিলে তাহারা দগ্ধ হইবার তিন 
ঘিবস পূর্ববে নানা গ্রকাঁর আমোদ প্রমোদ ও নানা প্রকার 
স্বখা্য দ্রব্য আহার করিতে লাগিল। অন্তান্ত হিন্দু 
স্ত্রীলোকগণ আসিয়া তাহাদের সহিত সাক্ষাৎ করতঃ আমোদ 
আহলাদে যোগ দ্রিতে লাগিল। চতুর্থ দিবসে নান! 
প্রকার বেশভৃঘায় সজ্জিত হইয়া তিনজনে পৃথক 
পৃথক তিনটী অশ্বপৃষ্ঠে আরোহণ করতঃ বাম হস্তে একটা 
নারিকেল এবং অপর হস্তে একটা আরসি গ্রহণ করতঃ 
্ষ্টচিত্তে বার বার মুখ দর্শন করিতে করিতে চিতাভিমুখে 
গমন করিতে লাগিল'। তাহাদের আত্মীয়গণ অঙ্ববলগা 
ধারণ করতঃ অতি ধীরে ধীরে চলিতে লাগিল। ঝগ্র 
পশ্চাতে ঢাক ঢোল ইত্যাদি বাভিতেছিল।' অন্যান্ত 
হিন্দুগণ তাদের নিকটে গমন করিয়া! আপন মৃত আত্মীয়কে 
তাহাদের অভিবাদন জানাইবার জন্ত অনুরোধ করিতেছিল। 
স্ত্রীলোকগণ “আচ্ছা” বলিল্প! সম্মতি প্রকাশ করিতেছিল। 
ইহাদের সঙ্গে বাদসার দিপাহীগণও ছিল। দ্াহক্রিয়া 
দেখিবার জ্বন্ত আমরাও পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিলাম।, 
অবশেষে তিন ক্রোশ চলার পর একটা নিবিড় অন্ধকার 
বিশিষ্ট অরণ্যমধ্যে সকলে প্রবেশ করিলাম। অরণ্য- 
মধ্যে চারিটী মন্দির। তংপার্খে অন্ধকার ও দুর্গন্ধময় জলে 
পরিপূর্ণ একটা কূপ রহয়াছে। পৃথিবী মধ্যে কুপটি বে 
নরক তাহাতে সন্দেহ নাই। কূপের নিকটে একটী গর্ত 
মধ্যে চিতা প্রস্তত রহিয়াছে। মধ্যে মধ্যে অগ্সিতে সর্যপ 
তৈল দেওয়া হইতেছে। অগ্ি আরও অধিক ধু-ধু করিয়! 
জলিতেছে। চারিজন লোক একটা কীখার *চারিটা ফোখ 
ধারণ করতঃ চিতাটী ঢাকিয়! রাখিয়াছে পাছে অগ্থি 
দেখিয়া রীলোৌকের! ভয় পার। সেই সময় & তিন. জব 


৫৬২ 
ডিক পা 


'জ্রীলোক মধ্যে একজন আলির তাহাদের নিকট হইতে 
কাথাটা কাড়িয়৷ লইঙ্ল! বলিতে লাগিল *আমর! জানি না 
কি যে উহার মধ্যে অগ্নি জলিতেছে? তবে কেন অনর্থক 
টাকিয়! রাখিয়াঁছ। ?” 

. অবশেষে তিন জন স্ত্রীলোক অশ্ব হইতে অবতরণ 
করতঃ দ্বেহ হইতে একে একে সমস্ত গহনাগুলি খুলিয়া 
ফেলিয়া একখানি মোটা কাপড় পরিধান করিয়া কূপ মধ্যে 
_ক্বান করিতে লাগিল। স্নান শেষ হইয়া গেলে এফে একে 
চিতার নিকটবর্তী হইয়া অগ্নিকে অভিবাদন করতঃ কুণ্- 
মধ্যে বম্প প্রদান করিতে লাগিল। এইরূপে প্রত্যেকে 
কুগ্ডমধ্যে বম্প দিল। ঢাঁক ঢোল দ্বিগুণ রবে বাজিতে 
লাগিল। দর্শকগণ স্তস্ভিত হইয়া রহিল। কাহারও মুখে 
কথাটি পধ্যস্ত নাই। মুহূর্ত মধ্যে কাঁধ্য শেষ হইয়া! গেল। 
তাহান্দের আস্তীয়গণ বড় বড় কাষ্ঠঘণ্ড ও তৈল অনবরত 
প্রদ্ধান করিতে লাগিল। ইহা দেখিয়! আমি অজ্ঞান হইয়া 
ঘোড়া হইতে পড়িতেছিলাম এমন সময় আমার সঙ্গী 
বুঝিতে পারিয়৷ আমাকে ধরিয়! ফেলেন এবং জল দ্বারা 
মুখাদি ধৌত করিয়। দেন। অতঃপর আমর! তথা হইতে 
প্রন্ত্যাগমন করিলাম। হিন্দুজাত এই প্রকারে আপন 
দেহ গঙ্গামধ্যেও ডুবাইয়! দেয়। গঙ্গানদী ইহাদের পরম 
ভীর্ঘস্থান। তাহাদের বিশ্বাস স্বর্গের সহিত এই নদীর 
যোগ আছে। যদি কেহ গঙ্জামধ্যে ভুবিবার ইচ্ছা করে, 
ভাহ! হইলে পূর্বেই সকলকে বলিয়া রাখে “আমি সাংসারিক 
কোন প্রকার কষ্টে পাঁড়য়া ডুবতেছি তাহা নহে বরং 
গোস্বামীর ( ঈশ্বরের ) সম্তোষসাধনার্থে ভুবিতেছি।” সেই 
ব্যক্তি ভুবিয়া মারয়া গেলে তাহার আত্মীয়গণ মৃতদেহ 
উঠাইয়! ঘাহ করিয়া ফেলে। 

১৭। সুরসতী (সরসাহ ) *%। 


তা 


অজ্জধ্যান হইতে 


৬ পুর।তন ধ্রতিহাসিকগণ “সন্পনাহকে” হরদতী নামে উল্লেখ 


করিতেন। আবুল ফজল সরমাহ বলিয়। উল্লেখ করিয়াছেন। সস্ভবতঃ 
এই সহরটা ময়ন্বতী ( ঘাধর। ) মদীয় তটে রহিয়াছে বলিয়া! ইহাকে 
হুরসতী বিয়া থাকে। কেহ কেহ বলেন সারস নামে এক রাজ। 
এখানে বাস করিতেন সেই জগ্ট ইহাকে ন্ুরসতী নামে অভিহিত করিয়া 
থাকে, কিন্তু ইরা মিথ্যা কখ1। ১৮৩৭ খাবে মেজর থারসগী ইহার 
মিকটে আর একটা সর স্থাপন করেন, ইহাকেও এ নামে অতিহ্িত 
করা হয়। অধুন! ইহার লোক সংখ্যা ১৭ সহত্রের অধিক। ১*২৬ 
ব্ষ্টাবের ছুতিক্ষে পুরাতন সহরটা ধ্বংস হুইয়! বায়। নুতন দহরের 


লাকি তি কও ৪০৪০৭ 22858 ৮ 


[৮ ভাগ) 


হুরসতী সহরে গমন করিলাদ। সহরটা অতি বৃহৎ। 
এখানে ধান্ত প্রচুর পরিমাণে জন্িয়া থাকে। চাউলাও 
অতি উৎকৃষ্ট বলিয়! বিধ্যাত। সামসদ্দিন বন্ছুনজী প্রমুখাৎ 
গুনিলাম এখানকার চাউল দিল্লীতে অতি মহার্খ দরে বিক্রয় 
হইয়! থাকে। 

১১। হানসী।* স্ুরসতী হইতে গমন করিয়া হান- 
সীতে পনহছিলাম। সহরটা অতি সুন্দর। প্রবাদ আছে 
একজন হিন্দু রাজ! এই সহর স্থাপন করিয়াছিলেন। 
কাজী কামালউদ্দিন ও তাহার ভ্রাতাদ্ধয় (কতনু খা ও. 
সামসদ্ধিন ) এই সহরের অধিবাসী ছিলেন। কতলু খা 
বাদশার শিক্ষক ছিলেন। সাঁমসদ্দিন মক! গমন করিয়! 
তথায় বাস করেন এবং মন্কাতেই তাহার মৃত্যু হয়। 

১২। মস্থদাবাদ ও পালম। 1 ছুই দিবস চলার পর 
মন্রদাবাদে পহুছিলাম। এই সহর হইতে "দিল্লী ১৭ ক্রোশ 
দূরে অবস্থিত। বাদশা মালেক হোসাঙ্গকে হানসী ও 
মন্দাবাদ জায়গীর প্রদান করিয়াছেন। মনুদাবার্ধে 


উত্তরপূর্ব কোণে পুরাতন সহরের ধ্বংদাবশেষ আজও দেখা যায়। 
ঘাধর! নদীর একটী শাখ! ইহার পার্থদিয়। প্রবাহিত হইতেছিল কিন্ত 
এখন এ শাখ! বালুকা পূর্ণ হওয়ায় বন্ধ হইয়। গিয়াছে। 

বতুতার সমগে এখানে ধান্ত প্রচুর পরিমাণে জন্মিত। এখনও 
প্রচুর পরিমাণে ধান্ত জন্মে বটে কিন্তু চাউল তত ভাল হয় ন!। পূর্বে 
এই সহয়ে সোবেদ।র অবস্থান করিতেন। ফিরোজসাহ হেসার সহর 
স্থাপন কৰিলে সোবেদার এ সমর পরিত্যাগ করিয়৷ হেসারে অবস্থান 
করিতেন। 

* এই সহর হিসার জেলার অধীনস্থ একটা মহকুমা। লোক 
সংখ্য। প্রায় ১৬ হাঙার। কখিত আছে অনঙ্গপাল এই সহরের 
স্থাপনকর্তা। এখানকার কেন্স।টা পৃথ্ঠীরায়ের তৈয়্ারী। ১৭৮৩ খু ্টাবের 
ছুভিক্ষে সহরটা ধ্বংস হইয়া! যায়| ১৭৯৫ খ্্টান্দে জর্জ টমাস পুনঃ- 
স্থাপন এবং কেল্লাটার নঃ নির্মাণ করেন। ১৮*৩ খৃষ্টাবে এই সহয় 
ইংরাজ আধকারভুকত হয়। নুলতান মহমুদর গজনী, হুলতান মছউদ 
গজনী ও সাহাবুদ্দিন গোরির সময» কেল্লাটী দু ছিল। জাইম 
আকবরীতে এই কেল্লার উল্লেখ জাছে। 

+ আকবর বাদশার সময়েও এই সহর বর্তমান ছিল। জাইন 
আঁকবরীতে উল্লেখ আছে যে এখানে একটি পুরাতন ছূর্গও ছিল। 
হানসী হইতে মন্ুদাবাদ ৬* মাইল দুরবন্তী। এখন বোধ হইতেছে 
বতুতা ও ডাহার সঙ্গিগণ প্রতিদিন ৬* মাইল পথ গমন করিতেন । মনু 
বাদ, দির্লীও সুরসতী পথে নাই। মালেক হোসেঙ্গ নামক যে বাকি 
খোদাওয়ান্দ জাদার অভ্যর্থনার্ধে গমন করিগ়াছিলেন, রা 
তাহার জায়গীর ছিল বলিয়া তিমি এ পথে হণীহাদিগফে জইযা 
গিক্লাছিলেন। “সামস দিরাজ” কিরোজসাছের" সিন্ধু হইতে, দিল, 
আগমনের যে পথ উল্লেখ করিয়াছেন তাহ। সাধারণতঃ টজিনিন মহ 
ও ছানসী মধ্য দিয়! যে সড়ক ছিল। 

'গারম। এই পরামটা এখনও হিনীর নিকটে রহিয়াছে । . . 





১০ লংখ্যা।] 


পাজি লী পি এলসি নিশি ৯ 


প্ছিয়া গুনিতে পাইলাম বাদশা কনোজে গমন করি. 
সাছেন। দিল্লী হইতে কনোজ দশ মনজেল দূরে অবস্থিত। 
দিল্লী হইতে বাদশার মাতা মখছুম! জাহান ও মন্ত্রি খাজে 
জাহান আহাম্মদ আমাদের অভ্যর্থনার্থে সেখ বোদতানী, 
সেরিফ মাজেজ্জরানী, জহীরউদ্দিন জনজানী প্রভৃতি অনেক 
লোককে প্রেরণ করিয়াছেন। আমাদের মস্গদাবাদে 
পঁছছা সংবাদ ডাকযোগে বাদশার নিকট প্রেরণ কর! হয় 
এবং তীহার উত্তর ন! আসা পর্যাত্ত ৩ দিবস তথার অবস্থান 
করিতে হইরাছিল। কনোজ হইতে সংবাদ পঁহুছিল 
আমাদিগকে দিল্লীঅভিমুখে গমন করিবার আজ্ঞা দেওয়া হয়। 
মন্দাবাদ হইতে গমন করিয়া পালম নামক একটা গঞগুগ্রামে 
উপস্থিত হুইলাম। বাদশা তাহার সহচর নাসিরুদ্দিনকে 
এই শাবটা জারগীর প্রদান করিয়াছেন। 
মহাম্মদ হাফিজল হোসেন । 


গোরা 


৪০ 

বরদাঙ্ন্দরী তাহার ব্রাঙ্ষিকাবন্ধুদিগকে প্রায়ই নিমন্ত্রণ 
করিতে লাগিলেন । মাঝে মাঝে তাহাদের ছাতের উপরেই 
সভা হইত। হরিমোহিনী তাহার স্বাভাবিক গ্রাম্য সরলতার 
সহিত মেয়েদের আদর অভার্থনা করিতে চেষ্টা করিতেন 
কিন্তু ইহার! যে তাহাকে অবজ্ঞা করে তাহা তাহার কাছে 
গোপন রহিল না । এমন কি, হিন্দুদের সামাজিক আচার 
ব্যবহার লইয়! তাহার সমক্ষেই বরদান্ন্দরী তীত্র সমালোচনা 
উত্থাপিত করিতেন এবং অনেক রমণী হরিমোহিনীর প্রতি 
বিশেষ লক্ষ্য রাখিয়! সেই সমালোচনায় যোগ দিতেন। 

' স্চরিতা তাহার মাসীর কাছে থাকিক্া! এই সমস্ত 
আক্রমণ নীরবে সম করিত। কেবল, সেও যে তাহার 
মানীর দলে, ইহাই সে যেন গায়ে পড়িয়া প্রকাশ করিতে 
চেষ্টা করিত। যেছিন আহারের আয়োজন থাকিত সেদিন 
জুচরিতাকে সকলে খাইতে ভাঁকিলে দে বলিত_“না, 
কমি খাইলে 1”, . 

"সেকি! সু সাম সঙ্গ বল খাবে না 
সা 1” 
বরধাজন্দনী নলিতেন, প্সাজকাণ: রিতা বে.মন্ত 


৫৬৩ 
হি'ছু হয়ে উঠেচেন তা বুঝি জান না। উন বে ামারর 
ছোয়া খান না!” 

“নুচরিতাও হিছ হয়ে উঠুলে! ! কালে কালে কতই 
ষে দেখতে হবে তাই ভাবি।” 

হরিমোহিনী ব্যস্ত হইয়া! বলিয়! উঠিতেন, প্রাধারানী, মা, 
যাও মা। তুমি খেতে যাও মা!” 

দলের লোকের কাছে যে ম্থচরিতা তাহার জন্ত এমন 
করিয়া খোটা খাইতেছে ইহা তাহার কাছে অত্যন্ত কষ্টকর 
হইয়া উঠিয়াছিল। কিন্তু সুচরিতা অটল হইয়া থাকিত। 
এক'দন কোনো! ত্রাহ্মমেয়ে কৌতুহল বশত হুরিমোহিনীর 
ঘরের মধ্যে জুতা! লইয়া প্রবেশ করিতে প্রবৃত্ত হইলে 
স্থচরিতা পথরোধ করিয়া ঈাড়াইয়া বলিল-_”ও ঘরে যেয়ো 
না।” | 

কেন?” 

“ও ঘরে গুর ঠাকুর আছে।” 

“ঠাকুর আছে! তুমি বুঝি রোজ ঠাকুর পুজে! কর।” 

হরিমোহিনী বলিক্লেন_-”হা, মা, পুজে! করি বই কি!” 

প্ঠাকুরকে তোমার ভক্তি হয় ?” 

“পোড়া কপাল আমার ! ভক্তি আর কই হল? ভক্তি 
হলে ত বেচেই যেতুম !” 

সেদিন ললিতা উপস্থিত ছিল। সে মুখ লাল করিয়া 
প্রশ্নকারিনীকে জিজ্ঞাস! করিল, প্তুমি ধার উপাসনা কর 
তাঁকে ভক্তি কর?” 

পবাঃ ভক্তি করিনে ত কি।” 

ললিতা সবেগে মাথ! নাড়িয়া কহিল, “ভক্তি ত করই 
না, আর, ভক্তি যে কর না, সেটা তোমার জানাও নেই।» 

স্থচরিতা যাহাতে আচ'র ব্যবহারে তাহার দল হইতে 
পৃথক ন! হয় সেজন্য হরিমোহিনী অনেক চেষ্টা করিলেন 
কিন্ত কিছুতেই কৃতকাধ্য হইতে পারিলেন না। 

ইতিপূর্বে হারান বাধুতে বরদান্ন্দরীতে ভিতত্ে 
ভিতরে একট! বিরোধের ভাবই ছিল। বর্তমান ব্যাপারে 
উভয়ের মধ্যে খুব মিল হুইল। বরদানুন্দরী কহিলেন, 
যিনি যাই বলুন না কেন ত্রান্ষসমাজের আদর্শকে বিশুদ্ধ 
রাখিবার জন্ত বদি কাহারো ষ্ট থাকে ত সে পাল বাবুর 
হারান: বাবুও, .. আঙ্গপরিবারকে সর্বপ্রকার নিধলঙ্ক 


৫৬৪ 


পণ পপর পনি 


 ক্বাখিবার প্রতি বরাননদেরীর একান্ত বেদনাপুর্ণ সচেতনতাকে 

্রাহ্মগৃহিণী মাত্রেরই পক্ষে একটি স্মৃষ্টাস্ত বলিয়া সকলের 
কাছে প্রকাশ করিলেন। তাহার এই প্রশংসার মধ্যে 
পরেশ বাবুর প্রতি বিশেষ একটু খোচা ছিল। 

হারান বাবু একদিন পরেশ বাবুর সন্মুখেই সুচরি তাঁকে 
কহিলেন, *গুন্লুম' না কি আজকাল তুমি ঠাকুরের প্রসাদ 
খেতে আরম্ভ করেচ ?” 

সুচরিতার মুখ লাল হইয়া উঠিল কিন্তু যেন সে কথাটা 
গুনিতেই পাইল না এমনিভাবে টেবিলের উপরকার 
দোয়াতদানিতে কলমগ্ডল|! গুছাইয়া রাখিতে লাগিল। 
পরেশ বাবু একবার করুণনেত্রে স্ুচরিতার মুখের দিকে 
ছাহি্য! হারান বাবুকে কহিলেন, “পানুবাবু, আমর যা কিছু 
খাই সবই ত ঠাকুরের প্রসাদ ।” 

হারান বাবু কহিলেন, পকিস্তু সুচণ্রতা যে আমাদের 
ঠাকুরকে পরিত্যাগ করবার উদ্ভোঁগ করচেন।” 

পরেশ বাবু কহিলেন, “তাও যদি সম্ভব হয় তবেতা 
নিয়ে উৎপাত করলে কি তার কোনে] প্রতিকার হবে 1” 

হারান বাবু কহিলেন, “শোতে যে লোক ভেসে যাচ্চে 
তাকে কি ভাঙীয় তোলবার চেষ্টাও করতে হবে না ?” 

পরেশ বাবু কহিলেন_ “সকলে মিলে তার মাথার 
উপর ঢেলা ছুড়ে মারাকেই ডাঙায় তোলবার চেষ্টা বলা 
যায় না। পান্বাবু আপনি নিশ্চিন্ত থাকুন আমি এতটুকু 
বেল! থেকেই স্ুচরিতাকে দেখে আস্চি। ও যদি জলেই 
পড়ত তাহলে আমি আপনাদের সকলের আগেই জান্তে 
পারতুম এবং আমি উদ্দাসীন থাকতুম ন11” 


হারান বাবু কহিলেন__”নুচরিতা ত এখানেই রয়েচেন। . 
আপনি গুঁকেই জিজ্ঞাসা করুন না। গুন্তে পাই উনি 


সকলের ছোয়া খান না। সে কথা কি মিথ্যা?” 

স্ুচরিত ঘোয়াতদানের প্রতি অনাবশ্ঠক মনোযোগ 
দুর করিয়া কহিল, “বাব জানেন আমি সকলের ছোয়া 
খাইনে। উনি ধদি আমার এই আচরণ সহ করে থাকেন 
তাহলেই হল। আপনাদের ষর্দ ভাল না৷ লাগে আপনারা 
বত খুসি আমাপ্স নি! করুন কিন্তু বাবাকে বিরক্ত করচেন 
কেন? উনি আপনাদের কত ক্ষমা করে চলেন তা 
আপনার! জানেন? একি তারই প্রতিফল ?” 


প্রবাসী । 


৪৯০৪৪ স্ব ৯ উকি ৭৫ উকি কা ক ৯ ০৯৯ রি ই 


৮ম ভাগ। 

* হারান বাবু আশ্চর্ধা হইয়! ভাবিতে লাগিলেন-_“চি- 
তাও আজকাল কথা কহিতে শিখিয়াছে !” 

পরেশ বাবু শান্তিপ্রিয় লোক; তিনি নিজের বা! পরের 
সম্বন্ধে অধিক আলোচন! ভালো বাসেন না। এ পধ্যস্ত 
ব্রাহ্মঘমাজে তিনি কোনো! কাজে কোনে! প্রধান পদ গ্রহণ 
করেন নাই; নিজেকে কাহারে! লক্ষাগোচর না করিয়া 
নিভৃতে জীবন যাপন করিয়াছেন। হারান বাবু পরেশের 
এই ভাবকেই উৎসাহহীনতা ও ওঁদাসীন্য বলিয়া গণ্য 
করিতেন, এমন কি, পরেশ বাবুকে তিনি ইহা লইয়৷ ভত্-. 
সনাও করিয়াছেন। ইহার উত্তরে পরেশ বাবু বলিয়াছিলেন, 
ঈশ্বর, সচল এবং অচল এই ছুই শ্রেণীর পদার্থ ই হ্যাট 
করিয়াছেন, আমি নিতান্তই অচল। আমার মত লোকের 
দ্বারা ষেকাজ পাওয়! সম্ভব ঈশ্বর তাহা আদায় করিয়া 
লইবেন। যাহ! সম্ভব নহ্থে তাহার জন্ত চঞ্চল হুইয়া”কোনে 
লাভ নাই। আমার বয়স যথেষ্ট হইয়াছে; আমার কি 
শক্তি আছে আর কি নাই তাহার ষীমাংস! হইক্স। গিয়াছে। 
এখন আমাকে ঠেলাঠেলি করিয়া কোনো ফল পাওয়া 
যাইবে না। 

হারান বাবুর ধারণ! ছিল তিনি অসাড় হ্ৃদয়েও উৎসাহ 
সঞ্চার করিতে পারেন ; জড়চিত্তকে কর্তব্যের পথে ঠেলিয়া 
দেওয়া এবং স্থলিতজীবনকে অস্কৃতাপে বিগলিত করা 
একটা স্বাভাবিক ক্ষমতা ) তাহার অত্যন্ত বলিষ্ঠ এবং 
একাগ্র শুভ ইচ্ছাকে কেহই অধিকদিন প্রতিরোধ কারিতে 
পারে না এইকধপ তীহার বিশ্বাস। তাহার সমাজের 
লোকের ব্যক্তিগত চরিত্রে যে সকল ভাল পরিবর্তন ঘটিয়াছে 
ভিনি নিজেকেই কোনো না কোনো! প্রকারে তাহার 
প্রধান কাঁরণ বলিয়া নিশ্চয় স্থির করিয়াছেন। তীহায় 
অলক্ষ্য প্রভাবও ষে ভিতরে ভিতয়ে কাজ করে ইহাতে 
তাহার সন্দেহ নাই। এ পধ্যন্ত হুচরিতাকে খনি তাহার 
সম্মুখে কেহ বিশেষন্নপে প্রশংসা করিয়াছে তিনি এমনভাৰ 
ধারণ করিয়াছেন যেন সে প্রশংল! সম্পূর্ণই তাহার । তিনি 
উপদেশ, দৃষ্টান্ত এবং সঙ্গতেজের দ্বার! জুচরিতার চরিত্রকে 
এমন করিয়া গড়িয়! তুলিতেছেন বে এই হুচন্লিতার জীবনের 
দ্বারাই লোক-সমাক্সে তাহার আশ্চর্য্য প্রজাব টিটি | 
হুইবে এইরূপ াহার শা ছিল ।.. 1: 





১ লতা ।] 1,727 2012 


তাহার, গর্ব কিছুমাত্র হাস হইল না তিনি সমত্ত দোষ 
চাপাঁইলেন পরেশ বাবুর ক্বন্ধে। পরেশ বাবুকে লোঁকে 
বরাবর প্রশংসা! করিয়৷ আসিয়াছে কিন্ত হারান বাবু কখনো 
তাহাতে যোগ দেন নাই; ইহাতেও তাহার কতদূর 
প্রাজ্জত! প্রকাশ পাইয়াছে তাহা এইবার সকলে বুঝিতে 
পারিবে এইরূপ তিনি আশ! করিতেছেন । 

হারান বাবুর মত লোক আর সকলি সহ করিতে 
পারেন কিন্তু যাহাদিগকে ' বিশেষরূপে হিতপথে চালাইতে 
চেষ্টা করেন তাহার! যদি নিজের বুদ্ধি অনুসারে স্বতন্ত্র পথ 
অবলম্বন করে তবে সে অপরাধ তিনি কোনোমতেই ক্ষম! 
করিতে পারেন না। সহজে তাহাদিগকে ছাড়িয়৷ দেওয়া 
'তীহার পক্ষে অসাধ্য ; যতই দেখেন তাহার উপদেশে ফল 
হইতেছে না ততই তাঁহার জেদ বাড়িয়া যাইতে থাকে ) 
তিন ফিরিয়৷ ফিরিয়। বারঘ্বার আক্রমণ করিতে থাকেন। 
কল যেমন দম না ফুরাইলে থামিতে পারে না তিনিও 
তেমনি কোনোমতেই নিঞ্জেকে সম্বরণ করিতে পারেন ন!) 
বিমুখ কর্ণের কাছে এক কথ! সহশ্রবার আবৃত্তি করিয়াও 
হার মানিতে চাহেন না। 

ইহাতে স্থচরিত৷ বড় কষ্ট পাইতে লাগিল, _নিজের জন্য 
নহে, পরেশ বাবুর জন্ত। পরেশ বাবু যে ব্রাঙ্মমমাজের 
সকলের সমালোচনার বিষয় হইয়! উঠিপাছেন এই অশাস্তি 
নিবারণ কর! যাইবে কি উপায়ে? অপর পক্ষে স্ুচরিতার 
মাসিও প্রতিদিন বুঝিতে পারিতেছেন যে, তিনি একান্ত 
নত হইয়া নিজেকে যতই আড়ালে রাখিবার্‌ চেষ্টা করি- 
তেছেন ততই এই পরিবারের পক্ষে উপদ্রব স্বরূপ হুইয়! 
উঠিতেছেন। এজন্ত তাহার মাসীর অত্যন্ত লজ্জা ও 
সন্কোচ হ্বচরিতাকে প্রত্যহ দগ্ধ করিতে লাগিল। এই 
সন্বট হইতে উদ্ধারের যে পথ কোথায় তাহা চরিত 

এদিকে নুচগিতার শীঘ্র বিবাহ দিয়া ফেলিবার জন্ত 
বরদান্থদারী পরেশ, বাবুকে অত্যন্ত লীড়াগীড়ি করিতে 
নু!গিজেন। তিনি কহিলেন প্ছুচরিতার ছারিত্ব আর ' 
'জামাহেন খান কয়! চলে না, সে এখন নিজের তে চল্তে 


গা লিপি কিক গীত পরল কর ০০৫৭০ ৭৭৯০৪ সি ১২০১৮৯০১০১৪ 


হলে মেয়েদের নিয়ে আমি অন্ত. কোথাও বাব--লুচরিতায় 
অদ্ভুত দৃষ্টান্ত মেয়েদের পক্ষে বড়ই অনিষ্টের কারণ হচ্চে। 
দেখো এর আস্ত পরে তোমাকে অনুতাপ করতে হুবেই। 
ললিতা আগেত এরকম ছিল না) এখন ও যে আপন 
ইচ্ছামত ঘা খুসি একটা কাণ্ড করে বসে কাঁকেও মানে ন! 
তার মূলে কে? সেদিন যে ব্যাপারট! বাধিয়ে বসল, যার 
জন্য আমি লজ্জায় মরে যাচ্চি) তুমি কি মনে কর তার মধ্যে 
স্থচরিতার কোনে হাত ছিল না? তুমি নিজের মেয়েদের , 
চেক্কে সুচরিতাকে বরাবর বেশি ভালবাস তাতে আমি 
কোনোদিন কোনো কথা বলিনি কিন্ত আর চলে না সে 
আমি স্পষ্টই বলে রাখচি।” 

সুচরিতার জন্ত নহে কিন্তু পারিবারিক অশাস্তির জন্য 
পরেশ বাবু চিস্তিত হইয়া পড়িয়াছিলেন। বরদান্ুন্দরী 
যে উপলক্ষ্যট পাইয়া! বসিয়াছেন ইহ! লইয়া তিনি যে 
হুলস্থুল কাণ্ড বাধাইয়৷ বসিবেন এবং যতই দেখিবেন আক্্রো- 
লনে কোনে! ফল হইতেছে না ততই ছুর্ববার হইয়া উঠিতে 
থাকিবেন ইহাতে তাহার (কানে সন্দেহ ছিল না। যদি 
স্থচরিতার বিবাহ সত্বর সম্ভবপর হয় তবে বর্তমান অবস্থায় 
সুচরিতার পক্ষেও তাহা শাস্তিজনক হইতে পারে তাহাতে 
সন্দেহ নাই। তিনি বরদাস্থন্দরীকে বলিলেন, “পান্থ বাবু 
যদি সুচরিতাকে সম্মত করতে পারেন তাহলে আমি বিবাহ 
সম্বন্ধে কোনে! আপত্তি কর্ব না।” 

বরদান্থন্দরী কহিলেন--*আবার কতবার করে সম্মত 
করতে হবে? তুমি ত অবাক করলে! এত সাধাসাধিই 
বা কেন? পান্থ বাবুর মত পাত্র উনি পাবেন কোথান় 
তাই জিজ্ঞাসা করি। তুমি রাগ কর আর যাই কর সত্যি 
কথা বল্‌তে কি, স্ুচরিত! পানু বাবুর যোগ্য মেয়ে নয় |” 

পরেশ বাবু কহিলেন, পপান্থু বাবুর প্রতি সুচরিতায 
মনের ভাব যে কিতা আমিস্পষ্ট করে বুঝতে পারিনি । 
অত্তএব তার! নিজেদের মধ্যে যতক্ষণ কথাটা পরিষ্কার করে 
না নেবে ততক্ষণ আমি এবিষয়ে কোনে! পকাদে হয়ানীদ 
করতে পারব না।” 

বরদাহুচ্ষরী কহিলেন, পবুষ্তে পান্ননি ! এতাঁিন পয়ে 
স্বীকার করলে! এর মেয়েটিকে বোবা বড় সহজ ৫ 


গায় করেছে । তায় বিবাহের বি দেখি থাকে তাছ। ও বাইরে এক রকম ভিতরে এক রকম ।” 


| ৫৬৬ 


সেদিন কাগজে ব্রাক্মসমাজের বর্তমান দুর্গতির আলো!- 
চনা ছিল। তাহার মধো পরেশ বাবুর পরিবারের প্রতি 
এমন ভাবে লক্ষ্য করা ছিল যে, কোনো নাম না থাকা 
সত্বেও আক্রমণের বিষয় ষে কে তাহা সকলের কাছেই 
বেশ স্পষ্ট হইয়াছিল; এবং লেখক যে কে তাহাও লেখার 
ভঙ্গীতে অনুমান কয়া! কঠিন হয় নাই। কাগজখানায় 
কোনোমতে চোখ বুলাইয়াই সুচরিতা তাহা কুটি কুটি 
করিয়! ছিড়িতেছিল। ছিড়িতে ছিড়িতে কাগজের অংশ- 
গুলিকে যেন পরমাধুতে পরিণত করিবার জন্ত তাহার 
রোখ চড়িয়! যাইতেছিল। 

এমন সময় হারান বাবু ঘরে প্রবেশ করিয়া নুচরিতার 
পাশে একট! চৌকি টানিয়! বসিলেন। স্থচরিতা একবার 
মুখ তুলিয়াও চাহিল না, সে যেমন কাগজ ছিড়িতেছিল 
তেমনি ছিড়িতেই লাগিল। 

হারানবাবু কহিলেন, “চিতা, আজ একটা গুরুতর 
কথ! আছে। আমার কথায় একট মন দিতে হবে।” 

নুচরিত। কাগজ ছি'ড়িতেই লাগিল। নথে ছেঁড়া যখন 
অসম্ভব, হইল তখন থলে হইতে কীচি বাহির করিয়া কীচিটা 
দিয়! কাটিতে লাগিল। ঠিক এই মুহূর্তেই ললিতা ঘরে 
প্রবেশ করিল। 

হারান বাবু কহিলেন, "ললিতা, নুচরিতার সঙ্গে আমার, 
একটু কথা আছে।” 

ললিত! ঘর হইতে চলিয়া যাইবার উপক্রম করিতেই 
সুচরিতা তাহার আচল চাপিয়! ধরিল। ললিতা কহিল,”তোমার 
সঙ্গে পানু বাবুর যে.কথা আছে !” সুচরিত। তাহার কোনে! 
উত্তর না করিয়া ললিতার আ্বাচল চাপিয়াই রহিল--তখন 
ললিত] সুচরিতাঁর আসনের এক পাশে বসিয়া পড়িল। 

হারান বাবু কোনে! বাঁধাতেই দমিরার পাত্র নহেন। 
তিনি আর ভূমিক! মাত্র না করিয়! একেবারে কথাটা 
পাড়ির! বফিলেন। কহিলেন, “আমাদের বিবাহে আর 
বিলম্ব হওয়া আমি উচিত মনে করিনে।- পরেশ বাবুকে 
জানিয়েছিলাম ) তিনি বঙ্পেন, তোমার সম্মতি পেলেই 
ঘর কোনো! বাধা থাকৃৰে না। আমি স্থির করেছি, 


 প্রধানী। 
:বরদাহুনরী হারান বাবুকে ডাকিরা পাঠাইলেন। রিল 


রা খন তাি পাতা 


চিত কথা শেৰ করিতে না দাই কহিল, সন! ৮. 
স্ুচরিতার মুখে এই অত্যন্ত সংক্ষিপ্ত, ভুম্পষ্ট এবং 
উদ্ধত “না” গুনিয়া হারান বাবু খমকিক়্! গেলেন। 
সুচরিতাকে তিনি অত্যন্ত বাধ্য বলিয়া জানিতেন। সে 
যে একমাত্র “না” বাণের দ্বারা তাহার গ্রস্তাবটাকে এক 
মুহূর্তে অর্থপথে ছেদন করিয়া ফেলিবে ইহা তিনি মনেও 
করেন নাই। তিনি বিরক্ত হইয়া কহিলেন-_-প্না ! না! 
মানে কি? তুমি আরো দেরি করতে চাও ?” 

সুচরিতা আবার কহিল, “ন1।” 

হারান বাবু বিস্মিত হইয়৷ কহিলেন, “তবে ?” 

স্থচরিতা মাথা নত করিয়া কহিল, “বিবাহে আমার 
মত নেই।” 

হারান বাবু হতবুদ্ধির সভায় জিজ্ঞাসা 9 প্মত 
নেই ? তার মানে ?” 

ললিতা ঠোকর দিয়া কহিল, প্পান্ বাবু আপনি আজ 
বাংলা ভাষা ভূলে গেলেন না কি ?” 

হারান বাবু কঠোর দৃষ্টি দ্বারা ললিতাকে আঘাত করিয়া 
কহিলেন, “বরঞ্চ মাতৃভাষা ভূলে গেছি একথা স্বীকার 
কর! সহজ কিন্তু যে মানুষের কথার বরাবর শ্রদ্ধা করে 
এসেছি তাকে তুল বুঝেছি একথা স্বীকার করা সহজ নয়।” 

ললিতা কহিল, “মানুষকে বুঝ্‌তে সময় লাগে, আপনার 
সন্বন্ধেও হয় ত সেকথা খাটে |” 

হারান বাবু কহিলেন, প্প্রথম থেকে আজ পর্যাস্ত 
আমার কথার. বা মতের বা ব্যবহারের কোনো ব্যত্যয় 
ঘটেনি আমি আমাকে ভুল বোঝবার কোনো উপলক্ষ্য 
কাউকে দিইনি একপা আমি জোরের সঙ্গে বলতে পারি-_ 
সুচরিতাই বলুন আমি ঠিক বল্চি কি না!” 

ললিত| আবার একট! কি উত্তর দিতে বাইতেছিল-_. 
স্থচরিতা তাহাকে থামাইয়! দিয়! কছিল--”আপনি ঠিক, 
বল্চেন! আপনাকে আমি কোনো দোষ দিতে চাইনে[” +:. 

হারান বাবু কহিলেন, "গোষ ঘি দেবে বে আবার 
প্রতি অন্তায়ই বা করবে কেন ?” 
.. রিতা দৃঢ়স্বরে কহিল, প্যদদি একে না বেন তবে 
আমি অন্তায়ই কক্সব--কিন্ত'_. . :..) টা 
বাহির হইতে ডাক, আসিল, পরিদি, বরে আছ” 





১$ব সংখ্যা ।] 
 " হুচরিতা উৎফুল্ল হইয়া উঠিয়া তাড়াতাড়ি কহিল-_ 
“আনুন, বিনয় বাবু, আনুন!” 

"ভুল করচেন দিদি, বিনয় বাবু আসেননি, আমি বিনয় 
মাত্র, আমাকে সমাদর করে লজ্জা! দেবেন না”- বলিয়া 
বিনয় ঘরে প্রবেশ করিয়াই হারান বাবুকে দেখিতে পাইল। 


হারান বাবুর মুখের অপ্রসঙ্নতা লক্ষ্য করিয়! কহিল__. 


“অনেক দিন আসিনি বলে রাগ করেচেন বুঝি !” 

" হারান. বাবু পরিহাসে যোগ দিবার চেষ্টা করিয়! 
কহিলেন, পরাগ করবারই কথা৷ বটে ! কিন্ত আজ আপনি 
একটু অসময়ে এসেচেন__স্থচরিতার সঙ্গে আমার একটা! 
বিশেষ কথা হচ্ছিল !” 

বিনয় শশব্যস্ত হইয়! উঠিয়া কহিল-_প্এঁ দেখুন, আমি 
কখন্‌ এলে যে অদময়ে আসা হয় না তা আমি আজ পর্যাস্ত 
বুঝতেই পারলুম না | এই জন্যই আম্তে সাহ্‌সই হয় না!” 
বলিয়! বিনয় বাহির হইয়া যাইবার উপক্রম করিল। 
_ সুচরিতা কিল *বিনয় বাবু, যাবেন না। আমাদের 
যা কথা ছিল শেষ হয়ে গে্ছে। আপনি বসুন্‌।” 
বিনয় বুঝিতে পারিল সে আসাতে স্চরিত৷ একটা 
বিশেষ সন্কট হইতে পরিজ্রাণ পাইয়াছে। খুসি হইয়৷ একটা 
চৌকিতে বসিয়া! পড়িল এবং কহিল "আমাকে প্রশ্রয় দিলে 
আমি কিছুতেই সাম্লাতে পারিনে। আমাকে বদ্‌তে 
বললে আমি বসবই এই রকম আমার স্বভাব। অতএব, 
দিদির প্রপ্তি'নিবেদন এই যে, এসব কথা যেন বুঝে সুঝে 
বলেন, নইলে বিপদ্ধে পড়বেন ।” 
হারান ধাধু কোনে! কথ! না বলিয়া আসর ঝড়ের মত 
স্তব্ধ হইয়! রহিলেন। তিনি নীরবে প্রকাশ করিলেন, 
আচ্ছা বেশ, আমি অপেক্ষ। করিয়৷ বসিয়া রহিলাম-_- আমার 
যা কথা আছে তাহা শেষ পধ্যস্ত বলিয়া তবে আমি উঠিব। 
.. দ্বায়ের বাহির হইতে বিনয়ের কস্বর গুনিয়াই ললিতার 
বুকের ভিতরকার সম রক্ত বেন চমক খাইয়া! উঠিয়াছিল। 
দে বহ্বা, আপনার স্বাভাবিক ভাব রক্ষা! করিবার চেষ্টা 
করিয়াছিল কিন্ত , কিছুতেই পাস্জিল না। বিনগ্ন যখন ঘরে 
:শ্রবেশ করিল: জলিত। বেশ সহজে স্থানীয় পরিচিত বন্ধুর 
চা কোনো কথা বলিতে পাল না। কোন্‌ 





হাতথাম) লইয়। ফি ঝরিয়ে লে যেন 


৫৬৭ 
একটা! ভাবনার বিষয় হইয়া পড়িল। একবার উঠিয়া! 
যাইবার চেষ্টা করিয়াছিল কিন্তু চরিত! কোনমতেই তাহার 
কাপড় ছাড়িল না। 

বিনয়ও যাহা কিছু কথাবার্থা সমস্ত সুচরিভার সঙ্গেই 
চালাইল--ললিতার নিকট কোনে! কথা ফাঁদা তাহার 'মত 
বাক্পটু লোকের কাছেও আজ শক্ত হইন্বা উঠিল। এই 
জন্যই সে যেন ডব্ল্‌ জোরে সুচরিতার সঙ্গে আলাপ করিতে 
লাগিল__ফোথাও কোনো! ফাঁক পড়িতে দিল না। 

কিন্তু হারান বাবুর কাছে ললিত! ও বিনয়ের এই' 
নূতন সঙ্কোচ অগোচর রহিল না। যে ললিতা তাহার 
সম্বন্ধে আজকাল এমন প্রথর ভাবে প্রগল্ভা হুইয়! উঠি- 
য়াছে সে আজ বিনয়ের কাছে এমন সঙ্কুচিত ইহা! দেখিয়া! 
তিনি মনে মনে জ্বলিতে লাগিলেন এবং ব্রাঙ্গসমাদ্ের 
বাহিরের লোকের সহিত কন্যাদের অবাধ পরিচয়ের 'অব- 
কাশ দিয় পরেশ বাবু যে নিজের পরিবারকে কিরূপ 
কদাচারের মধ্যে লইয়। যাইতেছেন তাহা মনে করিয়া 
পরেশ বাবুর প্রতি তাঁহার ঘ্বণা আরো বাড়িয়া উঠিল এবং 
পরেশ বাবুকে ষেন একদিন এজন্য বিশেষ অন্গৃতাপ করিতে 
হ্য় এই কামনা তাহার মনের মধ্যে অভিশাপের মত 
জাগিতে লাগিল। র্‌ 

অনেঞ্ ক্ষণ এই ভাবে চলিলে পর স্পষ্টই বুঝ! গেল 
হারান বাবু উঠিবেন ন1। তখন সুচরিতা বিনয়কে কহিল, 
“মাসীর সঙ্গে অনেক দিন আপনার দেখা হয়নি। তিনি 
আপনার কথ প্রায়ই দিজ্ঞাসা করেন। একবার তার 
সঙ্গে দেখ! করতে পারেন ন1?” 

বিনয় চৌকি হইতে উঠিয়া দীড়াইয়া কহিল__প্মাসির 
কথা আমার মনে ছিল না এমন অপবাদ আমাকে দেবেন ন1।” 

স্চরিতা যখন বিনয়কে তাহার মাসির কাছে লইরা 
গ্নেল তখন ললিতা! উঠিয়া! কহিল, “পান্থ বাবু, আমার সঙ্গে 
আপনার বোধ হয় বিশেষ কোনো! প্রয়োজন নেই।” .. 

হারানবাবু কহিলেন “না । তোমার বোধ হয় অন্তঞ্জ 


* বিশেষ প্রয়োজন আছে। তুমি যেতে পার !” 


ললিত। কথাটার ইঙ্গিত বুঝিতে পারিল। . সে তৎক্ষণাৎ 
উদ্ধত ভাবে মাথ! তুলিয়৷ ইঙ্গিতকে স্পট করিয়া! দিয়া 
কহিল-_“বিনয বাবু আজ অনেক ছিন পরে এসেছেন, তার. 


পাপ বি এপ সি লী সিপাাি০প 


, অঙ্গে গল্প করতে বাচ্চি। ততক্ষণ  আঁপনি নিঝেয় লেখা 
যদি পড়তে চান তাহলে-_না, এঁ যা, সে কাগজখানা দিদি 
দেখ্চি কুটিকুটি করে ফেলেচেন। পরের লেখা যদ্দি সহ 
করতে পারেন তাহলে এইগুলি দেখতে পারেন।” 

বলিয়া! কোণের টেবিল হইতে সযস্বরক্ষিত গোরার রচন! 
গুলি আনিয়া হারান বাবুর সম্মুখে রাখিয়া ক্রুতপদে ঘর 
হইতে বাহির হুইয়৷ গেল। 

হরিমোহিনী বিনয়কে প্রাইয়া অত্যান্ত আনন্দ অন্ভব 
করিলেন। কেবল যে "ই প্রিয়দর্শন যুবকের প্রতি স্নেহ- 
বশত তাহা নহে। এবাড়িতে বাহিরের লোক যে কেহ 
হুরিমোহিনীর কাছে আসিয়াছে সকলেই তাঁহাকে যেন 
কোন্‌ এক ভিন্ন শ্রেণীর প্রাণীর মত দেখিয়াছে। তাহারা 
কলিকাতার লোক, প্রায় সকলেই ইংরেজি ও বাংলা লেখা- 
পড়ায় তাহার অপেক্ষা শ্রেষ্ঠ__তাহাদের দুরত্ব ও অবজ্ঞার 
আঘাতে তিনি অত্যন্ত সঙ্কুচিত হইয়া পড়িতেছিলেন। 
বিনয়কে তিনি আশ্রয়ের মত অনুভব করিলেন। বিনয়ও 
কণিকাতার লোক, হরিমোহিনী গুনিগাছেন লেখাপড়াতেও 
সে বড় কম নয়, অথচ এই বিনয় তাঁহাকে কিছুমাত্র কশ্রদ্ধা 
করে না; তাহাকে আপন লোকের মত দেখে ইহাতে 
তাহার আয্মসন্মান একট! নির্ভর পাইল। বিশেষ করিয়া 
এই জন্তই অল্প পরিচয়েই বিনয় তাহার নিকট আত্মীয়ের স্থান 
লাভ করিল। তাহার মনে হুইতে লাগিল বিনয় তাহার 
বর্ধের মত হইয়! অন্য লোকের ওদ্ধত্য হইতে তীহাকে রক্ষা 
করিবে। এবাড়িতে তিনি অত্যন্ত বেশি প্রকাশ্ঠ হইয়। 
পড়িয়াছিলেন-_ বিনয় যেন তাহার আবরণের মত হইয়া! 
তাহাকে আড়াল করিয়া রাখিবে। 

হুরিমোহিনীর কাছে বিনয় যাওয়ার অল্লক্ষণ পরেই 
ললিতা সেখানে কখনই সহজে যাইতনা-_কিন্তু আজ হারাঁন 
বাবুর গুপ্ত বিদ্রপের আঘাঁতে সে সমস্ত সক্কোচ ছিন্ন করিয়া 
বেন জোর করিয়া! উপরের ঘ্বরে গেল। গুধু গেল তাহা! 
নহে, গিয়্াই বিনয়ের সঙ্গে অর কথাবার্তা আরম্ভ করিয়া 
দিল। তাহাদের সভা খুব জমিয়া উঠিল) এমন কি, মাঝে 
মার্ষে তাহাদের হালিয় শব নীচের ঘরে একাকী-আসীন 
হারান বাবুর পকানেয় ভিতর দরিয়া মরমে পশিয়া” বিদ্ধ 


লিক লাদদ। ছিনি যোগ একলা থাকিতে পি 


৯ সস টপ ভি 88৬০ ৯৯৯ 


[লি ভাগ। 


পিল এলি সিএসএস 


লেন না, বরদান্নরীর সঙ্গে আলাপ করিয়া মনের আক্ষেপ 
নিবৃত্ত করিতে চেষ্টা করিলেন। বরদান্ুন্দরী গুনিলেন যে 
্ুচরিতা হারান বাবুর সঙ্গে বিবাহে অসম্মতি জ্ঞাপন 
করিয়াছে। শুনিয়া তাহার পক্ষে ধৈর্য্য রক্ষা কর! একেবারে 
অসস্তভব হইল। তিনি কহিলেন, পপানু বাবু, আপনি ভাল- 
মান্বি করলে চল্বে না! ও যখন বারবার সম্মতি প্রকাশ 
করেচে এবং ব্রাঙ্মসমাজনুদ্ধ সকলেই যখন এই বিয়ের 'জন্তয 
অপেক্ষা করে আছে তখন ও আজ মাথা নাড়ল বলেই যে 
সমস্ত উল্টে বাবে এ কখনই হতে দেওয়া চল্বে না। 
আপনার দ্বাবি আপনি কিছুতেই ছাড়বেন না বলে রাখ্চি, 
দেখি ও কি করতে পারে !” 

এ সম্বন্ধে হারান বাবুকে উৎসাহ দেওয়া বাহছুল্য-_ 
তিনি তখন কাঠের মত শক্ত হইয়া বসিয়া মাথা তুলিয়া 
মনে মনে বলিতেছিলেন, “অন্‌ প্রিন্ষিপ্ল্” এ, দাবি ছাড়া 
চলিবে না_-আমার পক্ষে সুচরিতাকে ত্যাগ কর! বেশি 
কথা নয় কিন্তু ব্রাহ্মসমাজের মাথা হেট করিয়া দিতে 
পারিব না! 

বিনয় হরিমোহিনীর সহিত আত্মীয়তাকে পাকা করিয়া 
লইবার অভিপ্রায়ে আহারের আবদার করিয়া বসিয়াছিল। 
হরিমোহিনী তৎক্ষণাৎ ব্যস্ত হইয়া একটি ছোট থালার কিছু 
ভিজানো ছোলা, ছানা, মাথন, একটু চিনি, একটি কলা, 
এবং কাসার বাটিতে কিছু ছুধ আনিয়া সযত্ে বিনয়ের সম্মুখে 
ধরিয়া দিয়াছেন। বিনয় হাসিয়া কহিল, অসময়ে ক্ষুধা! 
জানাই মাসিকে বিপদে ফেলিব মনে করিয়্াছিলাম, কিন্ত 
আমিই ঠকিলাম__এই বলিয়া খুব আড়ন্বর করিনা বিন 
আহারে বসিয়াছে এমন সময় বরদানন্দরী আসিয়া উপস্থিত 
হইলেন। বিনয় তাহার থালার উপরে বথাসম্তব নত হইয়! 
নমস্কারের চেষ্টা করিয়া কহিল-_“অনেকক্ষণ নীচে ছিলুম ) 
আপনার সঙ্গে দেখা হুল না।” বরদানুন্দরী তাহার 
কোনো উত্তর না করিয়া সুচন্লিতার প্রতি লক্ষ্য করিয়া! 
কহিলেন, “এই যে ইনি এখানে! আমি যা ঠাউিয়েছিলুম 
ভাই! সভা বসেচে | আমোদ করচেন ! এদিকে বেচা! . 
হারান বাধু সকাল থেকে ওয় জন্তে অপেক্ষা করে বলে 
ররেচেন, যেন তিনি ওর বাগানের মাঁলী!. ছেলেবেহা থেকে 
ওহে মারুষ করলুষ-__কই বাগ, এতবিনত. ওয়ে. এরকৃছ.. 


সখ্য] 


রি পাস ০ সিন ৯৮০৪৯৯০৯০৯১ গাদা নিপাত 


ধ্যবহাঁর কখনো দেখিনি। কে জানে নবহকাল এসব 
শিক্ষা কোথা থেকে পাচ্ছে! আমাঁদের পরিবারে যা কখনো! 
ঘটতে পারত না আঞ্জকাল তাই আরম্ভ হয়েচে-_সমাজের 
লোকের কাছে যে আমাদের মুখ দেখাবার জো রইল না! 
এতদিন ধরে এত করে যা শেখানো গেল দে সমস্তই ছুদদিনে 
বিসর্জন দিলে ! এ কি সব কাণ্ড!” 

, হরিমোহিনী শপব্যস্ত হইয়! উঠিয়া স্ুচরিতাকে কহিলেন, 
শনীচে কেউ বসে আছেন আমি ত জান্তেম না! বড় 
অন্তায় হয়ে গেছে ত! মা, যাও তুমি শীঘ্র যাও! আমি 
অপরাধ করে ফেলেচি !” 

অপরাধ যে হরিমোহিনীর লেশষাত্র নহে ইহাই বলিবার 
জন্য ললিতা মুহূর্তের মধ্যে উদ্যত হুইয়! উঠিম্লাছিল। নুচরিতা 
_ গোপনে সবলে তাহার হাত চাপিয়া ধরিয়৷ তাহাকে নিরস্ত 
করিল .এবং., কোনে! প্রতিবাদমাত্র না করিয়। নীচে 
চলিয়া গেল। 
পূর্ব্বেই বলিয়াছি বিনয় বরদাহ্ন্দরীর ন্নেহ আকর্ষণ 
করিয়াছিল। বিনয় যে তাহাদের পরিবারের প্রভাবে 
পড়িয়া ক্রমে ব্রাঙ্মসমাজে প্রবেশ করিবে এ সম্বন্ধে তাহার 
সনদে ছিল না। বিনয়কে তিনি যেন নিজের হাতে 
গড়িয়া! তুলিতেছেন বলিয়া একটা! বিশেষ গর্ব অনুভব 
করিতেছিলেন; সে গর্ব তিনি তাহার বন্ধুদের মধ্যে কারে! 
কারে কাছে প্রকাশও করিয়াছিলেন। সেই বিনয়কে 
- আজ শত্রুপক্ষের শিবিরের মধ্যে প্রতিষ্ঠিত দেখিয়া তাহার 
মনের মধো যেন একট। দাহ উপস্থিত হইল এবং নিজের 
কন্তা ললিতাকে বিনয়ের পুনঃপতনের সহায়কাঁরী দেখিয়া 
তীহার চিত্বজালা যে আরো! দ্বিগুণ বাড়িয়৷ উঠিল সে কথা 
বল| বাহুল্য । তিনি রুত্ধা স্বরে .কহিলেন, "ললিতা, এখানে 
কি তোমার কোনে কাজ আছে ?” 
ললিত! কহিল-_“হ1, বিনয় বাবু এসেচেন তাঁই---” 
বয়দাহুন্দী কহিলেন, *বিনয় বাবু ধার কাছে এসেচেন 
ছি জাতির রস ছু এখন নীচে এস, কাজ 
আছে 1” 


তত ৪ ২৯০ র ০৫ 


কাহার চুট্জনের নাম লইয়া! ঘাক্ষে এমন .কিছু বলিয়াছেন 
বাঁধ] সুলিযা অধিকার: ভীছায.নটি।.. এই অস্থযান 


গোরা। 


গলিত স্থিয় করিল, রন, বা: দিপা বিগ. 


রি 
ক্রিয়া তাহার মদ অত্য্ শকতহইয উঠিল। সে অনাবক 
প্রগল্ভতার সহিত কছিল, “বিনয় বাবু অনেক দিন পরে 
এসেচেন তুর সঙ্গে একটু গল্প করে নিয়ে তার পরে আমি 
যাচ্চি।” 

বরদাস্থন্দরী ললিতার কথার স্বরে বুঝিলেন জোর 
খাটিবে না। হুরিমোহিনীর সন্মুখেই পাছে তাহার পরাভব 
প্রকাশ হইয়। পড়ে এই ভয়ে তিনি আর কিছু না বৃলিয়! 
এবং বিনয়কে কোনো প্রকার সম্ভাষণ না করিয়া চলিয়া 
গেলেন। 

ললিতা বিনয়ের সঙ্গে গল্প করিবার উৎসাহ তাহার মার 
কাছে প্রকাশ করিল বটে কিন্তু বরদান্থন্দরী চলিয়া গেলে 
সে উৎসাহের কোনো! লক্ষণ দেখ! গেল না। তিনজনেই 
কেমন এক প্রকার কুষ্টিত হইয়া রহিল এবং অক্পক্ষণপয়েই 
ললিতা উঠিয়া গিয়া নিজের ঘরে প্রবেশ করিয়! দরজা বন্ধ 
করিয়া দিল। 

এ বাড়িতে হরিমোঁহুনীর যে কিরূপ অবস্থা ঘটিয়াছে তাহা 
বিনয় স্পষ্টই বুঝিতে পারল। কথা পাড়িয়া ক্রমশঃ হঙ্সি- 
মোহিনীর পুর্ব্ব ইতিহাস সমস্তই সে শুনিয়া লইল। সকল 
কথার শেষে হরিমোহিনী কহিলেন, *বাঁবা, আমার মত 
অনাথার পক্ষে সংসার ঠিক স্থান নয়। কোনো তীর্থে 
গিয়ে দেবসেবায় মন দিতে পারলেই আমার পক্ষে ভাল 
হত। আমার অল্প যে রুটি টাকা বাকি রয়েছে__তাতে 
আমার কিছুদিন চলে যেত, তার পরেও যদি বেঁচে থাকৃতুম 


. ত পরের বাড়িতে রেঁধে খেয়েও আমার কোনোমতে দিন 


কেটে যেত। কাশীতে দেখে এলুম, এমন ত কত লোকের 
বেশ চলে যাচ্চে! কিন্তু আমি পাপিষ্ঠঠ বলে সে কোনো 
মতেই পেরে উঠ্লুম না। একল! থাকৃলেই আমাৰ সমস্ত দুঃখেয় 
কথা আমাকে যেন ঘিরে বসে, ঠাকুর দেবতা কাউকে আমার 
কাছে আস্তে দেয় না। ভড় হয় পাছে পাগল হয়ে যাই। 
যে মান্ধুষ ডুবে মরচে তার পক্ষে ভেলা যেমন, রাধারাণী আর 
সতীশ আমার পক্ষে তেমনি হয়ে উঠেছে,_ওদের ছাড়বায় 
কথা মনে করতে গেলেই দেখি আমার প্রাণ হাপিয়ে ওঠে। 
তাই আম|র দিন রাত্রি ভর হয় ওদের ছাড়তেই হবে__ 
নইলে সব খুইয়ে আবার এই ক'িনের মধ্যেই শুধেক্স এত 
তাল: বাস্‌্তে গেদু কি জন্যে 1 বাবা, তোমার কাছে 


৭ 


'বল্তে আমার লজ্জা নেই, এদের ছুটিকে পাওয়ার পর থেকে 
ঠাকুরের পুজো! আমি মনের সঙ্গে করতে পেরেছি-_-এরা 
বদি ষায় তবে আমার ঠাকুর তখনি কঠিন পাথর হয়ে 
যাবে !” 

এই বলিয়া বস্ত্াঞ্চলে হরিমোহিনী ছুই চক্ষু মুছিলেন। 

সুচরিতা নীচের ঘরে আসিয়া হারান বাবুর সম্মুখে 
ক্লাড়াইল-_কহিল প্আাপনার কি কথ! আছে বলুন ! 

হারান বাবু কহিল--”বোস।” 

জুচরিতা৷ বসিল না, স্থির ধ্রাড়াইয়। রহিল। 

হারান বাবু কহিলেন, “সুচরিতা, তুমি আমার প্রতি 
অন্যার করচ।” 

জুচরিতা কহিল “আপনিও আমার প্রতি অন্যায় 
করচেন।” 

হারান বাঁবু কহিলেন, “কেন, আমি তোমাকে যা কথা 
দিয়েছি এখনো ত1__” 

সুচরিতা মাঝখানে বাধা দিয়া কহিল- “ন্যায় অন্যায় 
কি শুধু কেবল কথায়? সেই কণার উপর জোর দিয়ে 
আপনি কাজে আমার প্রতি অত্যাচার করতে চান ? একটা 
সত্য কি.সহম্্র মিথ্যার চেয়ে বড় নয়? আমি যদ একশে! 
বার ভূল করে থাকি তবে কি আপনি ভোর করে আমার 
সেই ভুলকেই অগ্রগণ্য করবেন? আন্গ আমার যখন সেই 
ভুল ভেঙেছে তখন আমি আমার আগেকার কোনো! 
কথাকে স্বীকার করব নাঁ-করলে আমার অন্যায় 
হবে!” 

সুচরিতার যে এমন পরিবর্তন কি করিয়া সম্ভব হইতে 
পারে তাহা হারান বাবু কোনো! মতেই বুঝিতে পারিলেন 
না। তাহার স্বাভাবিক স্তন্ধতা ও নম্রতা আজ এমন 
করিয়। ভাতিয়া গেছে ইহা যে তাহারই দ্বার! ঘটিতে পারে 
তাহা অনুমান করিবার শক্তি ও বিনয় তাহার ছিল 
না। স্চরিতার নূতন -সঙ্গীগুলির প্রতি মনে মনে 
দ্বোধারোপ করিয়া তিনি জিজ্ঞাসা করিলেন-_*তুমি কি ভুল 
করেছিলে?” | 


সুচরিত্ী' কহিল__”সে কথা কেন আমাকে জিজ্ঞানা 


টা 
কি যথেট নয় 1”... ূ 


লিপি পাত শিস সীম তাস সনি লাস 


'দিচ্চে এ রকম লন্দেহ আপনার মনে উদর হযে না: 


[পদ ভাখ। 


সাত 254৫৭০ লিলা সি সপ পা আপি পি 


হারান বাবু কছিলেন__ব্রাঙ্মসমাজের কাছে যে আঁা- 
ঘের অবাবদিহি আছে! সমাজের লোকের কাছে নিই 
বা কি বলবে আমিই ধা কি বল্ব 1” 
_ সুচরিতা কহিল "আমি কোরে 
আপনি যদ্দি বলতে ইচ্ছা করেন তবে বল্বেন, স্ুচরিতার 
বয়স অল্প, ওর বুদ্ধি নেই, ওর মতি অস্থির । যেমন ইচ্ছা 
তেমনি বলবেন! কিস্ত এ সম্বদ্ধে এই আমাদের শেষ কথা 
হয়ে গেল !” |] 

হারান বাবু কহিলেন, “শেষ কথা হতেই পারে না'। 
পরেশ বাবু ষদি_ 

বলিতে বলিতেই পরেশ বাবু আসিয়া! উপস্থিত হইলেন 3 
কহিলেন, “কি পানু বাবু, আমার কথা কি বলচেন ?” 

জুচরিতা তখন ঘর হইতে বাহির হইয়া! যাইতেছিল। 
হারান বাবু ডাকিয়া কহিলেন, রী যেয়োনা, পরেশ 
বাবুর কাছে কথাটা! হয়ে যাক্‌।” 

স্থচরিতা 'ফরিয়া টা হারান বাবু কহিলেন, 
প্পরেশ বাবু, এতদিন পরে আজ ন্ুুচরিতা বলচেন 
বিবাহে গুর মত নেই! এত বড় গুরুতর বিষয় নিয়ে 
কি এত দিন গুর খেলা করা উচিত ছিল? এই যে 
কদর্য উপসর্গট| ঘটুল এজন্তে কি আপনাকেও দায়ী হতে 
হবে না?” 

পরেশ বাবু স্থচরিতার মাথায় হাত বুলাইয়া নিগ্ধপ্বরে 
কহিলেন, “মা তোমার এখানে থাকবার দরকার নেই, 
তুমি যাও!” 

এই সামান্ত কথাটুকু শুনিবামাত্র এক মুহূর্তে অশ্রুজলে 
সুচরিতার ছুই চোখ ভাসিয়। গেল এবং সে তাড়াতাড়ি 
সেখান হইতে চলিয়! গেল । 

পরেশ বাবু কহিল, পস্ুচরিতা যে নিজের মন ভাল 
করে না বুঝেই বিবাহে সম্মতি দিরেছিল এই সন্দেহ অনেক 
দিন থেকে আমার মনে উদয় হওয়াতেই সমাজের লোকের 


নিহিলি সারার গার কনার বিনা সার | 


অন্থরোধ পালন করতে পাস্িনি।”  , 
হারান খাবু কছিলেন, *ুচরিতা তখন নিজের ্ন' 
ঠিক বুঝেই 'ম্মতি দিয়েছিল, এখনই: না বুঝে আমকষাতি 





4 


৯9 সখা] 


“গনেশ বাবু কহিলেন, শ্ছটোই হতে পারে ফিন্তু এ 
কষ সন্দেহের স্থলে ত বিবাহ হতে পারে না।” 

হারান বাবু কহিলেন, “আপনি ন্ুুচরিতাকে সং- 
পরামর্শ দেবেন না! ?” 

পরেশ বাবু কহিলেন, “আপনি নিশ্চয় জানেন 
স্ুচরিতাকে আমি কখন! সাধামতে অসৎ পরামর্শ দিতে 
পারি নে!” 

'হাঁয়ান বাবু কহিলেন, “তাই যদি হত, তাহলে 
সুচরিতার এ রকম পরিণাম কখনই ঘটতে পারত ন|। 
আপনার পরিবারে আজ কাল যে সব ব্যাপার আরম্ত 
হয়েছে এ যে সমন্তই আপনার অবিবেচনার ফল এ কথা 
আমি আপাকে মুখের সামনেই বলচি 1” 

পরেশ বাবু ঈষৎ হাসিয়া! কহিলেন, "এ ত আপনি 
ঠিক করাই ব্ল্চেন,_-আমার পরিবারের সমস্ত ফলাফলের 
দায়িত্ব আমি নেব না ত কে নেবে? 

হারান বাবু কহিলেন, “এজন্যে আপনাকে অন্ৃতাঁপ 
করতে হবে-_-সে আমি বলে রাখ.চি।” 

পরেশ বাবু কহিলেন, প্অন্থুতাঁপ ত ঈশ্বরের দয়!। 
অপরাধকেই ভয় করি, পান্নু বাবু, অন্তাপকে নয় ।” 

স্থচরিত! ঘরে প্রবেশ করিয়া পরেশ বাবুর হাত ধরিয়া 
কহিল, "বাবা, তোমার উপাসনার সময় হয়েচে।” 

পরেশ বাবু কহিলেন, *পান্থ বাবু, তবে কি একটু 
বসবেন ?* 

হারান বাবু কহিলেন, *না”। বলিয়! ক্রুতপদে চলিয়া 
গেলেন। 


সি গত পরি গরিব ৪৯০০৭ 


পিস 


আগে আত্মশামন পরে রাজ্য- 
শাসন । 
বরিশাল, ৭ই অগ্রহায়ণ, ১৩১৫। 
প্ীত্রীচরণকমলেবু__ 


বর্তমান মাসের সির আপনার প্রবন্ধ পড়িয়া 
অন্ভিশয় আনদিত হইলাম । আপনি বেজামায় অকিঞ্চিংকর 
রচনা উপলক্ষ্য করিয়া এমন একটী উপাদেয় ও শিক্ষাপ্রদ 


প্রবন্ধ "পাবাসী"ছে প্রকাশিত কমিযাছেদ, ইহাতে আমি 


আগে আত্মশাসন পরে রাজ্যশাসন। 


১৯ গাহি 


2 
এ 


বেন তাত ক্লাঘ! বোধ করিভেছি, প্গ্রবাসীর” পাঠক- 
গণও তেমনি নিরতিশয় উপকুত হুইয়াছেন। আমার বন্ধুগণ, 
উহা! পড়িয়া! মোহিত হইয়াছেন। 

আপনার প্রবন্ধটা মনোযোগ পূর্বক বারংবার পড়িয়া! . 
আমার মনে কয়েকটা প্রশ্নের উদয় হইয়াছে । কিন্তু আমি 
সেগুলি পত্রিকায় উপস্থিত করিতে সঙ্কুচিত হইতেছি-_-কারণ, 
আপনি ব্রাক্ষদমাজের পৃজনীয়, খষিকল্প আচার্য, আর 
আমি উহার একজন নগণ্য সভ্য। সুতরাং আমার প্রশ্নগুলি 
এই পত্র সাহায্যে জানাইতেছি। আপনি যদি এগুলির 
উত্তর স্বরূপ একটা প্রবন্ধ *প্রবাসীস্তে প্রকাশ করেন, তবে 
আমার, এবং সঙ্গে সঙ্গে অপরেরও, পরম উপকার হুইবে। 
অনুগ্রহ করিয়া আমার ধৃষ্ঠতা মার্জন! করিবেন, এই প্রার্থনা । 

১। শ্যতোধর্শস্ততোজয়ঃ”, এই কথাটী বোধ হয় 
কুরুপাগ্ডবদিগের সময় হইতেই চলিয়া আসিতেছে । কিন্তু 
সেকালে ধর্ম বলিতে যাহা বুঝাইত, এখনও কি আমরা 
তাই বুঝি ? 

২। বিভিন্নদেশে, বিভিন্যুগে, ধর্মের ভিন্ন ভিন্ন সং্ঞ। 
দেখিতে পাওয়! যায়। স্বাধীন ও পরাধীন দেশের ধর্ম এক 
নয়। ভবিষ্যতে পৃথিবীতে যে সনাতন ধর্মের জয় হইবে 
বলিয়া! আপনি বিশ্বাস করেন, তাহার সংজ্ঞা ও আকার কি? 

৩। ইস্বুরোপীয় সভ্যত! দানবী সভ্যতা ; ভারতেই 
মানবী সভ্যতার উতদ্তব হইবে--ব! হইয়াছে, ইহা! আমি 
স্বীকার করি। কিন্তু প্র মানবী সভ্যতা কিপ্রকারে জয়যুক্ত 
হইবে? ভারতবর্ষ আত্মশাসন-ক্ষমতা লাভ না করিলে কি 
উহা জয়লাভ করিতে পারিবে? ূ 

৪। মানবী সভ্যতার ভাবী জয় যদি ভারতবর্ষের 
আত্মশাসন-ক্ষমতা লাভের উপর নির্ভর করে, তবে সেই ক্ষমতা 
লাভের পাঁয় কিকি? 

৫1 % ্ 

৬। এযাবৎ কোনও দেশের আর 
বিশুদ্ধ ধর্মের জয় দ্বেখিতে পাই ন|। ভারতবর্ষে সম্প্রতি ' 
যে আন্দোলনতরঙ প্রবাহিত. হইতেছে, সরল ধর্ম্মপিগান্থ_ 
ব্যক্তিগণ তাহ! হইতে দুরে থাকিবেন, না যতদিন সম্ভব 
যোগ রক্ষা করিয়া বাকী কার্যোর ভার সির হে ভন 
করিবেন? পু 


৫৭২ 


৭। ওয়াশি্টন প্রভৃতি ক্ষত্রিয়ধ্মপরায়ণ বীর- 
পুরুষদিগের দৃষ্টান্তে সময়োচিত ধর্মের সময়োচিত জয়ই 
দেখিয়া-শিথিবার বিষয় ইহা বল! বাহুল্য ।_-ভারতবর্ষের 
বর্তমান অবস্থায় এ কথার অর্থকি ? 

আলোচ্য প্রব্দ্ধটাতে আপনি থে সকল মত ব্যক্ত 
করিয়াছেন, তাহাত্ব প্রায় সমন্তগুলি অদঙ্কোচে মানিয়! 
লইতে পারিতেছি বলিয়াই এই কয়েকটা প্রশ্ন করিতে সাহসী 
হইলাম । পত্রে বা পত্রিকায় সহৃত্তর পাইলে যৎপরোনাস্তি 
অন্কৃহীত হইব। 

আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। 

প্রণত-__ 
শ্রীরজনীকাস্ত গুহ, 
(ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ), 
বরিশাল। 


শীস্তিনকেতন, বোলপুর। 
বিছিত সাদর সম্ভাষণ পূর্বক নমস্কার এবং নিবেদন__ 
আপান যাহা যাহ! আমাকে জিজ্ঞাসা করিয়াছেন মোটের 
উপরে তাহার একটা সছুত্বর যাহা! আমার মনে উপস্থিত 
হইতেছে তাহাই আমি নিয়ে লিপিবদ্ধ করিলাম। 
ধর্ম কি? যাহা ধরিয়া থাকিবার বস্ত তাহারই শাব্দিক 
সংজ্ঞা ধর্ম । ইংরাজি ভাষায় ধিনি [3117011015কে ধরিয়া 
থাকেন তিনি 10927. 0£ 73710011915 ।-তুমি কোন্‌ ধর্মা- 


বলম্বী ? না [1914 অর্থাৎ ধরি অমুক 76118107.1 ধু ধর্ম, 


কুকর্্ম। কর্ম করিবার বসত) ধর্ম ধরিবার বন্ত বা অবলম্বন 
করিবার বস্ত। এই গেল ধর্মের শান্ধিক অর্থ। ধর্ম “যে 
মন্ুষ্যের সর্বথা অবলম্বনীয় এ বিষয়ে সাধারণত- _পুরাকালেও 
যেমন বর্তমান যুগেও তেম়ি-মনুষ্জাতির মধ্যে মতভেদ 
নাই। সকলেই বলে সত্য জানিবার বস্ত এবং অন্বেষণ 
করিবার বস্তু; সকলেই বলে ধর অবলম্বন করিবার 
ৰস্ত এবং সাধন করিবার বস্ত। কেহই বলে না যে, অসত্য 
জানিবার বস্ত ব! অন্বেষণ করিবার বস্ত) কেহই বলে ন! 
যে, অধম অবলত্বন করিবার বন্ত বা লাধন করিবার বস্ত। 
আসল ধরিতে গেলে ধর্মাও এক, সত্যও এক । কিন্তু 
মনয্যের অপূর্ণতা! বশত্ঃ. সত্যের নানাপ্রকার শ্রেমীবিতাগ 


ফি লি ি্বরতএ৩৪ট৯১০ ৪৫ 


ঘটিয়। দাড়াইয়াছে ) ধর্মেরও তাই। কোনে! সত্য জ্যোতিষী 
সত্য, কোনো সত্য রাসায়'নক সত্য, কোনে। সত্য জ্যামিতিক 
সত্য, কোনে! সত্য আধ্যাত্মিক সত্য, কোনে সতা গোটা 
সত্য,কোনে! সত্য আধা সত্য; সত্যের মধো এইরূপ জাতিগত 
প্রভেদ এবং মাত্রাঘটিত তারতম্য ঘটিয়া ফড়াইয়াছে। 
তেম়ি আবার কোনে! ধর্ম ব্রাহ্মণ্য ধর্ম, কোনে! ধর্ম ক্ষত্রিয় 
ধর্ম, কোনো ধর্ম বৈষ্টা ধর্ম, কোনো ধর্ম সলাতন ধর্ম, 
কোনো ধর্ম সাময়িক ধর্ম_ধর্মোর মধ্যে এইরূপ জাতিগত 
এবং গুণগত প্রভেদ ঘটিয়! দাড়াইয়াছে। কিন্তু একটু 
বিবেচনা করিয়! দেখিলে বুঝিতে পারা কিছুই কঠিন নহে 
যে, কি রাসায়নিক সত্য, কি জ্যামিতিক সতা, কি ভৌতিক 
সত্য, কি আধ্যাত্মিক সত্য--সকল সত্য একই সত্য ; তেম়ি, 
কি ব্রাহ্মণ্য ধর্ম, কি ক্ষত্রিয় ধর্ম,কি বৈশ্ঠ ধর্ম-_সকল ধর্ম 
একই ধর্ম । একদিকে ঘেমন ভিন্ন ভিন্ন নানা সত্য ভিন্ন ভিন্ন 
ব্যক্তির জানিবার এবং অন্বেষণ করিবার বস্ত, আর একদিকে, 
তেমনি ভিন্ন ভিন্ন নানা সত্যের সঙ্গে এক যে সত্য নিরবচ্ছিন্ন 
লাগিয্না আছে, সেই এক সত্য সকলেরই জানিবার এবং 
অন্বেষণ করিবার বস্তু ; তখৈব, ভিন্ন ভিন্ন নানা ধর্ম যেমন 
ভিন্ন ভিন্ন শ্রেণীর লোকের অবলম্বন করিবার এবং 
সাধন করিবার বস্তু, তেয়ি, ভিন্ন ভিন্ন নান! ধর্শের . সঙ্গে 
এক যে ধর্ম নিরবচ্ছিন্ন লাগিয়া আছে, সেই এক ধশ্ম 
সকলেরই অবলম্বন করিবার এবং সাধন করিবার বস্ত। 
এক সতাকে ছাড়িয়া অপর কোনে! সত্য হইতেই পারে 
না; তেম্সি এক ধর্মকে ছাড়িয়া অপর কোনে! ধর্ম হইতেই 
পারে না। নিউটন আপেলের পতনে এবং' গ্রহাদিযর 
পরিভ্রমণে একই মাধ্যাকর্ষণের কাধ্যকারিতা দ্রেখিয়া- 
ছিলেন। এক সত্যের সন্ধান পহিতে হইলে জ্ঞানের এই 
ও্রকারই সমদর্শিতা আবশ্তক। তেমি এক ধর্মের পথ 
ধরিয়৷ চলিতে হইলে হৃদয়ের সমব্যথিত! আবশ্তক--পরের 
স্থখ ছুঃখকে আপনার সুখ ছুঃখ করিয়া'লওয়! আবশ্তক। 
জ্ঞান এবং ধর্ম গোড়ায় একই বস্ত। হৃদয় দিয়! পর+কে 
আপনার মতে! করিয়া জানা ধর্মের গোড়া”র কথা। 
ধর্মের এই গোড়ার কথাটা ছাড়িয়া কোনো ধর্ম হইতেই 
পায়ে না। কাহাকেও যদি আমর! দেখি বে, তিনি দেশেয় 


১৭ষ সংখ্যা |] 


ছি সিন পন াখিতনাট ক এ সিল পাত ৯ গা তপতি সত সলাসশি রগ কিটিপ 


বেশ রা দে বৃ হইয়াছেন তবে আমর! মুক্তকণ্ে 
বলিব যে, ইনি ক্ষত্রিযধর্মম সাক্ষাৎ মূর্তিমান্। পক্ষান্তরে 
বদি আমরা গ্নেখি যে, পরের ধন আত্মসাৎ করিবার অন্ত 
ডাকাতেরা যুদ্ধে প্রবৃত্ত হইয়াছে, তখন আমরা মুক্তকণে 
বলিব যে, ইহারা মরিবার জন্ত বিষ বৃক্ষ রোপণ করিতেছে। 
যেরূপ যুদ্ধ গুধুই কেবল হত্যাকাণ্ড সেরূপ হিংসাপ্রধান 
যুদ্ধ ঘোরতর অধর্ম। আত্মীয় স্বঞ্জন এবং স্বদেশকে শত্র- 
হন্ত হইতে বীচাইবার জন্ত শূরবীরের! যেরূপ যুদ্ধে প্রবৃত্ত 
হ'ন, সেইরূপ যুদ্ধই ধর্মযুদ্ধ। ধর্মকে ছাড়িয়া ধর্সযদ্ধ 
হইতেই পাঁরে না। ধর্ণাযুদ্ধে প্রবৃত্ত হইবার পূর্বে ধর্মে 
পরিগঠিত হওয়া! আবস্তক। বাহিরের রিপুগণের সহিত যুদ্ধ 
প্রবৃত্ত হইবার পূর্বে অন্তরের রিপুগণের উপরে অন্ততঃ 
খানিকটা দূর পর্য্যস্ত জয়লাভ কর! আবস্তক। জাপানীর! 
বাহিরের, উদ্গুকদিগের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইবার পূর্বে 
তাহাদের আপন! আপনির মধ্যে এক্যবন্ধন দৃঢ় করিবার অন্ত 
কি পর্যান্ত ন! ত্যাগ স্বীকার করিয়াছিল! অন্তরের রিপুগণের 
উপরে জয়লাভ করিবার পূর্ব তাহারা যদি রাগের মাথায় 
ভন্লুকদিগের প্রতি দীতমুখ খিচাইত, তাহ! ₹ইলে তাহারা 
ধনে প্রাণে মারা ধাইত। “গাছে না উঠিতেই এক কীধি” 
এরূপ কথ! জাপানী শাস্ত্রে লেখে না। “ধর্ম চাহি নাঁ_ 
শুধু কেবল জয় চাই” এনপ স্থার্থাভিসদ্ধি কখনই চরম 
সিদ্ধিতে উপনীত হইতে পারে না_ যেহেতু ঈশ্বর উপরে 
আছেন। 

আপনি বলিতেছেন_-”এ যাবৎকাল কোনে! দেশের 
স্বাধীনতালাভচেষ্টাতেই বিশুদ্ধ ধর্মের জয় দেখিতে পাই না ।” 
আপনি হয় তো! ব্রান্ধণ্য ধর্মকেই বিশুদ্ধ ধর্ম বলিতেছেন। 
আর, ক্ষত্রিযধর্মণ রক্তপাতদুষিত বলিয়া! তাহাঁকে অবিশুদ্ধের 
কোটায় নিক্ষেপ করিতেছেন। প্রকৃত কথা এই 
'ধর্মাধর্শের কহিপাথর হস্তপদ নহে-_ধর্্াধর্শের কটিপাথর 
হন।: বিশুদ্ধ মনে যে ব্যক্তি কত্রিয়ধর্শ্ অনুষ্ঠান করে-_ 


সে ব্যক্তি বিশুদ্ধ ধর্মেরেই অনুষ্ঠান করে ) যেমন অর্জুন 
পাপা পা পল 


* এ কথ! বলা বাহহ্য যে গণ্তহত্যা বা! আত্মাত্ত বাড্ধিকে আত্মরক্ষার 
হযোগ মা দির হত্যা ফোদও কালে জির ধর্ধ। বলিয়া পরিগপিত হয় 
জার-স্নস্পামগা। , "৮" 


আগে আত্মশাসন পরে রাজ্যশাসন। .. 


৫৭৩ 


সি টপ ৫৮০০ তিতাস শিক তাকাল সিসি 


করিয়াছিলেন। পক্ষান্তরে অবিশু মনে বে বাজি ্রাঙ্মণ্য 
ধর্মের অনুষ্ঠান করে, সে ব্যক্তির ধর্ম ধর্মই নহে। তবে 
বদি আপনি বলেন যে, আমাদের দেশের এরূপ হূর্গাতি 
কেন? তাহার উত্তর এই যে, জাতীয় ছূর্গতি জাতীয় 
পাঁপের ফল। রোম দেশের অধঃপতন-_বাবিলোন দেশের 
অধঃপতন-_আমাদের দেশের অধঃপতন- এবং আর আর 
কোন্‌ দেশের ললাটে কিরূপ দারুণ অধঃপতন লেখা আছে 
তাহা কে বলিতে পায়ে--সবই পাঁপের ফল। স্পেনের, 
10058151001 স্পেন জাতির অধঃপতনের গোড়ার কথা। 
91. 9900501917৩%/ উত্সবে [7989০ হত্যা ফরাসীস্‌ 
দেশীয় রাজ্যবিপ্লবের, গোড়ার কথা। বৌদ্ধদিগের প্রতি 
মাত্রাতীত নিষ্ঠুরাচরণ আমাদের দেশের অধঃপতনের 
গোড়ার কথা । 1501510101এর প্রবল প্রতাপে রাজ্যের 
অন্তরের স্বাধীনতার বিনাশের পর হইতেই যেমন স্পেনের 
[3775072 দেশের লক্ষমীশ্রীকে গ্রাস করিয়া ফেলিল, 
বৌদ্ধ বিনাশের পর হইতে আমাদের দেশেও তেমি অপ- 
ব্রাঙ্গণের।৷ আপনাদের এ্রু-অভিসদ্ধি রীতিমত পাকাইয়া 
তুলিতে জো পাইলেন। ব্রাহ্মণেরা যখনই নিয়শ্রেণীর 
লোকদিগকে ধর্ম্োপদেশের পরিবর্তে পাদোদক , প্রদান 
করিয়া আপনাদের পদমর্ধ্যাদার ্রীবৃদ্ধি সাধন করিতে 
আরম্ভ করিলেন, তখনই পাপকলুষিত যজ্ঞোপবীতের রজ্জু 
গলায় দিয়! ব্রহ্মণ্যদেব প্রাণত্যাগ করিলেন, তাহা! বুবিতেই 
পারা যাইতেছে । বৌদ্ধধর্মের বিনাশের সঙ্গে সঙ্গে আমাদের 
দেশের অন্তরের স্বাধীনত!। বিনাশ প্রাপ্ত হইল) তার 
সাক্ষী বৌদ্ধধর্মের অত্যুদয়কালে ভাস্করাচার্যয, চরক, সুশ্রুত, 
পতঞ্জলি প্রস্ৃতি বড় বড় লোক ধাহারা জন্িয়াছিলেন, 
বৌদ্ধধর্মের বিনাশের পর তাহাদের ন্যায় স্বাধীনচিত্ত 


যে, প্রতিভাশালী লোকের প্রাছর্ভাব রহিত হইয়া! যাওয়াতে 


আমাদের দেশে বিজ্ঞানের উন্নতির পথে জন্মের. মতো 
কাটা পড়িয়া গেল। আমাদের দেশে যখন লোফের 
অন্তরের স্বাধীনতা এইরূপে বিনাশ প্রাপ্ত হইল, তখন 
বাহিরের স্বাধীনতা বিনাশ পাইতে বড় বেণী বিলম্ব হইল্‌ 
না। আমাদের দেশের এই যে দ্বারুণ হুর্বিপাক-_-এ 
ছূর্বিপাকের খণ্ডন হইবে কিসে 1? আমাদের দেশের আপাদ- 


৫.৭$ 


প্রধালী। 


[৮ তাগ 


(গলির «টিলা সিকি রি পর ও সত ও 


রোগের উষধ কি? জাতীয় পাপের বধ জাতীয় অনুতাপ 
এবং জাতীয় ধর্মের অনুষ্ঠান। একদিকে যেমন আমরা 
আমাঘের দেশের পূর্বতন পাপের ফলভোগ করিতেছি, 
আর একদিকে তেম্পি আমাদের দেশের পূর্বতন তপন্তা 
এবং সুতির ফল লোকসমাঞ্জে তলে তলে কাধ্য করিতেছে। 
এখনো যদি আমরা বেদ উপনিষদ্‌ গীতা! প্রভৃতি উচ্চ 
অঙ্গের শাস্ত্র সকলের প্রদর্শিত পথ অবলম্বন করিয়া 
আমাদের দেশের সেই অন্তনিগৃঢ় পুণ্যফল জাগাইয়া তুলি, 
আর তাহারই উপরে জাতীয় এ্রক্যের গোড়াপত্তন করিতে 
কারমনোবাক্যে চেষ্টা করি, তাহা! হইলে আমাদের সে চেষ্টা 
কখনই বিফল হইবে না। আমাদের জানা উচিত যে, 
অন্তরের স্বাধীনতাই বাহিরের স্বাধীনতার সোপান ; ভেষ্মি 
অন্তরের পরাধীনতাই বাহিরের পরাধীনতার সোপান। 
আমর! যদ্দি ওঁদ্ধত্যের সভ! না করিয়া অনুতাপের সভ। 
করি; আর, জাতীর ত্রাতারা মিলিয়া অনুতগুচিত্তে ঈশ্বরের 
নিকটে আমাদের মর্ম্বেদনা জানাই তাহা হইলেও অকুল 
পাথারে আমরা কতকট| কুল কিনার! পাই; কিন্তু আমরা 
বলিতে শিখিয়াছি--প্ধর্্ম চাহি না, ঈশ্বর চাহি না।” 
ইহাতে আর আমাদের কত ভাল হইবে? 

স্বাধীনতা কাহাকে বলে এবং ধর্ম কাহাঁকে বলে, এটা 
যদি আমর! স্থিরচিতে প্রণিধান করিয়৷ দেখি, তবে দেখিতে 
পাইব যে ছুয়ের মধ্যে মূলেই প্রভেদ নাই। কিন্তু স্বাধীনত! 
এবং ধর্মের মধ্যে একটা মনঃকল্পিত ব্যবধানের প্রাচীর 
দাড় করাইয়া! লোকে যখন স্বাধীনতা স্বাধীনতা করিয়। 
নাচিয়া উঠে__সে স্বাধীনত! সোপাঁর হরিণ, তাহাকে বিশ্বাস 
নাই। তাহ! ফরাসীস্‌ বিপ্লবকারীদিগের [১0911 
90010 12096205” বই আর কিছুই নহে। ভারত 
স্রামচন্ত্র) ভারতের প্রকৃত স্বাধীনতা!» সীতাদেবী ; দানবী 
স্বাধীনতা্মায়াম্গ। ও মায়ামুগটা সীতাদেৰীকে রাবণের 
হুত্তে সমর্পণ করিবার পন্থায় ফিরিতেছে অহোরাত্র। আমাদের 
দেশের সন্ভাপতিরাও তেয়ি। তাঁহার! দেশনুদ্ধ লোককে 
মায়াবিনী সভ্যতায়, দীক্ষিত কনিবার- জন্ত মহা মহা! সভা 
আহ্বান করিয়া গাকেন। তীহায! স্পষ্টই বলেন বে 
"আমরা অযোধ্যাপুরীকে সোগার লঙকাপুরী করিতে চাই__ 
5 বিষয়ে কর্তার! আমাদিগকে সাহাবা এন করুন 


. তখন হজ্যান-বীয় গবদাফন পর্বত হইতে . 


যদি সাহাধা প্রদান ন! করেন তবে আমরা সকলে মিলি 
তাহাদের বিরুদ্ধাচরণ করব ।” বিরদ্ধাচরণের কথা শুনি 
লক্ষেশ্বর মনে মনে হাসিতেছেন। হিনি বেস্‌ জানেন ০ 
“এদের না আছে খরন্্রজালিক বরঙ্ধান্ত্র না আছে তিরম্বর 
মন্তরবিস্তা, না আছে কিছু) এর! ফণাধারী ধোড়া বিষধর- 
গর্জনকারী শরতের মেঘ। তবে এর! যদি সত্য সভ্য 
অযোধ্যাপুরীকে লঙ্কাপুরী করিয়! গড়ি তোলে, আমাদে 
তাহাতে বিশেষ কোন আপত্তি নাই ; কেননা অযোধ্যাপুঃ 
লঙ্কাপুরী হইলে তাহ! আমাদেরই পুরী হইবে।” 
কথা এই যে আমর! দানবী সভ্যতার উপরে আমাদে' 
জাতীয় স্বাধীনতার গোঁড়া পত্তন করিতে চেষ্টা করিতেছি 
মনে কর যেন তাহাতে আমর! কৃতকার্য হইলাম । মত 
কর যেন দানবী সভ্যতা আমাদের স্কন্ধের ভার-লাঘং 
করিয়া সাতসমু্র পারে প্রস্থান করিল। . তাহা! হুইচে 
আমাদের জাতীয় স্বাধীনতা দাড়াইবে কিসের উপরে ! 
আমাদের স্বদেশীয় মানবী সভ্যতার উপরেতো দীড়াইবে ? 
কিন্তু হায়! দেশীয় ভাগারে জ্ঞান-রত্ব ভক্কিনুধ 
সাধনসম্পদ্‌ প্রভৃতি যত কিছু সার পধার্থ এযাঁবৎকাল 
পর্যন্ত বহ্যত্বে রক্ষিত হইয়া আসিতেছিল, স্বদেশের সেই 
মহামুল্য পৈতৃক মূল ধন আমরা অনেককাল যাবৎ খোয়াইয়া 
বসিয়া আছি! তবেকি ভিক্ষার তার! জীবিক1 নির্ব্ধাহ 
ব্যতিরেকে এক্ষণে আমাদের বীচিবার উপায় নাই? 
দানবী সভ্যতা ছাড়া কি আর সভ্যতা নাই? প্রকৃত 
সভ্যত| বলিয়া কি একটা পদার্থ নাই ? আমার এব বিশ্বাস 
এই যে, আমাদের দেশের অন্তরে অন্তরে-_-হাড়ে ছাকে 
বলিলেও হয়-_গ্রকৃত সত্যের ভাব, গ্ররূত ধর্মের ভাব, 
প্রকৃত মন্ধলের ভাব জাগিতেছে ) যদিচ বাহিরে বাহিয়ে 
ঠিক তাহার বিপরীত। আমার দন তাই বলে যে, সেই 
অস্তরসিগূড় অব্যাত্মশক্তিকে ধৈর্ধ্য বীর্য পরনহিতৈষিত। ভার 
সত্য প্রত্ৃতির অগ্ুষ্ঠান হ্থারা জাগাইয! তুলিয়া তাহারই 
উপরে জাতীয় কোর গোড়। পত্তন সর্বাথা বিধেয়্? কেননা 
অধ্যাত্ম শক্তির একটা ঈশ্বরত্ত. বল স্বাছে- সে নি 
সামূনে অপর কোনো বলই মা! উ্ কির! ধড়াইতে 
পায়ে না। খক্তিশেমের ফেরার লক শপ 





১৭ লাঙা। | ] 
'বিশল্যকক্নী মহৌধধি আনি! তাহাক্স গুণে লঙ্গাণকে 
বমদ্বার হইতে ফিরাইয়! জানিয়াছিল, সেইরূপ একটা প্রবল- 
পর্লাক্রদ মহৌষধ আমাদের জন্ত আবন্তক হইয়াছে) নচেৎ 
মামাদ্বের যেমন বিবম সান্লিপাতিক ব্যাধি তাহাতে সামান্ 
গোচের টোট্কা টুট্‌কিতে ফল দর্পিবে না, ইহা! বুঝিতেই 
পারা যাইতেছে । নে ওষধ সত্য ধর্ম ( শীতল! পুজা, মনস! 
পুজা নহে ) সত্য স্বাধীনতা ( স্বেচ্ছাচারিতা নহে ) সত্য 
ধৈর্য বীর্য ( চপলমতিস্থলভ মৌখিক বীরত্ব প্রকাশ নহে); 
মত্য চাই--অক্কত্রিম সত্য চাই-_খাটি সত্য চাই। 

কায়মনোবাক্যের একতা চাই; হৃদয়ে 
হৃদয়ে-_মন্মে মর্মে-যোগ চাই; তবেই 
ওষধের গুণ ধরিবে দেখিতে দেখিতে ; নচেৎ 
মাথা খুঁড়িলেও কিছুই হইবে না। সত্যের 


এন্সি গুণ যে, “ন্বল্লমপ্যস্থ ধর্স্ত ভ্রায়তে 
মহুতো ভয়ৎ 1 
আপনার অন্ুরক্ত 
শ্রীঘিজেন্্রনাথ ঠাকুর । 


কাগজ । 


কাগজ আমাদের আধুনিক সভ্যতার একটা প্রধান উপাদান 
স্বরূপ ; এবং আপনি আবার গুনিয়া আশ্চর্য্যান্থিত হইবেন 
যে ইহ! আমাদের সভ্যতার একটা অস্তরায়। ইহা আমা- 


দেয় স্ন্দর পৃথির্বীকে বৃক্ষপূন্ত করিবার ভয় দেখাইতেছে।' 


পৃথিবী বৃক্ষপূন্ত হইলে সমন্ত জোতন্বতী গুকাইতে আরস্ত 
করিবে; পৃথিবী বৃষটশুন্ত হইবে এবং ইহা! একটা মরুভূমিতে 
পরিণত হইবে। 

আপনি বলিতে লায়েম যে পৃথিবীর এই অবস্থায় পরিণত 
হওয়া পথ্যন্ত আপনি ধাচিবেন না, সমস্ত পৃথিবী এট অব- 
স্থায় পরিণত হওগা পধ্স্ত আপনি নাও বাঁচিতে পারেন। 
কিন্ত এখন একটা দেশের বিষন্ন আঁলোচন! করা যাক্‌। তাহা 
হইলে আপনার এই ভ্রদ বিদুরিত হইবে। মার্কিন দেশের 
কাগজের ফলসুলি রোজ যে পরিমাণ বৃদ্ধ চর কষক্ধিতেছে 
“সি কানে কষগাক হিন এই পরিমাণে করিতে থাকে তাহ! 


০ পাপা ছি পানা কিক ওকি পি ক্রি পরা 


হইলে আপনি 'াপনার জীবদশারই এই দেশকে বদল" 
শূন্ত দেখিয়! যাইতে পারিবেন। ॥ 

আপনার এই বিষয়ে সন্দেহ থাকিলে এই দেশের জরল- 
বিভাগের বড় কর্তার মন্তব্য শ্রবণ করিলেই আপনার দে 
সন্দেহ ভঞ্জন হইবে। তিনি বলিয়াছেন-_-*আমাদের এখন 
কেবল মাত্র ছুই হাজার বিলিয়ন ফুট ($%০ (1১992170 
01118971550, গাছ অবশিষ্ট আছে। যে পরিমাণে এতকাল 
এই গাছ ব্যয়িত হইয়াআ দিতেছে, এখনও যদি সে পরিমীণে 
ব্যযিত হইতে থাকে, তাহা! হইণে এই অবশিষ্ট কাঠ গুলিতে 
২০ বৎসর মাত্র চলিতে পারে । নিউ ইয়র্কের (৩৬ ০) 
জঙ্গল এবং মত্ন্ত বিভগের কমিসনার (0০77208959761) 
মিঃ হুইপল্‌ (1,121) আরও কি বলিয়াছেন শ্রবণ 
করুন। তিনি বলিয়াছেন "আধুনিক সময়ে নিউ ইয়র্ক (২৩৮ 
২৮০7%) সহরে ৪১ বিলিয়ন ফুট কাষ্ঠ অবশিষ্ট আছে এবং 
প্রতি বৎসর ১২ বিলিয়ন ফুট করিয়া ব্যয়িত হইতেছে” 
এবং তিনি ভবিষ্যৎবাণী করিয়াছেন “যদি আরও কএক 
বৎসর কোন প্রকার পরিবর্তন ন! হইয়! এই প্রকারে কাঠ 
বায়িত হইতে থাকে, তাঁহা হইলে এই কাঠ ২২ বৎসর 
মধ্যে নিঃশেষ হুইবে।” এবং এত কাঠ কি প্রকারে বায় 
হইতেছে তাহাকে এই প্রশ্ন করায় তিনি উত্তরে বলিয়াছেন 
“এক মাত্র খধরের কাগজের জন্তই প্রতিবৎসর ছুই বিলিয়ন 
ফুট কাঠ ব্যবহৃত হইয়া থাকে ।” | 

মার্কিন দেশের কৃষি বিভাগীয় রিপোর্টে প্রকাশ প্রতি 
বৎসর পাঁচশত ছাব্বিস মাইল ব্যাপী কাষ্ঠ এক মাত্র কাগজ 
প্রস্তুতের জন্তই ব্যবহৃত হুইয়! থাকে ; এদেশীয় প্রকাশকের! 
প্রতি বৎসর ৩১৫০০১০০০ কর্ড (০০:4)এর ও অধিক কাঠ 
ব্যয় করিয়া থাকে । 

গত বৎসর একমাত্র নিউ ইয়র্কের (০৮ ০) 
ওয়ারল্ড (৮/০:1৭) নামক পত্রিকার জন্য ৭৭৩:৮৭৫ পাউওড 
শাদ! কাগজ ব্যবহৃত হইয়াছে । 

এক মাত্র রবিবারের সংস্করণের অন্ত দৈনিক খবরের 
কাগজের এক সপ্তাহে ব্যবহৃত কাগজের শতকর! ৩০ ভাগ 
করিয়া লাগে, জবশিষ্ট ৭ ভাগ সপ্তাহের অন্তান্ত বারের অভ 
ব্যয়িত হয়্। | | 

ক্ষাথজের যৌগির পদার্থ ৮* ভাগ কাঁঠ এবং ২* ভাগ 


5: পপি (৫৫ আঠা পি ৫ 


৫৭৬. 


অন্ত পদার্থ যাহা পরে বল! হইবে। ইহা! হইতেই & বিভাগীয় 
বছুদর্শী লোকগণ স্থিরীকৃত করিয়াছেন যে এই কাগজের 
একমাত্র রবিবারের সংস্করণের জগত ২৯.৭ একর জমির কাষ্ঠ 
লাগিয়া থাকে, সপ্তাহের অন্তান্তদিনের জন্ত ১১. একর 
জমির কাঠ লাগে। এন্থানে রবিবারের সংস্করণের ১৫৬টী 
পত্রিকা বিস্তমান। 

গত নবেম্বর মাসে যুক্ত রাজ্যের 00555 75758. যে 
বুলেটন্‌ (8711577) প্রকাশ করিয়াছেন ভাহা হইতে 
নিয়লিখিত মন্তব্য উদ্ধৃত কর! গেল। “১৯৯৫ সনে যুক্তরাজ্যে 


মোট যত কাগজ প্রস্তত হইয়াছে তন্মধ্যে নয় হাজার টন্‌ 


(০০) কেবল মাত্র সংবাদপত্র এবং মাসিক পত্রের জন্ত ব্যয় 
হুইয়াছে। ইহা এ সনের মোট প্রস্তুত কাগজের এক 
তৃতীয়াংশ । এই সমস্ত কাগজ প্রস্তুত করিবার জন্য 
১৫০০০ লোকের প্রয়োজন হইয়াছিল, এবং নয় কোটা 
সাতাইশ লক্ষ ছুই হাজার আট শত পনর টাকা বেতন 
দিতে হইয়াছে। এই সমস্ত কাগজের কল ১০ দশ লক্ষ 
তিন শত কর্ড (০০:) কাঠ ব্যবহার করিয়াছে, যাহা এক 
হাজার একর জমির উদ্ভূত পদার্থ। ইহার কতকাংশ 
কানাডা হইতেও আমদানি হইয়াছে । ইহা হইতেই 
দেখ! যায় যে একমাত্র যুক্তরাজ্যে এক মিলিয়ন সাত 
শত যাট হাজার ফুট কাঠ প্রতিবংসর সংবাদ পত্র 
এবং মাসিক পত্রে পরিণত হইতেছে ।” এই বুলেটিনে 
আরে! প্রকাশ ১৯০৫ সালে মোট সাতান্নকোটি বিশলক্ষ 
বিয়াল্লিশ হাজার নয় শত ষোল টাক! মূল্যের কাগজ গ্রস্তত 
হইয়াছিল। তন্মধ্যে সংবাদ পত্রের কাগজ দশ কোটা আটাত্তর 
লক্ষ এক চল্লিশ হাজার চারি শত ছাপান্ন টাকার ) পুস্তকের 
কাগঞ্জ এগার কোটা তেত্রিশ লক্ষ উনআশি হাজার তিন 
শত বাষটি টাকার) উৎকৃষ্ট কাগজ ছয় কোটা চুয়াত্বর লক্ষ 
বিশ্া্লিশ হাজার সাত শত ছিরানববই টাকার ) দোকানের 
জিনিষ পত্রাদি বাধিবার -কাগঞ্জ নয় কোটা বাইশ লক্ষ 
সাভার হাজার আট শত অষ্টাশি টাকার) বোর্ড বাঁ পাটা 
পাঁচ কোটা চৌদ্দ লক্ষ আট হাজার ছয় শত সাতানন 
টাকার।” * : 
কেবল একমাঅ 'নিউইরর্ক সহরের সংবাদপর্রগুলির 
জন্কই সমঘ্ যুজ্রাজ্যের :প্স্থত কাগজের এক আইদাংশ 


' প্রবাসী । 


1 187১54০4 । 
উম ভাগ 
্‌ র্ 
লী লিপ 


ব্রিত হইয়া থাকে। এই সকল সংবাদপত্রের সংখ্যা 
এতই অধিক যে যদি এক দিনের প্রকাশিত সংবাদপন্ধ 
পাঁচ ফুট প্রশন্ত টুকরা করিয়া বিস্তৃত করা! ' যায়, তাহা 
হইলে ইহা নিউইয়র্ক হইতে তিন হাজার মাইল দূরবর্তী 
সেনফানসিসকো। পৌছিবে। এক সপ্তাহের কাগজ 
বিস্তৃত করিলে বিষুবরেখা দিয়া সমস্ত পৃথিবীকে 
বেষ্টন করিতে পারে। দশ সপ্তাহে ইহ! চন্্রম্গুলে 
পৌছিতে পারে। এবং যদ্দি এক বৎসরের সংবাদ পত্র 
পাঁচ ইঞ্চি টুক্রা করিয়! বিস্তৃত করা যায় তবে বোধ 
হয় ইহা দ্বারা হুরধ্যমণগ্ডলের সহিত পৃথিবীর সংযোগ করা 
যাইতে পারে। 

ইহা বলাই বাহুল্য যে এই সমস্ত কাগজ কলে 
প্রস্তত হইয়। থাকে। এই কল এমন সুন্দর ভাবে প্রস্তত 
যে এই বৃহতোদর কলের এক প্রান্ত গিয়া কণ্ঠ প্রদান 
করিলেই অপর প্রান্ত দিয়া ইহা ছাপিবার উপযোগী কাগঞ্জ 
হইয়৷ বাহির হুয়। এই বৃহতোদর কলের একটা বৃক্ষকে 
কাগজে পরিণত করিতে ১৯।১২ ঘণ্টা সময় লাগিয়! থাকে, 
বিশেষ দক্ষতার সহিত চালাইতে পারিলে ইহাপেক্ষাও অল্প 
সময়ে করিতে পার! যায়। 

একটী জীবন্ত গাছকে কত সত্বর সংবাদ পত্রে পরিণত 
কর! যাইতে পারে, এ বিষয় নিয়া সম্প্রতি জর্্মন দেশের 
(06700505) ইসেনথল (0,5591,0291) সহরে একটা 
পরীক্ষা কর! হুইয়াছিল। পরীক্ষার সম্পূর্ণ বিবরণ এই £-- 
একটা কলের নিকটস্থ তিনটা বৃক্ষকে সাতটা পরব্রিশ 
মিনিটের সময় কাটা হইয়াছিল, এবং তৎক্ষণাৎই বৃক্ষত্রয়কে 
বৃহতোদ্রর কলের মধ্যে নিক্ষেপ কর! হইয়াছিল, এবং 
প্রথম কাগজের রোল ঠিক নয়টা চৌত্রিশ মিনিটের 
সময় প্রেসে যাইবার উপযুক্ত হইয়া! বাহির হইয়াছিল, 
এবং তৎক্ষণাৎই কাগজগুলিকে একখান! অটোমোবাইলে 
(5:070908) করিয়া নিকটস্থ সংবাদপত্র আফিসে 
পাঠান হইয়াছিল, এবং দশ ঘটিকার সময়ই সে সংবাদ পঞ্জ 
রাস্তায় বিক্রয় হইতে থাকে । এই বৃকততরন্নকে খবরের 
কাগজে পরিপত করিতে ঠিক ছই ঘণ্টা পঁচিশ মিনিট সমর 
লাগিরাছিল। ইহা হইতেই অনূমিত হইবে যে কত: নর 
একটী কলে কাগজ প্রস্তত-হইয়া থাকে। "7 


২৪ স্যা 


* কাগজের কলে প্রথমে কাঠগুলিকে করাত দ্বার! 
চিরিয়া ফেলে এবং পিশিয়! ছাতুর গ্তায় করে। এট 
পেষণ কার্য কোন প্রকার ছুরি কিম্বা করাত ত্বার! হয় 
না, অত্যন্ত ক্ষমতাপন জাত] দ্বারা হইয়া! থাকে । এই জাতা 
এত ক্ষমতাপন্ন যে ইহাতে পাঁচ শত কিবা ছয় শত ঘোড়ার 
ক্ষমতা থাকে। এই সকল কল এমন কৌশলে প্রস্তত 
যে এই ছাতুগুপি আপনিই জল 'মিশ্রিত হইয়া! কর্দমাকারে 
পরিণত হয়। এই কর্দমাকার কাষ্ঠ হইতে আশ নিশ্মুক্ত 
রুরিবার জন্ত উহাকে ফুটন্ত গন্ধক দ্রাবকে দেওয়া! হইয়া 
থাকে। উহাকে কিঞ্চিংকাল এই দভ্রাবক মধ্যে রাখিয়া, 
জল দ্বারা ধুইয়৷ ফেলা হয় । 

অবশেষে কর্দমাকার পদার্থকে মহ্ণ কাগজে পরিণত 
করিবার জন্য অল্প পরিমাণ কর্দিম, কাগজে কালী বিস্তৃত 
না হইবার জন্য অন্ন পরিমাণ রজন (5517) ও সাদা 
করিবার জন্য কিছু নীল মিশ্রিত করা হুইয়৷ থাকে। 
ইহা এখন দেখিতে পায়সের মত সাদা হইল। এই 
পারদকে অধিক মিশিত ও কাগজাকারে বিস্তৃত করিবার 
জন্, ইহার উপর দিয়! জল প্রবাহিত কর! হইয়া! থাকে। 
জল ঠিক একটা প্রশস্ত ফিতার আকার ধারণ করিয়া 
একটী তারের জালের উপর দিয়া প্রবাহিত হয়, এবং 
ধ্ী পদার্থগুলি জালের ছুই পার্শ দিয়! পড়িয়! না যাইবার 
জা, এ জালের ছই পার্খব রবারের ফিতা দ্বারা আটকান 
থাকে। ইহা এখন ঠিক কাগলের ন্যায় বিসৃত হইল। 

ধর জলগুলি জালের ছিদ্র মধ্য দিয়া ধীরে ধীরে পড়িয়া 
যার এবং কাগজগুলি গুকাইতে থাকে । তারপর এই 
গুলিকে একটা রোলারের (70117) ভিতর প্রবেশ করান 


হয় এবং রোলারের চাপদ্বার! ইহার জল বাহির করিয়া দেয়? 


তদমস্তর এইগুলিকে সম্পূর্ণরূপে শুফ করিরার জন্ত একটা 
গরম সিলিগারের (০1109৩7) ভিতর দিয়া পরিচালিত 
করা হইয়া থাকে। অবশেষে এই কাগজগুলিকে মঙ্ছুণ 
করিবার জন্ত ধারাবাহিকরূপে ঠা! .লোহার রোলারের 
মধ্য দ্বিযা পরিচালিত করা হইয়! থাকে। এখন ইহা 
ছাঁপাইধার উপযোগী কাগজে পরিণত হুইল। এই গুলিকে 
অজি, পিপাটারগে রোল করি, নে 
পরিখড় কর! হয়। . ৃ 


ফাগজ। 


৫৭৭ 


হী 

খুব ভাল রোলিং মেশিনে এক মিনিটে পাঁচশত 
ফুট করিয়া কাগজ গুটাইতে পারে। যুক্ত রাজোর 
রাষফোর্ড ফলম্‌ (7২90:1070 79119) নামক স্থানে একটা 
কলে চব্বিশ (২৪) ঘণ্টায় আশি (৮০) মাইল করিয়। কাগজ 
বাহির করিয়া থাকে । প্রতি মাইল কাগজ ওজনে অর্থ টন 
(০০) করিয়া । পরীক্ষা দ্বারা দেখা হইয়াছে ষে প্রতি 
দিনে যুক্ত রাজ্যের সমস্ত কলগুলিতে চারি হাজার টন 
করিয়া কাগজ উৎপন্ন করিয়া থাকে। তন্মধ্যে একমাত্র 
নিউইয়র্ক সহরের পত্রিকাগুলির জন্যই পাঁচ শত টন্‌ করিয়া 
ব্যয়িত হয়। 

যুক্তরাজ্যে অত্যন্ত অধিক কাগজ ব্যবহৃত হুইয়! থাকে। 
কোন কোন বিষয়ে এদেশে কাগজ প্রস্তত শিল্পাই সর্ব্- 
প্রধান বলিয়া বিবেচিত হয়। ১৯০৫ সনের সেন্দাস 
রিপোর্টে প্রকাশ যে উক্ত বৎসর এই রাজ্যে ছাব্বিশ 
হাজার চারি শত বাইশটি ছাপাখান৷ ছিল এবং এই 
সকল ছাপাথানায় এক শত যোল কোটা সত্তর লক্ষ 
সাতার হাজার ছুই শত পাঁচ টাকা মুলধন খাটি এবং 
প্রতি বৎসর দেড় শত কোটী ছত্রিশ লক্ষ পচাশি হাজার 
নয় শত অষ্টাশি টাক! মুল্যের পুস্তকাঁদি বাহির হইত। 


ইহার এক তৃতীক্ব ভাগ ছাপাখান! কেবলমাত্র পুস্তক এবং 


বিজ্ঞাপনাদি *ছাপার জন্য ব্যাপৃত ছিল এবং এক ষষ্ঠভাঁগ 
কেবলমাত্র মাসিক পত্র এবং সংবাদ পত্রাদি ছাপিবার 
জন্তই ব্যাপৃত থাকিত। অবশিষ্ট অন্ঠান্ত কার্ধ্য করিত। 
এখন বোধ হয় ছাঁপাখানার সংখ্যা এবং পত্রিকার সংখ্যা 
ূর্বব হইতে কিঞিৎ অধিক হইয়াছে। 

গত ১৯*৫ সনে যুক্তরাজ্যে মোট একহাজার বত্রিশ 
কোটা একানন লক্ষ তেতাল্লিশ হাজার এক শত অষ্টাশিখানা 
সংবাদ পত্র এবং মাসিক পত্রিক! ছাপা হইয়াছিল। দৈনিক 
সংবাদ পত্রের রবিবারিক সংস্করণ প্রতি রবিবার এক কোটা 
পনর লক্ষ উনচল্লিশ হাজার একুশখানা করিয়! হইয়াছিল, 
এবং অন্তান্য দিনের কাগজ প্রতিদিন ছু'কোটা দশ লক্ষ 
উনআশী হাজার এক শত ব্রিশখান! করিয়া হইয়াছিল। 
এবং মাসিক পত্রিকা প্রতি মাসে ছয় কোটা তেতাল্লিশ 
লক্ষ ছয় হাজার এক শত পঞচারখানা করিয়া 
হইয়াছিল, এবং . সাপ্তাহিক প্রতি সপ্তাহে ছুই কোটা 


৫৭৮ তু প্রবাসী । 


৪০৭৬০ পিপল ৯০ তক পিক ০৫৪০ ৭৯ ভরি রক ও ৪টি তরল ক 


এস কেলি 


'পাতাত্বর লক্ষ ক বিশ বাজার _ সাইজিশখানা করিয়া 
হইয়াছিগ। 

নিউইয়র্ক ট্টেটস্বিটাঙ (৩৮৮ ০ 965565 
251052£) নামক পত্রের সম্পাদক এবং প্রকাশক মিঃ 
হারম্যান রিডার (1161252.00 21061) গত অক্টোবর মাসে 
জাতীয় পৌর-স্গিলনীতে (61010210৮10 [60079,- 
(0০7) বলিয়াছেন যে, এস্থানের সংবাদ পত্র. এবং মাসিক 
পত্রগুলি প্রতি মাসে কেবলমাত্র কাগজের জগ্তই সতের 
কোটী পথ্য লক্ষ টাক! ব্যয় করিয়া থাকে । কেবলমাত্র 
একটী কাগজ প্রস্ততের কারখানাতেই প্রতি বৎসর ছয় 
কোটী ছত্রিশ লক্ষ সাতাশি হাজার পাঁচ শত টাকার ব্যবস! 
হইয়! থাকে, পনর হাজার লোক খাটে, এবং উহা ২৫৯৭ 
বর্গ মাইল কাঠের জমির অধিকারী । 

সংবাদপত্র এবং মাসিক পত্রের পরই এস্থানের ট্রাম 
গাড়ির কোম্পানি এবং টেলিফোন কোম্পানি (£1611,0776 
0০.) অধিক মাত্রায় কাগজ ব্যয় করিয়! থাকে । একমাত্র 
ট্রাম কোম্পানির পরিবর্তনের (0727750) ) জন্তই প্রতি বৎসর 
ভিন কোটি টুকর! কাগজ ব্যবহার হইয়া থাকে, যাহার জন্য 
মোটামুটী তিন শত তা কাগজ ছাপাইবার প্রয়োজন হয়। 
টেলিফোন কোম্পানির কেবল মাত্র নিউইয়র্ক, ফিলাডেলফিয়া 
ও সিকাগোর জন্য চৌদ লক্ষ থান! গ্রাহক তালিকার 
আবশ্ুক হুয়, যাহার জন্ত ছুই কোটী পঞ্শ লক্ষ পাউও 
কাগজের আবশ্ঠক হইয়! থাকে। 

পূর্বে এই সমস্ত কাগজ পুরাতন কাপড়ে প্রস্তত 
হুইত। সেই সমরে কাগঞ্জের মূল্যও অধিক ছিল, এখনো 
অনেক ভাল কাগজ পুরাতন কাপড় বারা প্রস্তত হইয়া 
থাকে। 

যুক্তরাজ্যে কাঠ দ্বারা কাগজ প্রস্তুতের প্রথা প্রথমে 
১৮৬৭ মালে মাসাচুসেট্‌ (15559015550) প্রদ্দেশের টক্‌- 
ব্রিজ্‌ (5:০০. 71198) সহয়ের মিঃ আলবার্টো৷ পাগেন- 
ষ্েবার (41067:0 79.2505666) দ্বারা প্রবন্তিত হয়। 
সে সময়ে কেববমাজ্ম ধাতা। দ্বার কাঠ পেষণ করিয়াই 
কাগঞ্জ প্রস্তত কর! হইত। সেই জন্ত তখন এই 
উপায়ে উৎকৃষ্ট কাগজ পাওয়া যাইত না। এখন গেহিত 
কাঠ গুলিকে ফুটন্ত, গন্ধক.দ্রাবকের মধ্যে প্রবাহিত করিস 


[৮ম ভাগ। 


০ লীলা রবী ৯ ৪৯৭4০ 


উত্তমরূপে জীশ নিজ করা হয়, সেই জন্তই এখন উত্তম 
কাগজ পাওয়া যাইতেছে । . ৃ | 

সমস্ত কাঠেই কাগজ হয় না। এখন এখানে সমস্ত কাঠ 
দ্বারাই কাগজ প্রস্ততের পরীক্ষা চলিতেছে। অনেক ফলও 
পাওয়। গিয়াছে । বোধ হয় শীঘ্রই কৃতকা্্যত! লাভ হইবে। 

ুষ্ট জন্মিবার কএক বৎসর পূর্বে চীন পণ্ডিত প্রীযুত 
জায় লুন (152 1807) দ্বারা চীন দেশে প্রথমে 
কাগজ আবিষ্কৃত হয়। এই চীন পণ্ডিত অনেক গবেষণার 
পর রেশম দ্বার! কাগজ গ্রস্তত করিতে সক্ষম হন। অবশেষে, 
তিনি ধানের থড় এবং পুরাতন কাপড় দ্বারা কাগজ প্র্রস্তত 
করিতে কৃতকার্ধ্য হইয়াছিলেন। 

ইজিপ্সিয়ানর| (725702005) রশ (২০9) নামক 
ঘাস দ্বারা প্রস্তত কাগজে লিখিত। সপ্তদশ খৃষ্টান সমরকন্দ 
(5০097:5217) সহরে চীনবাসীদের প্রাণাঁলীতে, কাগজ 
প্রস্তুতের ভন্ত এক কারখানা থোল। হইয়াছিল। 

৭০৬ শ্রীষ্টাবধে মক্কা নগরের আরব পণ্ডিত যোজেফ 
আমরু (]956]1, 4১779) স্বাধীন ভাবে কাগজ গ্রস্ত 
করেন। শিক্ষিত আরবগণ শীঘ্রই ইহার ব্যবহার আরম্ত 
করে। আমরুর কাগন প্রথমে তুল! দ্বারা গ্রস্তত হইত। 
অবশেষে তুলার পরিবর্তে পাট ব্যবহার হইত। এই আরবীয় 
কাগজ একাদশ শতাব্িতে মূরদের (০০৫) দ্বারায় স্পেইনে 
যার, এবং স্পেইন হইতে ফ্রান্সে যায় এবং এই প্রকারে 
সমস্ত ইউরোপে যাইতে আরম্ভ করে। 

এখনো! ইউরোপীয় অনেক, দেশে হস্ত পরিচালিত প্রথায় 
কাগজ প্রস্তুত হইতেছে। যুক্তরাজ্যের মাসাচুসেট (31959৫- 
91555550) প্রদেশের আডাম (4৫8) নামক স্থানে একমাত্র 
একটী কলে এখনও এদেশে হস্ত পরিচালিত প্রায় কাগঞ্জ 
প্রস্তুত হইতেছে । এই হস্ত প্রস্তুত কাগজ অত্যন্ত শক্ত 
ও সুন্দর এবং অধিক মূল্যে বিক্রয় হয়। হস্ত পরিচালিত 
প্রথায় পাচ জন! লোক এক দিনে তিন রিমের অধিক কাগজ 
প্রস্তত করিতে পারে না। 

যে সমস্ত হস্তপ্রস্তত কাগজ এ রাজো ব্যবহৃত হয় 
তাহার অধিকাংশই জাপান হইতে আমদানি হয়। কিঞ্চিৎ 
পরিমাণ ফ্রান্দ ও ইটালী হইডেও আমদানি হয়। আধুনিক 
সময়ে ইদ্পিরিয়াল্জাপানিজ্‌. ভেলাম (17:157581 191924:65৩ . 


১০ সংখ্যা 1] 


61157) নামক হম্ত প্রস্তত কাগঞ্জই সর্বশ্রেষ্ঠ বলিয়া 
বিষেচিত হয়, এবং অত্যন্ত অধিক মুল্যে বিক্রয় হয়। ইহার 
এক রিম্‌ (৫** পাঁচ শত তা) চারি শত বারাত্তর টাকা 
মূল্যে বিক্রয় হয়। প্রকৃত ইন্পিরিপলাল জাপানিজ্‌ ভেলাম 
(0170515] এ 2022555 61157) কাগজের পরীক্ষা অতি 
সহজেই করা যায়। যদি ইহা প্রকৃত উক্ত কাগজ হয়, অত্যন্ত 
মস্থুণ থাকা সত্বেও, কোন প্রদীপের শিখার বিপরীত দিকে 
ধরিলে, পশমী কাপড়ের ন্যায় দেখাইবে। অন্য উপায়েও 
'এ পরীক্ষা কর! যাইতে পারে । একটুক্‌র1 এ কাগজ জলের 
মধ্যে নিক্ষেপ করিলে যদি বিস্তৃত থাকে তাহা হইলে ইহা! 
প্রকৃত, আর যদ্দি কৌকৃড়া হইয়া যায় তবেই জানা যায় ইহা! 
নকল। এ 

অনেক মময় কাগজে জলছাপ। দেওয়া যায়। কাগজ 
ভিজা .থাকিতে থাকিতে ইন্পাতের ছাচ দ্বারা (56০০ 
৭19) এই ছাপ দেওয়া হইয়া থাকে । 

নষ্ট কাগঞ্ আবার কাগঞ্ প্রস্তুতের জন্য ব্যবহার হইয়া 
থাকে। ইহা ফেলা যায় না। 

এই যুক্তরাজ্যে এক ব্যক্তি কাগজ ত্বার৷ রাঁধিবার কড়া 
ডেকৃচি প্রভৃতি প্রস্তত করিতেছেন। তিনি এই সমস্ত 
পদার্থ কাগজের উপর তাঁহার আবিষ্কৃত অনাহা এনামেলের 
প্রলেপ দান দ্বারাই করিতেছেন! 

রসায়নের গুণে কাগজ দ্বার কি না হইতেছে? ইহ! 
দ্বারা গাড়ির চাকা, অদাহা ছাত (০511172), কৃত্রিম দত্ত, 
ঘরের মেঝে, জলের বালতি, জানালার জাল, খড়খড়ি, 
ফিল্টার, ন্ৃতা, পোঁধাকের লাইনিং (৫7595-117778) 
প্রভৃতি আরোও অনেক পদার্থ প্রস্তুত হইতেছে। 

পুরাতন কাগজের কালী উঠাইতে পারিলে কাগজের 
মূল্য অনেক হাস হইবে, সেই জন্তই খবরের কাগজ ও 
পুস্তকের মূল্য অনেক কমিবে। যে পণ্ডিত ইহা করিতে 
সমর্থ হইবেন তিনি সাধারণের অত্যন্ত ধন্যবাদার্থ হইবেন। 
ছাপার কালিতে তিসির তৈল এবং রজন থাকার দরুণ 
কোন রাঁসারনিক পদার্থ ই এ পর্য্যন্ত ইহা! উঠাইয়৷ ফেলিতে 
সমর্থ হয মাই। 
কাণিফমির। | প্রীনিরুপমচঞ গুহ ঠাকুরতা। 


পু ০০০ 


আভিজাত্য । 


৫৭৯ 


আভিজাত্য । 


পৃথিবীর প্রায় সকল দেশেই আভিজাত্যের উপর অল্প 
বা অধিক পরিমাণে লোকের শ্রদ্ধা দেখিতে পাওয়! যায়। 
কোন কোন দেশে আভিজাতা সম্পন্ন ব্যক্তিক্া তৃমিয় 
অক্ষু্ন স্বত্বাধিকারী হইয়!. আছেন, এমন কি সুচ্যগ্র 
ভূমিও অনভিজাতদিগের অধিকৃত নহে। তাহার! কেবল 
কর প্রদান পূর্বক কর্ষণাদি করিতে অথবা করাইডে 
পারে। ভূমি সম্পর্কিত কথা বাদ দিলেও দেখিতে 
পাই যে, সমাজেও অভিঙ্গাতদিগের অনেক বিষয়ে অপ্রতিহত 
প্রভৃত্ব রহিয়াছে। তাহারা দক্ষিণ পাইলেই অনভিজাতকে 
ইচ্ছা পূর্বক আভিজাত্যের সম্মানে অলম্কত করিতে পায়েন। 
কাহার সাধ্য যে, তাহাদিগকে প্রসন্ন না করিয়া সমাঙ্গে 
প্রতিষ্ঠিত হইতে পারে। পক্ষান্তরে তাহারা ইচ্ছা করিলে 
আভিজাত্যশৃন্ভ ব্যক্তিদ্দিগকে যৎপরোনাস্তি অপদস্থঙ 
করিতে সমর্থ আছেন। অন্যান সাধারণ কার্যে তাহাদের 
সহিত অনভিজাত মনটধিবর্গ যোগদান করিতে পারিলেও 
এক ভোজ্যাধারে ভোজন প্রভৃতি সাম্যমূলক ব্যবহারে 
তাহাদিগকে বঞ্চিত থাকিতে হয়। এইরূপ নিদর্শনুও পাওয়! 
যায় যে, আভিজাত্যশূন্ত উচ্চপদন্ রাজপুরুষও নিয়পদস্থ 
অভিজাত রাঁজপুরুষের সহিত এক ভোগ্যাধারে ভোঙন 
করিতে অধিকারী হয়েন না। এরূপ নিয়মে না হউক, 
কিন্তু পৃথিবীর সর্বাংশেই কোন না কোন প্রকারে অভিজাত- 
দিগের গৌরব অনভিজাত অপেক্ষা! অধিক রহিয়াছে। 
একজাতি হইতে অপর জাতির আভিজাতা অন্ঠরূপ হইতে 
পারে, পরস্ত এমন জাতি বিরল আছে, যাহাকে আভিজাত্য 
সংস্কার অধিকৃত করে নাই। এই ত গেল মর্তালোকের 
কথা-_-আবার ম্বর্গেও আভিজাত্যের রাজপথ পরিষ্কৃত 
রহিয়াছে; সেখানেও এক দেবতা অন্ত দেবতার সমকক্ষতা! 
করিতে পারেন ন1। যখন স্বর্গ মর্ত্যলোকবাসীরই মনঃ- 
কল্পিত, তখন সেইখানেও যে তাহাদের আভিজাত্যভাৰ 
প্রবেশ করিবে ইহাতে বৈচিত্র্য ক আছে?. ণ 

পুরাকালে সরম্বতী দেবীর লীলারঙ্গভূদি একমাত্র 
অভিজাতদিগের হৃদয় ও রসনা ছিল, এই জন্ত অনতিজাত- 
বৃন্দ যদিচ্ছাক্রষে তাহাদের দ্বারা পরিচালিত হুইতেন। 


৫৮০ 


০৯০ সতীশ গা, 


:এইক্ষণে বিষ্ার ্যান্তি জনসাধারণের ॥ মধ্যে য হইতে চলি, 
সুতরাং বর্তমান অনভিজাতের আর বড় অভিরানিনের 
নেতৃত্বে সন্ধষ্ট নহেন। তাহার! বুঝিতে পারিয়াছেন যে, বিদ্যা, 
ধন প্রভৃতি মানবীয় অভ্যদয়কারী যে সকল জিনিষ আছে, 
তাহাতে মনুষ্যমাত্রেরই তুল্যাধিকার। এইগুলি একমাত্র 
অভিজাতদিগের স্বাধিককত হইতে পারে না। এই কারণে 
পৃথিবীতে আভিজাত্য ও অনাভিজাত্য লইঙ্জা একটা সংঘর্ষ 
উপস্থিত হুইয়াছে ; ভগবান্ই নিশ্চন্নক্ূপে বলিতে পারেন 
কোনপক্ষ বিজয়লক্ষমী লাভ করিবে। তবে সম্ভাবন! এই 
যে, সংখ্যা, উৎসাহ ও কার্যপটুতার গুরুত্ব বা আধিক্যে 
অনভিজাতেরাই এই সংগ্রামে বিজয়ী হইবেন! অধিকস্ত 
সংগ্রামকালে উভয় পক্ষের মধ্যে কোন পক্ষই শাস্তিস্খ 
উপভোগ করিতে পারেন না, উভয়কেই বিজয়াশা প্রণোদিত 
হইয়া রণসম্ভার সংগ্রহে ব্যস্ত থাকিতে হয়। তাই আজ 
পৃপিবীর কোথাও শাস্তিদ্বেবীকে বিরাজমান! দেখিতে পাওয়া 
যায় না? সর্কত্রই যেন অশাস্তির তণ্ প্রশ্রবণ বহিতেছে। 
পুর্বে যাহারা যে অভিজাত বিশেষের আজ্ঞাবহ ভূত্যত্ব বা 
উচ্ছি ভোজনেও আপনাঁকে ধন্য মনে করিত, তাহারা 
আর এক্ষণে তীহা্দিগকে আপন! হইতে শ্রেষ্ঠ বলিয়াও 
মাঁনিতে চাহে না। এই ত গেল অনভিজাতের কথা। 
আবার অনেক অভিজাত মহোদয় বিদ্যাশৃন্ত ভট্টাচার্য বা 
*্স্তেন নীবার ইবাবশিষ্ট” উত্কির লক্ষ্য হইয়াও আমার 
বৃদ্ধ প্রপিতামহ অথব! তাহার বৃদ্ধ গ্রপিতামহ পণ্ডিত এবং 
সম্পর ছিলেন বলিয়! “ডম্‌-ম্-ম্ করিতে ছাড়েন ন!। এই 
উভয় গুগধরদিগের ক্ৃতিনৈপুণ্যে সমাজে একটা অভিনব 
বিশৃঙ্খল ভাব আসিয়! পড়িয়াছে। 
আভিজাত্যকে প্রধানতঃ চারিভাগে বিভক্ত কর! যাইতে 
পারে। প্রথম ধর্মের আভিজাত্য, দ্বিতীয় বিস্তার আভিজাত্য, 
তৃতীয় ভূমির আভিজাত্য ও চতুর্থ ধনের আভিজাত্য। 
প্রথম ও ছিতীয় আভিজাত্যের মূলে অন্তায় বা অধর্শা দেখিতে 
পাওয়া যায় না, পরস্ক তৃতীয় ও চতুর্থ আভিজাত্োর ভিত্তি 
তর তন্ন করিয়া, অনুসন্ধান ক্গিলে অন্তায় এবং অর্থ ছাড়া 
বড় কিছু দেখিতে পাওয়! যায় না। পাওয়া যাইবে কি 
প্রকারে ? পরমেশ্বর জমির ভাটি করিয়াছেন জীব মালের 
অথবা! মানব মাত্রের জন্ত, তাহাতে বলদৃপ্ত হইয়! অন্তর 


প্রবাসী . 


[৮ম ভাগ. 


বা গাই কান শসিগ? 


উপভোগ্য অংশ স্বারতত কিক লওয়া ডাকাতিরই নামার 
মাত্র। পক্ষান্তরে কতকগুলা লোক ধনী হইয়াছে আর 
কোী কোটা নরনারী দারিত্রের তীব্র নিষ্পেষণে নিশ্পেষিত 
হইতেছে, ইহার অর্থ কি ইহা নহে যে উহাদের প্রাপ্য 
অংশ ছলে বলে কৌশলে ধনিমছোদয়েরা! আত্মসাৎ করিয়া- 
ছেন? ধনরাশি যদি কোষাগারে তাহাদের গ্রীঅল্ন হইতে 
আপনা আপনি ঝর ঝর করিয়া পড়িত, তবে বলিতে 
পারিতাম যে, প্রগুলি একমাত্র ভাহাদের প্রাপ্য। একজন 
ধনকুবের হইলেন, আর তার সঙ্গে সঙ্গে সহশ্র লোকের 
স্বন্ধে ছুরারোহ অকিঞ্চনতা আসিয়া চাপিল। আমাদের 
বোধ হয় রাজত্ব ও ধনাগমের এইরূপ করাল দৃশ্য দেখিয়! 
বা অনুভব করিয়! ভারতের প্রাচীন খধিবৃন্দ নিখিল আভি- 
জাত্যের মধ্যে ধর্ম ও বিস্তার আভিজাত্যকে সর্বোচ্চ আসন 
দিয়াছিলেন। এইক্ষণেও ভারত হইতে প্ীপ্রকার ভাব 
নির্মল হয় নাই) আজ ও অকিঞ্চন মহাপুরুষকে রাত্যেস্বর 
পর্যন্ত ভূমিষ্ঠ হইয়া প্রণাম করেন, আজও শাকারভোজী 
মহামহোপাধ্যায় পণ্ডিত মহারাজেরও অভ্যর্থনায় বঞ্চিত 
নহেন) তবে এইমাত্র বলিতে পারি যে, দিন দ্রিন যেরূপ 
প্রতীচ্যভাবের প্রসার হইতে চলিল, ইহাতে অনুর ভবিষ্যতেই 
উহ! অনৃশ্ত হইতে পারে। 

বর্তমান পৃথিবীতে তৃতীয় ও চতুর্থ আভিজাত্যের অধিক 
গৌরব--এই ছুই আভিজাত্যের মধ্যে একটাও ধাহাদের 
আছে, তাহাদিগকে বক্ষ স্ফীত করিয়া চণিতে দেখা যায়। 
কেবল ইহা হইতেই যদ্দি গুণধরের! তৃত্তিলাভ করিতেন 
তবে তত অনর্থপাতের আশঙ্কা হইত না। কিন্তু তাহার! 
অনভিজাতদিগের উন্নতিকে চক্ষুর শূল মনে করেন) প্রতুরা 
চাহেন যে, অনভিজাতেরা শ্রমজীবী বা কুষক শ্রেনীতে 
পরিণত থাকিয়! তাহাদের আজ্ঞাবহ ভূত্যত্ব বা অধমর্ণ পদই 
অলঙ্কৃত করুক। এই শ্রেণীর মহাপুরুষদিগের ধারণা যে, 
সুখ সম্ভোগ ও শাস্তি প্রভৃতি স্‌গুণ কেবল অভিজাতদিগের 
অন্ত নিরমিত হইয়াছে । আহা প্রভুয়া কি অপরূপ ধারণা! 
করিয়া বসিয়াছেন! জিজ্ঞাসা! করি, অনভিজাতেরা কি লোষ্টর 
বা! উপলখণ্ডের গ্যায় সুখ সংভোগের শক্তিতে বঞ্চিত 
রহিয়াছে? তাহারা বিদ্যা বুদ্ধি ও সুনীতি প্রসৃতিতে কি 
অভিজাতদিগের প্রতিযোগিত! কর্লিতেছে না? অনভি- 


সম সংখ্যা] 


সতত” রণ টি ০৪ চি ৯০০৪ ই রণ 


জাতের! দিবারানি পরজিশ্রম করুক, আর তোমরা তাহাদের 
পরিশ্রমলন্ধ দ্রব্যঘারা কেহ রাজসিংহাসন স্থশোঁভিত কর, 
কেহ বিলাসনন্দনবনের পুরন্দর হও-_'এই অস্ভুতনীতির 
সমাদর তোমাদের নিকট হইতে পারে; পরস্ত কোন 
উদ্ারচেতা৷ মনীষীই ইহা অনুমোদন করিতে পারেন না। 
পাঠক বুঝিতে পারিলেন যে ধাহারা রাজ্য ও ধনের 
আভিজাত্য লইর়৷ অহঙ্কারে ফুলিয়া থাকেন, তাহারাই 
পৃথিবীতে দারিদ্র্য প্রসারিত হইবার মুলে রহিয়াছেন। 
পৃথিবীতে যত ধন ও জমি আছে প্রগুলি যদ্দি সমভাগে 
জনসাধারণে বিভক্ত হয় তবে দারিদ্রাই দরিদ্র হইয়া যাঁয়। 
বিচারচক্ষু খুলিয়া দেখিলে তূম্বামী ও ধনীদ্িগকে আমরা 
লৌকিক চক্ষে যেরূপ দেখিতে পাই তাহার বিপরীতভাৰ 
"ঘটিয়া থাকে । বোধ হয়, যেন তাহার! অনভিজাতদিগের 
বক্ষে ছুরিকা প্রহার করিতেছেন। রাজা ও ধনের অভি- 
লাতের!” সকল বিষয়ে অন্থাসিদ্ধ না হইলেও যে, অনভি- 
জারউদিগের অভ্যুদয়ক্ষেত্রে পঙ্গপাল স্বরূপ, এই বিষয়ে 
সন্দেহ করিবার কোন কারণ দেখা যাইতেছে না। জমি 'ও 
ধন যর্দি একশ্রেণীর লোকের স্বাধিকূত রহিল, তবে যে 
অন্তান্ত শ্রেণীর লোকের! দৈন্য ও দুঃখে কাল হরণ করিবে, 
এইরূপ হুইবারই কথা । তাঁহার কারণ এই যে এই ছইএর 
উপর লৌকিক সুখ নির্ভর করিতেছে। পক্ষান্তরে দীন ও 
ছঃখীর বিদ্যা ও সভ্যতা প্রভৃতি সদৃগুণ আসিতে পারে না। 
আসিবে কিরূপে? তাহারা সর্বদাই আত্মীয়ের পোষণ চিন্তায় 
ব্স্ত থাকে, এমন কি উদর পূর্ণ করিয়৷ আহারও প্রাপ্ত 
হয় না। এদিকে তৃত্বামী ও ধনবানের! তাহাদের প্রাপ্য 
অর্থ আত্মসাৎ করিয়া অজস্র উহার অপব্যবহার নিযুক্ত 
আছেন। ভ্রমেও তাহাদের ত্রূপ শোচনীয় দশার প্রতি 
প্রভৃদের দৃষ্টি পড়ে না। ইহা কেবল নিজের আত্মীয়বর্গের 
অথব! সমশ্রেণীর চতুঃসীমার মধ্যে আবদ্ধ রহিয়াছে । 
তাহার! অসমশ্রেণীর প্রতি ধদি কদাচিৎ দয়াও করিতেছেন 
মানিয়।৷ লওয়! যায়, তথাপি নগ্রপদ অকোমলাঙ্গ কৃষিবল ও 
শ্রমজীবীর প্রতি ভালবাসার যে স্প্রও দেখেন, তাহা কোন 
প্রকারে স্বীকার করিতে পারা বায় না। পরস্ধ বিবেক 
উপদেশ করে যে, বাহাদিগকে তাহার! স্বণা করিতেছেন, 
ত্বাহাদের উপরেই প্রতুদের জীবনরক্ষার ভার রহিয়াছে। 


সিলসিলা শিস সর 


আভিজাত্য | 


৫৮১ 


পাপা পা, লিলা 


কুবক যদি শন উৎপাদন নাক করে « এবং বং শ্রমজাবী যদি দ্রব্য- 
সস্তার বহন প্রভৃতি ব্যাপারে বিরত হয়, তবে অবিলঘেই 
তাহাদিগকে এই সাধের লীলাভূমি হইতে অন্তর্ধান করিতে 
হুইবে। স্থুবর্ণমুদ্রা চর্ববণ পুর্ব্বক যে, কেহ কখন জীবনধারণ 
করিয়াছে ইহা শুনিতে পাওয়! যায় কৈ? যে কৃষক ও 
তদীয় পত্ঠী বালক বালিকাঁর সহিত দুঃসহ শীতাতপ সহন 
পূর্বক মানবীয় জীবন রক্ষার মুল বস্ত উৎপর করে, এই 
পাপ পৃথিবীতে তাহারাই অনাহারে মরিয়! যায়। সংক্রামক 
ব্যাধিও ঘঁ হতভাগ্যদিগকেই আক্রমণ করে। প্রেগে যত 
লোক মৃত্যুর কবলে পতিত হয় তাহাদের মধ্যে ধনীর সংখ্যা 
অতি অল্প দেখিতে পাওয়া যায় । সদাশয় ভূম্বামী ও ধনিবৃন্দ 
যদি বিবেকের নির্জন কুটারে বসিয়া ভাবেন যে তাহাদের 
ধর ভূমি ওধন কোথা হইতে অধিকৃত হইল, তবে অবস্থাই 
তাহারা এইরূপ দেববাণী শুনিতে পাইবেন যে, “হে তৃস্বামিন 
ও ধনিবৃন্দ প্র 'ভূমি ও ধন সাধারণের ; এগুলি তোমাদের 
ঝা ত্বদীয় পিতৃপুরুষদিগের নহে! তোমরা, যদ্দি পাপ হইতে 
মুক্ত হইতে চাও, তবে অবিলঘে সাধারণের হিতার্থ 
গুলিকে উৎসর্গ করিয়া দাও। নতুবা! অদূর ভবিব্যতেই 
শ্রমজীবী ও কৃষকর্দিগের অভিসম্পাতে তোমাদিগকে ঘণ্ধ 
হইতে হইবে ।” 

অবশ্তই রাজ্য ও ধনের অভিজাতদিগের মধ্যে সদাশয়ও 
রহিয়াছেন, পরস্ত এ সদাশয়দিগকে সদাশয়তা গুণের জন্ত 
সম্মান করা উচিত হইলেও কদদাপি অভিজাত বলিয়া জন- 
সাধারণ তাহাদিগের অভিনন্দন করিতে পারে না। না, 
পারিবেন কি প্রকারে? এইরূপ আভিজাত্য প্রবর্তনের 
কাহিনী শুনিবা মাত্রই নীতিপরায়ণ সন্ধদয় ব্যক্তি কর্ণে 
অঙ্গুলি প্রদান করেন। অনেকে বলিয়া থাকেন যে, 
অভিজাতবংশের রীতিনীতি ভালই হইয়া থাকে। জিজ্ঞাসা 
করি ছইট! মিষ্ট কথা অথবা কায়দার সহিত ভদ্রলোকের 
সমক্ষে উপবেশন আদি করাই কি ইহার অর্থ? যদি 
এইনুপই হয়, তবে এ ভাল হওয়ার জন্ত আভিজাত্যকে 
সম্মান না দিয়া ভদ্রলোকদিগের সহবাসকে উহা! দেওয়া 
যুক্তিসঙগত। ধরাধামে এমন অভিজাতও বিরল লে, 
যাহাকে একটা! মন্ুষ্যাক্কৃতি অভিনব বলিবর্দ মাত্র বলিলেও 
অত্যুক্তি হয় না। যদি আভিজাত্যের এরূপ মহ্মাই 


৫৮২ 


হইত, তবে কি আমরা এইরপ দৃষ্ত দেখিতে পাইতাম। 
উত্ত অভিজাতবংশের প্রবর্তক যে, প্রচ্ছন্ন বা অপ্রচ্ছন্ন 
লুঠনকারী ছিলেন, সত্যের অনুরোধে বাধ্য হইয়া! এইরূপ 
সিদ্ধান্ত করিতে হয়। 

এই পর্য্স্ত রাজ্যও ধনসংক্রান্ত আভিজাত্যের আলোচন! 
করা গেল। এই ক্ষণে ধর্ম ও বিগ্তার আভিজাত্য বিষয়ে 
গুণাগুণের অন্ুদদ্ধান কর! যাউক। পিত! মাতার ধর্মমভাব 
যদি নিয়তরূপে সন্তানে সংক্রমিত হইত, তবে বিদ্যা, ও ধর্মের 
আভিজাত্য এই মরজগতে অতি আদরের জিনিষ হুইয়! পড়িত; 
কিন্তু দুঃথের বিষয় এই যে অনেক স্থলে ইহার বৈপরীত্য 
দেখিতে পাওয়। যায়। দৈত্যকুলের প্রহলাদ ইহার উদাহরণ 
স্থল। অধিকস্ত রাজ্য ও ধনের আভিঙ্লাত্য যেরূপ 
অনভিজাতদিগের রুধির শোষণ না করিয়া পরিতৃপ্ত হয় না, 
তন্রপ এই আভিজাত্য নহে। বরং ইহা! দ্বারা অনেক 
বিষয়ে সমাজের উপকার সংসাধিত হয়। যগ্তপি পুরাকালের 
পৌরোহিত্যও এরূপ করাল দৃষ্ঠ দেথাইয়াছে, তথাপি 
বর্তমান সময়ে উহা তিরোহিতপ্রা। এক্ষণে আর কোন 
সভ্যসমাজে প্রকাশ্যভাবে পুরোহিতের যথেচ্ছাচার দৃষ্টিগোচর 
হয় না। ম্মরণাতীত কাল হুঈতে আর্ধযভূমিতে যে, সন্গ্যাসী- 
দ্িগের প্রতি লোকের শ্রদ্ধা ভক্তি চলিয়! আসিতেছে, তাহাও 
দৈনন্দিন সঙ্কোচনীতির অনুসরণ করিতেছে। প্রতীচ্য 
শিক্ষার প্রভাব ধাহাদের উপর অন্ষুপ্ন আছে তাহার! বড় 
সাধু সন্যাসীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন না। যাহার! স্বয়ং 
অশিক্ষিত এবং শিক্ষিত লোকের ভাবে বঞ্চিত, তাহারাই 
তদীয় সেবায় আপনাদ্দিগকে ধন্য মনে করিয়া থাকে । ফলতঃ 
বর্তমান সময়ে এইরূপ অনেক সাধু সন্ন্যসী আছেন, ধাহাদের 
মধ্যে আভিজাত্য ভিন্ন অন্ত কোন বিশেষ গুণ দেখিতে 
পাওয়! যায় না) ইছাদের মধ্যে কেহ কেহ সিদ্ধিরও 
অভিমান করিয়া থাকেন। অনেকে আবার স্বয়ং সিদ্ধির 
অভিমান না করিয়াও গুরুকে অথবা গুরুর গুরুকে সিদ্ধের 
সার্দীর বলিয়া ঘোষণা করেন। সত্যের অনুরোধে না বলিয়া 
থাকিতে পারিলাম না বে, এইরূপ সাধু সন্ন্যাসীর! 
ভারতবাসীর গলগ্রহ ভিন্ন আর কিছুই নহেন। অবশ্তাই 
সবাশয় মনীষী সন্ন্যাসীর! পৃথিবীর কল্যাণ করিয়া থাকেন, 
কিন্ত তাই বলিয়া কি নিরক্ষর ভেগাবণড অর্থাৎ ভবঘুরে- 


প্রবাসী। 


ক 


[৮ ভাখ। 


 িগেরও গু ॥ গাইতে হইবো ভারতে এই (জাতীরতার 
অরুণোদয় সময়ে সাধু সন্ন্যাসীর! যদি দেশের কল্যাণে ব্রতী 
হয়েন, তবে এক মহান কাধ্য সংসাধিত হইতে পারে। 
বঙ্গভূমির অনেক ভট্টাচার্য মহোদয়ের! স্বদেশের হিতসাধন 
করিতেছেন শুনিয়া স্বর্থী হওয়া গেল। ভারতে যে 
জাতীয়তার অঙ্কুর উৎপন্ন হইয়াছে তাহাতে ভটটাচার্ধ্যদিগের ত 
কথাই নাই আবালবৃদ্ধবনিতা সকলকে ভক্তিবারি সেচন 
পূর্বক ওঁ অঙ্কুর যাহাতে মহাবৃক্ষে পরিণত হয় তাহ! করিতে 
হইবে। আবহমানকাল হইতেই আর্ধযভূমির সদাশয় 
সন্ন্যাসী এবং ব্রাঙ্গগগণ জনসাধারণকে কল্যাণের পথ 
দেখাইয়া আসিতেছেন। আশা করি বর্তমান সময়েও 
তাহারা এইরূপ করিবেন। 

রাজ্য ও ধনের আভিজাত্য প্রবর্তক যেরূপ অন্তের 
প্রাপ্য অংশ আত্মসাত্‌ করিয়া! আসিয়াছেন, সেইরূপ ধর্ম ও 
বিস্তার আন্ভিজ্জাত্য প্রবর্তক নহেন। এই আভিজাত্যের 
মূল অতীব পবিত্র ও নিষ্ষলঙ্ক; কিন্তু পশ্চাত্‌ ইহাও 
ক্রমনীতিতে বিরুত হইয়া পড়িয়াছে। যখন প্রথম ও দ্বিতীয় 
আভিজাত্যের মূল শুদ্ধ ও নিক্ষলঙ্ক, পক্ষান্তরে তৃতীয় ও 
চতুর্থ আভিজাত্যের মুলদেশের পুজ্ধানুপুঙ্খরূপে বিশ্লেষণ 
করিলেও অন্তায় এবং নৃশংসতার মাত্র! অধিক হইতে ও 
অধিকতম দেখিতে পাওয়া যায়; তখন আভিজাত্যের 
প্রবর্তক লইয়৷ যে অভিজাতের। গৌরব করিয়া থাকেন, 
তাহা প্রথম ও দ্বিতীয় আভিজাত্যশালী ব্যক্তিদিগের পক্ষেই 
উচিত। তৃতীয় ও চতুর্থ আভিজাত্যের লোকদিগের পক্ষে 
বরং উহা স্মরণ করিয়া অধোবদন হওয়াই বিধেয়। দেখিতে 
পাই অনেকেই তাহাদের পূর্ব পুরুষ রাজকীয় উচ্চ কর্মচারী 
বা বীরপুরুষ ছিলেন বলিয়! অভিমানের বর্ষণ আরম্ভ করেন) 
পরস্ত অল্পনবেতনের কর্মচারী হইয়৷ তাঁহার! কিরূপে রাশীকত 
অর্থের অধিকারী হইয়াছিলেন, তাহ! কি প্রভুর! কখন 
ভাবিয়া দেখিয়াছেন ? পক্ষান্তরে বীরত্বের গৌরব ঠিক বল! 
যাইতে পারিত, যদি এ বীরপুরুষ স্বয়ং জমির ভি করিয়! 
লইতেন। আর অন্যের জিনিষ কাড়িয়া লওয়াও যদি 
সম্মানের কারণ হয়, তবে দন্থ্যধ্িগকে কেন আমর সম্মান 


'করি না? বৈষম্য ত কেবল লোকসংখ্যাতেই পাওয়া যায়, 


অর্থাৎ দন্থ্র দল ছোট আর এই প্রফার বীরের দল বড়। 


-ী 





১০ সংখ্যা । ] 


রানির এসির লে ৯ নাত সাকিন ইত 


পাঠক অনুধাবন করুন এষ্ট শ্রেণীর লোকেরাই জনসাধারণের 
উন্নতি রুদ্ধ করিয়া রািক্লাছেন, স্বার্থের দাস হুইয়৷ ইহারাই 
স্বকীয় ভ্রাতৃগণের শোণিত পাঁন করিতেছেন। পরস্ধ ইহ! 
নিশ্চিত যে কোন শ্রেণীর প্রভুত্ব চিরদিন সমভাবে চলিতে 
পারে না। অদুয় ভবিষ্যতে যে ইহাদের আধিপত্য চূর্ণ 
বিচূর্ণ হইবে, তাহার পূর্বস্চন! আরম্ত হইয়াছে । এক্ষণেও 
বদি তাহার! সাবধান হন, অর্থাৎ উদারতা প্রদর্শন পূর্ব্বক 
সাধারণের হিতকর কার্ষ্যে ধনের উৎসর্গ করেন, তবে 
বিপৎপাতের সম্ভাবনা থাকে না। 

অন্তান্ত দেশের অপেক্ষা ভারতের আভিজাত্য প্রথা 
উৎকষ্ট হইলেও যে, সাধারণের উন্নতির পরিপন্থী এই বিষয়ে 
কোন সন্দেহ নাই। ভূমি ও ধনের স্টায় ধর্ম এবং বিস্ধা 
যে বংশবিশেষেরই একচেটিয়া থাকিবে ইহাতে কি কোন 
যুক্তি আছে ? বিশ্বরূপ শ্রীভগবানের রাজ্যে সকল বিষয়েই 
মানব £মাত্রের তুল্য অধিকার ; যিনি ইহার সঙ্কোচ করিতে 
যাঁইবেন, তাহাকে মহাপাপে লিপ্ত হইতে হইবে। সুতরাং 
আভিজাত্যের অভিমানকে এই যুগে বটপত্রে ভাসাইয়া 
দেওয়াই যুক্তি সঙ্গত। বিশেষ বিবেচ্য এই যে, যেরূপ 
সময় পড়িয়াছে তাহাতে যদ্দি অভিজাতবৃন্দ স্বয়ং প্রবৃত্ত 
হইয়া অনভিজাতদিগের সহিত সাম্যমুলক ব্যবহার করেন, 
তবে তদীক্প মহত্বই প্রকাশ পাইবে। আর যদ্দি দলননীতির 
অনুসরণ পূর্বক অনভিজাতদিগের রুধির শোষণে ব্রতী 
থাকেন, তবে তাহারা অচিরেই অব্যক্ত অবস্থায় উপনীত 
হইবেন। বস্তুতঃ এই মরজগতে ঘটন! মাত্রেরই আদি ও 
অন্ত অব্যক্ত, কেবল মধ্য অবস্থাই অভিব্যক্ত দেখিতে পাওয়! 
যায়। বিল্ময়ের কারণ এই যে, এইরূপ সমন্তাতেও 


অনেক বুদ্ধিান ব্যক্তি স্তায় পথে চলিতে চাহেন না, তাহারা. 


স্বার্থের মোহনবেশ দেখিয়া একবারে উহা! ভুলিয়া যান! 
এমন কি দিগ্িদিক জ্ঞানশৃন্ত হইয়া পড়েন! আমরা 
অভিজাতদিগের মঙ্গল কামনা করিয়া আলোচ্য বিষয়ের 
উপসংহারে আবার বলিতেছি অনভিজাতদিগকে তাহারা 
প্রাণের ভালবাসা অর্পণ করুন, অবিলম্বে সক জঞ্জাল 
ঘুচিয়া যাইবে, পৃথিবীতে শাস্তির হিল্লোল বহিতে থাকিবে। 
প্নাস্থঃপন্থ। বিদ্ততে অয়নায়।” পরিব্রাজক 
অন্থপেসহর়। অচ্যুতানন্দ সরম্বতী। 


৫৮৩ 


উপ চ ০র 5 ীন১০৪1০র ৯৯৭৪০-তন 


প্রবানী বাঙ্গালীর কথা । 
মম্মথনাঁথ ভট্টাচার্য্য | 


গত ১১ই নভেম্বর পঞ্জাবের শ্বশান-চিতায় প্রবাসী বাঙ্গালী 
মন্মথনাথ ভট্টাচার্যের শবদেহ তন্মীভূত হইয়াছে। মন্মণনাথ 
পরলোকগত মহামছোপাধ্যায় মহেশচন্দ্র চ্ঠায়রত্ব মহাশয়ের 
জ্যেষ্ঠ পুত্র ছিলেন এবং পিতার জ্ঞানপ্রিয়ত৷, অমায়িকতা, 
পরোপকারপ্রবৃত্তি প্রভৃতি বছুগুণের উত্তরাধিকারী 
হইয়াছিলেন। পু 

১৮৬৩ থুষ্টান্ে মন্মথনাথ জন্মগ্রহণ করেন, সুতরাং 
মৃত্যুকালে তাহার বয়স ৪৫ বৎসর মাত্র হইয়াছিল। এই, 
বসে তিনি যেরূপ খ্যাতি অর্জন করিয়া গিয়াছেন তাহ! 
সকলের পক্ষে সহজসাধ্য নহে। প্রবাসী বাঙ্গালীদিগের 
মধ্যে মন্মথনাথের নাম বিশেষভাবে শ্মরণীয়। 

মন্মথনাথ কপিকাতা৷ সংস্কত কলেজের ছাত্র। এই 
কলেজ হইতে তিনি বি,এ, পরীক্ষায় উতীর্ণ হইয়া পরে 
প্রেসিডেদ্নি কলেজ হইতে এম,এ, পরীক্ষায় উত্তীর্ণ হইয়া 
ছিলেন। বিশ্ববিষ্ালয়ের সকল পরীক্ষাতেই তিনি উচ্চস্থান 
অধিকার করিয়াছিলেন। এতত্তিন্ন তিনি সংস্কৃত কলেজের 
উপাধি পরীক্ষায় “বিষ্তারত্ব” উপাধি লাভ করিয়াঁছিলেন। 
বিদ্ভালয় পরিত্যাগের পর কার্যে প্রবৃত্ত হইয়! তিনি অত্যন্স- 
কাল মধ্যে আপনার কার্ধ্যদক্ষতায় সকলকে মুগ্ধ করিয়া- 
ছিলেন। বাহার! তাহার কার্ধ্য লক্ষ্য করিয়াছেন, তাহারাই 
তাহার কার্ধ্যদক্ষতার বিশ্মিত ও মুগ্ধ হইয়াছেন। মান্দ্রাজ, 
রেস্ুন, শিলং, কলিকাতা, নাগপুর-_নানাস্থানে কাধ্য 
করিবার পর মল্সথনাথ পঞ্জাবের একাউন্টেন্ট জেনারল 
পদ লাভ করেন ও লাহোরে যাইয়া ৩র| নভেম্বর কার্ধ্যভাঁর 
গ্রহণ করেন। বলা বাহুল্য ইতংপূর্বে আর কোন ভারত- 
বাসী এই পদ লাভ করেন নাই। পরদিন তিনি অনুস্থ 
হইয়! পড়েন, এবং আট দিনে পীড়া! সাংঘাতিক হইয়! 
তাহার জীবন নষ্ট করে। ইংরাজাধিকত ভারতে মম্মধনাথ 
প্রথম ভারতবাসী একাউন্টেপ্ট-জেনারল। 

কিন্তু মম্মথনাথের গৌরব বিস্তায় ব৷ উচ্চ র্জকর্মচারীক় 
পদে নহে) পরস্ত সরল ও সবল মনুষ্যত্বের বিকাশে । তাহার 
মত সরল ও অনারিক লোক ছুর্মভ। তিনি লোকের 


৫৮৪ 


০২ পলা 


উপকার করিতে পারলে আপনাকে ধন মনে করিতেন। 
তিনি প্রবাসে যখন যেস্তানে যাইতেন তখন সেইস্থানে 
তাহার গৃহ বাঙ্গালী দিগের মিলনমনিরে পরিণত হইত । তিনি 
যৎকালে মাদ্রাজে অবস্থান করিতেছিলেন, তৎকালে উত্তর- 
কালে স্বামী বিবেকানন্দ নামে প্রসিদ্ধ নরেন্্রনাথ তাহার 
গৃহে আশ্রয় লইগাঁছিলেন। নরেন্দ্রনাথ তখন আমেরিকায় 
যাইতে ইচ্ছুক, কিন্তু পাথেয়সম্বলশূন্ত ।. মন্মথনাথ 
উদ্যোগী হইয়া! সভ! আহ্বান করিয়া তাহার আমেরিকা- 
যাত্রার ব্যবস্থা করিয়া দেন। সেই সভায় নরেন্দ্রনাথের 
বায় নির্ধাহার্থ ছুই সহত্র টাক! সংগৃহীত হইয়াছিল । 

রেুনে অবস্থানকালে মন্মথনাথ প্রত্যহ ষ্টীমার ঘাটে 
বেড়াইতে যাইতেন, জাহাজ হইতে কোন বাঙ্গালী নামিলে 
সাঁদরে ত্বাহাকে আপনার গৃহে লইয়া যাইবার চেষ্টা 
করিতেন। মৌলবী আবল জব্বর ব্যতীত আর কোন 
প্রবাসী বাঙ্গালীর এরপ ম্বজাতিগ্রীতির কথা আমরা 
জানি না। কত অভিমানী, গৃহত্যাগী বালক তাহার 
আশ্রয়ে থাকিয়৷ আঁডভোকেট হুইয়াছে। আর তিনি যে 
কতজনের চাকরী করিয়! দিয়াছেন, তাহার ইয়ত্তা নাই। 

তিনি ঘখন নাগপুরে ডেপুটী কন্ট্রোলার তখন নাঁগপুরে 
প্লেগের প্রবল প্রকোপ, প্রতিদিন শত শত লোক এই 
বিষব্যাধির অতর্কিত আক্রমণে প্রাণ হারাইতেছে। ধন- 
বানগণ সহর পরিত্যাগ করিতেছে। সকলেই ভীত। 
মন্সথনাথ দরিদ্রদিগের ছুঃথ ছুর্দশায় ব্যথিত হইলেন। 
তিনি আপনার গৃহপ্রাঙ্গনে তান্ু খাটাইয়! নিরাশ্রয় 
প্লেগগীড়িত রোগীর চিকিৎসার ও গুশ্রষার ব্যবস্থা করি- 
লেন; সময় সময় স্বয়ং রোগীর সেবা শুশ্রযা করিতে 
লাগলেন। এমন অসাধারণ সহানুভূতি ও দয় সচরাচর 
দেখা যায় না। নাগপুরবাসীর! মন্মথনাথের গুণে মুগ্ধ 
হইয়াছিল। তাহার! তাহাকে “ধর্মরাজ” বলিত। 

আশ্রিত, অনুগত ও অধস্তন কর্ম্মচারী--সকলকেই 
মন্মথনাথ আপনার মনে করিতেন। তিনি আফিসের 
কেরাধীদিগের সহিত বন্ধুভাবে আলাপ করিতেন বলিয়া 
সাহার কোন পদগর্ধগর্ধিত বন্ধু একবার তাহাকে তিরস্কার 
করিয়াছিলেন। মন্মথনাথ হাসিয়। বলিয়াছিলেন,---উহারা 
কি আমার সমকক্ষ নহে? যতক্ষণ আপিসের কাষে থাকি, 


প্রবাসী । 


সিপিএ কিসমিস সস কসর ৮ সি 


[লন ভাগ। 


লা পা 


ততক্ষণ উহ্বারা আমার অধীন সত্য; কিন্তু তাহার পর 
আমরা সকলেই সমান। মন্মথনাথ খন নাগপুরে তখন 
উপরওয়ালা! যুরোপীয়কে সামান্ত দোষে কেরাণীদ্দিগকে অর্থ- 
দণ্ডে দণ্ডিত করিতে দেখিয়! তিনি তাহার প্রতিবাদ 
করিয়াছিলেন। যুরোপীয় কর্মচারী বলেন, অর্থদণ্ড ব্যতীত 
কেরাণীর! ক্রটিসংশোধনে সচেষ্ট হইবে না। শুনিয়া মন্মথনাথ 
বলেন, একবার জরিমান! রদ্দ করিয়া-_-কেবল সতর্ক করিয়া 
দিলেই তিনি বুঝিবেন-_-জরিমানা অনাবশ্তক, কেবল দরিদ্রের 
পীড়ন। তাহার কথায় যুরোগীন কর্মচারী সেবার জরিমান! 
রদ করিলেন ; ফলে দেখিলেন ও বুঝিলেন, জরিমানা 
অনাবস্তক। একটি ব্রাঙ্গণ যুবক পাচকরূপে বহুদ্ধিন 
মন্মথনাথের সেবা করিয়াছিল । তাহাকে বিবাহ করিতে 
ইচ্ছুক জানিয়! এবং বিবাহ ব্যয় নির্ববাহে অসমর্থ জানিয়া 
মন্মথনাথ স্বয়ং সমস্ত ব্যয় ব্হন করিয়া তাহান বিবাহ 
দিয়াছিলেন, এবং বিবাহের পর সন্ত্রীক তাহাখডে এক 
দিনের জন্ত আপনার গৃছে আনিয়া তাহার ব্যবহার জন্য 
আপনার শয়নকক্ষ ছাঁড়িয়। দিয়াছিলেন। যে দুর্লভ 
সহানুভূতির পৃত প্রবাহে সকল প্রভেদ ভাসিয়া যায় 
মন্মথনাঁথের হৃদয়ে সেই সহান্থভৃতি নিত্যপ্রবাহিত ছিল। 
মন্মথনাথ যখন নাগপুর ত্যাগ করেন তখন তাহাকে একথাঁনি 
অভিনন্দন পত্র প্রদানের উদ্ভোগ. হয়। মন্মথনাথ চেষ্টা 
করিয়া কাহার গুণমুগ্ধদিগকে সে চেষ্টা হইতে নিরম্ত করেন। 
কিন্তু যখন এই অভিনন্দন পত্র প্রদানের উদ্োগ হয় তখনই 
তাহার অধীনস্থ একজন কর্মচারী তাঁহার উপরওয়ালাদিগকে 
সে কথা জানাইয়া লিখেন যে, মন্্থ বাবু নিয়মবিগহ্িতি কাঁধ্য 
করিতেছেন। উপরওয়াল| যুরোপীয় কর্মচারী মন্মথনাথকে 
ন্নেহ করিতেন, তিনি অভিযষোগকারীর ব্যবহারে বিরক্ত হুইয়া 
তাহার ব্যবহারের কথা মন্মথনাঁথকে জানান। বল! বাহুল্য 
মন্মথনাথ তাহাকে কোন রূপ শান্তিদান করেন নাই। 
পরস্ত অক্নদিন পরে তাহার মৃত্যু ঘটিলে তিনি বিশেষ চেষ্টা 
করিয়া তাহার নির্ন পুত্রকে একটি চাকরী জোগাড় করিয়! 
দেন। 

মন্মথনাথ বিস্যান্থুরাগী ছিলেন, এবং নিজ বায়ে 
্বগ্রামস্থ বিস্তালয়ের জন্ট গৃহ নির্মাণ করিয়! দিয়াছিলেন। 

নান! গুণে মন্মথনাথ লোকের শ্রদ্ধ!, ভক্তি, স্নেহ অর্জ্ব 


১ম সংখ্যা ।] | কেদার রায়। 


৫৮৫ 
করিয়াছিলেন। তাহার বন্ধুবর্গ চাদ সংগ্রহ করিয়। তাহার গর্জি উঠে কামান, . 
স্বতি রক্ষার্থ কলিকাতায় আযালবার্ট ভিন্টর হাসপাতালে ঝলকিয়া উঠে আগুনের শিখা 
একটি গৃহ প্রতিষ্ঠার চেষ্টা করিতেছেন। তাহাঁদিগের এই হানিয়া মৃত্যুবাগ! 
সাধু চেষ্টা সফল হুইলে ছুঃখী দরিদ্রের বথেষ্ট উপকার হুইবে গুড় ,ম-গুড়.ম-বুম-বুম-বুম, 
এবং মন্মথনাথের স্তৃতি রক্ষার উপযুক্ত কার্য্যই হুইবে। আবরি পদ্মা,কামানের ধূম, 
| শ্রীহেমেন্ত্রগ্রসাদ ঘোষ। বিশাল বিজয় পতাকার মত 
টির তে ছাইয়৷ ফেলে বিমান। 
কেদার রায় | ঝলকে ঝলকে আদেশি মরণ 
বাঙ্গাল কেদার রায় ;-_ গর্জি উঠে কামান! 
ঘোষিল উচ্চে বজ্জ কণে 
“নাহি মানি বাঁদশায়।” ভীষণ গোলার ঘায়,_ 
বৃদ্ধ মন্ত্রী মানিয়া বিনয়, খণ্ড খণ্ড মোগল তরণী, 
হস্তযুগল যোড় করি কয়, একে একে ডুবে যায় ! 
৷ পযুদ্ধ করিবে বাদশার সনে ! পঞ্চ শতেক তরী এসেছিল, 
পারিবে আাটিতে তায় ?” একটাও ফিরি যাইতে নারিল, 
“মরিব, তবু স্বাধীন মরিব,৮ ছিন্ন ভিন্ন সকল সৈন্য, 
কহিল কেদার রায় ! মরিল মন্দা রায়; 
কেছার মহাবীর, একটাও লো না ফিরি যাইল 
বসেছে উচ্চ সিংহাসনে, ভীষণ গোলার ঘার ! 
সৌম্য, শাস্ত, ধীর ১ বিশাল পদ্মা বুকেত_ 
দুত আসিয়া! নিবেদিল ধেয়ে, মূ সমীরণ গুন গুন করি 
পঞ্চশত রণতরী নিয়ে, গান গেয়ে যায় সুখে-_ 
মানদিংহ-প্রেরিত মন্দা বিক্রমপুরের বীর ডাকি কয় 
ঘিরেছে পল্মাতীর ঃ “কোন্‌ জনে আর বাঙ্গালীর ভন 
*সাজ-সাজ,” গুযু কহিল ডাকিয়! কোমর বাঁধিয়া-_ হৃদয় বাধিয়া, 
বাঙ্গাল কেদার বীর | দাড়াইলে বুক্‌ ঠুকে !” 
পল্প! তরঙিণী, অতল সলিল গভীর কল্লোলে 
নাচিল রঙ্গে বীর কল্লোলে বিশাল পল্মাবুকে। 
ভীষণ রঙ্গিণী ! € ধাহারা যানসিংহের সহিত কেছার রায়ের যুদ্ধের 
শ্রীপুরের ভীম ছূর্গপ্রাচীরে, . বিশেষ বিবরণ জানিতে চাহেন, তাহারা 71106 77150 
'আছাড়ি আছাড়ি পড়িছে অধীরে ০£15015--০1 ৮] দেখুন। ) 
বাগ্র হধয়ে জানাইছে যেন-... ঢাকা। শ্রীনলিনীকান্ত ভট্শালী। , 
- “আমি আছি সঙ্গিনী!” র পু 
নাচিল পলা রঙ্গে ভঙ্গে 2 


ভালিল রণ-য়লী | 


৫৮৬ 


প্রবাসী ৷ 


আলো । 


€ [নাহ ০1200? 995 ঘা. 3০০৪০৭11100) 


নিশা চাহে অগণা নয়নে, 
দিনের শুধুই এক আখি - 
তবু, সেই একেরি বিহনে  * 
অন্ধকারে বিশ্ব ফেলে ঢাকি” ! 


শত চোখে চেয়ে দেখে মন, 
একই লোচন হৃদয়ের ) 
তবু, অদ্ধ হ'লে সে নয়ন, 
নিবে যায় জোতি জীবনের ! 
শ্রীদেবকুমার রারচৌধুরী। 


আনব্বান। 


তুমি নাহি যার তার কেহ নাহি আর-_ 
টিনমণি অন্ত গেলে সকলি আধার । 
নিবায়ে আলোক এবে দিবা হল শেষ, 
খেলা ফেলি” ছুটে আসি' খুঁজি সারাদেশ, 
কোথা তুমি, কোথা! তুমি, কোথা ম! জননি-_ 
ঝ্রধারের শুক-তারা, নয়নের মণি! 

যত দাও ওগো ! শিশুমুখে নাহি রুচে 

দিব্য রাজভোগ,-_তা”র সর্বঙালা ঘুচে 
মাতা যবে হাতে করে” মুখে দেয় তুলে ;-_ 
আজি দাঁড়াইয়া! চির বিরহের কূলে 

ডাকি গো তোমায়, দেখা দাও, দেখ! দাও, 


মানসের চিত্রলেখ! বাস্তবে ফুটাও, 


ঘুচাও এ অন্তরাল, ওগো একবার 
অন্তরের ধন এস অন্তরে আমার ! 


 শ্রীন্ধীন্নাথ ঠাকুর । 


চে 


[৮ম ভাগ। 


সমালোচনা । 


তিলকের মোকদ্দমা ও সংক্ষিপ্ত জীবন চরিত-_প্রীসখারা্ম গণেশ 
দেউক্কর প্রণীত। ডবল ক্রাউন ধোঁড়শীংশিত ২১*+৪* পৃষ্ঠা । মূলা 
দশ জানা মাত্র । জ্ঞানে গুণে তেজন্িতায় ষে পুরুষ দেশের সকলেক্স 
শর্ধাপাত্র তাহারই রাজক্রোছ অভিযোগেক্প অ।মূল বৃত্বাত্ত পুষ্ধানু- 
পৃদ্ধরূপে ইহাতে বর্ণিত হইয়াছে। তিলকের যে বক্তৃতায় তীহাকর 
বিরাট মনুষ্যত্বের পরিচয় প্রকাশ পাইয়াছিল, তাহারও বঙ্গানুবাদ ইহাতে 
আছে। গ্রস্থারসে সংক্ষেপে তিলকের জীবনী ও চরিত্র বিবৃত হইয়াছে। 
তিলকের স্বাক্ষরযুক্ত একখানি পরিষ্কার হাফটোন চিত্র ইহাতে আছে। 
আকারানুপাতে মূল্য সামান্ত করিয়া! সর্বশ্রেণীর পাঠকের ই 

আযত্তগম্য করিবার চেষ্টা! হইয়াছে । | 

আধ্নারী--প্রীকালীপ্রসন্ন দাস গুপ্ত, এম,এ, ও জ্রীদক্ষিণীরঞ্ন 
মিত্র-মজুমদার প্রনীত। ভট্াচাধ্য এও সঙ্গ কর্তৃক প্রকাশিত। 
ডবল ক্রাউন যোড়শীংশিত ১৭৮ পৃষ্ঠা । কাপড়ে স্ন্দর বাধা । মূল্য 
১২ টাকা । দেশী এন্টিক কাগজে পরিপাটারূপে মুদ্রিত। ইহাতে 
২৩ জন পৌরাণিক ও এতিহ।সিক আধ্য রমণীর চরিত্র বিবৃত হইয়াছে 
চরিত্রগুপ্সি শুধু উপাখ্যানরূপে লিপিবদ্ধ হইয়াছে। প্রত্যেক চরিত্রের 
বিশেষত্ব, মাধর্্য বা শ্রেষ্ঠত্ব স্পষ্ট করিয়! ধরিয়। বুঝানে।' হয় নাই। 
ইহাতে অল্পশিক্ষিত পাঠিকাদের একটু অস্থবিধা হইবে, এবং ম্লামাদের 
দেশের পাঁঠিকার। অধিকাংশই অল্পশিক্ষিত-_ কোনে! চরিত্রের উপাখ্যান 
পাঠ করিয়া তাহার বিশেষত্ব বাছিয়! বুঝার মত চিন্তাশক্তির উন্মেষ 
তাহাদের প্রারই হয় না। বাহাই হউক এখানি অতি উপাদে স্ত্ীপাঠ্য 
পুস্তক হইয়াছে। কন্য। ভগিনাদিগকে উপহার দিবার উপযুক্ত। 

ঠাকুর দাদার ঝুলি ব। বাঙ্গালীর গীতকথ। --জরীদক্ষিণারগ্রন মিত্র- 
মজুমদার প্রণীত। ভটাচা্ধয এগ সঙ্গ কর্তৃক প্রকাশিত। নুপার রয়াল 
যোড়শাংশিত ৩৩৬ পৃষ্ঠা । ইহাতে ৫৯ খানি ছোট বড় খোঁদিত ছবি ও 
১৭ খানি হাফটোন ছবি আছে। এতন্মধ্যে তিনখানি ছবি তিন রঙে 
ছাপাঁ। বড় বড় অক্ষরে মুদ্রণাদি পরিষ্কার । বাঁধানো পরিপাটা। 
মূল্য দেড় টাক। মাতআ। ইহাতে পূর্ধব-বঙ্গ-প্রচলিত পল্লীকাহিনী সকল 
সংগৃহীত হইয়াছে। কাহিনীগুলি গদ্য পদ্য সঙ্গীতময়। দক্ষিণ! বাবু 
এই সমন্ত লুপ্ত রক্ব উদ্ধারে ব্রতী হুইয়। বঙ্গভাষাকে থাটি দেশী সম্পদে 
সৌষ্টবান্বিত করিতেছেন। দক্ষিণ। বাবুর বিশেষ কৃতিত্ব পরী কথকের 
ভাষাকে অবিকৃত রাখিতৈ পারায়। এই. পুস্তকখানি আবালবৃদ্ধবনিতার 
পরম উপভোগ্য । ইহাতে পাঁচটি কাহিনী আছে। 

ক্ষেত্রনাথ গ্রস্থাবলী (প্রথমভ।গ )-_প্ক্ষেত্রনাথ সেন মণ্ডল প্রণীত। 
ইসাতে 'জাদর্শ-সাধনা-গার্স্্-ছুটাভাই', 'রাজকুমারী' ও 'ঝকমারী' 
নামক ছুটি নাটক ও একটি প্রহসন ব৷ ব্যঙ্গ-নাট্য আছে। রয়াল 
চতুর্থাংশিত ১*৮ পৃষ্ঠ! | মুল্য ১২ টাকা|। গ্রদ্থারস্তে প্রকাশকের নিবেদনটি 
সম্পূর্ণ উদ্ধৃত করিবার প্রলোভন সংবরণ করিতে পারিলাম ন1। 


“প্রকাশকের নিবেদন | 


“দেশের ও মানব জাতির মঙ্গল সাধন উদ্দেশে প্রীযুত ক্ষেত্রনাথের 
অমৃতময়ী লেখনী হুইতে বিবিধ সৌন্দর্ধা হি হুইয়াছে। যশ, অর্থ, 
লোকরগ্রন প্রবৃত্তি চরিতার্থ, তাঁহার উদ্দেস্টা নহে; স্থার্থসাধন তীহার 
কানন! মছে; বিস্তাপ্রকাশ ডাহার চেষ্টা নহে; নুতরাং ততপ্রণীত 
জননুকৃত সরল পুম্তকণডুলি এতদিন প্রকাশিত ছিল। 

“মান! জাতীয় কাব্া-কুম্থষের সৌনধ্য-সৌরভ-বিকাশে বঙ্গীয় কাব্য 
ফাবন শোভিত ও আমোদিত হইলে, ইহার ভাব এ জারও বর্ধিত 


১০ সংখ্যা ] ] 
হইবে, র্পকের জানি মধ্য পতিত হইলে, দেশের অনেক কল্যাণ 
সাধিত হইবে ; এই বিবেচনায় সদয় বন্ধুগণের অনুয়োধে, লেখকের 
নিভৃত-রক্ষিত, গুপ্ত-প্রতিপালিত কাব্য-কুন্ুম-লতিক মিচয় একটি 
একটি করিল! তুলিয়া লইয়৷ অসম্পূর্ণ অভাবপূর্ণ বঙ্গোগ্যানে প্রোথিত 
করিতে অগ্রসর হইলাম। গগগ্রাহী পাঠক কর্তৃক যন্কে লালিত পালিত 
হইলে কৃতার্থ হইবে ?” 

' প্রকাশক গ্রস্থকারের কৌন আত্মীয় হইবেন, নামসাদৃশ্তে অনুমান 
করিতেছি। তিনি ত গ্রস্থকারকে স্বর্গে তুলিয়াছেন, আমাদের বিচারে 
তাহার স্থান কোথায় দেখা যাক--ছন্দ ও ভাবের নমুনা যেখান দেখান 
হইতে তুলিয়। দিলাম__ 

“বৃদ্ধ তুমি; 

চাষার সম্তান বটে, 

কিন্ত কহিতেছি অতি সার কথ! । 

বুঝিতেছি 

কুলাঙ্গার পুত্র হতে . 

বান ধর্দ যশ হানি হইবে আমার” 
ইত্যাদিরূপ সর্বত্রই । কি নিয়মে যেকোনে। পংস্তি হৃস্ব ও কোনে। 
পংজি দীর্ঘ, দীর্ঘতর হইল তাহা! আমর! বুঝিতে অঙ্গম। ঝকমারীর 
মধ্যে রচির কথা না বলাই ভালো। এমন অপদার্থ রচনা কি না 
ছাপাইলেই নয়? ছাপাইয়। আবার সমালোচনার সথ কেন? সকলের 
সময়ক্চি গ্রশ্থকারের মত সুলভ? গ্রস্থকারের অমৃতময়ী (1) লেখনী 
দ্বিতীক্ন ভাগ প্রণরণে বিরত হইলে “দেশের ও মানবজাতির মঙ্গল সাধন” 
হইবে। এপ রচন। প্রকাশে “যশ, অর্থ, লৌকরঞ্রন প্রবৃত্তি চরিতার্থ” 
ত হুইবেই না, অধিকস্ত বহু কটু কাটব্য পরিপাক করিতে হুইবে। 
্রস্তকারের ফি এমন কেহ বন্ধু নাই ধিনি সছুপদেশ দ্বার ভাহাকে 
প্রকৃতিষ্থ রাখিতে পারেন? আজ আমার মুদ্রীরাক্ষম নাম সার্থক 
হইয়াছে। মুদ্রীযস্ত্রের উচ্ছিষ্ট এমন কাদধ্য কর্মভোগ আমারে! ভাগ্যে 
কমই জোটে। রাক্ষসের মত তাহাকেও কবলিত করিতে হইল। 
কি ছুর্দেব! 

1০ 1,0005105 06 5যা]এ৮ উজ 07099) 5৯ 
(08701১)-19801011516009 0505 [পআণ০9া আহার 8১০০) 
চ709 91789. ইহাতে /১৫৮০০ 1০ [বি5010791 001526 98- 
00715 2170 016 7০507 910181101 সন্বন্ধে ছুটি বস্তা আছে। 
প্রত্যেক বাক্যে অরবিন্দ বাবুর মনষ্ষিতা, তেজ, ধর্মপ্রাণত। শ্্তি 
পাইয়াছে। পড়িতে পড়িতে হাদয় উদ্দীপ্ত হইয়া! উঠে। এই মন্বী 
পুরুবের আত্মত্যাগ, অকুতোভয়ত। প্রভৃতি পাঠককে স্তত্ভিত করিয়| দেয়। 
পুস্তকের ছাপা কাগজ কদর্যা। 

বঙ্গীয় সাহিত্য সেবক-ঞ্রীশিবরতন মিত্র সক্কলিত। বঙ্গভাষার 
পরলোকশত যাবতীয় সাহিত্যসেবকগণের বর্ণানুক্রমিক সচিত্র চরিতাঁ- 
ভিধান। ৯ম হইতে ১১ খও প্রকাশিত হইয়ছে। ইহাতে বি্যাপতি 
পর্যস্ত আছে। ইহাতে বহু অক্রতপূর্ববনাম! লেখকের পরিচয় জাছে। 
শিবরতন বাবু বহ পরিশ্রম ও অধ্যবসায়ে যে ছুক্কর এ পর্যাস্ত অনন্ত 
ব্রত গ্রহণ করিয়াছেন তাহা! যে বাংল ভাবার মহঢুপফার সাধন করিতেছে 
ত্ধিযয়ে সনোহ নাই। দেশের সমগ্র হুধী সমাজ এই পুস্তকের 

প্রশংস! করিতেছেন। এক্ষণে পাঠক সাধারণ এই পুস্তকের গুণানুযায়ী 
আদর করিলে গ্রস্থকারকে উৎসাহিত ও বঙ্গভাষার উপকার করিবেন। 
এই খণ্ডে গাচঙ্গন সাঁহিতা সেবকের চিত্র সঙ্গিবেশিত হইয়াছে তন্মধ্যে 
কবি ঈশ্বর গুপ্তের চিত্র প্রকাশ করিয়া গ্রন্থকার আমাদের ধন্যবাদ 
ভাজন হইফ্লাছেন। গুপ্ত কবির চিত্র এ পর্যস্ত কখন কোথাও প্রকাশিত 
হয় নাই এবং তাহার প্রতিলিপিও নিতান্ত ছূর্লস্। শিবরতন বাবু সেই 


সমালোচনা । রর 


পক্ষী ওক, 


ডে 
রত চিত প্রকাশ করিতে স সক্ষম মে হইযাছেন। রণ কটন রাগে 
হইলে এক দিনে হাজার হাজার বই বিক্রর হুইয়্! যাইত, বঙ্গীয় পাঠক 
সেরাপ গুণগ্রাহী কৰে হইবে ? 

মুকুট-_প্রীরবীজ্রনাথ ঠাকুর প্রণীত। ডবল ক্রাউন ২৪ পেজি ৬* 
পৃষ্ঠা । মূল্য ।* আনা মাত্র। ইয়ান পাবলিশিং ছাউদ হুইতে 
প্রকাশিত। বহুকাল পূর্বে 'বালক' নামক অধুনালুগ্ত মাসিক পত্রে 
রবিবাবুর “মুকুট' নামক যে ক্ষুদ্র উপন্য।স বাহির হইয়াছিল তাহীকেই 
বৌলপুর ত্র্গচধ্য।শরামের বালকদের অভিনয়ের ইপযোগী করিয়! নাঁটকা- 
কারে পরিণত করা হুইফ্াছ্ে। নাটকের উপাখ্যানটি অতি মনোরম ও 
ক্করণ। ভ্রাতৃম্েহের একটি পবিস্র চিত্র ইহাতে অঙ্কিত হুইয়াছে। 
চরিব্রগুি জীবস্ত। যুবরাঙ্গের সরল, ব্রাহ্মণ ও কবির ভাব;*ইন্্- 
কুমারের ক্ষাত্রতেজ ও নীচতার প্রতি উপেক্ষ। ; ধুরন্ধর ও রাজ্ধরের 
ক্ুরত1; ইষ। খার মনম্থিত; এই অল্প পরিগরের মধোও শপষ্ ফুটিরা 
উঠিয়াছে। হাত ও করুণ রস পাশাপাঁশি হাত ধরাঁধরি করিয়া আছে। 
পুত্তকখা নিতে স্ত্রীরিত্র নাই-_ছাত্রদের অভিনয়ের উপযোগী । ব্লবিবাবু 
তাহার বিদ্যালয়ের ছাত্রদের আনন্দের সঙ্গে শিক্ষার সমন্বয় করিবার 
জন্য বালকদের অভিনয়ের উপযোগী নাঁটিক! মধ্যে মধ্যে বঙ্গসাহিত্যকে 
উপহার দিয়া! তাহাকে সম্পৎশালী করিতেছেন। এইরূপ বালিকাদের 
অভিনয়োপযেগী ছুই একখান! নাটিকার নিতান্ত অভাব আছে। 
আশ। করি সে অভাব বহুদিন অপূর্ণ থ!কিবে ন|। 

ক্ষীরের পুতুল ও শকুস্তল।--প্ীঅবনীন্দ্রনাথ ঠাকুর প্রণীত। এই 
ছুইখানি সর্বজন প্রিয়, শিশুদের পরম আদৃত, আদিম শিশুপাঠয গ্রন্থ 
বহুদিন অপ্রাপ্য ছিল। ইওিয়ান পাবলিশিং হাউস এই ছুইখানি 
পুস্তকের নৃতন সংস্করণ বাহির করিয়াছেন। শকুস্তল! ভালে! এন্টিক 
কাগজে হচারুরূপে মুদ্রিত তাহাতে ছর্খানি নব চিত্রিত কলাসম্মত 
চিত্রের হাফটোন প্রতিলিপি আছে। ক্ষীরের পুতুলে আছে তিন খানি। 
অবনীন্ত্র বাবু সর্বপ্রথম শিশুদের সাহিত্য রচনায় কৃতকা ধ্য ও বশন্বা হন। 
অবনীন্র বাবু শব্দচিত্রে অদ্বিতীয়, প্রতি্বন্দিবিহীন; তাহার বর্ণনায় মনের 
মধ্ো বর্ণিত বৃশ্ঠগুলি ছবির মত বর্ণে সৌন্দ্যো ফুটা উঠে! “নেজঝোল। 
টায়েপাখী আকাঁশ সবুজ করে কোন দেশে উড়ে গেল” প্রভৃতি বর্ণনা 
একদিকে কবিত্বময়, অপরদিকে চিত্রকলাকুশলের উপযুক্ত । এই পুস্তক 
ছুধানি বহুকাল পরে আবার শিশুদের আনন্দ বর্ধন করিবে। 

বনফুল-_্রীমতী প্রতিভাকুমীরী দেবী প্রণীত। এলাহাবাদ ইত্ডিয়ান 
প্রেসে মুদ্রিত ও শ্ীনয়নচন্ত্র মুখোপাধ্যায় কর্তৃক প্রকাশিত। পুস্তকখানি 
বিক্রয়ের জন্য নহে, নুতরাং মূল্য নির্দিষ্ট হয় নাই। এখানি কবিতা 
পুস্তক । ' একটি বারে! তের বৎনরের বালিকার লেখা.। পুস্তকের 
কবিতাগুলি বেশ প্রাঞ্জল, মধুর ও সতভাব পূর্ণ হইয়াছে। কোনো 
কোনে। কবিতায় পূর্বতন কবিগণের ভাবের ছায়। পড়িয়াছে, শবমান্তিক 
ছন্দগুলির স্থানে স্থানে গতিভঙ্গ হইয়াছে, কিন্তু এসকল ক্রটি বালিকার 
অঅনিবাধ্য, হ্ুতরাং মার্নীয়। পুস্তকখানি পাড়! আমর! বাস্তবিকই 
প্রীত হইয়াছি। বাঁলিক! কবি সাধন। করিলে ও চর্চা রলাখিলে কালে 
কাব্যদাহিত্যে আপনার পথ করিয়া! শৌলাত করিবেদ আশা করি। 
বঙ্গে স্ত্রীশিক্ষার এইসব অমৃতময় ফল বিরোধীদ্দিগকে সচেতন করিবে। 
বালিকার স্দেশমমতা, ভগবতপ্রীতি. অশ্রর মধ্যে আনলের সন্ধান, . 
বিশ্বপ্রকৃতির সহিত সমপ্রাগতা আমাকে বিমুগ্ধ করিয়।ছে। বালিকাকে 
আমর! আশীর্বাদ ও অভিনন্দন করিতেছি। পুস্তকের ছাপা পরিষ্কার ও 
নিভূলি, দিব্য নয়নরঞ্জন হইয়াছে। 

পরুত্তলা_ রগ উশ্রচন্্র বিদ্যাসাগর মহাশয় কর্তৃক বিবৃত শকুস্ত- 
লার উপাখ্যান বিশ্ববিস্তালয়ের পাঠ্য হইয়াছে । এই পুস্তকের গ্রস্থবত্ব 
প্রন্থকারেয় নাই। এখন ইহ! যে কেহ ছাপিতে পারে। এই ন্থযোগে 


৫৮৯৮ 


* শরুত্তলার বহু সংস্করণ বাছির হইয়াছে । আমাদের সঙ্গালোচ্য সংন্ষরণ 
হঙ্গীল্ল সাহিত্যসেবক প্রণেত। প্শিবরূতন মিত্র ও অধ্যাপক এভারাপ্রসন্ন 
ঘোষ কর্তৃক সম্পাঙ্গিত। ইহাতে বিষ্তাাগর বিবৃন্ত মূল উপাখ্যান ত 
আছেই, তত্তি বিস্তাসাগর মহাশয়ের সংক্ষিপ্ত জীবনী, টাকা, পরিশিষ্ট 
প্রভৃতি আছে । বহু শবের ইংরাজী প্রতিশবা, প্রাচীন ইতিহাস, 
ভূগোলের পরিচয় প্রস্থখানিকে ছাত্রদিগের অধিকতর উপযোগী করিয়াছে। 
প্রসিদ্ধ চিত্রশিল্পী রবিবর্্া। ও ধুর়ন্ধর প্রভৃতির ৮ খানি ছবি সন্নিবেশিত 
হইক্লাছে, তাহার মধ্যে দুখামি ছুইরঙে ছাপা, ছবি সুন্দর হইক্সাছে। 
পুস্তকের প্রকাশক-_ইতডিয়ান পাঁবলিশিং হাউস, কলিকাত1। মূল্য ॥* 
আনা মাত্র। পুরু এন্টিক কাগজে পরিষ্কার ছাগা। _ 

হস্তলিপি লিখন প্রণালী প্রশিবরতন মিত্র প্রণীত।. ডষলক্রাউন 
অষ্টাংশিত ৫৮ পৃষ্টা। মূল্য ।* আনা মাত্র । এই পুস্তক নানাবিধ 
র্ভীন কালীতে অতি পরিপাটারপে মুস্রিত। কাগজ পুরু ও মহপ। 
পুস্তকখানির বাহ্‌দৃষ্ত ভাল। ইহাতে কিপার গীর্টেন পদ্ধতির 
অনুরূপ অভিনব প্রগালীতে শিশুদিগকে লিখিতে, পড়িতে ও অঙ্ককষিতে 
শিখাইবার প্রয়াস আছে। এই এক পুস্তকে বর্ণপরিচয় প্রথম- 
ভাগ, স্বিতীয়্ ভাগ, ধারাপাত ও হস্তলিপি বিষয়ক শিক্ষা আছে । প্রায় 
৩৫০টি ব্লক দ্বার অক্ষর বচন! শেখানে! হইয়াছে। টান! হস্তাক্ষরের 
আদর্শরপে অহাত্স। রাজ! রামসোহন রায় ও রবি বাবুর হস্তাক্ষর দ্বারা 
এই পুস্তকখানি মগ্ডিত। শিশুদিগের উপযোগী এইরূপ পুস্তক 
বাংলায় এই বৌধ হয় প্রধম। পুস্তক প্রাপ্তি স্থান__ইঙিয়ান পাবলিশিং 
হাউস, কলিকাতা। " 

মুক্জা-রাক্ষদ। 
চিত্রপরিচয়। 

: মথুরাঁর রাজ! কংস এরূপ অত্যাচারী ছিলেন, ষে প্রজা- 
দের পক্ষে তাহার অত্যাচার সহা কর! অসম্ভব হইয়া উঠিয়া- 
ছিল। তখন প্রজাদের সাত্বনার জন্তই যেন কংসবধ 
সত্বদ্ধে দৈববাণীর কথ! রাজ্াময় ছড়াইয়া৷ পড়িতে লাগিল। 
দৈববাণীর উৎপত্িও বিশ্ময়জনক। 

কংস নিজ বন্ধু ও অমাত্য বাস্থদেব এবং নিজ 
ভগিনী দ্েবকীকে বড় ভাল বাসিতেন। তিনি এই অন্ত 
নিজ ভগিনী দেবকীর সহিত বাহ্থদেবের বিবাহ দিলেন, 
এবং বিবাহের পর এক র্লথে করিয়া, নিজেই সারথি হইয়া, 
তাহাদিগকে বাস্ছদেবের গৃছে লইয়া যাইবার জন্ত রথ চালা- 
ইয়া! দিলেন। কিন্তু পথিমধ্যে এই আকাশবাদী এত হইল, 
“রে অত্যাচারী ছর্বত্ত রাজা, এই দম্পতির অষ্টম সন্তান 
একটি ঝালক হইবে । সেই বালক বার বৎসর বরসে নিজ 
ন্হস্তে তোর প্রাণ বধ করিবে!” ইহা! শুনি! বানুদেব- 
দেবকীর প্রতি কংসের শ্রীতি ঘোর বিদ্বেষে পরিণত হইল । 
তিনি তৎক্ষণাৎ ঘোড়ার মুখ ফিরাইয়া৷ আবার মধ্রায় রখ 
লইয়া! গেলেন; এবং সেখানে বাস্থদেব ও দেবকীকে কাঁক্সা- 
গারে নিক্ষেপ করিলেন। উদ্দেস্ত এই ছিল যে তীহাদের 
প্রতোক সন্তানকে :কংস জবর পরই বধ করিবেন। 


[৮ম ভাগ। 


এইরূপ বার বায় সাত বার সাতটি শিগড জন্মিল। কেবল 
বলরাম ছাড়া, আর সব শিশুই কংসের নিষ্ঠুর হস্তে প্রাণ 
হারাইল। বলরামকে গোপনে কারাগার হইতে সরাইয়! 
ফেল! হইয়াছিল, এবং কংসকে বল! হইয়াছিল যে শিশুটি 
জন্মিবার পরেই মার! গিয়াছে । 

এখন দৈববাণী সফল হুইবার সময় আসিয়। উপস্থিত 
হইল। দেবকী ও বাস্থদেব উৎসুক হৃদয়ে তীহার্দের অষ্টম 
সন্তানের জন্মের প্রতীক্ষা করিতে লাগিলেন, বে নস্তান 
দ্বাদদশবর্ষ বয়সে দেশের সমুদয় লোককে অত্যাচারী কংসের 
নি্টুর উৎপীড়ন হইতে মুক্তি দিবে। 

আকাশ ঘনঘটাচ্ছন্ন। মেঘে বাতাসে যেন যুদ্ধ লাগিয়া 
গিয়াছে। ঝুপ্‌ ঝুপ্‌ করিয়া বৃষ্টি পড়িতেছে। যমুনার জল. 
বাড়িয়া চলিয়াছে। এমন নিশিতে দ্বিগ্রহরে কৃষ্ণের জন্ম 
হইল। মায়ের গ্রাণ সকল যন্ত্রণা ভুলিয়া আনন্দে উৎফুল্ল 
হুইল। কিন্তু হায়! সে আনন্দ স্থায়ী হইল না। নর- 
পিশাচ কংস এখনই আসিয়া যে এই শিশুকে বধ করিবে। 

কারাগারে যেন কাহার স্বর শ্রুত হইতে 'লাগিল। 
প্রথমে রৃষ্ণের জনকজননী ভাবিয়াছিলেন, এ বুঝি ঝড় 
বৃষ্টির শবা। কিন্তু কাণপাতিয়া শুনিয়া তাহারা এই 'কথা 
স্পষ্ট কর্ণ গোঁচর করিলেন, ”উঠ! শিশুটিকে কোলে লইয়া, 
গোকুলে গোপরাজ নন্দের গৃছে তাহাকে রাখিয়৷ আইস, 
এবং তাহার গৃহে যে বাঁলিকাটি জন্মিয়াছে, তাহাকে এখানে 
লইরা! আইস ।” 

কথাগুলি শুনিয়! কৃষ্ণকে লইয়া যাইবার জন্ত বাস্থদেব 
হাত বাড়াইয়াছেন,_এই মুহূর্তটি শ্রীযুক্ত স্ুরেন্ত্রনাথ গাঙ্গুলী 
চিত্রপটে অঙ্কিত করিয়াছেন। মাতৃহৃদয়ের সংগ্রাম, মাতৃ- 
হৃদয়ের আকুল ভাষ! দেবকীর চক্ষুতে স্চিত্রিত হইয়! ছবি- 
থানিকে.করুণরসে প্লাবিত করিয়াছে । শিশু নিশ্চিন্তমনে 
মাতৃক্রোড়ে শম়ান ! 


সাময়িক প্রসঙ্গ | 


কবি গোবিন্দচন্ত্র রায় অনেক বৎসর গত হইল-_. 
কত কাল পরে, 
বল ভারত রে,” . 
ইত্যাদি, মর্ধম্পর্শী স্বদেশপ্রেমোছ্েল গান রচনা করেন। 
এই গানের কয়েকটি পংক্তি, বথা-__ 
“নিজ বাসভৃষে পরবাসী হলে 
পর দাসখতে 'সমূধায় দিলে । 
পর হাতে দিয়ে ধনয়ত জখে, 
... ধহ.লৌহ্বিনির্মিত হার বুকে । 





! 





বাধচন্দ্র মল্পসিক | 


5 
ও 


ধা 


] 


তে 


কুমার দ 


নী 


অশ্বি 


বে 


; 
|] 


1 


০ % অধ্ষিশয়ানাবস্থার ) 


দান 





শ্রীপুলিনবিহারা দাস, 
ঢাকা অন্গুশলন সমিতিব নেতা । 


পর তাষণ আসন আনন রে, 
পর পণ্যে ভর! তনু আপন রে। 
পর দ্বীপশিখ! নগরে নগরে, 
তুমি যে তিমিরে তূমি সে তিমিরে।” 
গত কয়েক মাস প্রবাসীর মলাটে ছাপা হইতেছিল। 
অনেকে আমাদিগকে জিজ্ঞাস! করিয়াছেন, ইহা! কেন ছাপা 
হইত ? সংক্ষেপে এ প্রশ্নের উত্তর এই যে “পাবাসী” নামটির 
অর্থ বুঝাঁন আমাদের উদ্দেস্ত ছিল ।. 
ইংরাজীতে একটি কথা আছে “30100117675 200 
৪3155 170. 085 1200 ০01 ০৮7 101701”  প্গ্রবাসী” 
শব ত্বারাও এইরূপ ভাব সুচিত হয়। 
অনেকে বলিবেন, কেন আমরা ত নিজের দেশেই 
রহিয়াছি ; তবে প্প্রবাসী” নামের সার্থকত৷ কি? 
কাজেই স্বগৃহবাসী ও প্রবাসীতে প্রভেদ্দ কি, বুঝা 
দ্রকার। আমি ষখন নিজের গৃছে নিজের পরিবারের মধ্যে 
' থাকি, তখন আমি তাহার আর ব্য়ের ব্যবস্থা করি, ভূত্যার্দি 
নিয়োগের বন্দোবস্ত নিজে করি, ছেলেমেয়েদের শিক্ষার 
আয়োকন ও ' ব্যবস্থা নিজে করি, বাড়ী মেরামত, তাহার 
স্বাস্থের সুব্যবস্থা, প্রয়োজন মত ২1১টা কামর বাড়ান 
কমান, ইত্যাদি সমস্তই, আবশ্তক হইলে বন্ধু বান্ধব এবং 
পরিবারস্থ বাক্তিগণের পরামর্শ লইয়া, করিয়া! থাকি। 
কিন্তু যখন প্রবাসে পরের বাড়ীতে থাকি, তখন আমার 
এরূপ কিছু করিবার অধিকার থাকে না। আমর! স্বদেশে 
বাস করি বটে, কিন্তু দেশের কোন ব্যবস্থা আমাদের ইচ্ছা! 
অনিচ্ছা সাপেক্ষ নহে। আর ব্যয়ের বন্দোবন্তও আমাদের 
ইচ্ছ! অনিচ্ছার উপর নির্ভর করে না। সুতরাং আমর! 
স্বদেশে থাকিয়াও প্রবাসী । 
যত দিন দেশের আইন প্রণয়নে, রাজ-কর্প্চারী নিয়োগে 
এবং আয় ব্য়ের বন্দোবস্তে আমানের, অন্ততঃ কোন কোন 
বিষয়ে, সম্পূর্ণ কর্তৃত্ব না জন্মিবে, তত দিন প্প্রবাসী” 
নামের সার্থকতা ঘুচিবে না। 
এই কর্ৃ্ধ লাতেরই অন্ত নাম রাজনৈতিক অধিকার 


লাভ। এই রাজ অধিকারলাভ সম্বন্ধে আমাদের 
দেশে হুইদল লোকের ছুরকম মত দেখা যায়। একদল 
চান বৃটিপ সা্াজ্যে থাকিদ ইংলগ্ডের মত বা! বৃটিশ উপ- 


নিবেশগুলির মত স্বায়ত্ব-শাসন-ক্ষমতা, আয় একদল চান 
সম্পূর্ণ স্বাধীনতা । এই ছুইদলে অনেক বাগড়া হইয়া 
গিয়াছে। আমাদের বিবেচনায় এই ঝগড়া না হইলে 
ভাল হইত, এবং এখনও বঝগড়াটা মিটিয়া গেলে 


হঃ 


হয়। কারণ, আমরা উভয় প্রকার “মরা” হু 
(৭৮ ১02৫০ 
বর্যার রাজনীতিজ্ঞই. আইনসঙ্গত. উপায়ে রলাজনৈত্তিক 


৫৮৯ 


অধিকারলাতের চেষ্টার পক্ষপাতী । সম্পূর্ণ স্বাধীনতার 
পক্ষপাঁতীদেরও কার্ধাতঃ শেষ অস্ত্র 72,551 15156220৩, 
এবং মধ্যপন্থী দলের অন্ততম নেতা শ্রীযুক্ত গৌখ লেও 
বলিয়াছেন যে 72,551 £55150005 তীহাদেরও দলের 
মতে বৈধ আন্দোলনের চরম উপায়। যাহ! হউক, ঝগড়া 
মিটাইব বলিয়া চেষ্টা'করিলে সম্ভবতঃ শীপ্ত মিটিবে না। পরে 
অবস্থাচক্রের পেষণে ছুই দল মিশির়! এক হইতে পারে। 


মধ্াপন্থী হওয়ায় আজকাল অনেক সুবিধা 

একদিন ছিল যখন কংগ্রেসে যোগ দিলেই মানুষ অ-রাজগু 
হইয়া যাইত। এবার কিন্তু ধাহারা মান্ত্রাজ কংগ্রেসে. 
যোগ দিয়াছেন, তাদের আর মা” নাই ! এমন দিন ছিল 
যখন শ্বেতচগ্খম উচ্চরাজপদ হইতে গৃহীতাবসর কটন সাহেব 
যাচঞ| করিয়াও করনের সঙ্গে দেখা করিবার অনুমতি 
পান নাই। এবার কিন্তু মান্দ্রাজ কংগ্রেসের অনেক 
“কালা, প্রতিনিধিও তথাকাঁর লাট সাহেবের প্রাসাদে 
যাঁচঞা না করিয়াও তাহার প্রসাদ লাভ করিয়াছেন। 
এ বড় সহজ কর্ধ! নয়! 


কিন্ত ইহাঁও বলি যে সব নিয়মেরই ব্যতিক্রম আছে। 
জীযুক্ত কৃষ্চকুমার মিত্র মহাশয়ও ত একজন প্রধান মধ্যপন্থী 
ছিলেন। তাহার নির্বাসনট। হুইল কেন? অবশ্ত তাহার 
স্পর্শদোঁষ ঘটিক্সাছিল বটে; তিনি অরবিন্দ ঘোষের মেসে 
মহাশয়, তাহার নির্দোষিতা প্রমাণের চেষ্টা করিতেছিলেন। 
গুন! যায় সেকালে ভ্রাণের জন্তই অনেক স্ুত্রাঙ্গণ পিরালি 
হইয়া গিয়াছিলেন। কিন্তু ইংরাজের! স্পর্শদোষ মানেন ন! ) 
সুতরাং কৃষ্ণবাঘু অরবিন্দ ঘোষের মেসো বলিয়৷ তিনি 
কখনই মধ্যপস্থিতার অধিকার হইতে চ্যুত হইতে পারেন 
না। স্বদেশে বেয়কটও ত আরও অনেক মধ্যগন্থী 
করিয়াছেন, কৃষ্কবাবু না হয় স্বাভাবিক শুভভক্তি প্রযুক্ত 
খুব বেশী করিয়াছিলেন। কিন্তু স্বদ্দেশী বয়কটের বিরুদ্ধেও 
ত এপত্যস্ত কোন লিখিত আইন হয় নাই। তবে 
তাহার অপরাধট! হুইল. কি?. তাহাকে যীহার! জানেন, 
তাহার এরপপ ম্বদেশবাসীঘের মধ্যে এমন গাধা এবং 
পাপিষ্ঠ কেহই নাই যে, তাহার ডাকাইতি বা! নরহত্যার 
সঙ্গে সংশ্রব আছে বলিয়া রাঁজপুরুষদের সন্দেহের 
অস্তিত্ব অনুমান করিয়া, তাহার উত্তর দিতে যাইবে, বা 
এরূপ অবজ্ঞের সন্দেহ থাকিলে তাহার প্রতিবাদ করিবে। 
তবে তীহার অপরাধটা হইল কি? সেকালে, গুনিয়াছি, 
ধর্মন্ত তত্বং গুহাতে নিহিত বলিয়া বিবেচিত হইত; আজ 
কাল রাজনীতির তত্বং নিহিতং গুহারাং; পার্লেমেপ্টের 
সভ্যরূপ যে দেবাঃ, তীহারাও ন জানস্তি, ত* আমর! 'ত 
মানবাঃ, কেমন করিয়া জানিব কি অপরাধে বিনা বিচায়ে 
নির্বাযন হয়? 


৫৯০ 


যাহা হউক, প্রসঙ্গতঃ অনেক দূর আলিয়া পড়িয়াছি ঃ 
নির্বাসনের কথা পরে বলিব। এখন রাজনৈতিক 
অধিকারের কথাষ্ট বলি। অনেক মধ্যপন্থী মনে করেন যে 
তাহারা ইংরাঁজকে খুসি করিয়া কিছু রাজনৈতিক অধিকার 
বখশিস্‌ পাইবেন। এইজন্য তাহারা নিজের চরমপন্থী 
ভাইদের ত্যজ্যভাই করিয়া গঙ্গান্নান করিয়। মাথা মুড়াইতেও 
প্রস্তত। ইংরাজেরাও ইহাতে ভারি খুসি। ভাল, রাজ- 
নীতি ত একটা খেলা ; দেখা যাক কে জেতে ! 

, কিন্ত একটা বড় মজা দেখা যাইতেছে । ইংলিশম্যান 
প্রড়তি ইংরাঁজ-চরমপন্থীদের মুখপাত্র ভারতীয় মধাপন্থীদের 
উপরও সন্তষ্ট নন। তাহারা তিনটা শ্রেণীবিভাগ করিয়া- 
ছেন--৫১) সম্পূর্ণ অধীনতা, ₹) ওপনিবেশিক স্বাধী নতা, 
(৩) সম্পূর্ণ স্বাধীনতা ;__ অর্থাৎ একেবারে সাষ্টাঙ্গ প্রণিপাত, 
উপবেশন বা বাঁকা হইয়! দীড়ান, এবং সম্পূর্ণ সোজা 
হইয়া ঘাড় উচু করিয়া দীড়ান। ইংলিশম্যানের দলের 
লোকের! আমাদের সাষ্টাঙ্গ প্রণিপাত চান) উপবেশন বা 
বাকা হইয়! ফাড়ান চান নাকি জানি যদি আমাদের 
হঠাৎ একেবারে খাড়া হইয়া ঈাড়াইবার ইচ্ছা! জাগিয়! উঠে। 
তাই তাঁহারা কংগ্রেসের লক্ষ্য যে গুঁপনিবেশিক স্বরাজ, 
তাহা পছন্দ করেন না, ওটাকে সম্পূর্ণ স্বরাজের পথের 
একটা সরাই ঝা পান্থশালা মনে করেন। যে মর্লার উপর 
এক শ্রেণীর মধাপন্থীদের এত অগাধ বিশ্বাস ও ভক্তি, তিনি 
সম্পূর্ণ স্বরাজপ্রয়াসীদিগকে বলেন “০0 601715” এৰং 
মধ্যপন্থীঃদিগের লক্ষাকে বলেন_-“০7178 01 075 
01০9০)” অর্থাৎ বামনের বা পাগলের বা শিশুর চাদের 
জন্য ক্রন্দন। সুতরাং ফ্াড়াইতেছে এই যে মর্লার মত 
লোকেরও মতে আমাদের দেশের একদল লোক ইংলণ্ডের 
শত্রু, আর একদল পাগল । আমাদের উভয়সন্কট-_শক্র বা 
পাগল কোন্‌ নামট! পছন্দ করিব, তাহা স্থির করা নিতান্ত 
সহজ নয়। মর্লা যে হঠাৎ বক্তৃতার আোতে এই সব কথা 
এক বার বলিয়া ফেলিয়াছেন তাহা নয়, পুনঃ পুনঃ বলিয়া- 
ছেন। এই সেদিনও ভারত-শাসন-প্রণালী-সংস্কার বিষুয়ক 
বন্ৃতাতেও সেই কথাই প্রকারান্তরে বলিয়াছেন। তিনি 
বলিয়াছেন, তাহার অবশিষ্ট জীবনকাল যদি কুড়িগুণ লা 
হইত, তাচা হইলেও তিনি ভারতে পার্লেমেন্ট প্রবর্তনের 
কল্পনা করিতে পারিতেন না। তাহার বয়ন এখন ৭%। 
বিলাতের লোকের ৯* বৎসর বীচা কিছু বিচিত্র নহে। 
তাহা হইলে দীড়াইতেছে এই যে তিনি ২৯ ৯২৯০০ ৪৪৪ 
চারি শত বৎসর পরেও ভারতবাসীদ্দিগকে নিজেদের 
পার্লেমেন্টে দবেশশাসনের ক্ষমতা দিতে রাজী নন। যাহা 
হউক, আমরা কাহারও কথার, অন্ঠান্ত সত্যজাতির মত 
উন্নত, সুখী ও শক্তিশালী হইবার জন্ত 'আমাঁদের় বৈধ 
এবং ধর্মসলগত চেষ্টা! ছাড়িরা দিতে পারি মা। আমরা 


: প্রদ্বাসী |. 


[৮ ভাগ। 
মানুষ, অন্ত মানুষের মত আমাদেরও উচ্চ আকাঁজ্ষ 
আছে। তাহা! উশ্বরদত্ত। ঈশ্বরের অন্ুলি নির্দেতে 
আমরা রাজনৈতিক অধিকারলাভ চেষ্টার কণ্টকাকী« 
কিন্তু বৈধ ও ধর্মসঙ্গত পথে চলিব। এমন কোন প্রকাঃ 
সাহস, বীরত্ব, বা আত্মোৎসর্গের কাজ নাই, যাহ! আমাদের 
দেশের লোকে করে নাই, ব! করিতে পারে না। সুতরাং 
আমাদের নিরাশ হইবার কোন কারণ নাই। তবে 
পথটা ভাল করিয়৷ চিনিয়া লইয়া দৃড়পদে তাহাতেই চলা 
'উচিত, এবং সেই পথ ধর্সঙ্গত হওয়া চাই। ভারতে 
এখন ক্ষত্রিরযুদ্ধের স্থান নাই। কিন্তু বৈশ্ঠযুদ্ধের অর্থাৎ 
শিল্প ও বাণিজ্যের প্রতিযোগিতার যথেষ্ট স্থান আছে, এবং 
জ্ঞানে, চরিত্রে, ধর্মে উন্নত হবার যে প্রতিযোগিত। তাহা 
কখনও অসামগ্িক হুইবার নয়। এই উভয় প্রকার 
প্রতিযোগিতা আমাদের অবলম্বনীয় পন্থা । ভবিষ্যতে 
দেশ প্রস্তত হইলে এবং প্রয়োজন হইলে 72551৬৩ 
18515190053 একটি বৈধ উপায়। ৃ 

এ সকল ভবিষ্যতের কথা। বর্তমানে মঙ্গা সাহেৰ 
যে শাসনসংস্কারের প্রস্তাব করিয়াছেন, তাহাতে আমাদের 
লাভালাভ কি? তাহার প্রস্তাব কার্যে পরিণত হইলে 
আমাদের কিছু লাভ আছে বৈ কি? কিন্ত লর্ড সভার 
শক্রতায় উহ! কার্যে পরিণত না হুইতেও পারে। আর 
য্দি শীঘ্র পার্লেমেণ্ট ভঙ্গ হইয়! পুননির্ধ্বাচনে উদ্দারনৈতিক- 
দ্বের জিত ন! হয়, তাহ! হইলে ত প্রস্তাব পার্লেমেন্টে 
উপস্থিতই হইবে না। কিন্তু প্রস্তাব কার্ধে পরিণত 
হইলেও খুব বেশী লাভ নাই। কারণ, জাতীয় উন্নতি 
অবনতি যে স্কল রাজবিধির উপর অধিক পরিমাণে নির্ভর 
করে, সে সমস্তই বড় লাটের সভার হয়। সেখানে 
প্রজাদের প্রতিনিধির! সংখ্যায় কম থাকিবেন। সাপ্াজ্যিক 
ব! প্রাদেশিক আয় ব্যয় সম্বন্ধে আমাদের প্রতিনিধির! কেবল 
মস্তব্য প্রকাশ করিতে পারিবেন, শিক্ষা, ব! স্থাস্থাবৃদ্ধি, 
ইত্যাদির জন্ত আমর! এক পয়সাও রাজকোষের খরচ 
বাড়াইতে পারিব ন!। অর্থাৎ সর্বস্ব তোমার, চাবিকাঠিটি 
আমার। প্রাদেশিক ব্যবস্থাপক সভার বে-সরকারী সভোর 
সংখ্যা সরকারী সত্যের সংখ্যার চেয়ে বেশী হইবে বটে, 
কিন্তু বেসয়কারী সভ্য সকলেই প্রজার প্রতিনিধি বা 
প্রজাদের দ্বারা নির্বাচিত হইবেন না। তন্মধ্যে ইংরাজ 
থাকিবেন, গবর্ণমেণ্টের মমোনীত লোক থাকিবেন। 
ুতরাং বে-সরকারী সমুদয় সভ্যই কোন আইন প্রণয়নের 
বেলায় যে গ্রজাপক্ষে থাকিবেন, এরূপ সম্ভাবনা কম। 
আর তাহ! হইলেও, বে-সরকারী সভাদের মতে কোন 
আইন পাশ হইলেও, তাহ! ছোট লাট ও বড় লাটের রদ 
করিবার ক্ষত! থাকিবে। ূ র 

প্রস্তাবের মধ্যে আছে যে মিউনিসিপালিটি, ভিসা. 


২ম সংখ্যা । ] 
যোর্ড প্রভৃতিকে অনেক স্বাধীনতা দেওয়! হইবে। তাহ! 
হইলে একটা খুব লাভ বটে। এক একটি গ্রামকে স্থায়ত্ত- 
শাসনের ভিত্তিভূমি করিবার প্রস্তাব আছে। তাহা হইলে, 
আমরা নিষ্বার্থ স্বদেশপ্রেমমূলক চেষ্টা দ্বারা গ্রামগুলিকে 
জাগাইয়া তুলিতে পারিলে, খুব লাঁভ হইবে বটে। 


প্রস্তাবের মধো একটা বড় অনিষ্টকর কথা আছে।. 


তাহ! শ্রেণী অনুসারে প্রতিনিধি নির্বাচন ; অর্থাৎ জাতি, 
ধর্ম, জীবিকা! আদি অন্ুসাবে নির্বাচন। ইংলগ্ডে স্কটলণ্ডে 
বাঁ আযর্লগ্ডে রোম্যান কাথলিক ও প্রটেষ্টাপ্ট, শ্রমঙ্গীবী 
ও মূলধনী, চাষ! ও কারিগর, এইরূপ শ্রেণী ভাগ করিয়া 
“পার্লেমেন্টে প্রতিনিধি নির্বাচনের কোন বন্দোবস্ত নাই। 
আমর! যতদুর জানি কোন সভ্য দেশেই এরূপ ব্যবস্থ! নাই। 
অথচ বিলাতে যে ধর্মমবিদ্বেষ, শ্রেণীগতবিদ্বেষ ও তজ্জস্ত অশাস্তি 
মাই, তাহ! নহে। এরূপ শ্রেণীবিভাগ দ্বার! জাতিগঠনের 
অস্তরারকে স্থায়ী কর! হয়। স্থতরাং আমর! ইছার বিরোধী। 
কিন্ত এখন মুসলমানদিগকে স্বার্থপর লোকে শিখাইয়াছে 
যে তাহাদের, সঙ্গে হিন্দুদের এত রাজনৈতিক পার্থক্য ষে 
স্বত্ প্রতিনিধি না পাইলে তাঁহাদের চলে না। যাহাই 
হুউক, ভিন্ন ভিন্ন শ্রেণীর প্রতিনিধির নিশ্বার্থভাবে কাজ 
করিলেই কিছুদিনের অভিজ্ঞতাতেই বুঝিতে পারিবেন যে 
সকল ভারতবাসীরই রাষ্টীয় স্বার্থ এক। আর সকল 
শ্রেণীর লোকই কিছু রা্রনৈতিক অধিকার পাইলে শিক্ষিত 
ভদ্রলোকেরাও অশিক্ষিত সর্ধবজাতীয় গরিবলোকদের সঙ্গে 
মিশিতে এবং তাহাদের উন্নতিসাধনের জন্ত চেষ্টা করিতে 
বাধ্য হইবেন। ইহাঁও কম লাভ নয়। 


বাঙ্গলাদেশকে আবার অখণ্ড না করিলে প্রস্তাবিতশাসন- 
প্রণালীতেও আমাদের কোন লাভ হইবে না। এখন 
স্পষ্ট কথ! বলা ভাল। বঙ্ববিহার ছোটনাগপুর উড়িয্যা' ও 
আনাম এই সকল প্রদেশবাসী হিন্দু বাঙ্গালীই শিক্ষা, রাজ- 
নৈতিক যোগ্যতা ও নৈতিক সাহুসে অগ্রসর । কিন্তু পশ্চিম- 
বাঙ্গলার ৭টি বিভাগের মধ্যে হিন্দু বাঙালী কেবল ২টির 
প্রতিনিধিত্ব পাইবেন, পুর্ববেও হিন্দু বাঙ্গালী মুসলমান 
বাঙালী অপেক্ষা সংখ্যার কম। রাজনৈতিক কাজের জন্ 
যোগ্যতম যাহার! তাহাদের এই দশ! হইলে লাভ কোথায়? 
ভিন্ন কোন গ্রদেশের উপর আমর! প্রভূত্ব করিতে চাই না। 
গবর্ণমেন্ট বিহার উড়িষ্যাদিকে পৃথক্‌ করিয়া লইতে পারেন, 
তাহাতে আমাদের আপত্তি নাই। কিন্তু আমর! সব বাঙ্গালী 
একত্র থাকিয়৷ আমাদের কষ্টার্জিত পিক্ষা ও ন্লাজনৈতিক 
যোগ্যতার ফলভ্োগ করিতে চাই। আমর! এরূপ দেশ- 
বিভাগের বিরোধী যন্থার৷ যোগ্যতমের! তাঁহাদের স্তাষ্য 
অধিকার হইতে বঞ্চিত হয়। এইকপে প্রজার ইচ্ছার 
বিরুদ্ধে প্রধেশবিভাগ করিবার ক্ষমতা, ধন্তদিন গবর্ণমেণ্টের 


সাময়িক প্রবঙ্গ। 


৫৯১ 


থাকিবে, ততদিন আমাদের রাজনৈতিক অধিকারের কোন 
মূল্য থাকিবে না। 

তাহার পর, এখন কর্জনের শিক্ষানীতিতে উচ্চশিক্ষা 
ক্রমেই অল্প হইতে অল্লচর লোকে পাইবে। এই শিক্ষানীতি 
পরিবর্তিত না হলে আমরা দেশের ছোট বড় কাজের জন্তু 
যথেষ্ট সংখ্যক উপযুক্ত নেতা কোথায় পাইন ? 

দেশের মধ্য প্রাথমিক শিক্ষার বিস্তার না হইলে প্রজা- 
কুল রাজনৈতিক অধিকার ন্ুবযবহার করিবে কমন 
করিয়া? সভাদেশ মাত্রেই প্রাথমিক শিক্ষা সকল ছেলেমেয়ে 
বিনামূল্যে পায়। আমাদের দেশেই উল্টা রীতি। 

তাহার পর, এই যে বিন! বিচারে দেশের সর্বজনপুজ্য 
মহোঁপকারী লোকদের নির্্ধাসন, এই যে স্বদেশবান্ধবসমিতি 
প্রভৃতি দেশের উপকারকার্ষো নিযুক্ত সভাগুলিকে বিন! 
বিচারে বে-আইনী সভ! ধলিয়। বন্ধ করিয়া দেওয়া, এরূপ 
অন্তূত আইন প্রচলিত থাকিলে রাজনৈতিক নেতৃত্ব কিন্নপে 
সম্ভব, দেশহিতকর কাঁধ্যই ব1' কিরূপে সম্ভব, এবং রাজ- 
নৈতিক কোনও অধিকারেরই ব! মুল্য কি? 

হইতে পারে যে নির্বাসিত ব্যক্তিরা দোষী, হইতে 
পারে যে সভ।গুলি বে-আইনী কাধ্য করিতেছিল। কিন্তু 
প্রমাণ কোথায় ? লাট সাঙ্েব ত পরম্পরাক্রমে শেষে 
বুদ্ধিমান ধার্ট্িক গুপ্তচর বা গোয়েন্দাদের কথার উপর নির্ভর 
করিয়াই ভদ্রলোকদের নাম দাগী করেন। ঘোর পাপিষ্ঠ 
নরহস্তার বিচার আছে। আর অশ্বিনীকুমার দত্ত ও রুষ্ণ- 
কুমার মিত্রের হ্যায় দেশহিভব্রভ, ধার্মিক, পবিত্রচেতা, 
আত্মোৎস্য্ 'লোকদের বিচার নাই ? দেশে কী অন্তবিদ্রোহ 
হুইতেছিল, কী সর্ধত্রন্যাপী অশান্তির আগুন জলিতেছিল 
যে হঠাৎ এরূপ কর! দরকার হইল? 

আমর! ত জানিতাম অশ্বিনী বাবু ও কৃষ্ণ ব'বু অনেক 
সাহসী লোকের উন্মার্গগামিতাকে দমনে রাখিতেছিলেন ও 
রাখিয়াছিলেন। ইহারা স্বদেশী প্রচার ও বিদেশীপণা বর্ন 
শিক্ষা দিতেছিলেন বটে ; কিন্তু তাহা বে-আইনী কাজ নহে। 
বিদেশী বণিকন্দের চীৎকারে তাহাদিগকে সন্তুষ্ট করিবার জন্ত 
ইংরাজ গবর্ণমেন্ট স্বদ্দেশির নেত|[িগকে নির্বাসিত করিয়া- 
ছেন, একথা পথে ঘাটে হাটে বাঁজারে লোকে বলিতেছে 
বটে; কিন্ত বিশিষ্ট প্রমাণ না পাইলে এরূপ কথায় বিশ্বাস 
করা উচিত নয়। ম্ুতরাং আবার জিজ্ঞাসা করি, তাহাদের. 
অপরাধ কি? 

স্বদেশবাদ্ধবসমিতি প্রডৃতিরও. অপরাধ আমর! জানি 
না। আমর! জানি, তাহার! স্বদেশীর প্রচলন ও বিদ্বেশী 
পণ্যের বর্জন, ছুূর্ভিক্ষক্রিষ্টকে সাহাধ্যদান, সালিসীর দ্বারা 
মোকদ্দমার নিষ্পত্তি, তীর্ঘধাত্রীদের উপর অত্যাচার নিবারণ 
ও তাহাদের কষ্ট দূরীকরণ, প্রভৃতি সংকার্ধ্য করিতেছিলেন। 





৫৯২  প্রষাসী। [৮ম ভাগ। 
. অবিকন্ত তাঁহারা ব্যা্াম লাঠিলেখা প্রসৃতির দ্বারা শারীরিক দবত্তকে প্রকারাস্তরে সর্দার বল! হয়, তাহা 
স্বাস্থ্য শক্তি ও সাহস লাভ করিতেছিলেন। এই সমস্তই ভাল হইলে চিন্তাহীন লোকদের ডাঁকাঁইতিকে নির্দোষ মনে করিতে 


এবং আইনসঙ্গত কাজ। সার্‌ হার্ভী আডামসন বলেন যে 
“এই সৰ সম্মতি বিদ্রোহের আয়োজন করিতেছিল, বদ্দিও 
ইহাদের দশ পনর হাজার সভ্যের মধ্যে সস্তবত অধিকাংশই 
নেতাদের গুঢ় অভিসন্ধি জানিত না।” তাহার! নাঁকি 
ডাকাইতি ও নরহত্যাও করিত ! কিন্তু আমরা বলি তাহাদের 
মধ্যে সকলে দূরে থাকুক, যদি এক হাজার লোক, হাজার 
দূরে থাকুক, এক শত লোকও যদি বাস্তবিক এই সকল 
কুকাজ করিত, তাহা হইলে, পুলিসের যেরূপ কার্ধ্যক্ষমতা, 
তাহাতে দ্বেশে অরাজকতা! উপস্থিত হইত, তাহা! নিবারণ 
কর! বর্তমান পুলিশ কর্মচারীদের সাধ্যাতীত হইত। কিন্তু 
তাহা হয় নাই। কয়েকটা ডাকা ইতি হইয়াছে বটে) তাঁহারও, 
পুলিশের কথাবিশ্বাস করিতে গেলে, সবগুলিই একই ক্ষত 
দলের কার্ধ্য। অভিযুক্ত ব্যক্তির! দোষী প্রমাণ হইলেও তজ্জন্ত 
দেশের শিরোমণিদের ছ্বার! চালিত প্রত্যেক সমিতিকে বে- 
আইনী বলা যুক্তিসঙ্গত নহে। গোর! সৈম্দলেও ত কেহ কেহ 
চোর ও হস্ত! বলিয়া প্রমাণিত হয়। তাহাতে সমস্ত দলের 
সাজা হয় না। ডাকাতের! ডাকাতি করিবার সময় কোন্‌ 
সমিতির সভ্য ছিল, তাহ! প্রমাণ কর! চাই। তাহারা 
যে সমিতির নেতাদের জ্ঞাতসারে' ডাকাতি করিতেছিল, 
তাহা প্রমাণ কর! চাই। ডাকাতি কর! সমিতির একটা 
উদ্দেস্ত তাহা প্রমাণ কর! চাই। ডাকাতিলব্ধ টাকা সমিতি 
লইয়া থাকে, তাহার প্রমাণ চাই। নরহত্যা সম্বন্ধেও 
এই সব কথা খাটে। একরপ প্রমাণ ন1 হইলে, গবর্ণমেন্ট 
স্বীয় প্রভৃত শক্তির বলে সমিতিগুলির উচ্ছেঘ সাধন 
করিলেন বটে, কিন্তু জনসাধারণকে ইহা বিশ্বাস করাইতে 
পারিবেন ন! যে ভদ্রলোকের হাজার হাজার ছেলে দেশ- 
হিতৈধিতার মুখোস্‌ পরিয়৷ অশ্রুতপূর্বব ভণ্ডামি সহকারে 
ডাকাইতি ও নরহত্যার ব্যাপৃত ছিল। যদি অশ্বিনীকুমার 


বেশী সময় লাগিবে কি ? ইহাতে মহ! অনিষ্ট হইবে। 

আর বাঙ্গালীর ছেলের বর্দি সৈনিকপ্ডণ. না থাকে, 
তবে তর কিসের? হঙ্দি থাকে, তাহ! হইলে তাহার্দিগকে 
সরকারী সৈনিক না সরকারী ভলাঁটিয়ার করিয়া লইলেই 
আপন চুকিয়া যায়। ৃ্‌ 

মোটের উপর আমর! এই বুঝি যে দেশের কাজ হওয়া 
চাই। স্বদেশীর প্রচলন ও বিদেশী পণ্যের বর্জন, শিক্ষা 
বিস্তার, সালিসী বিচার, শারীরিক স্বাস্কা, বল ও সাহস 
লাভ, তীর্ঘাত্রী প্রভৃতি বিপর় ও উৎপীড়িত লোকদের 
সাহায্য দান, ছঙিক্ষ নিবারণ, ইত্যাদি সমস্তই আইনসঙ্গত 
এবং ধর্মসঙ্গত কাজ। এ সকলের বিক্দ্ধে কোন আইন 
না, হইতে পারে না, এবং হইলেও সকল লোককে তন্রপ 
আইন মানান অসস্ভব। দ্বদ্বেশবাসী ভাই ভগ্িনীগণ, 
বিধাতা আমাদের নেতা, তগন্তা আমাদের স্বভাবসিদ্ধ, 
ব্রতপাঁলন আমাদের চিরাভ্যন্ত কর্ম। তবে কেন' আমর! 
নিরাশ হইব? আমরা এ পর্যযস্ত আইন মানিয় চলিস্তছি, 
ভবিষ্যতেও, বিবেকবিরুদ্ধ এবং ধর্মবিরদ্ধ না হইলে, 
আইন মানিৰ। কোনকালেই পরের অনিষ্ট চেষ্টারূপ 
অধর্ম করিব না। কিন্তু কোনও কারণে দেশের মঙ্গল 
সাধনেও বিরত থাকিৰ ন1। 

শুনিতে পাই আজকাল নাকি কেহ কেহ বলিতেছেন 
যে বিদেশীপণ্যবর্জন হইতেই রাজনৈতিক হত্যা, বোমা 
নিক্ষেপ আদির উৎপত্তি। বেশ কথা! খৃষ্ীয় ধর্মের নামেও ত 
অনেক তথাকথিত থুষ্টান অনেক লোককে পুড়াইয়া এবং 
অন্থপ্রকারে নিষ্টুরভাবে মারিয়া ফেলিয়াছে। তজ্জন্ত কি 
বাস্তবিক খুষ্ট কিন্ব।' তাহার উপদেশাবলী দারী? বিদেশী- 
পণ্য বর্জনের অবশ্ঠস্ভাবী পরিণতি বোম! নিক্ষেপে, ইহ! 
বাতুলের কথা। .ইহরি আর কি জবাব দিব? 


৬১) ৬২নং বৌবাজার স্্ী, কৃত্তলীন প্রেস হইতে প্িপূর্চজ দাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত 





মহাভারত লিখন__ব্য'স বক্তা, গণেশ লেখক । 
সুরেশ্রনাথ গাঙ্গুলা কর্তক আঙ্কত চিত্র ভহঠতে। 


///1451 10710117711) 1500 €75 78115 (১1 ৯ 51,151) 127,৯01, 111 8, 





“ জত্যম্‌ শিবম্‌ স্থন্দরম্‌ ।” 
“ নায়মাত্বা বলহীনেন লভ্যঃ | ” 


৮ম ভাগ। ] 


ফাল্তন, ১৩১৫। 


| ১১শ সংখ্যা | 





গোরা। 


৪১ 


একই সময়ে নিজের অন্তরের সঙ্গে, আবার নিজের বাহিরের 
সঙ্গে স্থচরিতার যে সংগ্রাম বাধিয়া উঠিয়াছে তাহাতে 
তাহাকে ভীত করিয়া তুলিয়াছে। গোরার প্রতি তাহার 
যে মনের ভাব এতদিন তাহার অলক্ষ্যে বল পাইয়৷ 
উঠিতেছিল এবং গোরার জেলে যাওয়ার পর হইতে যাহা! 
তাহার নিজের কাছে সম্পূর্ণ স্ম্পষ্ট এবং ছুণিবার রূপে 
দেখ! দ্বিয়াছে তাহা লইয়া সে যে কি করিবে, তাহার 
পরিণাম যেকি তাহা সে কিছুই ভাবিয়া পায় না, সে 
₹থ! কাহাকেও বলিতেও গারে না, নিজের কাছে নিজে 
চষ্টিত হইয়া থাকে । এই নিগুড় বেদনাটাকে লইন্া৷ সে 
গোপনে বগিয়া নিজের সঙ্গে যে একটা বোঝাপড়া করিয়! 
গইবে তাহার সে নিভৃত অবকাশটুকুও নাই-_হারানবাবু 
তাহার দঘ্বারের কাছে তাহাদের সমস্ত সমাজকে জাগ্রত 
করিয়া তুলিবার উপক্রম করিয়াছেন; এমন কি, ছাপার 
কাগজের ঢাকেও কাঠি পড়িবার লক্ষণ দেখা যাইতেছে । 
ইহার উপরেও তাহার মাসীর সমন্তা এমন হ্ইয়া উদ্িক্পাছে 
যে অতি সত্বর তাহার একট! কোনো মীমাংসা! না করিলে 


একদিনও আর চলে না। স্মচরিতা বুঝিয়াছে এবার তাহার 
জীবনের একট! সদ্দিক্ষণ আসিয়াছে, চিরপরিচিত পথে 
চিরাভ্যন্ত নিশ্চিন্ত ভাবেপ্টলিবার দিন আর নাই। 

এই তাহার সঙ্কটের সময় তাহার একমাত্র অবলম্বন 
ছিল পরেশবাবু। তাহার কাছে সে পরামর্শ চাহে নাই, 
উপদেশ চাহে ম্কাই ; অনেক কথা৷ ছিল যাহা পরেশবাবুর 
সম্মুথে সে উপস্থিত করিতে পারিত না এবং এমন অনেক 
কথা ছিল যাহা লজ্জাকর হীনতাবশতই পরেশবাবুর কাছে 
প্রকাশের অযোগ্য। কেবল পরেশবাবুর জীবন, পরেশ 
বাবুর সঙ্গমাত্র তাহাকে যেন নিঃশবে কোন্‌ পিতৃক্রোড়ে 
কোন্‌ মাতৃবক্ষে আকর্ষণ করিয়া লইত । 

এখন শীতের দিনে সন্ধ্যার সময়ে পরেশবাঁবু বাগানে 
যাউতেন না। বাড়ির পশ্চিমদিকের একটি ছোট ঘরে 
মুক্তদ্বারের সন্ধে একখানি আসন পাতিয়া তিনি উপাসনার 
বসিতেন) তাহার শুরুকেশমণ্ডিত শাস্তমুখের উপরে 
নু্ধযান্তের আভা! আসিয়া পড়িত। সেই সময়ে নুচরিতা 
নিঃশবপদ্ধে চুপ করিয়। তাহার কাছে আসিয়া বদিত। 
নিজের অশাস্ত ব্যথিত-চিত্তটিকে সে যেন পরেশের উপাসনার 
গভীরতার মাঝখানে নিমজ্জিত করিয়া রাখিত। আজকাল 
উপাসনাস্তে, প্রায়ই পরেশ দেখিতে পাইতেন তাহার এই 


নি 


কাটি এই ছাবীটি হইব ভাহায কাচ্ছন “বসিয়া আছে) 
তখন তিনি একটি অনির্বচনীয় আধ্যাত্মিক মাধুর্যের 
স্বারা এই বালিকাটিকে পরিবেষ্টিত দেখিয়া! সমস্ত অস্তঃকরণ 
দিয়! নিঃশবে ইহাকে আশীর্বাদ করিতেন । 

ভূমার সহিত মিলনকেই জীবনের একমাত্র লক্ষ্য 
করিয়াছিল বলিয়া! যাহা শ্রেয়তম এবং সতাতম পরেশের 
চিত্ত সর্বদাই তাহার অভিমুখ ছিল। এই জন্ত সংসার 
কোনোমতেই তাহার কাছে অত্যন্ত গুরুতর হইয়া উঠিতে 
পারিত না। এইরূপে নিজের মধ্যে তিনি একটি স্বাধীনতা 
লাভ করিয়াছিলেন বলিয়াই মত বা আচরণ লইয়া তিনি 
অন্তের প্রতি কোন প্রকার জবরদস্তি করিতে পারিতেন 
না। মঙ্গলের প্রতি নির্ভর এবং সংসারের প্রতি ধৈর্য্য 
তাহার পক্ষে অত্যন্ত স্বাভাবিক ছিল। ইহা তাহার এত 
অধিক পরিমাণে ছিল যে সাম্প্রদায়িক লোকের কাছে 
তিনি নিন্দিত হইতেন, কিন্ত নিন্দাকে তিনি এমন 
করিয়। গ্রহণ করিতে পারিতেন যে হয়ত তাহ! তাহাকে 
আঘাত করিত কিন্তু তাহাকে বিদ্ধ করিয়া থাকিত না। 
তিনি মনের মধ্যে এই কথাটাই *কবলি থাকিয়া! থাকিয়া 
আবৃত্তি করিতেন আমি আর কাহারও হাত হইতে কিছুই 
লইবনা*আমি তাহার হাত হইতেই সমস্ত লইব। 

পরেশের জীবনের এই গভীর নিস্তব্ধ শান্তির স্প লাভ 
করিবার জন্তই আজকাল ন্ুচরিতা নানা উপলক্ষ্যেই সাহার 
কাছে আসিয়া উপস্থিত হয়। এই অনভিজ্ঞ বালিকাবয়সে 
তাহার বিরুদ্ধ হৃদয় এবং বিরুদ্ধ সংসার যখন তাহাকে 
একেবারে উদ্ত্রাস্ত করিয়া তুলিয়াছে তখন সে বারবার 
কেবল মনে করিয়াছে বাবার পা ছুখান! মাথায় চাপিয়! 


ধরিয়৷ খানিকক্ষণের জন্য যদি মাটিতে পড়িয়া থাকিতে পারি 


তবে আমার মন শাস্তিতে ভরিয়৷ উঠে। 

এইরূপে স্থুচরিতা মনে ভাবিয়াছিল সে মনের সমস্ত 
শক্তিকে জাগ্রত করিয়৷ অবিচ্লিত ধৈর্যের সছিত সমস্ত 
আঘাতকে ঠেকাইয়৷ রাখিবে অবশেষে সমস্ত প্রতিকূলতা 
আপনি পরাস্ত হইয়া যাইবে । কিন্তু সেরূপ ঘটিল না তাহাকে 
অপরিচিত পথে বাহির হইতে হইল 

বরদান্থন্দরী যখন দেখিলেন রাগ করিয়৷ ভত্পন! 
করিয়। সুচরিতাকে টলানো সম্ভব নহে এবং পরেশকেও 


প্রবাসী | 


রা 


(হারে পাইবার কোনো আশা নাই তখন হরিমোহিনীর 
প্রতি তাহার ক্রোধ অত্যন্ত ছুর্দান্ত হইয়া ঠিল। তাহার 
গৃহের মধ্যে হরিমোহিনীর অস্তিত্ব তাহাকে উঠিতে বসিতে 
যন্ত্রণা দিতে লাগিল । 

সেদিন তাহার পিতার ৃত্যু্িনের বার্ষিক উপাসনা 
উপলক্ষ্যে তিনি বিনয়কে নিমন্ত্রণ করিয়াছিলেন। উপাসনা 
সন্ধ্যার সময় হইবে, তৎপুর্কেই তিনি সভাগৃহ সাজাইয়! 
রাখিতেছিলেন; স্থচরিতা এবং অন্য মেয়েরাও তাহার 
সহায়ত করিতেছিল। 

এমন সময় তাহার চোখে পড়িল বিনয় পাশের সিঁড়ি 
দিয়া উপরে হরিমোভিনীর নিকট যাইতেছে ! মন যখন 
ভারাক্রান্ত গ্রাকে তখন ক্ষুদ্র ঘটনাও বড় হইয়া উঠে। 
বিনয়ের এই উপরের ঘরে যাওয়া! একমুহূর্তে তাহার কাছে 
এমন অসহা হইয়া উঠিল যে তিনি ঘর সাজানো ফেলিয়া 
তৎক্ষণাৎ হরিমোহিনীর কাছে গিয়া উপস্থিত হইলেন। 
দেখিলেন বিনয় মাছুরে বসিয়া! আত্মীয়ের স্তায় বিশ্র্ভাবে 
হরিমোহিনীর সহিত কথা কহিতেছে। 

বরদাস্থুন্দরী বলিয়া! উঠিলেন, দেখ তুমি আমাদের এখানে 
যতদিন খুসি থাক আমি তোমাকে আদর যত্ত করেই রাখ্ব। 
কিন্ত আমি বলচি তোমার এ ঠাকুরকে এখানে রাখা 
চল্বে না। 

হরিমোহিনী চিরকাল পাঁড়ার্গায়েই থাকিতেন। ব্রাহ্মদের 
সম্বন্ধে তাহার ধারণ! ছিল যে তাহার! থৃষ্টানেরই শাখা 
বিশেষ । স্থতরাং তাহাদ্দেরই সংশ্রৰ সম্বন্ধে বিচার করিবার 
বিষয় আছে কিস্তু তাহারা ও যে তাহার সম্বন্ধে সঙ্কোচ অনুভব 
করিতে পারে ইহা তিনি এই কয়দিনে ক্রমশই বুঝিতে 
পারিতেছিলেন। কি কর! কর্তব্য ব্যাকুল হইয় চিন্তা 
করিতেছিলেন এমন সময়ে আজ বরঘান্থন্দরীর মুখে এই কথা! 
গুনিয়া তিনি বুঝলেন যে আর চিন্তা করিবার সময় নাই 
যাহা হয় একটা কিছু স্থির করিতে হুইবে। প্রথমে 
ভাবিলেন কলিকাতায় একট! কোথাও বাসা লইয়৷ থাকিবেন 
তাহ! হইলে মাঝে মাঝে স্ুচরিতা ও সতীশকে দেখিতে 
পাইবেন। কিন্তু তাহার যে অল্প সমল, তাহাতে কলিকাতার 
খরচ চলিবে না। 

বরদ্ান্ন্দ্নী অকশ্মাৎ ঝড়ের মত আসিয়া যখন লিয়া 


৯১শ সংখ্যা। | রা "৫৯৫: 

গেলেন তখন বিন মাখা ছে করিরা ছপ করিয়া বলিয়া না আপনাকে ভাক্তে 'পাঠালেন। উপাসনার সময় 

রহিল। হুয়েছে।” ৃ 
কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া! হরিমোহিনী বলিয়া! উঠিলেন বিনয় কহিল "মাসীর সঙ্গে কথা আছে, আজ আমি 

__“আমি তীর্থে যাব তোমরা কেউ আমাকে পৌছে দিয়ে যেতে পারব না।” 

আস্তে পারবে বাবা ” আসল কথা, আজ বিনয় বরদান্থন্দরীর উপাসনার 


বিনয় কহিল-_প্ধুব পারব। কিন্তু তার আয়োজন 
করতে ত ছু চার দিন দেরি হবে ততদিন চল মাসি তুমি 
আমার মার কাছে গিয়ে থাকবে ।” 

হরিমোহিনী কহিলেন পবাবা, আমার ভার বিষম ভার। 
বিধাতা আমার কপালের উপর কি বোঝ চাপিয়েচেন 
জানিনে, আমাকে কেউ বইতে পারে না। আমার শ্বশুর 
বাড়িতেও যখন আমার ভার সইল না তখনি আমার বোঝা 
উচিত ছিল! কিন্তু বড় অবুঝ মন বাবা-_বুক যে খালি হয়ে 
গেছে সেটে ভরাবার জন্তে কেবলি ঘুরে ঘুরে বেড়াচ্চি 
আমার 'পোড়। ভাগ্যও যে সঙ্গে সঙ্গে চলেচে। আর থাক্‌ 
বাবা? আর কারে! বাড়িতে গিয়ে কাজ নেই-_যিনি বিশ্বের 
বোঝ! বন তারি পার্ধপদ্মে এবার আমি আশ্রয় গ্রহণ করব-_ 
আর আমি পারিনে ।”-__বলিয়া বারবার করিয়া ছুই চক্ষু 
মুছিতে লাগিলেন। 

বিনয় কহিল-_“সে বল্লে হবে না মাসি। আমার মার 
সঙ্গে অন্ত কারে তুলনা করলে চলবে না। যিনি নিজের 
জীবনেত্ন সমস্ত ভার ভগবানকে সমর্পণ করতে পেরেচেন 
তিনি অগ্ঠের ভার বইতে ক্লেশ বোধ করেন না। যেমন 
আমার মা--আর যেমন এথানে দেখলেন পরেশবাবু। 
সে আমি শুন্ব না একবার আমার তীর্ঘে তোমাকে 
বেড়িয়ে নিয়ে আস্ব তার পরে তোমার তীর্থ আমি 
ঘেখুতে যাব।” 

হরিমোহিনী কহিলেন, পতাদের তা হলে ত একবার 
খবর দিয়ে-_» 

বিনয় কছিল__“আমর! গেলেই মা খবর পাবেন__ 
সেইটেই হবে পাকা খবর !” 

হরিমোহিনী কহিলেন-_“ত| হলে কাল সকালে”__ 

কিনয় কহিল্/ “দরকার কি! আজ রাত্রেই গেলে 
হবে!” 

সন্ধ্যার সময় নুচরিতা আসিয়া কহিল, *বিনয় বাবু, 


নিমন্ত্রণ কোনোমতে স্বীকার করিতে পারিল না। তাহার 
মনে হইল সমস্তই বিড়ম্বনা । ূ 

হরিমোহিনী ব্যস্ত সমস্ত হইয়া কহিল, “বাবা বিনয়, রাও 
তুমি। আমার সঙ্গে কথাবার্তী সে পরে হবে। তোমাদের 
কাব্কর্্ম আগে হয়ে যাক তার পরে তুমি এসে! ।” 

স্ুচারতা কহিল, “আপনি এলে কিন্তু ভাল হয়।” 

বিনয় বুঝিল সে সভাক্ষেত্রে না গেলে এই পরিবাবে 
ষে বিপ্লবের সুত্রপাত হইয়াছে তাহাকে কিছু পরিমাণে 
আরো অগ্রসর করিয়া দেওয়া হইবে। এইজন্ত সে 
উপাসনাস্থলে গেল কিন্তু তাহাতেও সম্পূর্ণ ফল লাভ হইল 
না। 

উপাসনার পর আহার ছিল__বিনয় কহিল “আজ 
আমার ক্ষুধ! নেই।” * 

বরদাস্থন্দরী কহিলেন-_পক্ষুধার অপরাধ নেই। আপনি 
ত উপরেই খাওয়া সেরে এসেচেন।” * 

বিনয় হাসিল কহিল, “হা, লোভী লোকের এই রকম 
দশাই ঘটে ! উপস্থিতের প্রলোভনে ভবিষ্যৎ খুইয়ে বসে।” 
এই বলিয়! বিনয় প্রস্থানের উদ্ভোগ করিল। 

বরদাস্গন্দরী জিজ্ঞাসা করিলেন, “উপরে যাচ্ছেন বুঝি ?” 

বিনয় সংক্ষেপে কেবল “ই” বলিয়া! বাহির হইয়া গেল $ 
দ্বারের কাছে স্থচরিত৷ ছিল তাহাকে মৃহ্ত্বরে কহিল, “দিদি 
একবার মাসীর কাছে যাবেন বিশেষ কথা আছে ।” 

ললিত! আতিথ্যে নিযুক্ত ছিল। একসময় সে হারান 
বাবুর কাছে আসিতেই তিনি অকারণে বলিয়া উঠিলেন, 
“বিনয় বাবু ত এখানে নেই তিনি উপরে গিয়েচেন।” 

শুনিয়াই ললিত! সেখানে দীড়াইয়৷ তাহার মুখের 
দ্বিকে চোখ তুলিয়া অসঙ্কোচে কহিল, “জানি। তিনি 
আমার সঙ্গে না দেখা করে যাবেন না। আমার এখানকার 
কাজ সারা হলেই আমি উপরে যাব এখন।” 

ললিতাকে কিছুমাত্র কুষ্টিত করিতে না পারিয়! হারানের 


রী 


তা পিললািততাতপী তি তত ইত 5 তা তি সি টি পাত পিন সি তিতা তা 


 অস্তররুদ্ধ ঘা আরো বাড়িয়া উঠতে রা তি 
স্থুচরিতাকে হঠাৎ কি একটা বলিয়! গেল এবং স্থুচরিত| 
অনতিকাল পরেই তাহার অনুসরণ করিল ইহাও হারান 
বাবুর লক্ষ্য এড়াইতে পারে নাই। তিনি আজ সুচরিতার 
সহিত আলাপের উপলক্ষ্য সন্ধান করিয়! বারম্বার অকৃতার্থ 
হইয়াছেন__ছুই একবার সুচরিতা৷ তাহার সুস্পষ্ট আহ্বান 
এমন করিয়া! এড়াইয়। গেছে যে সভাস্থ লোকের কাছে 
হারান বাবু নিজেকে অপদস্থ জ্ঞান করিয়াছেন। ইহাতে 
তাহার মন সুস্থ ছিল না। 

সুচরিত৷ উপরে গিয়া দেখিল হরিমোহিনী তাহার 
জিনিষপত্র গুছাইয়৷ এমনভাবে বসিয়া আছেন ষেন এখনি 
কোথায় যাইবেন। স্থচরিত [জিজ্ঞাসা করিল-_“মাসি 
এ কি ?” 


হরিমোহিনী তাহার কোনো উত্তর দিতে ন! পারিয়া 


কাদিয়। ফেলিলেন এবং কহিলেন, “সতীশ কোথায় আছে 
তাকে একবার ডেকে দাও মা!” 

স্ুচরিতা বিনয়ের মুখের দিকে চাহিতেই বিনয় কহিল-_ 
“এবাড়িতে মাসি থাকলে সকন্ধেরি অস্থবিধে হয় তাই 
আমি গুকে মার কাছে নিয়ে যাচ্চি।” 

হর্মোহিনী কহিলেন, “সেখানে থেকে আমি তীর্থে 
যাব মনে করেচি। আমার মত লোকের কারো বাড়তে 
এরকম করে থাক! ভাল হয় না। চিরদিন লোকে আমাকে 
এমন করে সহাই বা করবে কেন ?” 

স্থচরিত। নিঞ্জেই একথা কয়েক দিন হইতে ভাবিতে- 
ছিল। এবাড়িতে বাস করা যে তাহার মাঁসর পক্ষে 
অপমান তাহ! সে অনুভব করিয়াছিল সুতরাং সে কোনো 
উত্তর দ্বিতে পারিল না। টুপ করিয়! তাহার কাছে গিয়া 
বসিয়া রহিল। রাত্রি হইয়াছে; ঘরে প্রদীপ জ্বাল! হয় 
নাই। কলিকাতার হেমন্তের অস্বচ্ছ আকাশে তারাগুলি 
বাম্পাচ্ছন্ন। কাহাদ্দের চোখ দিয়া জল পড়িতে লাগিল তাহা 
সেই অন্ধকারে দেখা গেল না। 

সিড়ি হইতেই সতীশের উচ্চকঠে মাঁসিম! ধ্বনি শুনা 
গেল। “কি বাবা, এস বাবা” বলিয়। হরিমোহিনী 
তাড়াতাড়ি উঠিয়া! পড়িলেন। স্ুচরিত! কহিল, প্মাসিমা, 
আজ রাত্রে কোথাও যাওয়! হতেই পারে না, কাল সকালে 


পানা, | 


এ তরিভীনি। 


সমস্ত ঠিক ব ব্রা যাবে। বাবাকে ভাল ব করে না বলে মি 
কি করে যেতে পারবে বল! সে যে বড় অন্তায় হবে।” 

বিনয় বরদাঙ্গন্দরী কর্তৃক হরিমোহিনীর অপমানে 
উত্তোঁজত হইয়। একথ তাবে নাই। সে স্থির করিয়াছিল 
এক রাত্রিও মাসীর এবাড়িতে থাকা উচিত হইবে না-_ 
এবং আশ্রয়ের অভাবেই যে হরিমোহিনী সমস্ত সঙ্থ করিয়! 
এবাড়িতে রহিয়াছেন বরদাস্ুন্দরীর সেই ধারণা দূর করিবার 
জন্ত বিনয় হরিমোহিনীকে এখান হইতে লইয়। যাতে 
লেশমাত্র বিলম্ব করিতে চাহিতেছিল না। ন্ুচরিতার 
কথা শুনিয়া বিনয়ের হঠাৎ মনে পড়িয়া গেল যে, এবাড়িতে 
বরদানুন্দরীর সঙ্গেই যে হরিমোহিনীর একমাত্র এবং 
সর্বপ্রধান সম্বন্ধ তাহ নহে। যে বাক্ত অপমান করিয়াছে 
তাহাকেই ৰড় করিয়া দেখিতে হইবে আর যে লোক 
উদ্বারভাবে আম্মীয়ের মত আশ্রস দিয়াছে তাহাকে ভুলিয়া 
যাইতে হইবে এ ত ঠিক নহে। 

বিনয় বলিয়া! উঠিল, “সে ঠিক কথা। 
না জানিয়ে কোনোমতেই যাওয়া! যায় না।” 

সতীশ আসিয়াই কহিল, “মাসিমা, জান রাশিয়ানর! 
ভারতবর্ষ আক্রমণ করতে আসচে ? ভারি মজ! হবে!” 

বিনয় জিজ্ঞাসা করিল-_“তুমি কার দলে ?” 

সতীশ কহিল-_-“আমি রাশিয়ানের দলে ।” 

বিনয় কহিল-_-“তাহলে রাশিয়ানের আর ভাবন! 
নেই।” 

এইরূপে সতীশ মাসীমার সভা জমাইয়া তুলিতেই 
সুচরিতা আস্তে আস্তে সেখান হইতে উঠিয়! নীচে চ'লয়া 
গেল। 

স্ুচরিতা জানিত গুইতে যাইবার পূর্বে পরেশ বাবু 
তাহার কোনো একটি প্রিয় বই খানিকট| করিয়া পড়িতেন। 
কতদিন সেইরূপ সময়ে সুচরিত! তাহার কাছে আসিয়! 
বসিয়াছে এবং সুচরিতার অনুরোধে পরেশ বাবু তাহাকেও 
পড়িয়া শুনাইয়াছেন। | 

আজও তাহার নির্জন ঘরে পরেশ বাবু আলো 
জ্বালায় এমার্সনের গ্রন্থ পড়িতেছিলেন। চরিত! ধীরে 
ধীরে তাহার পাশে চৌকি টানিয়! লইয়া বসিল। পরেশ 
বাবু বইখানি রাখিয়া একবার তাহার মুখের দিকে 


পরেশ খাবুকে 


১১শ ই । | 


রি 


চাহিলেন। হচরিতার সন্কর তল নর হইল__সে রে 
কোনে! কথাই তুলিতে পারিল না। কহিল, “বাবা, 
আমাকে পড়ে শোনা ও ।” 

পরেশ বাবু তাহাকে পড়িয়! বুঝাইয়! দিতে লাগিলেন । 
রাত্রি দশট| বাজিয়া৷ গেলে পড়া শেষ হইল। তখন! 
স্থচরিত। নিদ্রার পুর্বে পরেশ বাবুর মনে কোনো প্রকার 
ক্ষোভ পাছে জন্মে এইজগ্ঠ কোনো! কথা না বলিয়! ধীরে 
ঘীরে চলিয়। বাইতেছিল। 

পরেশ বাবু তাহাকে ন্নেহস্বরে ডাকিলেন__“রাধে ।” 

সে তখনি ফিরিয়া আমিল। পরেশ বাবু কহিলেন_ 
“তুমি তোমার মাসির কথ আমাকে বলতে এসেছিলে ?” 

পরেশ বাবু তাঁহার মনের কথা বুঝিতে পারিয়াছেন 
জানিয়া স্ুচরিতা বিশ্মিত তইয়া কছিল, পষ্থা বাবা, কিন্ত 
আজ থাক্‌ কাল সকালে কথা হবে!” 

পরেশ বাবু কহিলেন-__“বোস |” 

. স্ুচরিতা বসলে তিনি কহিলেন-_-“তোমার মাসির 
এখানে কষ্ট হচ্চে সে কথা আম চিন্তা করেছি। তার 
ধর্মবিশ্বাস ও আঁটরণ লাঁবণার মার সংস্কারে যে এত বেশি 
আঘাত দেবে তা আমি আগে ঠিক জান্তে পারিনি। বখন 
দেখচি তাকে পীড়া দিচ্চে তখন এবাড়িতে তোমার মাসিকে 
রাখলে তিনি সঙ্কুচিত ২য়ে থাকৃবেন।” 

সুচরিতা কহিল--“আম।র মাসি এখান থেকে যাবার 
জন্যেই প্রস্তত হয়েচেন।” 

পরেশ বাবু কহিলেন, “আমি জান্তুম যে তিনি যাঁবেন। 
তোমর! ছুজনেই তার একমাত্র আত্মীয়-_তোমর1 তাকে 


সনি 


এমন অনাথার মত বিদার দিতে পারবে না 
সেও আমি জানি। তাই আমি একদিন এসন্বন্ে 
ভাবছিলুম 1% 


তাহার মাসি কি সঙ্কটে পড়িয়াছেন পরেশ বাবু যে 
তাহা বুঝিয়াছেন ও তাহা লইয়া ভাবিতেছেন একথা! 
স্থচরিতা একেবারেই অনুমান করে নাই। পাছে তিনি 
জানিতে পারিয়া বেদনা! বোধ করেন এই ভয়ে সে এতদিন 
অত্যন্ত সাবধানে চলিতেছিল_-আজ পরেশ বাবুর কথা 
 শুনিয় সে আশ্চর্য হইয়। গেল এবং তাহার চোখের পাতা 
ছল্ছল করির! আসিল। 


৫ 


এটি 

পরেশ প' বাকু কহিলেন-_ তোমার রী জন্যে ঠ আমি 
একটি বাড়ি ঠিক করে. রেখেচি।” 

স্থচরিতা কহিল-_-“কিস্ত তিনি ত৮-__ 

পরেশ বাবু। ভাড়া দিতে পারবেন না ! ভাড়া তিনি 
কেন দেবেন ? তুমি ভাড়া দেবে। | 

স্থচরিতা অবাক্‌ হইয়া পরেশ বাবুর মুখের দিকে 
চাহিয়া রহিল। পরেশ বাবু হাসিয়া কহিলেন, তোমারই 
বাড়িতে থাকৃতে দিয়ো, ভাড়া দিতে হবে না।” | 

শুনিয়া সুচরিতা আরো বিম্মিত হটল। পরেশ বাবু 
কহিলেন, “কলকাতায় তোমাদের ছুটে! বাড়ি আছে 
জান না! একটি তোমার একটি সতীশের | মৃত্যু সর্ময়ে 
তোমার বাব! আমার হাতে কিছু টাক! দিয়ে যান। আমি 
তাই খাটিয়ে বাড়িয়ে তুলে কলকাতায় ছুটে! বাড়ি কিনেছি। 
এত দিন তার ভাড়! পাচ্ছিলুম, তাও জম্ছিল। তোমার 
বাড়ির ভাড়াটে অল্প দন হল উঠে গেছে-_সেখানে তোমার 
মাসির থাকবার কোনো অস্বিধা হবে না।” 

স্ুচরিতা কহিল, “সেখানে তিনি কি একল! থাকৃতে 
পারবেন ?” ১ 

পরেশ বাবু কহিলেন, “তোমর! তার আপনার লোক 
থাকতে তাকে একলা থাকৃতে হবে কেন ?” 

সুচরিতা, কহিল, পসেই কথাই তোমাকে বলবার 
জন্যে আজ এসেছিলুম। মাসি চলে যাবার ভগ্তে প্রস্তুত 
হয়েচেন, আমি ভাব্ছিলুম আমি একলা কি করে তাঁকে 
যেতে দেব। তাই তোমার উপদেশ নেব বলে এসেচি। 
তুমি যা বল্বে আমি তাই করব।” 

পরেশ বাবু কহিলেন, “আমাদের বাসার গায়েই এই 
যে গলি, এই গলির ছুটো তিনটে বাড়ি পরেই তোমার 
বাড়ি__প্র বারান্দায় দীঁড়ালে সে বাড়ি দ্বেখা যায়। সেখানে 
তোমরা! থাক্‌লে নিতান্ত অরক্ষিত অবস্থায় থাকৃতে হবে 
না। আমি তোমাদের দেখতে শুনতে পারব |” 

সুচরিতার বুকের উপর হুঈতে একট! মন্ত পাথর 
নামিয়া গেল। “বাবাকে ছাড়িয়া কেমন করিয়া যাইব” 
এই চিন্তার সে কোনে! অবধি পাইতেছিল না। কিন্ত 
যাইতেই হুইবে ইহাও তাহার কাছে নিশ্চিত হইয়া 
উঠিয্াছিল। 


৬১ 


(হল | 

নিজ আবেগে পরিপূর্ণ হ হরর লিউ, চ্‌প ভিনিরা। 
' পরেশ বাবুর কাছে বসিয়া রহিল। পরেশ বাবুও স্তব্ধ 
হইয়া! নিজের অস্তঃকরণের মধ্যে নিজেকে গভীরভাবে 
নিহিত করিয়া বসিয়া রহিলেন। নুচরিতা স্ঠাহার শিব্যা, 
* তাহার কন্তা, তাহার সুহৃদ । সে তীহার জীবনের এমন 
কি, তীহার ঈশ্বরোপাসনার সঙ্গে জড়িত হইয়া গিয়াছিল। 
যে দিন সে নিঃশব্দে আসিয়। তাহার উপাসনার সহিত 
যোগ দিত-_সে দ্বিন তাহার উপাসন! যেন বিশেষ পূর্ণতা 
লাভ করিত। প্রতি দিন সুচরিতার জীবনকে মঙ্গলপূর্ণ 
স্নেহের দ্বারা গড়িতে গড়িতে ঠিনি নিজের জীবনকেও 
একটি বিশেষ পরিণত দান করিতেছিলেন। স্ুচরিতা! 
যেমন ভক্তি যেমন একাস্ত নত্রতার সহিত তাহার কাছে 
আসিয়া দীড়াইয়াছিল এমন করিয়া আর কেহ তাহার 
কাছে আসে নাই )১-ফুল যেমন করিয়া আকাশের দিকে 
তাকায় সে তেমনি করিয়৷ তাহার দিকে তাহার সমস্ত 
প্রকৃতিকে উন্মুখ এবং উদঘাটিত করিয়া দিয়াছিল। এমন 
একাগ্রভাবে কেহ কাছে আসিলে মানুষের ঘান করিবার 
শক্তি আপনি বাড়িয়া! যায়-_অস্তঃকন্নণ জলভারনঅ্র মেঘের 
মত পরিপূর্ণতার দ্বারা নত হইয়া পড়ে। নিজের যাহ! 
কিছু সত্য যাহা কিছু শ্রেষ্ঠ তাহা কোনো অনুকূল চিত্তের 
নিকট প্রতিদিন দ্রান করিবাঁর সুযোগের মত এমন শুভ- 
যোগ মানুষের কাছে আর কিছু হইতেই পারে না; সেই 
দুর্লভ সুযোগ স্চরিতা পরেশকে দিয়াছিল। এজন্ 
সুচরিতার সহিত তাহার সম্বন্ধ অত্যন্ত গভীর হইয়াছিল। 
আজ সেই সুচরিতার সঙ্গে তাহার বাহা সম্পর্ক বিচ্ছিন্ন 
করিবার সময় উপস্থিত হইয়াছে ;--ফলকে নিজের জীবন- 
রসে পরিপরু করিয়া তুলিয়া তাহাকে নিজের নিকট হুইতে 
মুক্ত করিয়! দিতে হইবে । এজন্ত তিনি মনের মধ্যে যে 
বেদনা অনুভব করিতেছিলেন সেই নিগুঢ় বেদ্বনাটিকে 
তিনি অন্তর্যামীর নিকট নিবেদন করিয়া দিতেছিলেন। 
জুচরিতার পাথেয় সঞ্চয় হইয়াছে এখন নিজের শক্তিতে 
প্রশন্ত পথে স্থথে ছঃখে 'আাঘাত প্রতিঘাতে নূতন অভিজ্ঞতা 
লাভের দিকে যে তাহার আহ্বান আসিয়াছে তাহার আয়োজন 
কিছু দিন হইতেই পরেশ লক্ষ্য করিতেছিলেন ) তিনি 
মনে মনে বলিতেছিলেন, বসে যাত্রা কর-- তোমার চির- 


প্রবাসী | 


হাই 


৭৯৯৯০৮৯১০৯৭ ক 


জীবন যে যে কেবল আমার বুদ্ধি এ এবং লি আপ্ররের ঘারাই 
আচ্ছন্ন কাঁরয়া রাখিব এমন কখনই হইতে পারিবে না 
ঈশ্বর আমার নিকট হইতে তোমাকে মুক্ত করিয়া! বিচিত্রের 
ভিতর দিয় তোমাকে চরম পরিণামে আকর্ষণ করিয় 
লইয়া! যন_তাহার মধো তোমার জীবন সার্থক হউক! 
এই বলিয়া আটৈশব ন্নেহপালিত স্চরিতাঁকে তিনি মনের 
মধো নিজের দিক ভঈতে ঈশ্বরের দিকে পবিত্র উৎসর্গ 
সামগ্রীর মত তুলিয়া ধরিতেছিলেন। পরেশ বরদাস্থন্দরীর 
প্রতি রাগ করেন নাই, নিজের সংসারের প্রতি মনকে 
কোনো! প্রকার বিরোধ অন্তভব করিতে প্রশ্রয় দেন নাই) 
তিনি জানিতেন সন্কীর্ণ উপকূলের মাঝখানে নূতন বর্ষণের 
জলরাশি হঠাৎ আসিয়। পড়িলে অত্যাপ্ত একট। ক্ষোভের স্যষ্টি 
হয়--তাহার একমাত্র প্রতিকার তাহাকে প্রশস্ত ক্ষেত্রে 
মুক্ত করিয়। দেওয়।। তিনি জানিতেন অন্ন দিনের মধ্যে 
সুচরিতাকে আশ্রয় করিয়! এই ছোট পারবারটির মধ্যে যে 
সকল অপ্রত্যাশিত সমাবেশ ঘটিয়াছে তাহা এখানকার 
বাধা সংস্কারকে পীড়িত করিতেছে, তাহাকে এখানে ধরিয়া 
রাখিবার চেষ্টা না করিয়৷ মুক্তিদান করিলে তবেই স্বভাবের 
সহিত সাঃগ্রস্ত ঘটিয়! সমস্ত শান্ত হঈতে পারিবে। ইহা! 
জানির়া, যাহাতে সহজে সেই শান্তি ও সামঞ্জস্ত ঘটিতে 
পারে নীরবে তাহারই আয়োজন করিতেছিলেন। 

দুঈজনে কিছুক্ষণ চুপ করিয়া! বসিয়া থাকিতে ঘড়িতে 
এগারোট। বাজিয়া গেল। তগন পরেশবাবু উঠিয়া ঠাড়াইয়া 
সুচরিতার হাত ধরিয়! তাহাকে গাড়িবারান্দার ছাদে লইয়া 
গেলেন। সন্ধ্যাকাশের বাম্প কাটিয়া গিয়া তখন নির্মল 
অন্ধকারের মধ্যে তারাগুলি দীপ্তি পাইতেছিল। স্ুচরিতাকে 
পাশে লইয়৷ পরেশ সেই নিস্তব্ধরাত্রে প্রার্থনা করিলেন__ 
সংসারের সমস্ত অসত্য কাটিয়া পরিপূর্ণ সত্য আমাদের 
জীবনের মাঝখানে নির্মল মুদ্তিতে উদ্ভাসিত হইয়। উঠুন্‌। 

৪২ 

পরদিন প্রাতে হরিমোহিনী ভূমিষ্ঠ হইয়া পরেশকে 
প্রণাম করিতেই তিনি ব্যস্ত হুইয়! সরিয়া গিয়! কহিলেন 
“করেন কি ?” 

হরিমোহিনী অশ্রুনেত্রে কহিলেন, “আপনার : খণ আমি 
কোনে! জন্মে শোধ করতে পারব না। আমার মত এত 


১১শ সংখ্যা |] 


বড় নিরুপায়ের আপনি উপায় করে দিয়েচেন এ আপনি ভিন্ন 
আর কেউ করতে পারত ন1। ইচ্ছে করলেও আমার 
ভাল কেউ করতে পারে না এ আমি দেখেচি__-তোমার 
উপর ভগবানের খুব অনুগ্রহ আছে তাই তুমি আমার মত 
লোকের উপরেও অনুগ্রহ করতে পেরেচ !” 

পরেশ বাবু অত্যন্ত সঞ্কুচিত হইয়া! উঠিলেন, কহিলেন, 
“আমি বিশেষ কিছুই করিনি-__-এ সমস্ত রাধারাণী-_” 

, হরিমোহিনী বাধ! দিয়া কহিলেন “জানি জানি-_কিন্ত 
রাধারাণীই যে তোমার.-_-ও যা করে সে ষে তোমারি কর! । 
ওর যখন ম! গেল, ওর বাঁপও রইলনা তখন ভেবেছিলুম 
মেয়েটা বড় ছুর্ভাগিনী-_কিস্তু ওর দুঃখের কপালকে ভগবান 
যে এমন ধন্ত করে তুল্বেন তা কেমন করে জান্ব বল! 
দেখ, ঘুরে ফিরে শেষে আজ তোমার দেখা যখন পেয়েছি 
তখন বেশ বুঝতে পেরেছি ভগধান আমাকেও দয়া 
করেচেন।” 

"মাসী, মা এসেচেন তোমাকে নেবার জন্তে” বলিয়। 
বিনয় আসিয়। উপস্থিত হইল। স্ুচরিতা উঠিয়া পড়িয়া 
ব্যস্ত হইয়া কহিল, “কোথায় তিনি ?” 

বিনয় কহিল *নীচে গাঁপনার মার কাছে বসে আছেন।” 

স্থচরিতা তাড়াতাড়ি নীচে চলিয়া! গেল । 

পরেশবাবু হরিমোহিনীকে কহিলেন "আমি আপনার 
বাড়িতে জিনিষপ'র সমস্ত গুছিয়ে দিয়ে আসিগে |” 

পরেশবাবু চালয়৷ গেলে বিশ্মিত বিনয় কহিল-_“মাসি, 
তোমার বাড়ির কথ! ত জানতুম না।” 

হরিমোহিনী কহিলেন “আমিও যে জামতুম না বাঁবা। 
জান্তেন কেবল পরেশবাবু। আমাদের রাধারাণীর বাড়ি।” 

বিনয় সমস্ত বিবরণ শুনিয়া কহিল, “ভেবেছিলুম 
পৃথিবীতে বিনয় একজন কারে! একটা কোনো কাজে 
লাগবে । তাও ফস্‌্কে গেল। এ পর্যস্ত মায়ের ত কিছুই 
করতে পারিনি, যা করবার সে তিনিই আমার করেন__ 
মাসীরও কিছু করতে পারব না টার কাছ থেকেই আদায় 
করব। আমার &ঁ নেবারই কপাল দেবার নয়।” 

কিছুক্ষণ পরে ললিতা ও নুটরিতাঁর সঙ্গে আনন্দময়ী 
আসিয়া! উপস্থিত হইলেন। হরিমোছিনী অগ্রসর হইয়! 
গিয়। কহিলেন-_“ভগবান যখন ঘয়া৷ করেন তখন আর 


গ্োরা। রি 


৫৯৯ 


ককপণতা করেন না-_দিদি, তোমাকেও আজ গেলুম।” 
বলিয়া হাতে ধারয়। তাহাকে আনিয়। মাছরের পরে 
বসাইলেন। 

হরিমোহিনী কহিলেন, প্দদি তোমার কথা ছাড়া 
বিনয়ের মুখে আর কোনো কথা নেই।” 

আনন্দময়ী হাসিয়! কহিলেন__"ছেলে বেল! থেকেই 
ওর ্ররোগ, যে কথা ধরে সে কথা শীপ্ব ছাড়ে না। শীঘ্ব 
মাসির পালাও স্থরু হবে 1” টু 

বিনয় কহিল__পতা হবে, সে আমি আগে থাকতেই 
বলে রাখ্‌চি। আমার অনেক বয়সের মাসী, নিজে সংগ্রহ 
করেছি, এতদিন যে বঞ্চিত ছিলুম নালা রকম করে সেটা 
পুষিয়ে নিতে হবে ।” 

আনন্দময়ী ললিতার দিকে চাহিয়! সহান্তে কহিলেন__ 
“আমাদের বিনয় ওর যা অভাব তা সংগ্রহ করতেও জানে 
আর সংগ্রহ করে প্রাণ মনে তার আদর করতেও জানে। 
তোমাদের ও যে কি চোখে দেখেচে সে আমিই জানি_- 
যা কখনে। ভাবতে পারত ন! তারই যেন হঠাৎ সাক্ষাৎ 
পেয়েছে! তোমাদের শাঙ্ে ওদের জানাশোন! হওয়াতে 
আমি যে কত খুসি হয়েছি সে আর কিবল্ব মা! তোমাদের 
এই ঘরে যে এমন করে বিনয়ের মন বসেছে তাতে ওর ভারি 
উপকার হয়েছে । সে কথা ও খুব বোঝে আর স্বীকার 
করতেও ছাড়ে না।” 

ললিতা একটা! কিছু উত্তর করিবার হেষ্ট' করিয়াও কথা 
খুঁজিয়া পাইল' না, তাহার মুখ লাল হুইয়া উঠিল। নুচরিতা 
ললিতার বিপদ দেখিয়া কহিল-_“সকল মানুষের ভিতরকার 
ভালটি বিনয়বাবু দেখতে পান, এই জন্যই সকল মানুষের 
যেটুকু ভাল সেইটুকুই গুর ভোগে আসে। সে অনেকটা 
গর গুণ।” 

বিনয় কহিল--“মা, তুমি বিনয়কে যতবড় আলোচনার 
বিষয় বলে ঠিক করে রেখেচ সংসারে তার ততবড় গৌরব 
নেই। একথাটা তোমাকে বোঝাব মনে করি নিতান্ত 
অহঙ্কারবশতই পারিনে। কিন্তু আর চল্ল না। মাআর 
নয়, বিনয়ের কথা আজ এই পধ্যস্ত !” 

এমন সময় সতীশ তাহার অচিরজাত কুকুরশাবকটাকে 
বুকে চাপিয়া ধরিয়া লাফাইতে লাফাইতে আসিয়! উপস্থিত 


৬০০ 
৯৯০৪৩ জিত রতপ৯৬ ৭৭৭1 


হইল। হরিমোহিনী ব্যস্ত সমস্ত হইয়া বগিয়া উঠিলেন-__ 
শবাবা সতীশ, লক্ষ্মী বাপ আমার ও কুকুয়টাকে নিয়ে 
যাও বাবা ।” 

সতীশ কহিল “ও কিছু করবে না! মাসী । ও তোমার 
ঘরে যাবে না। তুমি একে একটু মাদর কর, ও কিছু 
বল্বে না।” 

হরিমোহিনী সরিয়৷ গিয়া কহিলেন, প্না, বাবা, না, 
ওকে নিয়ে যাও 1” 

তখন আনন্দময়ী কুকুরন্বন্ধ সতীশকে নিজের কাছে 
টানিয়া লঈলেন। কুকুরকে কোলের উপর লইয়া সতীশকে 
জিজ্ঞানা৷ করিলেন, প্তুমি সতীশ, না? আমাদের বিনয়ের 
বন্ধু?” 

বিনয়ের বন্ধু বলিয়া নিজের পরিচয়কে সতীশ কিছুই 
অসঙ্গত মনে করিত না সুতরাং সে অসঙ্কোচে নলিল-_ 
পইী।” বলিয়া! আনন্দময়ীর মুখের দিকে চাহিয়! রহিল। 

আনন্দময়ী কহিলেন, “আমি যে বিনয়ের মা হই!” 

কুকুরশাৰক আনন্দময়ীর হাতের বাল! চর্বণের চেষ্টা 
করিয়৷ আত্মবিনোদনে প্রবৃত্ত হই-া। স্ুচরিতা কহিল, 
“বক্তিয়ার মাকে প্রণাম কর্‌ 1” 

সতীশ লঙ্জিতভাবে কোনোমতে প্রণামট৷ সারিয়া 
লইল। 

এমন সময় বরদান্থন্দরী উপরে আসিয়া হরিমোহিনীর 
দিকে দৃক্পাতমাত্র না করিয়া আনন্দময়ীকে জিজ্ঞাসা 
করিলেন_-“আপনি কি আমাদের এখানে কিছু 
থাবেন 1” 

আনন্দময়ী কহিলেন “খাওয়া ছেওয়! নিয়ে আমি কিছু 
বাছ বিচার করিনে। কিন্তু আজকের থাক্‌-_ গোর ফিরে 
আস্ুক্‌ তার পরে খাব।” 

আনন্মময়ী গোরার অসাক্ষাতে গোরার অপ্রিয় কোনো! 
আচরণ, করিতে পারিলেন না । 

বরদাসুন্দরী বিনয়ের দিকে তাকাইয়া কহিলেন «এই 
যে বিনয় বাবু এখানে; আমি বলি আপনি আসেন নি 
বুঝি? , 

বিনয় তৎক্ষণাৎ বলিল, «আমি যে এসেছি সে বুঝি 
আপনাকে না জানিয়ে বাব ভেবেচেন ?” 


প্রবাসী। 


০১ শাসন সত তিক ৪৪৭,৭5০ তা, 


[৮ম ভাগ। 

বরদান্ন্মরী কহিলেন, ”কাল ত নিমন্ত্রণের খাওয়া 
ফাকি দিয়েচেন আজ না হয় বিনা নিমন্ত্রণের খাওয়া 
খাবেন।” 

বিনয় কহিল--“সেইটেতেই আমার লোভ বেশি। 
মাইনের চেয়ে উপ্রি পাওনার টান বড়।” 

হরিমোছিনী মনে মনে বিস্মিত হইলেন। বিনয় 
এবাড়িতে খাওয়া দাওয়া করে-__আনন্দময়ীও বাছ-বিচার, 
করেন না। ইহাতে তাহার মন প্রসন্ন হইল না। 

বরদাস্থন্দরী চলিয়। গেলে হরিমোহিনী সসঙ্কোচে 
জিজ্ঞাসা করিলেন-_-পদদি, তোমার স্বামী কি”_-_ 

আনন্মময়ী কহিলেন-_“আমার স্বামী খুব হিন্দু।” 

হরিমোহিনী অবাক্‌ হইয়া রহিলেন। আনন্দময়ী তাহার 
মনের ভাব বুঝিতে পারিয়া কহিলেন-_“বোন, যতদিন 
সমাজ আমার সকলের চেয়ে বড় ছিল ততদিন সমাজকেই 
মেনে চলতুম কিন্তু একদিন ভগবান মামার ঘরে হঠাৎ 
এমন করে দেখা দিলেন যে আমাকে আর সমাজ মান্তে 
দিলেন না। তানি নিজে এসে আমার জাত কেড়ে নিয়েচেন 
তখন আমি আর কাকে ভয় করি !” 

হরিমোহিনী এ কৈফিল্নতৈর অর্থ বুঝিতে না পারিয়! 
কহিলেন-__“তোমার স্বামী ?” 

আনন্দময়ী কহিলেন “আমার স্বামী রাগ করেন।” 

তরিমাহিনী। পছেলেগ! ?” 

আনন্দময়ী। ছেলেরাও খুসি নয়। কিন্তু তাদের খুসি 
করেই কি বাচব? বোন্‌, আমার একথা! কাউকে বোঝাবার 
নয়-যিনি সব জানেন তিনিই বুঝ বেন। 

বলিয়া আনন্মময়ী হাত জোড় করিয়া প্রণাম 
করিলেন। 

হরিমোহিনী ভাবিলেন হয় ত কোনো মিশনারির মেয়ে 
আসিয়া আনন্দময়ীকে খৃষ্টানি ভজ্জাইয়। গেছে। তাহার 
মনের মধ্যে অত্যন্ত একট! সক্কোচ উপস্থিত হইল। 


১ইশসংখ্যা।] 


রিও গ্রামে উন্নতির 
পরাকাণ্ঠ। | 


ভারতবর্ষে জাতীর শিরোনতির জন্য বিরাট [চষ্টা জাগ্রত 
হহয়াছে। ভারতের সকণ অবঙ্থার, ১ম্প্রধায়ের ও প্রদেশের 
জনসাধারণ পুরান শল্পের উদ্ধার ও নুতন কারগখার 
প্রথন্তন কাত যত্রণান হহয়াছে। এ দেশের লোকের 
কম্মপ্রবর্তনার ও চিন্তার [ব্য হংয়াছে এ$ কারাশলের 
পুনঃ গ্রাতিষ্ঠ।। ব্ত্তমান সময়ে বাণজ্য ও শল্প এচেষ্া 
সমগ্র গাতির মনকে এমন ভাবে আধকার কাঁরমাছে যে 
মানবঞ্জাবনের উপযোগী মপরাপর [বষর এবেবারে প্রচ্ছন্ন 
ও বিস্বৃত হইয়া পাড়িয়াছে। 

যথন্ প্রাচাতূমে প্রশ্াচা ও পচা দেশধাপসিগণ সাঁএপিত 
চেষ্টায় "্তীচযেব 'আদশে শিল্পসাধনার আায়োজন করে, 
তখন একবার চিন্ত; কারয়ু "দখা উচ যে গ্রুত-চ্য ধেশের 
এই রীতি প্রাচ্য দেশে নিরবাচ্ছন্ন সুফলপ্রস্থ হবে 1কনা। 
কল কারখান। দোকান পাটের প্রণর্তনে গ্রামগুলি উপে!ক্ষত 
পরিত্যক্ত হুইয়া আপনার গেহলালিত সম্তানগুলিকে সহরের 
সর্বগ্রাসী কবলে সমর্পণ করিতে থাকে । ইহাতে সমগ্র 
মানধসমাজ একেবারে বিশৃঙ্খল হইয়া এক এক জন 
অর্থশালী প্য'ক্তর অধীন হইয়া পড়ে। মজুরদের আসস্থা| 
সুখকর হুয় না, আনন্দজনক ত নহেই। গ্রামের পারিবারিক 
বন্ধন শিথিল ও বিচ্ছিন্ন ভইয়! যায়। নিঃসম্পর্ক হাজার 
হাজার নরনারী সঙ্কার্ণ স্থানের মধ্যে বাস করিতে বাধ্য 
হয়, সমাজের শাসন হইতে দূরে থাকিয়া গাহাঁদের নতি, 
চরিত্র ও স্থাস্থা নষ্ট হইয়া! যায়। প্রাচাভূমের ছোট ছোট 
কারখানার কারিকরগণ স্বীয় পরিবারের পুণাছায়ায় থাকিয়া! 
কাজ করিতে পারে, আপনার ঘরকল্াও দেখিতে পারে। 
বড় বড় কারবারের মালিকগুণ অর্থসঞ্চয়ের লোভে মজুরদের 

রী যথাসম্ভব অল্পই দেয়, তাহাতে তাহারা সহরের 
কদ্ধ্য অংশে থাকিতে বাধা হয়। মাতলা'ম ও আনুসঙ্গিক 
পাপ সরুল শিল্পোন্নতির সহচর হইয়া উঠে, অবশেষে 
দারিদ্র্য ও ছুর্মীত সামাজিক সমস্তা হইয়া দাড়ায়। 
পারিবারিক বন্ধন শিথিল হইলেই স্থার্থপরত৷ আসে। 

২ 


. আমেরিকার গ্রামে উদ্গতির পরাকাষ্ঠা। রঃ 


টি 


নন্ধ ৷ অনুকপেরঞ্বশবর্তী হই প্রভীচোর দা নি 
প্রাচাদেশে আমদানি করিলে এই সমস্ত দোষও অনিবারধ 
হহয়া উঠিবে। 

বাগারা এতীচ্য দেশের ব্যবসায় বাণিজ্যের গতি 
বিচক্ষণতার সভিত পর্যবেক্ষণ করিয়াছেন তাহার! জানেন 
যে ভৎসম্পর্কান্িত দোষ সমু দূণীক্রণের জ+ও কি প্রগাঢ় 
ও গণ চেষ্টা আর 5 হঠগান্ছে ফেল ও আমেরিকার 
০কন্্রীভূত ধন্শালন্ের বক্ষে 
(১৩7০1)৯5 দগডারমান হইয়াছে £ সবে বিলাসের 'বপক্ষে, 
সরল জাণনধাত্রা প্রণাপীর পক্ষপাতী দল উদ্ভুত ভইয়াছে ও 
সাংসাধিকশার বিপক্ষে মাধ্যাআ্মকতা প্রবল তইতেছে'। 
উনবিংশ শতান্দা যেমন সাংসারক দন্নতির জঙগ্গ প্রসিদ্ধ, 
বর্তমান শতাব্দার টানটা যেন আধ্যাত্মকতার দিকেই 
এখন সমগ্র পৃথবী যেন নাগর- 
দোলায় উঠা শামা করিতেছে । পতীচ্য এত 'দন সাংসারি- 
কঠাব ঝাকে মন্ত হই9। 'ফবিতুতছিল এখন আধ্যাত্মিকতার 
আন্বাদ পাইয়া সেহ দিকে ফিরিতেছে : আব প্রাচা এত- 
কাল অন্যান চিগ্তায় স্ব» হইয়াছিল, এইবার সাংসারিকতা 
ও অর্থ সঞ্চয়ের জগ খেপিয়া উ্গিয়াছে। মানুষ যে কখনো! 
সাংসারিকতা ও আধ্যাত্মিকতার সামঞ্জন্ত রাখিয়! যথার্থ 
সভ্যতা লাভ করিতে পারিবে তাহা ভবিষ্যদ্বাণীরও অজ্েয়। 

ধাহারা তণাইয়। চিন্তা পরেন, তাহারা বুঝিতেছেন 
যে গ্রাম সকলই সমাঞ্জশরীরের জদ্যস্ত্র এবং: বাণিজ্য কেন্ত্র- 
সকল তাহার উপাশরার প্রান্ত মাত্র। লোহিত শোণিত 
হদ্যস্ব হইতে বাহির ভইয়। ধমলীর সাহায্যে শরারের 
বিভিন্ন অংশে নীত হয়। সেই সংক্রমণ শেষে রক্ত দূষিত 
হইয়া কালো! হইয়া যায় এবং সেই কালো রক্ত উপশির! 
বাঁহয় হৃদ্যস্ত্রে ফিরিয়া আমে ও পরিষ্কৃত হয় এবং সেই 
রক্তপ্রধাহ সমগ্র শরীরকে সুস্থ রাখে। তেমনি বলিষ্ঠ 
কর্মঠ সুস্থ নরনারা কাচা বয়সে গ্রাম ছাড়িয়া কলকারখানায় 
খাটিতে -যায়। সনথরে জীবন যাপন করিষ্কা যখন দেহ 
খির, চিত্ত অবসন্ন হইয়া পড়ে, তাহার! তখন পুনরায় নষ্ট 
স্বাস্থ্য উদ্ধারের জন্য গ্রামে ফিরিয়া আসে। 

সময়ের লক্ষণ যেরূপ সুস্পষ্ট হইয়া উঠিতেছে তাহাতে 
প্রকাণ্ড কারখান! ভবিষ্যাতে খুব অল্লই নির্মিত হইবে। 


সামাজিক সাম্যনাত 


ধান ভহয়া উসিতেছে। 


টা 
আঁজ কাল বড় ড় বড় সহর ভাতিঙ! ছোট ছোট দশ পনরটা 
বিভাগ কর! ছইতেছে এবং এক একটা বিভাগ দশ. বিশ 
মাইল দূরে দুরে রাখা হইতেছে, আর এই সকল বিভাগ 
বৈচ্যাতপথে সংযুক্ত ক1 হইতেছে, সেই পথে আলো, জল, 
ফুটপাথ পরিমার্জন প্রভাতির ব্যবস্থা আধুনিক দস্তর মতই 
থাকিতেছে। 

প্রতীচ্য ভূখণ্ডে এই রীতিতে সহর সক্ল গ্রামান্রী 
ধারণ করিতেছে 'এবং গ্রাম সকলও সভূরে ভাব প্রাপ্ু 
হইতেছে । মানুষ মত্ত হুইয়! ব্যবসায় কেন্দ্রে ছুটিয়া গিয়া 
বিশ্ব প্রকৃতির কল্পনা সমস্ত উল্টাপাল্টা করিয়া দেয়। পল্লী 
পরমেশ্বরের নিন্মীণ। সঠর মান্ুষের তৈয়ারি ! দশ মাইল 
ক্ষেত্রের মধ্যে লক্ষ লোকের ভিড় জমাইয়! তোল! বস্ততই 
দেবনিয়মের ব্যতিক্রম ঘটানো । স্থাগ্যতত্ব যত 'অধিক 
অন্ুশীলিত' হইতেছে এবং বৈজ্ঞানিক নরনারী সহরে 
জীবনের অপকারিতা ততই উপলব্ধি করিতেছেন, ততই 
সকলের 'মনে সহরগুলিকে পল্লীতে পরিণত করিবার 
আকাঁজ্ষ! জাগ্রত হইয়া উঠিতেছে। যে লোক কিছুদিন 
আগে চুম্বকাকষ্ট লৌহের মত সহরেছী ভিড়ের মধ্যে আসিয়া 
পড়িয়াছিল সেই এখন সহরের ধূমধুসর অন্ধকার ও পৃতি- 
গন্ধময় রাতাসকে গ্রাম্যপবিত্রতায় লইয়া! যাইবার চেষ্টা 
করিতেছে । এই কারণেই সহরের মাঝে মাঝে উদ্যান 
রচিত হইতেছে, ছায়াশীতল তরুবীধি রাজপথে সারি 
দিতেছে। 

ঠিক সমান পরিবর্তীন পল্লী অঞ্চলেও ঘটিতেছে। গ্রাম 
সকলেও বৈদ্যুতিক আলোক, টেলিফো, সিমেপ্টমাজা পথ, 
পাকা রাস্তা, জলের কল, ঢাকা নর্দম! প্রভৃতি সহরের উন্নতি 
ক্রমে ক্রমে প্রবেশ করিতেছে। 

অংমেরিকার মার্কিন প্রদেশে পশ্চিম ইলিনয় একটি 
সমৃদ্ধ প্রদেশ । সেই প্রদেশের ছোট্ট পল্লী কেমত্রিজ, গ্রামের 
সুরে ভাব পাওয়ার একটি উদ্দাহরণ। ইহা! কোনো 
শিল্পকেন্ত্রও নহে, পুরাতন সহরও নহে। ষে স্থানে এই 
সহর প্রতিষিত, ষাট বৎসর পূর্বের সেই স্থান জনহীন, বৃক্ষহীন, 
পথহীন ঘাসের জঙ্গল ছিল। কেমব্রিজ বড় সহর নহে। 
১৯৮ সালে হঁহার জনসংখ্যা মা ১৪০০ চৌদ্ঘশত ছিল। 
ইহার আয়তন এক বর্গ মাইল মাত্। কিন্তু কেমব্রিজ 


প্রবাসী [ 


জি 


৯. 


আধুনিক প্রশালীতে জজ তত্যন্ত ্ত উ্রত পঙ্ীগ্ামঃ বর্ধমান কালের 
ভাবক্োতের এরুটি চমৎকার দৃষ্টান্ত । 
কেমত্রিজে বৈদ্যত আলোক, টেলিফৌ ও সিমেন্টমাজা 
পথ আছে। সেখানে কলে যথেষ্ট পরিমাণ পরিষ্কার 
স্বাস্থাজনক জল সরবরাহ করা হয়--এবং এই জলের কল 
থাকাতে আগুনলাগার ভয় কম হইয়াছে, দমকলে জল 
উচু বাড়ীর চেয়েও উচুতে ছিটানে যায়। আজকাল 
গভীর আর্টিসিয়ান (1055127) কূপ খনন করিয়া সহরের 
কলে জল জোগানো হয়। এই সকল কূপ খননের 
পূর্ব রাস্তার চৌমাথায় নির্মিত চৌবাচ্চা হইতে জল 
লওয়া হইত। বৃষ্টির জল সহরের বাড়ীর ছাদ হইতে 
গ্রহ করিয়! এই সব চৌবাচ্চায় জমা করা হইত, এবং 
ঘরে আগুন লাগিলে সহরের পুরুষগণ, দরকার হুইলে 
সত্রীলোকেরাও, পম্প দিয়! সেই জল ছিটাইয়। আগুন নিভাইত। 
এখন দ্রমকলের সাহায্যে বড় বড় আগুনও সহজে নিভানে 
যায়। কলের জল গভীর আটিসিয়ান কূপ হইতে তোলা 
হয়। ভারতেও এইরূপ কূপের প্রচলন হওয়া উচিত। ডাঙ্গা 
জায়গায় যেখানে সাধারণ কুপে জল বারোমাস থাকে না, 
অথবা যে সকল স্থানে কূপের জল স্বাস্থ্যকর হয় ন! সেই 
সকল জায়গায় আর্টিসিয়ান কূপ করাইলে স্থাছু স্বাস্থ্যকর 
জল বারোমাস পাওয়া যাইতে পারে। ম্যালেরিয়া কলেরা 
প্রভৃতির আক্রমণে অকালমৃত্যুর ভয়ও অনেক পরিমাণে 
নিবারিত হইতে পারে। 
কেমব্রিজ সহবে আগ্রনির্বাপক সমিতি (97 017£296), 
একটি উচ্চশ্রেণীর বিষ্কালয় ও একটি আদালত আছে। 
'এখন সেখানে ষ্টিম রেলপথ আছে। লল্লদিনেই বৈছ্যাত 
ট্রেন নিকটস্থ সহর সকলের সহিত ইহাকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত 
করিয়া দ্রিবে। ডাকঘর হইতে প্রত্যহ চারবার চিঠি বিলি 
হুয় এবং বংসরে পনর হাঙ্জার টাকার ডাক টিকিট বিক্রয় 
হয়। ডাকের বাক্স রাখার করস্বরূপ বৎদরে বারে! হাওর 
টাক! আঘায় হয়। ডাকঘরে একজন পোষ্টমাষ্টার, একজন 
সহকান্নী, একজন কেরাণী ও পাচক্গন হুরকর! কাজ করে। 
প্রত্যেক হরকরাকে ২৭ মাইল পথ পরিভ্রমণ করিতে হয়। 
তাহারাসপ্তাহে একদিন পাড়াগীয়ের চাষাদ্দের ভাক “বিলি 
করে, এবং তাহাদের চিঠিপত্র সংগ্রহ করিয়! লইয়া আসে এবং 


011৮1৯8 
1511 ॥1), পু টা 


1 1171 


1 ৮ 


কেম্ত্রিজে মি; জনসনের গুধধের দোকান 


কেম্ত্রিজে হাণ্ট,, 


জনসন ও টেলারের মুদির দোকান । 


যা 
4 
টা 
৫ 
£ 

রি 








প্রবন্ধ লেখক কেম্ত্রিজের মিঃ ঈষ্টল্যাণ্ডের এই বাড়িতে থাকেন 


১১শ সংখ্যা |] 


টিকিট প্রভৃতি পোষ্টাপিস সংক্রান্ত ত্রব্যা্ি সরবরাহ করিয়া 
আসে। চাষারা গভর্ণমেন্টের এই ব্যবস্থায় বিশেষ উপরূত 
ও শ্রীত হইয়াছে। এজন্য তাহাদিগকে কিছু দিতে হয় না। 
তাহারা শুধু একট! জ্লবারক (৮72৮ 7০০1 শক্ত বাক্স 
জোগাড় করিয়া রাখে, তাহাতেই হযর়কর! চিঠিপত্র দিয়া 
যায়। এই গ্রাম্য খয়রাতি চিঠিবিলির ব্যবস্থা করিতে যুক্ত 
প্রদ্দেশের শাসকসম্প্রদায়কে ১৯*৬ সাল হইতে এযাবত 
২৯ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় করিতে হুইয়াছে। 
প্রত্যেক বৎসরে ইহার জন্য সরকারের ১০ কোটি 
পঞ্চাশ লক্ষ টাক:খরচ হইতেছে এবং সে খরচ ক্রমশ 
বাড়িয়াই চলিয়াছে। কেমব্রিজ ডাকঘরে দুজন স্ত্রীহরকরা 
আছে। 

এই সহরে একট! সাধারণ পাঠাগার আছে তাহার পুস্তক 
সংখ্যা কয়েক হাজার হইবে। সঙ্গীতদমাজ আছে। ছুইটি 
চিত্রশাল আছে-_সেখানে আড়াই আন! পয়স! দিয়া! শত শত 
হস্ত লম্বা চলন্ত ছবি দেখিতে ও একটি সচিত্র গান শুনিতে 
পাওয়া যায়। কেমব্রিজে একটি নাট্যশালাও আছে-_পর্য্যটক 
নাট্যসম্প্রদায় সপ্তাহে একদিন বা বেশি, সেখানে অভিনয় 
করে। ইহা ছাড়া সহরের সঙ্গীত সম্প্রদায় সকল মাঝে 
মাঝে সহরের চারটি গির্জায় একতানবাদ্ত করে। আর 
একটি গির্জা আছে সেখানে ইংলগ্ডের ধর্মমতানুসারে উপাসনা 
হয়-__কিন্তু সব সময়ে এই গির্জার কাজ হয় না। একটি রমণী 
শ্রীমতী ইমোজিন এটন একটি বাদ্ধবলের কর্রী। কেমব্রিজ্ে 
মাদদকতার জন্য মগ্য বিক্রয় নিষিদ্ধ বলিয়! 
সেখানে মদের দোকান নাই । সেখানে চারটি 
সরাই, চারটি পানশাল, যেখানে লোঁকে সোডা, লেমনেড 
পান করে, কুলপি বরফ ও মিঠাই খায়, এবং দুইটি 
ভোজনাগার আছে। একট! কটির দোঁকান, একটা কলে 
কাপড় ধোলাইয়ের কারখানা, তিনটি নরহ্থন্দরের দোকান, 
একট। দ্ুতার দোকান, ত্িনট! ভূষিমালের আড়ত, তিনটা 
জামার দোকান, ছুইটা দেয়ালে চিত্রকাগজের দোকান, 
চারিটা কাসারির দোকান, ছুইটা মাংসের বাজার, তিনটা! 
মুদিখানা, তিনটা খনাগার বা ব্যান্ব, এবং ছয়জন আইন 
ব্যবসায়ী সার! বৎসর ধরিয়া খুব জোরে কারনার করে। 
সহরে সাতজন ডাক্তার আছে-_তম্মধ্যে ছুইজন নারী; 


আমেরিকার গ্রামে উন্নাতির পরাকান্ঠা । 


৬০৩ 


ছুইজন দস্তচিফিংসক ) একজন পণুচিকিৎসক। -"ছজন 
পুরুষের দরজি ও ছয়জন স্ত্রীলোকের দরক্ধি পোষাক করিতে 
ব্যতিবাস্ত থাকে । একটি দরজির শিক্ষাশাল! আছে সেখানে 
মেয়েদের সেলাই শেখানো হয়। ছুজন জলের কল 
প্রভৃতির নল স্বাপক, তিনজন কামার, তিনজন বাড়ীর 
ঠিকাদার, দশজন চিত্রকর এবং ত্রিশজন চুতার সহরে 
থাকা সত্বেও লোকে নূতন বাড়ী তৈয়ার করিতে বা 
পুরাতন বাড়ী মেরামত করিতে ব্যতিব্যস্ত হুইয়া পড়ে। 
ছটি ভাড়াটে আন্তাবল ও একটা মোটরগাড়ীর আড্ডা" 
থাকাতে লোকের কাজে গতায়াত বা সখের ভ্রমণে 
খুব সুবিধা আছে। ছটি হাতিয়ায়ের দোকান চতুঃপার্শের 
চাষাদের চাষবাসের হাতিয়ার জোগায় । তিনখানি সাপ্তাহিক 
খবরের কাগজ বাহির হয়, আর তাহাদের ছাপা খানায় 
খুচরা কাজও হইয়া থাকে। একজন দক্ষ ফটোগ্রাফ 
ওয়ালার দোকান সহরবাসীদিগের দ্বারা বেশ ভালো রূপেই 
সাহাধ্যপ্রাপ্ত হয়। প্রধান প্রধান রাস্তার মোড়ে নয়নরঞ্জক 
ফুলের কেয়ারি আছে, এখন একটি সাধারণভোগ্য উদ্ভান 
রচনার কল্পনা চলিতেছে” 

এই প্রবন্ধের সঙ্গে ষে সব ছপি ছাপা হুইল তাহা 
দ্রেখিলেই কেমব্রিজের মত ক্ষুদ্র আয়তনের দ্ভারতীয় 
গ্রামের ছুরবস্থ বুঝিতে পারা যাইবে । ভারতের বহু সহর 
হয় ত বনু প্রাচীন, শত শত বৎসর পূর্বে তাহাদের উত্তব 
হইয়াছে ? কিন্তু অধিবাসিগণ এমন হীনভাবে থাকে যে 
তাহাদের নিজেদের বা পারিপার্থিকের উন্নতি করিবার 
ইচ্ছা বা সাধ্য থাকার লক্ষণ মোটেই প্রকাশ পায় না। 
যে ভারতীয় গ্রামে চোদ্দশতজন মাত্র অধিবাসী সেখানে 
খানকয়েক ঘনপুঞ্জীকৃত কুঁড়েঘর ও কীচা ইট পাথরের 
গোটাকত বাড়ী ছাড়া আর কিছু থাকে না। সেখানে 
খান পাঁচ ছয় জঘন্য নোংরা, পুরাণে! রকমের দোকান 
একসঙ্গে সকল আবশ্তকীর দ্রব্যই বিক্রয় করে, ব্রকমারি 
জিনিষের বিভিন্ন দোকান প্রায়ই দেখিতে পাওয়! যায় না। 
সহরের মান্ুষগুলাও কেমন নির্জীব রকমের। তাহারা 
দারিদ্রের প্রতিমৃষ্তি, দুর্ভিক্ষের সাক্ষী। তাহাদের পক্ষে 
জীবনযাত্রা ক্লেশকর, রসমাধুর্য্যহীন ! তাহারা মেটেদেয়ালের 
খোড়োঘরে বাস করে, একই ঘরে রান! খাওয়া! শোওয়া 


৬০৪ 


বসা প্রভৃতি ঘরকন্নার সব কাজই চলে সেই ঘরের 
পাশেই হয়ত গোয়ালঘর, তাহারই পাঁশে সারের জন্য 
গোবর পচিয়! বিষম দুর্গন্ধ প্রচার করিতেছে! স্ত্রীপুরুষের 
পরিচ্ছদ নাই বলিলেও হয়। বাঙালী অপেক্ষা অন্য দেশীয়া 
স্ত্রীলোকের পরিচ্ছদ কতকটা ভালো । 

ভারতের কৃষকেরা হাজার বৎসর পূর্বে প্রচলিত 
চাষের পদ্ধতি এখনও অবলম্বন করিয়া আছে। তাহার 
লাঙল সেই আদিম কালেরই-_-ধা'র মন্থর বলদে টানিয়া 
হতক্ষণে যতদূর যাহা করিতে পারে । কৃষক জলেব জন্য 
আকাশের দিকেই তাকাইয়া অপেক্ষা করে, কদাণ্িৎ 
কখনো সেচন করিয়া ক্ষেত্রে জল দেয়__কিন্তু সেই সেচন 
প্রণালীও এই বৈজ্ঞানিক যুগে ছেলেখেলা বলিয়া মনে 
হয়। শিল্প বা কারুকরী কর্মেও ভারতীয় কারিগরের! 
এইরূপ। বাঁপ পিতামহের অনুস্যত পন্থা তাহার! কিছুক্চেই 
ত্যাগ করিতে চাহে না। 

এই পাশ্চাতা গ্রাম কেমব্রিজে উন্নতির চরম পরিণতির 
বীজ প্রকটভাবে রহিয়াছে । এই সহতর মধো ও 
সর্বজ্রই প'রবর্তন চলতেছে এবং *সেই পরিবর্তন উন্নতির 
দিকেই। লোকের! যেন উন্নতি-পাগল ' তাহারা পর শম- 
লঘুকর 4৪ আরাম প্র সর্বববিধ সাধন আপনাদের গৃহ্ক্গালীর 
মধ্যে চায়-_যাভাতে তাহারা উন্নতিশীলতার দাপা করিতে 


পারে। কেমব্রিজের অধিবাসীর গোশাল! বা অশ্বশাল! 
ভারতের অনেক ফিস আদাপতের ঘরের চেয়েও 
ভালো । সেখানকার গোশাল! মশ্বশালা বিছ্যাতালোঁকে 


উদ্ভাসত, এবং সেই 'দবান্দোকসদূশ আপ্দোক জ'লয় দগ্ধ 
দোহন সম্পন্ন হয়। 

বিদ্যালয় মন্দিরটি সেখানকার গর্বের সামগ্রা। একটি 
জমকালো বাড়ী, ১২৭ ফুট লম্বা, ৭৬ ফুট চৌড়া। উচু 
পোতার উপর চুতল! । ইচা ইট প্রস্তরে গ্রথিত, ছাদ 
গ্লেটপাথরের, ভিত্তরটায় ওককাঠের অস্তর দেওয়া! তাপ 
দিয়া বাড়ীকে গরম করা, হাওয়া চলাচলের ব্যবস্থা, স্বাস্থ্য- 
রন্ণর. আয়োজন প্রভৃতি হাল নিয়মানুযায়ী সকল ব্যরস্থাই 
আছে। পোঁতার নীচে নর্দমার জলে রোগবীজাণুধ্বংস 
করিবার ব্যবস্থাঘর, চুল্লীঘর, চারিটা টাটক1 তাজা বাতাস 
ও তাপের ঘর, গৃহস্থালীবিজ্ঞান ও হাতে কাজ শিখানোর 


বানী 


চতুঃপাশ্বে 


রি ভাা। 


তি এটা ২০১৭৭ 


রঃ নিক িরিনিঃ ঘর ও একটা ভি আখড়ার বড় ঘর 
আছে। 

দোতালায় ছয়টি পাঠাগার, একটা খাবার ঘর, একটা 
শিক্ষকদের বিশ্রামকক্ষ, এবং একটা ৭০ফুট লম্বা ও ১৭ ফুট 
চৌড়া বারান্দা আছে। তেতলায়, বিদ্যালয়ের সভা! গৃহ. 
আবু'ভ গৃহ, পম্্যবেক্ষকের কার্যালয়, ভাগ্ার*প্রভৃতি আছে। 
সকল ঘরের সঙ্গেই জামা কাপড় রাখার পৃথক কামর! 
আছে। তা ছাড়া পুন্তকালর ও বড় বড় বারান্দা 
প্রভৃতিরও বাবস্থা আছে। 

খিদ্যালয়ের যন্ত্রশালায় মাধুদনকতম সকল উপকরণই 
আছে। বিজ্ঞানের বক্তৃহ্ডা"ারে পাখীর চমৎকার সংগ্রহ 
আাছে। এগুলি একজন জনহিতৈধী নাগরিকের দান। 
সব ঘরেই প্রায় 'ণছাতেব মালোক আছে-_সর্ধন্থদ্ধ মোট 
১৬০টা নৈছাতবাতি আছে । সব ঘরেই ঘড়ী আছে। 
এই সকল ঘড়ী নৈদ্যাতবলে চলে এবং আপনামাপনি বিষ্যা- 
লয়ের কার্ধ্যের অনুযায়ী সময় নির্দেশ করিয়া যুগপৎ বাজে । 

প্রাভাক ঘরের পাশেই লেহেতখানা ও প্রত্যেক তালায় 
পানীয়জলের কল মাছে। 

সকল জানালাতে খড়খড়ি আছে, তাহা স্প্রিঙের 
সাগাযো গুটানো যায়। ছাএদের ডেস্ক ছাড়া আর সব 
আসবাব ওককাঠের। সকল ঘরই ছখিদ্বারা ভুষিত। 
সকল ঘরেই নই রাখার তাক আছে। ঘর থেকে বারান্দায় 
যাইবার দরজায় কাচেব কপাট আছে। 

খানার ঘরও যণোপযুক্তরূপে সজ্জিত এবং তাহাতে 
একটি অগ্নিকৃণ্ড মাছে। শিক্ষকদের বিশ্রামাগারে ১৮* টাকা 
মূলোর বেতবোনা আসবাব আছে-_সেগুলি শিক্ষকেরা 
নিজের পয়সায় কিনিয়াছেন; এবং ২১ টাক! দামের 
কম্বল, পর্দদী, আয়না, 'ও প্রসাধন উপাদান কেমব্রিজের 
সদ্বাশয় বণিকগণ দান করিয়াছেন। 

স্কুল ঘরের পশ্চাতে একটা বড় এক জাতীয় তালগাছ 
বেদীর ট্পরে আছে, এটি একজন নাগরিকের দান। এই. 
তালগাছটির বেড় ১০ ফুট) ৫ ফুট বেদীর উপর প্রতিঠিত। 
ইহা বিস্তালয়টিকে দুর্লভ সৌন্দর্য দান করিাছে। . 

১১৭ জন শালক ও ১৩৮ জন বালিক! এখানে বিস্ার্থী। 
১* জন শিক্ষক লেখাপড়া শেখান, একজন চিত্রাঙ্কন ও 


* ৯, 





বিদ্যালয় ও আদালত 


কেমৃত্রিজ গ্রামের 


২ 





রাসায়নিক পরীক্ষাগার। 


গ্রাম্য পাঠশালার 


ভারতের অধিকাংশ কলেজেও এরূপ যন্ত্রাগার নাই। 


[ব্রজ 


কেম্‌ 


কেম্ত্রিজ ব্রনিক্ল সংবাদপত্রের ছাপাখান!। সব্ধদক্ষিণেব লোকটি সম্পাদক, কাধ্যাধ্যক্ষ, 
প্রধান কম্পোভিটর এবং কলের কারিগর । 


কেমব্রিজের একটি নাপিতের দোকান 





১১শ সংখ্যা | ] 


একজন সঙ্গীত শিক্ষা দিয়া থাকেন। প্রতোক শ্রেণীতে 
সপ্তান্কে একদিন সঙ্গীত ও মাসে একদিন চিত্রাঙ্গন শিক্ষা 
দেওয়া হয় ॥ 

ইলিনয়তে শিক্ষা সকলে৯ পাতে বাধ্য । সে বাধ্য- 
কর! আইনেব নিষ্ললিখিত ধারাগুলি পাঠমোগায _ 

প্রতোক বাক্তি তাচার অনীনস্ত ৭ হতে ১৬ বংসবের 
বালকবালিকাকে শিক্ষা পাবার ক্ষন্য কোনো না কোনো 
বিগ্ভালয়ে পাঁঠাইতে বাঁধা, এবং সেই বালকবাঁলিকারা 
সমগ্র শিক্ষাকালে ' বসবে ১১* দিনের কম নহে) 
বিষ্তালয়ে যোগদান করিবে । 

কিন্ত যে সকল বাঁলকবালিকাদিগকে কোঁনো উপযৃক্ত 
বাক্তি উপরোক্ত নিয়মানুযায়ী শিক্ষা দেন তাহাদের ও 
যাহারা ১৪ হইতে ১৬ বৎসর বয়সে কোনো দরকারী 
আইনসন্তুত কাজে ব্যাপূত থাকিতে বাণ্য হয় তাহাদের 
'প্রুতি এট আইন প্রষজ্য নহে । 

যাহারা এই নিয়ম লঙ্বুন কবে তাহাদের ১৫২ হইতে 
৬০২ টাঁকা পর্যাস্ত জরিমান! হঈতে পারে। 

এই জরিমানালব্ধ টাকা সেই বালকের বিদ্যালয়ের 
উন্নতি করে ব্যয়িত হইবে । 

বালকের বয়স ভীড়াইলে ৯২ হইতে ৬০ টাকা! পর্য্যস্ত 
জরিমানা হইতে পাবে। 

ছুই চারিজন কর্শ্চাবী এই সকল নিয়ম ্পামথ পাঁলিত 
হইতেছে কি না দেখিবেন। তাহারা স্কুলপাঁলানে ছেলেদের 
ধরিয়া শিক্ষকের জিন্মা করিষা দিবেন । 

বিদ্যালয়ের অতি সন্নিকটেই সহবের প্রধা সংবাদপত্র 
ক্রনিকেলেক্স 'মাপিস। ইহা সাপ্তাহিক 'এবং ৫০ বৎসরেবও 
অধিক কাল ধাঁরয়া চলিতেছে। ছুটি ছাপাব কল 
গ্যাসোলিন এঞ্জিনে চালিত হয়। দেই আপিসে কাটাই 
কল ও অক্ষরবি্যাসের কাজও চলে । ইনার স্বত্বাধিকারী 
একজন আত্মচেষ্টায়-কৃতী পৃকষ, অথচ তীহার বয়স ত্রিশের 
কোঁঠান্স। তিনি যে কখন কোনে! বিদ্যালয়ে পড়িয়াছেন 
ইহা তাহার মনে নাই এবং তাহাকে বিশেষ পরিশ্রম করিয়া 
সকল জিনিষ উপার্জন করিতে তইয়াছে। তিনি স্বয়ং 
এই কাগজ সম্পাদন ও পর্য্যবেক্ষণ করেন, কাগজের জন্য 
বাহার বিজ্ঞাপনগুলি কম্পোজ করেন এবং অন্তান্ 


আমোরকার গ্রামে উন্নাতর পরাকাষ্টা । , 


৬০৫ 


কাঙক্ষের তক্ষরপিনাসেবও তত্বাবধাঁন করেন। এই কাগজ 
৮ পৃষ্ঠা। ভিতরের চার পৃষ্ঠা এই আপিসে ছাপা! হয় না, 
তাতা ছাপা কিনিয়া লওয়া হয়। একটি খবর-জোগানদার 
সমিতি খবরের ক্ষোগান দেয়। এই সমিতির কার্য্যালয় 
সব নগরে আছে এবং ইচাদের নিকট সাহায্য লঙয়া 
মফস্বল সরের নন কাগজ প'রচালিত হয়। ইহা আমাদের 
পক্ষে এক ন্ভুত বিচিত্র ব্যাপার । " 

মার্কিন দেশের যে-কাগজের কা্টতি যত অধিক 
তাহাতে বিজ্ঞাপন দিবার খরচও তেমনি বেশি। এইজন্স 
খনর জোগানদারদের দূর খুব বেশি। ইহাতে মফন্থলের 
কাগজওয়ালাদের খুব সুবিধা। তাহার সাদা কাগজের 
দামেই থবর ছাপা কাগজ পায়। 

খবর জোগানদারদের বিরাট কারবার । তাহারা দেশ 
বিদেশের খবর যোগায়। এসব দেশের সকল খবরই রাষ্ট্র 
সম্পকীয়, এজন্য [বাভন্ন দলের কাগজের জন্য খবর- 
পজোগানদারেরা বিভিন্ন রকমের কাগজ ছাপে। যে সংবাদ 
পত্র যে দল্রে গোঁড়া তাহার জন্য তাহার মতের অনুকূল 

ংবাদ পাঠানো হয়। ৬ুরধবর ছাড়া বাজার ও টাকার দ্র, 

চাষী, পশুপালক, দর্জি প্রভৃতিরও জ্ঞাতব্য বহু তত্ব তাহারা 
জোগায়। তাহার সঙ্গে সঙ্গে একটা ক্রমশ প্রকাশ্থা,বড় গল্প, 
একটা স্বসম্পূ্ণ ছোট গল্প, কিছু চুটকি রস ও ছেলেদের জন্ত 
ধাঁধাও থাকে । মাঝে মাঝে সচিত্র ভ্রমণকাহিনীও বাহির হুয়। 

কেমব্রজের লোকেবা! সন্ধ্যা বেলায় আড়াই আনার 
মেলায় ঘণ্টা খানেক যাপন করে। সচল ছবিগুলি 
আকর্ষক-_-তাহাতে এমন কিছু থাকে না যে কাহারো! 
রুচিতে আঘাত লাগে। দৃশ্ঠগুলি প্রায়ই হাস্তকর। 
কখনো কথনো৷ করুণ দৃষ্ত গ্রারাও দর্শকদের ভাবোদ্রেক 
করানো হয়। এই সমস্ত ছবি শুধুই আনন্দ নক অনেক 
সময় শিক্ষাও দেয়। জুলাই মাসের ঠা মার্কিন দেশ 
ইংলগ হইতে স্বতন্ত্র ও স্বাধীন হয়। সেই দ্রিনে এ বৎসর 
স্বাধানতা লাভের জন্য যুদ্ধাতিনয় দেখানে! হইয়াছিল, চিত্র 
দর্শনের পর দর্শকের! দেশপ্রাণতা ও সাম্যভাবে পরিপৃণণ " 
হইয়া গিয়াছিল। 

কেঘিজের উন্নতি বিষয়ে অনেক কিছু" বলা যাইতে 
পারে, তবে বাক্য অপেক্ষা এই প্রবন্ধ সংলগ্ন চিত্রাবল 


৬০৬ 


অধিক ব্যস্ত করিতে পারিবে। ও জেরার নে 
বাড়ীতে তিন সপ্তাহ ধরিয়া আছেন তাহার একটা বর্ণন৷ 
দিলে ভাড়াটে বাড়ীরও একটা ধারণা হইবে। ইহা ইটের 
পোতার উপর কাঠের ছৃতলা! বাড়ী, বৈঠকখানার দেয়াল 
বড় বড় চিত্রভূষিত; তাহার কয়েকখানি গৃহকত্রীর স্বহস্ত 
অঙস্কিত। এক .কোণে সুম্বর পিয়ানো। মেঝে শক্ত 
কাঠের, খুব পালিশ করা, কিয়দংশ স্থদৃশ্য গালচেতে ঢাকা। 
অপর কোণে রমণীর লিখিবার ডেস্ক। কতকগুশি দোলন। 
চেয়ার ও কেদারা ঘরখানিকে আরামের মৃদ্তি দান 
করিয়াছে। বৈঠকথানার পাশে বসিবার ঘর। একখানি 
গদিরআজটা কোচ, ছুএক খানি আরাম কেদারা, ওক কাঠের 
টেবিল, বই ও সাময়িক পত্র ভরা তাক ও আলমারি 
ঘরটিকে আরাম ও স্থখকর করিয়াছে । মেঝেটি গালিচায় 
ঢাকা, বিবার ঘর হইতে খাবার ঘর, রান্নাঘর ও রজকা- 
গারে যাওয়া যায়। 
তিন প্রকার জিনিষ একসঙ্গে রান্না কর যায়। রুটি, পিটে 
প্রভৃতি সেঁকিবার জন্ তুন্দুরও আছে। উননের কাছেই 
একটা সিন্দুক আছে, তাহাতে তরি তরকারি, মসলা পাতি, 
কাট! চামচে ছুরি প্রভৃতির নান! খোপ আছে। সেই সিন্দুকের 
হড়পি টান! দেরাজ আছে, তাহাতে ময়দা ঠাসা, প্রভৃতি 
কাঁজ হয়। এই এক সিন্টুকে রদ্ধনের সকল উপকরণই 
থাকে, রীধুনিকে এঘর সেঘর ছুটাছুটি করিতে হয় না। 
রজকাগারে একটা কাপড় ধোয়! কল আছে, তাহা 
জলের তোড়ে চলে। এই কলের সঙ্গে একটা কাপড় 
নিংড়োবার কল আছে, তাহাতে পাতলা মোট! সকল 
কাপড়ই বেশ নিংড়ানো! হয়। এই সব কল হাত দিয়াঁও 
চালানো যায় । সেই ঘরেই ধোবার গামলা, নীপের গামলা 
আছে। তাহাতে এক নল দিয়া জল আনা যায় ও আর 
এক নল দিয়! তাহা! হইতে জল বাহির করিয়া দেওয়া যায়। 
জলবহুন-প্রভৃতির হাঙ্গাম নাই। এই সব কলে কাপড় 
কাচা এত সহজ যে সহরের সকল পরিবারই প্রায় আপ- 
নারাই কাপড় ধুইয়া লয়। এই ঘরে ইন্ত্রির টেবিল থাকে। 
এক ঘরেই সকল আয়োজন সম্পূর্ণ থাকাতে কাহারো কাজ 
করিতে ছুটাছুটি করিয়া ক্লান্ত হইতে হয় না। ধোঁপাঘরের 
তাকটি সর্বাপেক্ষ। ভালো। তাহাতে কাপড়ের দাগ উঠাইবার 


প্রবাসী । 
রা রে রগ টি কী ও তরল ল এসোনিনা দিয়া এক 


রান্নাঘরে গ্যাসজ্বাল! উনন আছে। , 


5 


দাগ উঠাইবার মসল! তৈয়ারি হয়। এক বোতল এমোনিয়া 
সাদা কাপড়ের দ্বাগ উঠাইবার জন্ত থাকে। পশুর পিত্ত 
দিয়! রঙিন কাপড়ের রং বাঁচানো! হয়। কাপড়ের মহ্ষি! 
বা চিতি উঠাইবার জন্য চুণের ক্লোরাইড.ব্যবহৃত হয়, ফল 
বা চা প্রভৃতির দাগ অন্মালিক এসিড দিয়া তোলা হয়, 
নেবুর স্ুন লোহার দাগ দূর করে। , 

শয়ন কক্ষ, সেহেতখানা, সেলাই ঘর দ্বিতলে। প্রত্যেক 
শয়নকক্ষে হাত ধুইবার গামলা ও জলের ব্যবস্থা আছে। 
খাট সব লোহার-_তাহাতে শ্প্রিং ও পালকের গদ্দি আছে। 
ন্নানাগারে গরম ও ঠা জলের কল 'মআছে। জলের 
পাইপের নীচে গ্যাস জালিয়৷ যে কোনো সময়ে তৎক্ষণাৎ 
গরম জলে স্নান হইতে পারে। 

সেলাঈকল পায়ে বা বিদ্যুতে চলে । সে ঘরে একটা বড় 
টেবিলও আছে--তাভাব উপর পোষাকের কাট ছাট 
করা হয়। 

সম্ত নিহাল সিংহ। 


[এই প্রবন্ধের লেখক একজন আমেরিকাপ্রবাসী পঞ্জাবী। মূল 
প্রবন্ধ ইংরাজীতে লিখিত। আমর! তাহাব অনুবাদ করিয়া দিলাম। 

আমাদের দেশেও জমী, জল ও বাতাস আছে। ভগবান্‌ আমা- 
দিগকেও “সকল শক্তি দিগনা মানুষ করির! পাঠাইয়াছেন। অথচ 
আমাদের এত ছূর্দশ। কেন, তাহ। পাঠক পাঠিকাঁগণ গভীর ভাবে 
চিন্তা করিলে আমাদের শ্রম সার্থক হইবে ।] 


ফল রক্ষণ । 
পৃথিবীর নানা দেশে যত প্রকারের ফল জন্মে, অনুসন্ধান 
করিলে বোধ হয় এক ভারতবর্ষেই প্রায় তার সকল 
প্রকারের নমুনা পাঁওয়! যায়। বর্তমান সময়ে আমেরিকার 
কাঁলিফর্ণিয়া নামক প্রদেশও ফলের জন্ত বিখ্যাত হইয়াছে । 
এদেশবাসীরা বৈজ্ঞানিক উপায়ে এক ফলেরই নানা রকম 
শ্রেণী স্থষ্টি করিয়। উৎপাদন করাইতেছে। কিন্ধ জগতের 
মধ্যে যাহা সর্বশ্রেঠ ফল বলিয়া সমস্ত সভ্য জাতির 
নিকট পরিচিত সেই 'আম' এখানে এখনও জন্মাইতে 
পারিতেছে না। অনেক চেষ্টা হইতেছে সত্য, কিন্ত 
এখনও জল বাযুকে আমের উপযোগী করিয়! তুলিতে পারে 
নাই। ইহার! কৃষি সম্বন্ধে দিন দিন যেরূপ উন্নতি করিতেছে 


১১শ সংখ্যা।] 


শিট কি ২৪১৭ 


কে-জানে যে আর দশ বদর পরে সিন পাছে জন্মাইতে 
পারিবে না! এদেশের যাহার! আম দেখিয়াছে তাহার্দের ত 
কথাই নাই ; যাহার! দেখে নাই--শতকরা নিরানব্বই জনই 
না দেখার দলে-_তাহারাও আমের গুণে-__অনেকেই শুনিয়া 
__এত মুগ্ধ যে আমের ক্লথা যখনই তাহাদের সঙ্গে হইয়াছে 
তখনই লক্ষ্য করিয়াছি যে যদি এখানে মাম দেখাইবার 
একটি প্রদর্শনী খোল! হয় তবে অনেকেই এক ডলার 
(৩ টাকা ) দিয়া টিকিট কিনিয়া যাইতে রাজী আছে। 
যে ফলের উপর ইহাদ্বের এত আগ্রহ তাহ! যে ইহারা ন| 
জন্মাইয়! ছাড়িবে তাহ মনে হয় না। 

আম বলিতে গেলে ভারতেরই একমাত্র একচেটিয়া 
সম্পত্তি, বদ্দিও অন্তান্ত কোন কোন স্থানে জন্মে বটে কিন্ত 
' তাহা অতি অল্প পরিমাণে এবং গুণে ভারতীয় আমের 
তুলনায় অত্যন্ত নিকৃষ্ট। আমাদের দেশ হুইতে ধদি আম 
কোন রূপে ইউরোপ ও আমেরিকায় পাঠান যায় তবে থে 
প্রচুর লাভবান হওয়া যামু তাহাতে বিন্দুমাত্রও সন্দেহ 
নাই। একথা নিশ্চয় যে আমকে স্বাভাবিক অবস্থায় 
কখনও ইউরোপ ও আমেরিকায় পাঠান সহজ নয়, অনেক 
অর্থব্যয় করিয়া যদিও কোন রূপে পাঠান যাইতে পারে 
বটে কিন্তু ব্যবসার পক্ষে সে কথ! উতাপন করাই বিড়ম্বন! 
মাত্র। একমাত্র এবং উতৎকৃষ্টতম উপায় এই যে আমকে টিনে 
ভরিয়া! প্রিজার্ভ অর্থাৎ রক্ষা করিয়া পাঠান যাইতে পারে 
এবং তাহাতে ব্যয়ও কম এবং প্রচুর লাভবান হুওয়া যায়। 
আমাদের দেশের পোক প্রিজ্ঞার্ভ অর্থাৎ রক্ষিত ফলের 
ধার ধাপে না বটে-_-অবস্তই যদ্দি কাণ্তিক অগ্রহায়ণ মাসে 
টাটকা আমের মত স্বাদগন্ধযুক্ত আম পায় তবে ধার 
ধারে কিনা দেখা যাক়__কিন্তু এদেশের লোকের যেন 
টাট্‌কা ছেড়ে প্রিজার্ড ফলের দিকেই বেশী ঝৌক। চল্লিশ 
বৎসর পূর্ববে এখানে একটিও ক্যানারী অর্থাৎ ফল রক্ষার 
কারখান। ( ০৪022 ) ছিলন! বলিলেই চলে কিন্তু আজ 
স্ধু এই ইউনাইটেড ই্েটের মধ্যেই বিশ হাজার নান 
প্রকারের ক্যানারী আছে এবং চল্লিশ লক্ষের উপর লোক 
এই সব. ক্যানান্বীতে কাজ করিয়৷ নিজেদের জীবিকা 
নির্বাহ করিতেছে। ফলের ক্যানারীতে ইহারা কর্ম- 
চাীদিগকে প্রত্যহ গড়ে ছুই ডলার অর্থাৎ ৬২ টাকা 


ফল রক্ষণ। 


সা সত শির ১৮-০০-৫৫১০ তিতাস গাপ-ািনাসিকসিতপী ারা 


৬০৭ 


করিয়া! € বেতন 'দিয়াও ইহারা পিছে শতকরা আশি টাকা 
লাভ করিতেছে। আর আমাদের দেশে দৈনিক মঞ্জুরী 
1৮০ আনা হইতে %* আনাই যথেষ্ট । আর ক্যানারী বদি 
ফলের বাগানের নিকট খোলা যায়-_যেমন মুবপিদাবাদ, 
পুর্ণ, মালদহ ইত্যাদি স্থানে_-তবে ফলের মৃূল্যও খুব 
সম্ত। হইবে। আমি যে ক্যানারীতে কাঞজ্জ করিতাম 
(এখানে ফলের ক্যানাধী ছয় মাস খোঁলা থাকে। অন্য 
ছয় মাপ এখানে বিশেষ কোন ফল জন্মে না। তাই' ও 
ছয় মাস ইহারা ক্যানিংএর কাজ বন্ধ রাখে এবং 
ফলের টিন ইত্যাদি নানা স্থানে পাঠাইতে ব্যস্ত থাকে ।.), 
তাহার স্থপারিন্টেন্ডেন্টের সহিত আম সম্ত্বে আমার 
প্রায়ই কথা হইত। একদিন তিনি বপিলেন যে “আমি 
আশ্র্ধা হইতেছি যে তোমাদের দেশে যখন এত আম জন্মে 
এবং মজুর এত সস্তা তখন এতদিন তোমরা কেন আম 
পিঞার্ড করিবার ক্যানারী খোল নাই ! আমার ত মনে 
হুম ঘে আঙ্গ ভারতবর্ষে গিয়া বদি শুধু আম প্রিজার্ভ করিবার 
জন্তই অন্যান দুই শত ক্যানারী? খোল তবে ইউরোপ ত 
দূরের কথা এক মার্মেরিকাঁর বাঁজারেই যোগান দিয়া 
কুলাইয়৷ উঠিতে পারিবে না, এদেশে আমের এত কাটুতি 
হইবে। অবশ্ঠই যদি আমাদের দেশে আম জন্মিত তৰে 
তোমরা আমার্ছের সঙ্গে প্রতিযোগিতায় পারিয়! উঠিতে কিনা 
সন্দেহ। কেন না আমেরিকায় কোন জিনিষ পাঠাইতে 
হইলেই তোমাদ্িগকে ডিউটি (মাগুল) দিতে হইবে। 
আমাদের গে ব্যয় নাই! তা যখন নয়, আম যখন ভারতবর্ষ 
ছাড়া ক্যান করিবার মভ প্রচুর পরিমাণে পৃথিবীর অন্ত 
কোথাও জন্মেনা, তখন তোমাদের আর প্রতিযোগী কে 
হইবে? ও ব্যবসার তোমাদেরই একচেটিয়া, ইছাতে যে 
তোনর! প্রচুর লাভ করিতে পারিবে তাহাতে একটুকুও 
সন্দেহ করিবার কিছু নাই ।” 
ক্যানিংএর সংক্ষিপ্ত ইতিহাস । 

অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ফরাসী গভর্ণমে্ট এই 
মর্মে ১২০০০ হাজার ফ্রাঙ্ক পুরস্কার ঘোষণা করেন যে, 
যে নৌ-সৈস্ভদের (529:763) খাস প্রিজার্ড (165675) 
অর্থাৎ রক্ষা করিবার উৎকৃষ্ট উপায় বাহির করিতে পান্নিবে 
তাহাকে উক্ত পুরস্কার দেওয়া হইবে।” ১৭৯৫ খৃষ্টাব্দে এপা্ট' 


» গলায় রবাঁর দেওয়া ফল রক্ষার লোতল। 
(1205৮) নামক একব্যক্তি (চাটান ওয়াল! ) প্রথম 
উপায় আবিষ্কার করে। সে লক্ষ্য করিয়াছিল যে “জগতে 
যত জিনিষ পচিয়া নষ্ট হ॥ তাহার একমাত্র কারণ এই যে 
জিনিষের মধ্যে ফার্মেণ্ট, (17০7775076) নামক এক 
প্রকার ক্ষুদ্রতম কাঁটাণু, যাহা অগুীক্ষণ যন্ত্রের সাহায্য 
ব্যতীত দেখা যায় না-. প্রবেশ করিয়া জিনিষকে পচাইয়া 
ফেলে; যদি কোন উপায়ে উক্ত কাঁটাণুদিগকে উত্তাপ 
দরিয়া বিনষ্ট করতঃ জিনিষগুলিকে বাযুশুগ্ স্থানে রাখা 
যার তবে আর জিনিষ পচিয়া নষ্ট হইতে পারে না। 
সে তাহার এই নির্ধারণ কাধ্যত প্রমাণ করাইয়া দেখায়! 
ফরাসী গভর্ণমেপ্ট হইতে ১৮১০ খৃষ্টা্বে উক্ত পুরস্কার 
“পায়, এবং উক্ত সালেই ফরাসী গভর্ণমেণ্টের সাচাযো ও 
অন্ুমোদনে এক পুস্তক প্রকাশ করে। আজকাল ক্যানিং এর 
প্রণালা এত উন্নতি লাভ করিয়াছে যে এই পুস্তক আন্গকাল 
আর ইতিহাসের সাক্ষ্য দেওয়া ভিন্ন অন্ত কোন বিশেষ কাজে 





[৮ম ভাগ। 


মাসে না। এপার্ট (4১0) কাচের বোতলে 
ভরিয়া! প্রিজার্ভ করাই একমাত্র উপায় নির্ধারণ করে 
কিন্ত প্র সালেই (১৮১০ খুনে) ইংলগ্ডে পিটার 
ডুরাণ্ট, (1১০67 1)0100 নামক অন্ত এক ব্যক্তি 
প্রোচ্লিন্‌ এসং টিনের ডিবায়, ভাবর় প্রিজ্গার্ভিংএর 
আব্দার কবে। তাহাতে ব্যবসায়ের পক্ষে অনেক 
স্বিপা হইয়াছে । ১৮৯৫ খুগগান্দে টমাস কেন্সেট্‌ 
(10105 [০7৯৩0 মাক এক বান্তি ইংলগু 
হইতে উত্ত 'গ্রজািং কাধ্য শক্ষা করিয়া নিউইয়ার্কে 
বাস করিবার জন চলিয়া মাসে এবং [নউইয়ার্কেই 
উক্ত বাবসা নিবু নিবু ভাবে ১৮৫০ খুষ্টাব্য পর্যন্ত 
চালায় । ১৮৫১ খুষ্টা্দ হইতে ক্যা'নং ব্যবসায়ের 
ক্রমে বিস্তৃতি ঘটে। ১৮৫০ খুষ্টান্দ পর্য্যন্ত কেবল , 
নাছ মাংস ক্যান কৰা হ্ত। ১৮৫১ খুষ্টান্দে প্রথম 
কল ৭ শাক সব্জী তরকারা ৬০৫এ০109) কান 
করা মাণগ্ত ১য়। আজ ক্যানিং বাব্সায় আমেরিকার 
মধ্যে এক প্রধানতম বাবসা হইয়া ঈডাইয়াছে, আজ 
সুধু ইউনাগটেছ ষ্রেটের মবোই নানা প্রকারের 
২৭০০০ বিশ হাজার ক্যানারী এবং চল্লিশ লক্ষ লোক 
স্বধু ক্যানারীতে কা্গ করিয়া জীবিকা নির্ববাছ কগিতেছে। 
ক্যানিংএর মুলতন্ত্র (17111701116) 

“ক্গগতে যত জিনিযই দেখা যায় পাচা নষ্ট হয় তাহার 
একমত্র কারণ যে তাশাতে ফার্মেন্ট : [70117906) 
নামক 'এক প্রকার কীটাণু, যাঙা অণুব'ক্ষণ যন্ত্রের সাহায্য 
ছাড়া দেখা যায় না, প্রবেশ করিয়া উক্ত জিনিষকে পচাইয়। 
ফেলে। যদি কোন প্রকারে উত্তাপ দিয়া উক্ত কাঁটাণু- 
গুলিকে বিনষ্ট করতঃ জিনিষগুপিকে কোন বাষুশৃস্থানে 
রাখা যায় তবে তাহ! আর পাঁয়া নঈ হইতে পারেন1।” 
ছুপ্ধ, মাছ, মাংস, ফল তরকারি (৮০£61%১1০) ইত্যাদি 
সমস্ত ক্যানিংএর মুলতত্বই এই । 


টিনের ডিবায় বা কাচের বোতলে ভরিয়। 
ফল রক্ষণ (17701 521001702) 
ফল প্রিজার্ভিং ব৷ ফল রক্ষণ প্রধানতঃ তিন প্রকারে 
করা হয়।১। ফলকে শুধ কারয্প! (1)751772)1২। ফলকে 


নিত সিএ তি ০৭ 


বোত্ল বা টিনে ভরিয়া তিতা 1৩। গল ও টির 
(027. ৪0 91105) আকারে বোতলে বা! টিনে ভরিয়া! । 
আমার এ প্রবন্ধে আমি শুধু ক্যানিংএর (ফলকে বোতলে 
ব! টিনে ভরিয়া প্রিজার্ভিংএর) আলোচন! করিব। আশ! আছে 
আমার পরবর্তী প্রবন্ধে যথাক্রমে শুষ্ক করিয়া ফল রক্ষণ 
(07158) এবং জ্যাম গেলী প্রস্তত প্রণালীর আলোচনা 
করিব। অন্ত দুই প্রণালী হইতে ক্যানিংএর বিশেষত্ব এই 
যে ইহাতে বহুকাল পরেও ফলের স্বাদ, গন্ধ, রং এবং 
আকুতি (09565512501 091017 0004 81১0০) প্রায় 
'টাটুকা ফলের মতই থাকে । যে সমস্ত ফল সিদ্ধ করিলে 
তাহার স্বাদ, গন্ধ বা রংএর বিশেষ পরিবর্তন হয় না কেবল 
সেই সমস্ত ফল ক্যানিংএর উপযোগী । অবস্তই অতিরিক্ত 
সিদ্ধ করিলে সমস্ত ফলেরই স্বাদ গন্ধ, ও রং আকৃতির 
পরিবর্তন ঘটে, তজ্জন্তই যাহাতে অতিরিক্ত সিদ্ধ না হয় 
ততপ্রতি বিশেষ দৃষ্টি রাখ! দরকার । 

ধাহারা ব্যবসার জন্ত ফল প্রিজার্ভ করিতে চান তাহা- 
দের পক্ষে টিনের ডিবাই উপযোগী । কেনন! বোতলের দাম 
বেশি এবং তাহ! নানাস্থানে পাঠাইতে অনেক ভাঙ্গিয়া 
যাইবারই সম্ভাবনা, কিন্তু যাহার! ঘরে সুধু নিজেদের জন্য 
ফল প্রিজার্ভ করিতে চান তাহাদের পক্ষে বোতলই সুবিধা 
কেনন! বাড়ীতে টিনের মুখে ঝালা দেওয়া ইত্যাদি কাজ 
অত্যন্ত অন্গুবিধা জনক । বোতলের দাম বেশি বটে কিন্ত 
একবারে ২০২৫ টা বোতল কিনিয়! রাখিলে প্রতি বংসরঈ 
রবার ব্দলাইয়৷ তাহাতেই ফল প্রিজার্ড কর! যায়। অবস্থাই 
যাহাতে বোতল না ভাঙ্গে তজ্জন্য সতর্ক হইতে হুইবে। 


সিলসিলা 


টিনের ডিবায় ভরিয়। ব্যবসার জন্য ফল 
রক্ষণ (04110108) 


প্রথমত ফলের খোসা! ছাড়াইতে হইবে । পরে তাহাকে 
পরিষ্কার ঠাণ্ডা জলে .বেশ করিয়। ধুইতে হইবে । ফল যদি 
বড় হয় তবে তাহাকে ছুই ভাগে বিভক্ত করাই সুবিধা 
এবং ভিতরস্থ আঠি (১11) ফেলে দিলেই তাল হুয়। কেননা 
সিদ্ধ করিলে আঠি হইতে কোন তিক্ত রস বাহির হইয়া 
ফলের স্বাদ নষ্ট করিয়া দিতে পারে। আমার যতদূর মনে 
হয় দেশে থাকিতে যখন আম সিদ্ধ খেয়েছি তখন যেন 


আমার তাহা ভাল করিয়া মনে হইতেছেন! | যাহ! হউক 
তাহা পরীক্ষা করিয়া দেখিলেই চলিবে। সাধারণ কথায়, 
আঠিটী ফেলে দিলে ভাল হয়, বিশেষত: অত বড় ফল টিনে 
ভরাঁও অসুবিধা । পরে তাহাঁকে কীচা, পাকা ইত্যাদি টিনের 
ডিবার ভিতর ভরিতে হইবে এবং তাহাতে চিনির সির! 
(59741) প্রায় টিনের মুখ পর্যাস্ত ভরিগ্বা ভরিতে হইবে। 
চিনির সিরার (১5701এর) পরিবর্তে যদি সুধু জলও ভরা যায় 
তাহাতে ফল প্রিজার্ভড করার কোন হানি করিবে না কিন্ত 
তাহাতে ফলের স্বাদ ভাল হইবে ন!। তাই চিনির সিরা 
ব্যবহার করা হয়। কতটা জলের সহিত কত পরিমাণ চিনি 
দিয়া সির! (১৮101)) প্রস্তুত করিতে হুইবে তাহা! নিজ নিজ 
স্বাদের উপর নির্ভর করে। যাহাতে ফলের স্বাদ ভাল 
হয় সেই পরিমাণ চিনি দেওয়াই উচিত। অতিরিক্ত চিনি 
দিলে অতিরিক্ত মিষ্ট হইয়া ফলের স্বাভাবিক স্বাদকে নষ্ট 
করিবে। ছুই তিনবার পরীক্ষা! করিয়! চিনির পরিমাণ 
ঠিক করিয়! লইলেই হইবে। পূর্বে বলিয়াছি চিনির সির! 
9৮701) ফল রক্ষণের কিছুই সহায়তা বা হানি করেনা, 
শুধু স্বাদের জন্য উহা দিতে হয়। এ পর্যযস্ত টিনের 
মুখ খোলাই আছে। ফল ভরা ও চিনির মিরা দেওয়া 
হইয়া গেলে পর টিনের মুখে একটি ঢাকৃনি দিয়া তাহাকে 
ঝালা দিয়া বন্ধ করিতে হইবে। উক্ত ঢাকৃনির মধ্য 
স্থানে একটি ক্ষুদ্র ছিদ্র-₹যেমন একটি মোট! স্চি প্রবেশ 
করিতে পারে, এই পরিমাণ রাখিতে হইবে। পরে 
টিনগুলিকে ফুটন্ত জলের ট্যাঙ্কে উত্ত ক্ষুদ্র ছিদ্র উপরের 
দিকে রাখিয়া ডুবাঈতে হইবে। টিনের উপরস্থ ছিদ্র 
অত্যন্ত ক্ষুদ্র বিধায় বাহিরের জল ভিতরে বা ভিতরের 
সিরা বাহিরে. আসিতে পারিবেনা। এরূপ ভাবে ৪1৫ 
মিনিট কি বড় টিন হইলে ৭৮ মিনিট ডুবাইয়া রাখি- 
লেই টিনের ভিতরম্থ বায়ু উত্তাপ পাইয়া উক্ত ক্ষুদ্র ছিত্্র 
দিয়! বাছির হইয়া থাইবে। পরে টিন গুলিকে ফুটন্ত জল 
হইতে উঠাইয়া৷ তখন তখনই ঝাল! দিয়া উক্ত ক্ষুদ্র ছিদ্র বদ্ধ" 
করিতে হইবে। সাধারণ লোক মনে করিতে পারেন ষে 
যখন ফুটন্ত জল হুইতে টিন গুলিকে উঠান “হইবে তর্থনইত 
গক্ষুদ্র ছিত্র দিয় বাসু পুনরায় ভিতরে প্রবেশ করিতে 


৬১০ 





* সিদ্ধ করিবার আগে বোতলে ফল রাখা । 
পারিবে ! কিন্তু একটু চিন্তা করিয়া দেখিলেই দেখিতে 
পাইবেন যে টিনগুলি তথনও "অত্যন্ত গরম থাকিবে এবং 
টিনের মধ্য শূন্ স্থান সমস্তই জলীর বাণ্পে (৮27১০) পুর্ণ 
থাকিবে তাই বায়ু আর ভিতরে প্রবেশ করিতে পাৰিবেনা। 
অবস্ত যদ টিন গরম থাঁকতে থাকিতেই উক্ত ক্ষুদ্র ছিদ্র 
বন্ধ করা না হয় তবেত বায়ু ভিতরে প্রবেশ কারবেই । 
তজ্জন্তই যাহাতে টিন গরম থাঁকতে থাকিতে উক্ত ক্ষুদ্র ছিদ্র 
বন্ধ করা হয় তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখা দরকার। উক্ত 
ক্ষুদ্র ছিদ্র বন্ধ করা হইয়া গেলে পর পুনরায় টিনগুণিকে 
ফুটন্ত জ্লের ট্যাস্কে ডুবাইয়া ভিতরস্থ ফলকে সিদ্ধ কাঁরতে 
হইবে। এই যে পুনরায় ফুটন্ত জলের ট্যাঙ্কে ডুবান ইহা 

কেবল ফলের সঙ্গে যে কীটাণু, যাহার কথা পূর্বে উল্লেখ 
করিয়াছি, ভিতরে প্রবেশ করিয়াছে, সেগুলিকে মারিয়া 
ফেলিবার জন্ত! কত উত্তাপে (76706721516) কত 
সময় সিদ্ধ করিলে ফলের কাটাণু মারা যায় তাহাই 


প্রবার্সী। 


[৮ম ভাঁগ। 


সমস্তা। কেন না এক এক প্রকার 
ফলে এক এক প্রকার কীটাণু, সে সমন্তই 
ব্যাক্টেরিগওলজীর (8০,০1571919£5) 
কথা, সে সমস্ত আলোচনা কর! বর্তমান 
প্রবন্ধের উদ্দেগ্ত নহে। তবে মোটের 
উপর এই বলা যায় যে ২৫ হইতে 
৩০ মিনিট সময় ফুটন্ত জলের (১০০০ 
ডিগ্রী (£০০-০)) উত্তাপে ফল পিদ্ধ করিলে 
প্রায় সমস্ত ফলেরই কাঁটাণু মারা যায়। 
এই্ট সিদ্ধ করা অনেকট! আবার ফলের 
অবস্থার উপর নির্ভর করে, যেমন কীচ! 
ফল পাক। ফল অপেক্ষা বেশি সময় এবং 
অতি পাকা! ফল আরও কম সময় সিদ্ধ 
করিতে হয় নতুবা ফলের আকুতি, রং, 
গন্ধ, স্বাদ ইত্যাদি নষ্ট হইয়া যাইতে 
পারে, ফলকে যে শ্রেণবিভাগ করিয়া টিনে 
ভরিতে হয় তাহার প্রধান কারণই এই 
যে এক এক রকম ফলের এক এক রকম 
সময়ের দরকার হুইবে। কাচা পাক ফল 
যদি একত্র এক টিনের ভিতর ভঙা যায় 
তবে কীচাটা দত্তর মত:সিদ্ধ হইতে হইতে পাকাটা হয় ত 
একেবারে গলিয়াই যাইবে । তাই ফলের শ্রেণীবিভাগের 
বিশেষ দরকার । ফুটন্ত জলে ২৫ হইতে ৩০ মিনিট সিদ্ধ 
করিয়৷ যদি দেখ! যায় যে ফপের আকৃতি, রং, স্বাদ ও গন্ধের 
পরিবর্তন ঘটিয়াছে তবে ইহা অপেক্ষা কম সময় সিদ্ধ 
করিতে হইবে । আর যদি দেখা যায় যে ২৫ কি৩০ 
মিনিট উত্তাপে ফলের রং, আকার স্বাদ গন্ধের কোন 
পরিবর্তন হয় নাই, বরং পূর্ববাপেক্ষা ভাল হইপ়াছে ( অনেক 
ফল সিদ্ধ করিলে তাহার "বাদ গন্ধ ও রং ভাল হয়) তবে 
ন! হয় উহ! অপেক্ষা আরও বেশি সময় সিদ্ধ কর! যায়। 
এ সমন্তই পরীক্ষার উপর নির্ভর করে। এদেশে যদি 
আম জন্মিত তবে না হয় পরীক্ষা করিয়া আমিই সময় 
বলিয়! দ্রিতে পারিতাম যে “আম কতক্ষণ কত উত্তাপে 
সিদ্ধ করিতে হইবে?। কিন্তু এদেশে তাহার আর আশা 
নাই, তাই আমাদের দেশস্থ যদি কেহ পরীক্ষা করিয়া 


টি 


:১১শ সংখ্যা] 


ক টিপস ক, 


দেখেন তবেই বুঝিতে পারিবেন । | এখানে লীচ নামক 
ফল সাধারণতঃ ২৫ হইতে ৩* মিনিট সিদ্ধ করা হয়। 
পূর্বেই বলিয়াছি এই সময়ের পরিমাণ অনেকটা ফলের 
অবস্থার উপর নির্ভর. করে ; যেমন কীচা ফলের একটু বেশী 
সময়ের দরকার, অতি পাঁকা হইলে আরও কম সময়ের 
দূরকার। কারখানার লোকের ব্যবসার জন্য ফল প্রিজার্ভ 
করে তাই ইন্া্দিগকে সব রকমই করিতে হয় 'অবশ্ঠই 
বিক্রীর সময় ইহার! ভিন্ন ভিন্ন রকমের ফল ভিন্ন ভিন্ন 
দরে বিক্রয় করে। তাই ক্রেতাকে, ভিতরের ফল না! 
দেখিতে পাইলেও, ঠকিতে হয় না। এইরূপ ফুটন্ত 
জলে নির্দিষ্ট সময় সিদ্ধ কর! হুইয়া গেলে পর ফলের টিন- 
গুলি ফুটন্ত জলের ট্যাঙ্ক হইতে উঠাইয়াই তৎক্ষণাৎ ঠাণ্ড! 
জলের ট্যাঙ্কে ডুবাইতে হইবে, কেন না টিনগুলিকে 
তৎক্ষণাৎ ঠাণ্ডা করিয়া না ফেলিলে উত্তাপে ষে সিদ্ধ 
কার্য টিনের ভিতরে চলিতেছে তাহা! অনেকক্ষণ পর্্যস্ত 
চলিবে এবং অতিরিক্ত *সিদ্ধ হইয়া ফলের স্বাদ গদ্ধ নষ্ট 
হই যাবার সম্ভাবনা । এরূপ ভাবে ৫1৭ মিনিট ঠাপা 
জলের ট্যাঙ্কে টিনগুলি ডূবাইয়া রাখিলেই তাহা ঠা! 
হইয়া! যাইবে। পরে উহাঁদিগকে ট্যাঙ্ক হইতে উঠাইয়া, 
যে দিকের মুখ ঝাল! দিয়া লাগান হইয়াছে সেই দিকটা 
নীচে দিয়া দাড় করাইয়। সাজাইয়া! রাখিতে হইবে। পরে যখন 
টিনের গায়ে লেবেল লাগ।ন হইবে তখন [বিশেষ দৃষ্টি করিয়া 
দেখিতে হইবে যে কোন স্থান দিয়! ভিতরস্থ [সিরা (5571১) 
এক আধটুও চুয়াইয়৷ পড়িয়াছে কিনা! । যে টিনে একটু 
সন্দেহ হইবে তৎক্ষণাৎ তাহা পুনরায় প্রিঞজার্ভ করিবার 
জন্ত পৃথক করিয়! দিতে হইবে । এই সমস্ত বাতিল টিন- 
গুলির মুখ কাটিয়া ফলগুলি বাহির করতঃ পুনরায় পূর্বোক্ত 
নিয়মে প্রিজার্ভ করিতে হইবে, এ সমন্ত টিনের ফলের 
অতিরিক্ত সিদ্ধ না হুইয়! আর উপায় নাই। এ সমস্ত 
ফুল পাই (৮16) নামক পিষ্টকের জন্য ব্যবহৃত হয়। 
লেবেল লাগান হইয়৷ গেলে পর উহাদ্দিগকে কাঠের 
বাক্সে প্রতি বাক্সে ছুই ডজন অর্থাৎ ২৪ট| করিয়া ভরিয়। 
নান! স্থানে চালান দিবার আন্ত প্রস্তুত করিতে হইবে। 

নিয্ললিখিতরূপে ক্যানারীর কাধ্যকে সংক্ষেপে ভাগ 
করা মাইতে পারে । 


ফল রঙ্াপ। | 


চে 


১। ফলের র খোসা ছাড়ান ও টি ফেলান। টৈরালির 

২। শ্রেণী বিভাঁগ কর (50711772) 

৩। টিনের ভিতর, ভরা! (0207)17 07 ঠি]1702) 

৪ সিরা দেওয়া (5১101175) 

৬। ঢাঁকৃনি লাগান (০911172) 

৫। বাতা বাঁঠর করিবার জন্য-ফুটন্ত জলের ট্যাঙ্কে 
ডুবান (/১17071070172) 





১নং। 


ফল রক্ষার “লাইটুনিং” বোতল। 


৭। ক্ষুদ্র ছিদ্র বন্ধ কর! (১০110710£) 
৮। সিদ্ধ কর! (0০০01511/) 
৯। ঠাণ্ডা জলের ট্যাঙ্কে ডুবান (০০০112£) 
১০। ঝালা-দেওয়। মুখ নীচের দ্বিকে দিয়ে দাড় করাইয়! 
রাখ! । 
১১। 


লেবেল লাগান। (1.21১৩1128) 
১২। কাঠের বাক বন্ধ করা। (০8708) * 
আমাদের দেশে ধাহার! ক্য।নারী খুলিতে চান তাহাদের 
ক্যানারীয় সঙ্গে একটি টিনের ডিবা! প্রস্তত করিবার 


৬১২ 
কারখানা (05৪ চিলি ও খোলা দরকার, কেন না 
আমাদের দেশে টিনের ডিবা বাজারে বেশী কিনিতে 
পাওয়৷ যায় না। যাহা যায় তাহারও অত্যন্ত দাম বেশি। 
তাই ক্যানারীর সঙ্গে সঙ্গে একটি টিনের ডিবা প্রস্তুত 
করিবার কারখানার নেহাৎ দরকার । আমি পরবর্তী প্রবন্ধে 
টিনের ডিবা প্রস্তুত করিবার কারখান! ও ক্যানারীর ৩৪ 
রকমের ( বড়, ছোট, মাঝারি * ৩।৪টি মোটামোটি এষ্টিমেট 
(7501772.06 ) বা আনুমানিক ব্যয়ের ফর্দ পাঠীইব। 


ক্যানিংএর উপযোগী ফল। 

* অতি কাচা, অতি পাকা, দাগিলাগা, কি পচা ফল 
ক্যানিংএর সম্পূর্ণ অনুপযোগী । টিন বা বোতলের মধ্যে 
এমন কোন গুপ্ত গুণ নাই যাহ! মন্দ জিনিষকে ভাল 
করিতে পারে। ভাল জিনিষকে ভাল রাখাই ক্যানিংএর 
কাজ। ফলে যখন রং ধরিয়াছে এমন অবস্থায় গাছ হইতে 
পাড়িয়! টাক! টাটুক! সেই দিনই ক্যান্‌ (027) করা 
দ্রকার। বাবসার পক্ষে অনেক সময় ওরূপ হইয়া উঠে না 
সত্য কিস্তৃযাহাতে সেরূপ বন্দোবস্ত স্বর! যায় তৎপ্রতি বিশেষ 
দৃষ্টি রাখা দরকার। মাঝে যে আমেরিকায় এ ব্যবসায় 
কিছু মন্দা ধরিয়াছিল তাহার একমাত্র কারণ যে তখন 
লোকে যা তা ফল যাহা পাইত তাহাই ক্যান্‌ (027) 
করিত। কিন্তু আজকাল ইহারা সে বিষয়ে খুব সতর্ক। 
ধাহারা বাড়ীতে নিজেদের জন্ঠ ফল প্রিজার্ভ করিতে চান 
তীহারা অনায়াসেই গাছ হইতে টাটকা ভাল ফল পাড়িয়া 
প্রিজার্ভ করিতে পারেন। অবস্ত ধাহারা সহরে থাকেন 
তাদের পক্ষে সব সময় টাটকা ফল পাওয়া মুস্কিল, সম্পূর্ণ 
টাক! না হউক যাহাতে ফলের মধ্যে পুর্ব্বোস্ত দোষগুলি 
না'থাকে তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখ! দরকার । 

বাড়ীতে বোতলে ভরিয়া ফল রক্ষণ। 
পুর্ব্বেই বলিয়াছি যে বাড়ীতে টিনের ডিবায় ভরিয়া 
, ফল রক্ষণ বড়ই অস্থৃবিধাজনক । কেননা ঝালা! দিয়া ঢাক্‌নি 
লাগান ইত্যাদি কাজ বাড়ীতে বড় হইয়া উঠিবে না। 
বোতলই বাড়ীর পক্ষে অত্যন্ত স্থবিধাজনক। এই 
বোতলে ফল রক্ষ! ছুই প্রকারে হইতে পারে। এক টিনের 
মতই বোতলে ফল ভরিয়া ফুটন্ত জলের কেটুলিতে ভুবাইয়া 


প্রবাসী | 


[৮দ ভাখ। 


পাতলা 


ফল সিদ্ধ করা, অন্ত নি, রো পাতে ফল সিদ্ধ করিরা 
বোতলে ভরা। ভিন্ন পাত্রে ফল সিদ্ধ করিয়া বোতলে 
ভরাই অত্যন্ত সুবিধাজনক । আমেরিকার প্রত্যেক 
বাড়ীতে বাড়ীতে যে ফল রক্ষা কর! হয় তাহার অধিকাংশই 
শেষোক্ত নিয়মে । আমাদের দেশস্থ রাল্লাকার্যে স্থনিপুণ 
ভগিনীগণ ও জননীগণ যে একাধ্য অবাধে ফরিতে পারিবেন 
তাহাতে একটুকুও সন্দেহ নাই। নূতন রান্না শিক্ষা- 
কারিণীর মত প্রথম প্রথম একটু ভয় বা অস্থবিধা হইতে 
পারে বটে কিন্তু ছুই একবার করিয়া অভ্যস্ত হইয়া গেলেই 
দেখিবেন যে ভাত রান্ন/ করা আর আম প্রিজার্ভ কর! 
উভয়েই সমান বিদ্যা বুদ্ধির দরকার । 

প্রথমতঃ ভাল ভাল ফগ বেছে নিয়ে তাহার খোস৷! 
ছাড়াইতে হইবে। পবে তাহার মাঠি ফেলে দিতে 
হইবে, যেদ্ি আম হয় তবে দুই দিকের পিঠ প্রায় আটি 
ঘেসাইয়! কাটিয়া লইয়৷ বাকি অংশটা তখন ছেলে পিলে- 
দিগকে দিয়ে দিলেই ভাল হয়) পরে 'হাহাকে বেশ পরিষ্কার জলে 
ধুইতে হঈবে। ধোয়া হ'য়ে গেলে সিদ্ধ করার পূর্ব পর্যা্ত 
বেশ পরিষ্কার ঠাণ্ডা! জলেই ফল গুলিকে ভিজাইয়। রাখিতে 
হইবে কেননা তাহাতে ফলের রং নষ্ট হইবে না। পরে 
একটি পাত্রে ( এনামেলের ষ্ট.া-প্যান হইসেই ভাল হয়) 
তিন পেয়ালা জলের সহিত ছুই পেয়ালা চিনি এরূপ 
পরিমাণে অবশ্যই ধাহারা একটু বেশি মিষ্টি ভাল বাসেন 
তাহার! চিনির পরিমাণ বাড়ালেই চলিতে পারিবে, তাহা 
পরীক্ষ। করিয়া দেখিলেই হইবে, __মিশ্রিত করিয়া উনানে 
বসাইয়া দ্দিতে হইবে। যখনই জল ফুটিয়! উঠিবে তখনই 
ফল যাহ! ঠাণ্ডা জলে ভিজ্রাইয়! রাখা হইয়াছে উহ্বার মধ্যে 
দিতে হইবে পরে ঢাকৃনি দিয়! পাত্রের মুখটি ঢেকে দিয়া 
১৫ কি ২* মিনিট পর্যন্ত সিদ্ধ করিতে হইবে, পরে ফল 
বেশ সিদ্ধ হয়ে গেলে পর পাত্রটি উনানের উপর থাকিতে 
থাকিতেই উদ? হইতে কিছু ফুটন্ত সিরা (5797) প্রথমত 
বোতলে ভরিয়! পরে একটি চাম্চা ব! হাত দিয়! ফলগুলি 
ভরিতে হইবে পরে উত্তপ্ত সিরা__যাহা! তথন পাত্রে বাকি 
আছে, তাহা বোতলের সম্পূর্ণ মুখ পর্য্স্ত 'ভরিয়া দ্ববাসের 
সহিত ১নং বোতল হুইলে ঢাকৃমি ও নং বোতল হইলে 
স্তর বেশ করিয়৷ আটিক। লাগাইতে হইবে। পরে একটি ভিজা 


১১শ সংখ্যা। ] 


গামছা গরম জলে ভিজান ) নি বোতলের গলা ইত্যাদি 
বেশ করিয়! পু ছিয়! তাহাকে উপুড় করির়! ড় করাইয়া 
রাখিতে হইবে । যদি দেখা যার যে ভিতর হইতে কিছু সিরা 
বোতলের মুখ দিয়া বাহিরে আসিতেছে তবে জানিবেন 
পরিশ্রম বৃথ! হইয়াছে ক্ষেননা' বোতলের মুখে ফাক আছে। 
আর যদ্দি দ্বেখ! যায় যে কিছু সিরা বাহির হইতেছে না 
তবে অন্তত ছুই বংসর জন্ত নিশ্চিন্ত থাকা যাইবে যে 
ফল" কিছুতেই নষ্ট হইবে না। বোতল উপুড় করিয়া 
রাখিলে যদি দেখা যায় সিরা বাহিরে 'মাসিতেছে তবে 
তখনই মুখ খুলিয়া ভিতরের সিরা ও ফল গরম থাকিতে 
থাকিতেই, অন্ত কিছু গরম সিরা, যাহা! যে পাত্রে ফল সি্ধ 
করা হইয়াছে তাহাতে অবশিষ্ট আছে-বেতলে পুনরায় 
সম্পূর্ণরূপে ভরিয় পুনরায় মুখ বেশ শক্ত করিয়া লাগাইতে 
হুইবে। * এবং পুনরায় উপুড় করিয়া দীড় করিয়া রাখিয়! 
পরীক্ষা করিতে হইবে। 

যদ্দি উত্তপ্ত সিরা (5৮71১) ঠাণ্ডা বোতলে ভরা যায় 
তবে বোতল ভাঙ্গিয়! যাইবারই পৌনে ষোল আন! সম্ভব। 
তাই বোতলে সিরা ও ফল ভরিবাঁর পূর্বে বোতলকে বেশ 
করিয়া গরম করিয়। লইতে হইবে। একটি গামলা বা 
কড়াইয়ের মধ্যে জল গরম করিয়! তাহাতে বোতলটি 
ডুবাইয়! রাখিতে হইবে এবং মাঝে মাঝে একটি ছুরি বা 
চামচা দিয়া বোতলটিকে গড়াইয়া গড়াইয়া এপি ওপিউ 
করিতে হইবে তাহাতে গরম সমানভাবে বোতলের সকল 
স্থানে লাগিতে পারিবে । এক স্থানে বেশি গরম ও অন্ত 
স্থানে কম গরম লাগিলে বোতল ভাঙ্গিয়৷ যাইবার সম্ভাবনা । 
বোতলের সঙ্গে সঙ্গে তাহার ঢাক্‌নি ও রবারও গরম 
করিতে হইবে। এরনপভাবে বোতল গরম করাতে ছুই 
কাজই হইবে ; বোতলের মধ্যে দি কোন পোকা! ইত্যাদি 
(8০) থাকে তাহা মার! যাইবে এবং বোতল ভাঙ্গিবার 
চ্ত,হইতে রক্ষা পাইবে । "যখন ফল সিদ্ধ কার্য্য সম্পর 
করিয়৷ তাহাকে বোতলে ভরিবার উপযোগী করা হুইবে 
তখনই বোতল গরম জল হইতে উঠাইয়্। তাড়াতাড়ি 
বোতল গরম থাকিতে থাকিতেই পূর্বোক্ত নিয়মে সিরা ও 
ফল ভরিতে হুইবে। পরে রবার ও ঢাকৃনি গরম জল 
হইতে উঠাইয়া লাগাইতে হইবে। খোলা জানালার বা 


ফল রক্ষণ। 


৬১৩ 


দরজার নিকট* (যেখানে বাহু চলাচল করিতেছে এরূপ 


স্থানে বোতলে ফল ভর কাধ্য না করাই ভাল। কেনন। 
হঠাৎ ঠাণ্ডা বাতাস লাগিয়া বোতল ভাঙ্গিয়া৷ যাইতে 
পারে। বোতলকে ভাঙ্গিবার হস্ত হইতে রক্ষা করিতে 
হইলে যাহাতে সিরা ও বোতল প্রায় সমান গরম হয়, 


সরকার বেরিউরেইরলৌরট। 





ফল রক্ষার “ইকনমি” বোতল । ৩নং। 
তৎপ্রতি বিশেষ দৃষ্টি রাখা দ্রকার। একটি গামছা! গরম 
জলে ভিজাইয়! এবং চাপিয়! তাহ! হইতে জল ফেলিরা দিয়া 
তিন চার ভাঁজ করতঃ একটি কাঠের পিঁড়া বা চৌকির উপর 


পাতিয়া তাহার উপর বোতলটি বসাইয়া ফল ভর! কার্ধ্য 
করিলেই ভাল হয়। ফল ভর! ও মুখ লাগান ইত্যাদি কার্য 
হয়ে গেলে পর বোতলটি ঠাণ্ডা না হওয়া পর্য্যস্ত তাহাকে 
এক স্থানে দীড় করাইয়া রাখা দরকার। পরে বোতল ঠাণড। 
হলে পর একটি মেটে (9:০০) রঙের কাগজ দিয়া 
বোতলটিকে জড়াইয়। যেখানে আলো! যেতে না পারে গ্রমন 
স্থানে রাখিয়া দিতে হইবে। টিনে ভরিয়া! ফল প্রিজার্ভ করিলে 
যেখানে সেখানে রখ যায় কিন্ত বোতলে টিন হইতে সে বিষয়ে 


5৬ 


৬১৪ 


জিতলো 


অক্বিধা। 
ঘর (0০112) আছে, সেখানে তাহারা এ সমস্ত ফলের 
বোতল রাখে । কেহনা পরেই, সীড়র নীচে একটি ক্ষুদ্র 
ঘর করিয়! যাহাতে সেগানে আলো প্রবেশ করিতে না পারে 
এরূপ বন্দোবস্ত করিয়া সেণানেই এ সমস্ত বোতল রাখে। 
এই যে বোতপের উপর মেটে (13707) রঙের কাগজ 
জড়ান এ কেবল মালে! যাান্তি বোতলে ন: লাগিতে পারে 
তজ্জন্ত। আমাদের দেশে ইচ্ছা কবিলেই পত্যেক বাডীতেই 
এরূপ একটি ক্ষুদ্র অদ্ধকার ঘঠ্বে বন্দোবস্ত করিয়া লওয়া 
যায়। 
এখানে বেষে রকমের বোহুল বাবার করা হয় ভাহার 
তিন রকমের তিনটি চিত্র দেওয়া গেল। ইহার মপ্যে ১নং ও 
৩নং অথাৎ 15152100177101219 150179))৮ নামক বোতল 
বেশ প্যপহার বরা হয় 1550070))৮ বোতলে ওনং) 
শা ঢাকনিতেই একরূপ 


কাজ কবে। 


আলগা রবাবের দরণণার হয় নাউ 


[সিমেন্ট লাগান ম্মাছে শাগাতে5 পারের 


আমাদের দেশে একা 
নাজাত 


(এ বোতল পাও] বাহাণে কি না 
রে যার্দ 
ভবে কাহার কতটা বোতলের দরকার তাহা 
তাঁরকচন্দ্র দাস মহাশয়ের 


বলিতে পাবি ন'ঃ অন্ুনঙ্ধগান করালে 
না পাওয়: যায 
যদি টাকার ম্ডজ ভযু্ 
নিকট লিগিয়া পাঠান তবে মামরা সেহ পারমাণ বোতল 
এখান হইতে পাঠাঈভে চেষ্টা করিতে পারি। আমার 
নিকট চিঠি (লিথিতে খ৫১ ৮১০ পয়পা। ভাই মামার নিকট 
চিঠি না লিখিয়া ঢাকার সব শ্রীযুক্ত তারকচস্ত্র দাস 
মহাঁশয়কে লিখিলেই তিন আমাদগকে জানাইতে 
পারিবেন, তার ছেলে ও আম এই বিশ্ববিষ্ঠালয়েই পড়ি। 
তিনি প্রায়ই এখানে চিঠি লেখেন। তাই ওকে লিখিলেই 
তিনি অনুগ্রহ করিয়া আমাদিগকে জানাইবেন। 


আম সম্বন্ধে অষ্টেলিয়ার বিখ্যাত অধাপক শেলটন্‌ 


(13710155501 91761607) ॥ ১৮৯১ খুনে '্রস্বেন নগরে 
(879১2) যে এক মঙ্ছব্য প্রকাশ করিয়ািলেন, যাহা 
উক্তসালে- আগস্ট মাসে ১*নং বুলেটিন (139110117 ) এ 
প্রকাশিত হইয়াছিল, তাহা 'নম্নে উদ্ধত কাঁরতেছি। 
8510 1176 5011 01 [0016 80116201600 080- 
1110? 176 (১19 তি 51161690) 001£170 8০5 076 209 


পরার 


দেনা গ্রতোক ভে মাটির নীচে 


এডি কাট 


রি রি 1001 চিট? 17 হি [0700053 রি 88 
170 0০৮] 199 ০27790. 00727£68, 0£ ০081750 
৮0৮10110110, 19005001009 106০9070 1010691 
71617701770 21010 0৯00116006 


১031৮110115 


শে) 10011৩0, 


0. 0207210177105 2৮70 0706 
(701৩ ১৮০০ চ11৮ 6০611017115 581060৭19৮0) 
[7700055. [12020655 া 105127009 016. 0%091- 
10171 00017000111) 1050 উঠত 00600060065 
২৮৩০ 07101010301 707001 2807007৯211 
(101৯ 11 ৩০১০5 টস চ৮000101061720 0৮০7 
৫৮1,117 0015 10170 আতোত। £9102710 াট জ 
(7৩170700160 070 08106 81001010050 টি 
01 নখ 0011$5007170098 10 0৮৩ 010০1 005 01100 
৭) 

(130110111৯6) 10) 1২0]07701 2517001]100 


€10116ি101700৯5 বউ হ্এ১ 18010106579 130151)000, 
€)0০017812720 
আমাণ পময় খুব ধম। ভাই অনেক স্থানে হয় ত খুব 
পবিষ্কার করিয়া লিখিতে পাবি নাই । যদি ফল রক্ষা সম্বন্ধে 
কেহ কিছু জানিতে উৎসুক ভন এবং এ প্রবন্ধে তাহা, 
পরিক্ষার বুঝিতে না পারেন তবে অন্কুগ্রচ করিয়া নিয়লিখিত 
ঠিকানায় আমাকে লিখিলে আমর! যথাসাধ্য সংবাদ দিতে 
চেষ্টা করিন।% 
অনাথ বন্ধু সরকার। 


১1৮71[67থ ঢ01৬তোন1৬, 


(21110111210, 5, &, 





নবযুগের উত্মব।1 


নিজের অসম্পূর্ণতার মধ্যে সম্পূর্ণ সত্যকে আবিষ্কার 
করতে সময় লাগে। আমর! যে যথার্থ কি, আমরা যে 
কি কর্চি, তার পরিণাম কি, তার তাৎপধ্য কি সেইটি 
স্পষ্ট বোঝা সহজ কথা নয়। * 

বাণক নিজেকে ঘরের ছেলে বলেই জানে। তার 
ঘরের সন্বন্ধকেই সে চএম সম্বন্ধ বলে জ্ঞানকরে।, সে 


__ * এ প্রবদ্ধে ক্যানারীর (০5:107) কা? সাধ্য থে ্যঘে বার বিভাগে বিভক্ত 


কর! হইয়াছে পরবত্তী প্রবন্ধে তাহার প্রত্যেক বিভাগের চিত্র সহ 
কাধ্যপ্রণালী আলোচন! করিতে চেষ্টা করিব। ইতি লেখক। 
1 (শ্রীযুজ রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক মাঘোৎসবে পঠিত। ) 


টিন সা রঃ রঃ 


পাশ লাস 


জানেন! সে ঘরের চেয়ে অনেক ্ বড়__সে জানেনা, 
জীবনে সকলের চেয়ে বড় সম্বন্ধ তার ঘরের বা্রৈই। 

সে মানুষ সুতরাং সে সমস্ত মানবের । সে যদি ফল 
হয় তবে তার বাপ মা কেবল বৃস্তমাত্র ; সমস্ত মানববৃক্ষের 
সঙ্গে একেবান্ধে শিকড় থেকে ডাল পর্যান্ত তার মজ্জাঁগত 
যোগ। ্গ 

কিন্ত সে যে একান্তভাবে ঘরেরই নয়, সে যে মানুষ, 
একথা শিশু অনেকদিন পর্যন্ত একেবাবেই জানেনা । তবু 
একথা একদিন তাঁকে জান্তেই হণে যে ঘর তাঁকে ঘরের 
মধোই সম্পূর্ণ আত্মসাৎ কর্নার জন্তে গাঁলন কর্চে না__সে 
মানবসমাজের জন্তেই বেড়ে উঠ্চে। 

আমরা আজ পর্ধাশবৎসরের উর্দাকীল এই ১১ই মাঘের 
উৎসব করে আস্চি। আমরা কি করচি, এ উৎসব কিসের 
উৎসব, সে কথা আমাদের বোঁঝবার সময় হয়েছে; আর 
বিলম্ব করলে চলবে ন|। 

আমরা মনে করেছিলুম আমাদের এই উৎসব ব্রাহ্গ- 
সমাজেব উৎসব। ত্রাঙ্গগম্প্রদায়ের লোকেরা তাঁদের 
সম্ঘংসরের ক্লান্তি ও অবসাঁদকে উৎসবের ভাঁনন্দে বিসর্জন 
দেবেন, তাদের ক্ষ়গ্রস্ত জীবনের ক্ষতিপূরণ করবেন, 
প্রতিদিনের সঞ্চিত মলিনতা! ধৌত করে নেবেন; মভোৎসব- 
ক্ষেত্রে চিরনবীনতার যে অমৃত উৎস আছে তারি জল 
পাঁন করবেন এবং তাতেই স্নান করে নবজীবনের সন্ভোজাত 
শিশুর মত প্রফুল্ল হয়ে উঠবেন। 

এই লাভ এই আনন্দ ত্রাঙ্গদমাজ উৎসবের থেকে গ্রহণ 
যদি করতে পাঁরেন তবে ত্রাঙ্মসম্প্রদায় ধন্ঠ হবেনা কস্ত এই 
টুকৃতেই উৎমবের শেষ পরিচয় আমরা লাঁভ করতে 
পারিনে। আমার্দের এই উৎসব ব্রাঙ্গমদমাজের চেয়ে অনেক 
বড়) এমন কি, একেঞ্যদি ভারতবর্ষের উৎসব বলি 
তাহলেও একে ছোট করা হবে। 

আমি বলচি আমাদের, এই উৎসব মাঁনব-সমাজের 
উ্ব। একথ! যদি সম্পূর্ণ প্রত্যয়ের সঙ্গে আজ ন! বলতে 
পারি তাহলে চিত্বের সক্কোচ দূর হবে না) তাহলে এই 
উৎবের রশবয্যভাার আমাদের কাছে সম্পূর্ণ উন্ুক্ত হবেনা) 
আমরা ঠিক জেনে যাবনা কিসের যজ্ঞে আমরা আহ্ত 
হয়েছি। 


মানব- 


সি ৬তদঝ | 2 ০ 


৬৩৯৫ 


আমাদের উন ্গোত্লব £ বলব পেত রাদোত্সব 
বলবন| এই জঙ্কল্প মনে নিয়ে আমি এসেছি ; যিনি সত্যম্‌ 
তাঁর আলোকে এই উৎসবকে সমস্ত পৃথিবীতে আজ 
প্রসারিত করে দবেখ্ব ; আমাদের এই প্রাঙ্গণ আজ পৃথিবীর 
মহাপ্রাঙগণ ; এর ক্ষদ্রতা নেট। 
একদিন ভারতপর্য 4 তপে!বনে দাড়িয়ে বলেছিলেন 
“শণুস্ত বিশ্বে অমৃতন্ত প্। আগে দিবাধামানিন্তপ্ত, ৫ 
বেদ।হগে তং পুরুষ? মভাস্ত আ।দিভাবর্ণ, হমসহ পরন্তাৎ” 
তে অগুঠের পন্গণ মার! দিবাদ!ম আছ সকলে শোন. 
আমি গ্ঢোতিমার়্ মহ!ন পরকঘকে জেনেছি | 
প্রদীপ মাপনার আলোককে কেবল আপনাব মধো গোপন 
করে রাখতে পারেনা মহান্তঘ পরুবং মহান পুরুষকে মহৎ 
সভাকে ধারা পেয়েছেন দ্বাশি আরত দরজা বদ্ধ করে 
থাকৃতে পারেন ন! * এক তার! একেবারে বিশ্ব- 
লোকের মাঝখানে এসে দাড়ান; নিভাকাপ তাদের কঠকে 
আশ্রম্ন কবে আপন মাখা ঘোষণ। করেন দিবাধামকে 
তাঁরা তাঁদেব চারিদিকে প্রসারিত দেখেন; আর, 
যে মানুষের মুখেই দৃষ্টিপঠন কবেন, সে মুর্খ হোক আর 
পণ্ডিত ভোক্‌ সে রাক্চক্রনতী হোক আব দন দরিদ্রই 
হোঁক্‌, অমুতের পুত্র বলে তার পরিচয় প্রাপ্ু হন। 
সেই যেদিন ভারতবর্ষের তপোননে অনান্তেব বাত এসে 
পৌচেছিল, সে" দিন ভারতবর্ষ আপনাকে দিব্যধাম বলে 
জান্তেন, সেদিন তিনি অমৃত্ের পুত্রদের স্ভায় অমৃতমন্তর 
উচ্চারণ কবেছিলেন ; সেদ্দিন শ্তিনি বলেছিলেন-_ 
“যন্ত সর্ধ্বাণি ভূভানি আস্বান্টোব|নুপস্ঠীতি, 
সর্ববভূতেষু চাত্মানং তে! ন বিভৃগুপ্সতে |” 
যিনি সর্বভূতকেই পরমাত্মার মধ্যে এবং পরমাত্মীকে 
সর্ধভূতের মধো দেখেন তিনি কাউকেই আর ঘ্বণা করেন না+ 
ভারতবর্ষ বলেছিলেন--“তে সর্ধগং সর্ধতঃ প্রাপ্য ধীর 
যুক্তাত্মানঃ সর্বমেবাবিশস্কি”_ঘিনি সর্বব্যাপী তাঁকে সর্বরই 
প্রাপ্ত হয়ে তার সঙ্গে যোগযুক্ত ধীরেরা সকলের 'মধ্যেই 
প্রবেশ করেন। ূ 
সেদিন ভারতবর্ষ. নিখিল লোকের মাঝখানে ঈীড়িয়ে- 
ছিলেন) জলস্থল আকাশকে পরিপূর্ণ দেখেছিলেন) 
উর্দপূর্ণমধঃপূর্ণং দেখেছিলেন-_সেদিন সমস্ত অন্ধকার তার 


মুর্ভে5 


৬১৬ 


- কাছে উদ্ঘাটিত হ হয়ে গিয়েছিল, তিনি রও “বেদাহং”, 
আমি জেনেছি, আমি পেয়েছি । 

সেইদ্দিনই ভারতবর্ষের উৎসবের দিন ছিল) কেননা 
সেইদিনই ভারতবর্স তার অমৃতযজ্ঞে সর্বমানবকে অমৃতের 
পুত্র বলে আহ্বান করেছিলেন-_তার ঘ্বণা ছিল না, গহঙ্কার 
ছিল না। তিনি পরমাত্মার যোগে সকলের মধ্যেই প্রবেশ 
করেছিলেন। সে দিন তার আমন্ত্রণধবনি জগতের কোথাও 
সঙ্কুচিত হয়নি; তীর ব্রহগমন্ত্র বিশ্বসঙ্গীতের সঙ্গে একতানে 
মিলিত হয়ে নিত্যকালের মধ্যে প্রতিধবনিত হয়েছিল-_-সেই 
তার ছিল উৎসবের দিন। 

তার পরে বিধাতা জানেন কোথা হতে অপরাধ প্রবেশ 
করল। বিশ্বলোকের দ্বার চারিদিক হতে বন্ধ হতে 
লাগুল_ নির্ববাপিত প্রদীপের মত ভারতবর্ষ আপনার মধ্যে 
আপনি অবরুদ্ধ হল। প্রবল আ্োতস্থিনী যখন মরে আস্তে 
থাকে তখন যেমন দেখতে দেখতে পদে পদে বালির চর 
জেগে উঠে তার সমূদ্রগামিনী ধারার গতিরোধ করে দেয়, 
তাকে বহুতর ছোট ছোট জলাশয়ে বিভক্ত কবে ১--যে 
ধার! দূরদুরাস্তরের প্রাণদান্লিনী ছিল, যা দেশ-দেশাস্তরে 
সম্পদ বহন করে নিয়ে যেত, যে অশ্রান্ত ধারার কলধবনি 
জগৎসন্তীতের ানপুরার মত পর্বতশিখর থেকে মহাসমুদ্র 
পর্যাস্ত নিরন্তর বাজতে থাকৃত- সেই বিশ্বকল্যাণী ধারাকে 
কেবল থণ্ড খণ্ড ভাবে এক একটা ক্ষুদ্র গ্রামের সামগ্রী 
করে তোলে সেই খগণ্ডঠাগা'ল আপন পূর্বতন গ্রক্যটিকে 
বিশস্বত হয়ে বিশ্ববৃত্যে আর যোগ দেয় না, বিশ্বগীতসভায় 
আর স্থান পায় না,-সেই রকম করেই নিখিল মানবের 
সঙ্গে ভারতবর্ষের সম্বদ্ধেণ পুণাধার! সহস্র সাম্প্রদায়িক বালুর 
চরে খণ্ডিত হয়ে গতহান হয়ে পড়ল ।-_-তার পরে, হায়, 
সেই বিশ্ববাণী কোথায়? কোথায় সে বিশ্বপ্রাণের 
তরঙ্গদোল। ? রুদ্ধ জল যেমন কেবলি ভয় পায় অল্লমাত্র 
অশুচিতায় পাছে তাকে কলুষিত করে, এইজন্যে সে যেমন 
স্গান-পানের নিষেধের দ্বারা নিজের চারিদিকে বেড়! তুলে 
“দেয়, তেমনি আজ বদ্ধ ভারতবর্ষ কেবলি কলুষের আশঙ্কার 
বাহিরের বৃহৎ সংশ্রবকে সর্বতোভাবে দূরে রাখবার জন্তে 
নিষেধের প্রাটীর তুলে দিয়ে কুর্য্যালোক এবং বাতাসকে 
পধ্যস্ত তিরস্কৃতি করেছেন,_কেবলি বিভাগ, কেবলি 


প্রবাসী | 
ধা 0 বিশ্বের বোর গুরুর ডে বসে যে দীক্ষা নেবে 


[লম ভাগ। 


০০৯০ তা তাস ৩১০ শিপন শিস তাপ 


সে দীক্ষার মন্ত্র কোথায়, সে দীক্ষার অবারিত মন্দির 
কোথায়--সে আহ্বানবাণী কোথায় যে বাণী একদিন 
চারিদিকে এই বলে ধ্বনিত হয়েছিল-_ 

“যথাপঃ প্রবতাযস্তি যথ! মাঁসা অহর্জরম এবং মাং ত্রহ্মচারিণোধাত 
আয়স্ত সর্ববতঃ শ্বাহাঃ-_ 
প্জল যেমন স্বভাবতই নিয়দেশে গমন করে, মাস সকল 
যেমন স্বভাবতই সংবৎসরের দ্রিকে ধাবিত হয়, তেমনি 
সকল দিক হতেই ব্রহ্মচারিগণ আমার নিকট আন্গুন স্বাহ 1” 
কিন্ত সেই স্বভাবের পথ যে আজ রুদ্ধ। ধর্ম, জ্ঞান, 
সমাজ তাদেৰ সিংহদ্বার বন্ধ কবে বসে আঁছে--কেবল 
অগ্তঃপুরের যাতায়াতের জন্তে খিড়কির দরজার বাবহার 
চলচে মাত্র । 

সত্াসম্পদের দারিদ্র্য না ঘটলে এমন ছুর্গতি কখনই 
হয়না। যে বলতে পেরেছে প্বেদাহং” আমি জেনেছি, 
তাকে বেরিয়ে মাস্তেই হবে, তাকে বল্তে হবে *শৃণস্ত 
বিশে অমৃতস্ত পুত্রাঃ 1” 

এই রকম দৈন্টে নিবিড় অন্ধকারের মধো সমস্ত দ্বার 
জানাল! বন্ধ করে যখন ঘুমচ্ছিলুম এমন সময একটি ভোরের 
পাখার ক% থেকে আমাদের রুদ্ধ ঘরের মধ্যে বিশ্বের 
নিত্াসঙ্গীতের স্থুর এসে পৌছিল -_যে সুরে লোকলোকাস্তর, 
যুগযগান্তর স্থর মিলিয়েছে, যেস্থরে পৃথিবীর ধুলির সঙ্গে 
হুর্য্য তারা একই আত্মীয়তার আনন্দে বন্কৃত হয়েছে-_ 
সেই স্থুর একদ্দিন শোনা গেল । 

আবার যেন কে বল্লে “বেদাহমেতং”_-আমি একে 
জেনেছি ! কাঁকে জেনেছ? “আদিত্য বর্ণং৮__জ্যোতির্শায়কে 
জেনেছি__ধাকে কেউ গোপন করতে পারে না । জ্যোতি- 
রয়? কই তাকে ত আমার গৃহসামগ্রীর মধ্যে দেখ চিনে।__ 
না, তোমার অন্ধকার দিয়ে ঢেকে তাকে তোমার ঘরের 
মধ্যে চাপা দিয়ে রাখোঁনি-_ত্তাকে দেখছি তমসঃ পরস্তাৎ-_ 
তোমাদের সমস্ত রুদ্ধ অন্ধকারের পরপার ছতে। তুমি 
যাকে তোমার সম্প্রদায়ের মধ্যে ধরে রেখেছ, পাছে আর 
কেউ সেখানে 'প্রবেশ করে বলে মন্দিরের দরজা.বন্ধ করে 
দিয়েচ, সে যে অন্ধকার-_নিখিল মানব সেখান থেকে 
ফিরে ফিরে যায়, হুর্্য চন্দ্র সেখানে দৃষ্টিপাত করে নাঁ_ 


১১শ সংখ্যা । ] 


উপ াত৭৯০৪৭৯০০৭৭ ৯০৪৯৯০৫৪৯৯৪ ৯৯৯৯০৯৯ কপ ত৫০০৩০০৪৫৭ 


সেখানে জ্ঞানের স্থানে শাস্ত্রের বাক্য, ভক্তির স্থানে 
পূজাপদ্ধতি, কর্মের স্থানে অভ্যন্ত আচার ; সেখানে ছ্বারে 
একজন ভয়ঙ্কর “না” বসে আছে, সে বল্চে, না, না, এখানে 
না__দুরে যাঁও, দূরে 'যাও। সে বল্চে কান বন্ধ কর, 
পাছে মন্ত্র কানে যার, সরে বস পাছে স্পর্শ লাগে, দরজা 
ঠেলোনা! পাছে তোমার দৃষ্টি পড়ে! এত “না” দিয়ে তুমি 
যাকে ঢেকে রেখেছ আমি সেই অন্ধকারের কথ! বলছিনে__ 
কিন্তু বেদাহমেতং_আমি ক্টাকে জেনেছি ধিনি নিখিলের-_ 
ধাকে জান্লে আর কাউকে ঠেকিয়ে রাখ যায় না, কাউকে 
দ্বণ! কর! যায় না_ধাকে জান্লে, নিয় দেশ যেমন জল- 
সকলকে স্বভাবতই আহ্বান করে, সংবৎসর যেমন মাস- 
সকলকে স্বভাবতই আহ্বান করে তেমনি স্বভাবত 
সকলকেই অবাধে আহ্বান করৰার অধিকার জন্মে 
তাঁকেই ৫জনেছি। 

ঘরের লোক কুদ্ধ হয়ে ভিতর থেকে গর্জন করে 
উঠল-_দূর করদূর কর, একে বের করে দাও- এত 
আমার ঘরের সামগ্রী নয়! এত আমার নিরমকে মান্বে 
না! 

না, এ তোমারি ঘরের না, এ তোমার নিয়মের বাধ্য 
নয়। কিন্তু পারবে না-আকাঁশের আলোককে গায়ের 
জোর দিয়ে ঠেলে ফেলতে পারবে না-_-তার সঙ্গে বিরোধ 
করতে গেলেও তাকে স্বীকার করতে হবে। প্রভাত 
এসেছে ! 

প্রভাত এসেছে- আমাদের উৎসব এই কথা বল্চে! 
আমাদের এই উৎসব ঘরের উৎসব নয়, ব্রাহ্মদমাজের উৎসব 
নয়, মানবের চিত্তগগনে ষে প্রভাতের উদয় হচ্চে এ ষে 
সেই স্মহত প্রভাতের উৎসব | 

বু যুগ পুর্বে এই প্রভাত-উৎসবের পবিত্র গন্ভীর মন্ত্র 
এই ভারতবর্ষের তপোবনে ধ্বনিত হয়েছিল, *একমে- 
বাজিত্রীয়ং।” অদ্বিতীয় এক"! পৃথিবীর এই পূর্ববদিগন্তে 
আবার কোন্‌ জাগ্রত মহাপুরুষ অন্ধকার রাত্রির পরপার 
হতে সেই মন্ত্র বন করে এনে স্তব্ধ আকাশের মধ্যে স্পন্দন 
লা করে দিলেন! একমেবাধিতীয়ং! অদ্বিতীয় এক ! 

এই যে প্রভাতের মন্ত্র উদয়শিখরের উপরে দীড়িয়ে 
নিয়ে দিলে, যে, "এক সুরধ্য উদয় হচ্চেন, এবার ছোট 


৬১৭ 


কপি ৯৯৪৪৯ ০০৯৭০ ৪৪৯৯৯-০৪৪ ৪৪০ কতা ৫৯৯৪৯ ৯০৪৪৭৯১৯৩৪৭ ৪৭৪০৪ ৯৫৫০৯৭৯০০ ৯৯০ 


ছোট অসংখ্য প্রদীপ নেবাঁও*__এই মন্ত্র কোনো একঘরের 
মন্ত্র নয়, এই প্রভাত কোনো একটি দেশের প্রভাত নয়-_ 
হে পশ্চিম, তুমিও শোনো? তুমি জাগ্রত হও- শুণুস্ত বিশ্বে-_ 
হে বিশ্ববাসী, সকলে শোনো__পুর্বগগনের প্রান্তে একটি 
বাণী জেগে উঠেছে__বেদাহমেতং--আমি জান্তে পারচি 
_-তমসঃপরস্তাৎথ__অন্ধকারের পরপার থেকে আমি জান্তে 
পারচি-__নিশাবসাঁনের আকাশ উদয়োন্ুখ আদিত্যের আসন্ন 
বকে যেমন করে জান্তে পারে তেমনি করে। 
“বেদাহমেভং পুরুষং মহাস্তং আদিত্যবর্ণং তমসঃপরস্তাৎ !” 
এই নূতন যুগে পৃথিবীর যানবচিত্তে যে প্রভাত আস্চে 
সেই নব প্রভাতের বার্তা বাংলাদেশে আজ আশি বৎসর 
হল প্রথম এসে উপস্থিত হয়েছিল। তখন পৃথিবীতে 
দেশের সঙ্গে দেশের বিরোধ, ধর্মের সঙ্গে ধর্মের সংগ্রাম ১ 
তখন শাস্্বাক্য এবং বাহ্‌ প্রথার লৌহ সিংহাসনে বিভাগই 
ছিল রাজা-__-সেই ভেদবুদ্ধির প্রাচীররুদ্ধ অন্ধকারের মধ্যে 
রাজা রামমোহন যখন অদ্বিতীয় একের আলোক তুলে 
ধরলেন তখন তিনি দেখতে পেলেন যে, যে ভারতবর্ষে 
হিন্দু মুসলমান ও ৃষ্টানধর্প আজ একত্র সমাগত হয়েছে 
সেই ভারতবর্ষেই বু পূর্ব্ব যুগে এই বিচিত্র অতিথিদের 
একসভায় বসাবার জন্তে আয়োজন হয়ে গেছে। * মানব 
সভ্যতা যখন দেশে দেশে নব নব বিকাশের শাখ! প্রশাখায় 
ব্যাপ্ত হতে চলেছিল তখন এই ভারতবর্ষ বারম্বার মন্ত্র 
জপ করিতেছিলেন--এক ! এক! এক! তিনি বল্‌- 
ছিলেন ইহু চে অবেদীৎ অথ সত্যমন্তি_এই এককেই 
যদি মানুষ জানে তবে সে সত্য হয়-ন চে ইহ অবেদীৎ 
মহুতী বিনষ্টিঃ__-এই এককে যদি না জানে তবে তাঁর 
মহতী বিনষ্টি। এ পর্যন্ত পৃথিবীতে যত মিথ্যার প্রাছর্ভাৰ্‌ 
হয়েছে সে কেবল এই মহান্‌ একের উপলব্ধি অভাবে-_ 
যত ক্ষুদ্রত৷ নিক্ষলতা৷ দৌর্ধল্য, সে এই একের থেকে 
বিচ্যুতিতে_যত মহাপুরুষের আবির্ভাব সে এই এককে 
প্রচার করিতে--যত মহাবিপ্লবের আগমন সে এই এককে 
উদ্ধার করবার জন্যে ! |] 
যখন ঘোরতর বিভাগ বিরোধ বিক্ষিপ্তত্ার ছুর্দিনের 
মধ্যে কোথায় এই বাংলা দেশে অপ্রত্যাশিত অভাবনীয় 
রূপে এই বিশ্বব্যাপী একের মন্ত্র_এক মেবাদ্বিতীযং___ 


৬১৮ 


+০০তাশাি। 


বিহীন অুস্পই্বরে উত্চারিত হয়ে উঠল « তখন এ কথা 
নিশ্চয় জান্তে হবে__সমস্ত মানবচিত্তে কোথা হতে একটি 
নিগৃঢ় জাগরণের বেগ সঞ্চারিত হয়েছে-_এই বাংলা 
দেশে তার প্রথম সংবাদ ধ্বনিত হয়ে উঠেছে ! 

আমাদের দেশে আজ বিরাট্‌ মানবের আগমন হয়েছে। 
এখানে আমাদের রাঁজ্য নেই, বাণিজ্য নেই, গৌরব নেই, 
পৃথিবীতে আমরা সকলের চেয়ে মাথা নীচু করে রয়েছি__ 
আমাদেরই এই দরিদ্র ঘরের অপমানিত শৃন্ঠতার মাঝখানে 
বিরাট মানবের অভ্যুদয় ভয়েছে। তিনি আজ আমাদেরই 
কাছে কর গ্রহণ করবেন বলে এসেছেন। সকল মানুষের 
কাছে নিত্যকালের ভালায় সাজিয়ে ধর্তে পারি এমন 
কোনে রাঁজহূর্লভ অর্থ্য আমাদের এখানে সংগ্রহ হয়েছে, 
নইলে আমাদের এ সৌভাগ্য হত না। আমাদের এই 
উৎসর্গ বটের তলায় নয়, ঘরের দালানে নয়, গ্রামের মণ্ডপে 
নয়, এ উৎসর্গ বিশ্বের প্রাঙ্গণে! এইখানেই তার প্রাপ্য 
নেবেন বলে বিশ্বমানৰ তার দৃতকে পাঠিয়ে দিয়েছিলেন ) 
তিনি আমাদের মন্ত্র দিয়ে গিয়েছেন, “একমেবাদ্ধিতীয়ং 1” 
বলে গিয়েছেন মনে রাখিস্‌, সঁকল বৈচিত্রের মধ্যে মনে 
র্লাখিস্‌ অদ্বিতীয় এক ! সকল বিরোধের মধ্যে ধরে রাখিস্‌ 
অদ্বিতীয় এক ৷ 

সেই মন্ত্রের পর থেকেই আর ত আমাদের নিদ্রা নেই 
দেখচি! “এক” আমাদের স্পর্শ করেচেন, আর আমর! 
ন্ুস্থির থাকৃতে পারচিনে ! আজ আমরা ঘর ছেড়ে, দল 
ছেড়ে, গ্রাম ছেড়ে বিশ্ব-পথের পথিক হব বলে চঞ্চল 
হয়ে উঠেছি! এ পথের পাথেয় আছে বলে জান্তুম না-_ 
এখন দেখছি অভাব নেই ! ঘরে বাহিরে অনৈক্যের বারা 
যারা নিতাত্ত বিচ্ছিন্ন সমস্ত মান্গুষের মধ্যে তারাই “এক”কে 
প্রচার করবার হুকুম পেয়েছে । এক জায়গায় সম্বল আছে 
বলেই এমন হুকুম এসে পৌছিল ! 

. তার পর থেকে আনাগোন! ত চলেইচে ) একে একে 
দুত আস্চে। এই দেশে এমন একটি বাণী তৈরি হচ্চে 
যা পূর্ববপশ্চিমকে এক দিব্যধামে আহ্বান করবে, যা একের 
আলোকে অমৃতের পুত্রগণকে অমূতের পরিচয়ে মিলিত 
করবে । রামমোহন রায়ের আগমনের পর থেকে আমাদের 
দেশের চিন্তা, বাকা ও কর্শ, সম্পূর্ণ না জেনেও, একটি 


প্রবাসী | 


বকরভাগ। 


১৯৩? ৯১ লক ৭ 


চিরন্তনের অভিমুখে চ চলেছে। _ আমরা কোনো একটি 
জায়গায় নিত্যকে লাভ করব এবং প্রকাশ করব এমন 
একটি গভীর আবেগ আমাদের অন্তরের মধ্যে জোয়ারের 
প্রথম টানের মত স্ফীত হয়ে উঠ্ছে। আমরা অন্ভৰ 
করচি, সমাজের সঙ্গে সমাজ, রিজ্ঞানের সঙ্গে বিজ্ঞান, 
ধর্মের সঙ্গে ধর্ম যে এক পরমতীর্থে এক সাঁগরসঙ্গমে 
পুণ্যন্নান করতে পারে তারই রহস্ত আমরা আবিষ্কার করব। 
সেই কাজ যেন ভিতরে ভিতরে আরম্ভ হয়ে গেছে) 
আমাদের দেশে পৃথিবীর যে একটি প্রাচীন গুরুকুল ছিল 
সেই গুরুকুলের দ্বার আবার যেন এখনি খুলবে এম্‌নি 
আমাদের মনে হচ্চে। কেন না, কিছুকাল পূর্বে যেখানে 
একেবারে নিঃশব্দ ছিল এখন যে সেখানে ক?ম্বর শোন! 
যাচ্চে! আর এ যে দেখছি বাতায়নে এক একজন মাঝে 
মাঝে এসে দীড়াচ্চেন! তাদের মুখ দেখে চেনা যাচ্চে 
তারা মুক্ত পৃথিবীর লোক, তারা নিখিল মানবের আত্মীয় ) 
পৃথিবীতে কালে কাঁলে যে সকল মহাপুরুষ ভিন্ন ভিন্ন 
দেশে আগমন করেছেন সেই যাঁজ্ঞবন্ধ্য, বিশ্বামিতর, বুদ্ধ, 
খৃষ্ট, মহম্মদ, সকলকেই তার! ব্রন্মের বলে চিনেছেন) 
তাঁরা মৃতবাক্য মৃত আচারের গোরস্থানে প্রাচীর তুলে 
বাস করেন না! তাদের বাক্য প্রতিধ্বনি নয়, কার্ধ্য 
অনুকরণ নয়, গতি অন্ুবৃতি নয় ; তার! মানবাত্মার মাহাত্ম্য- 
সঙ্গীতকে এখনি বিশ্বপোকের রাজপথে ধ্বনিত করে 
তুলবেন। সেই মহা সঙ্গীতের মূল ধুঝ়্াটি আমাদের গুরু 
ধরিয়ে দিয়ে গেছেন-_-”একমেবাদ্িতীয়ং।” সকল বিচিত্র 
তানকেই এই ধুয়াতেই বারম্বার ফিরিয়ে আন্তে হবে-_ 
একমেবাদিতীয়ং। 

আর আমাদের লুকিয়ে থাকবার যে নেই ! এবার 
আমাদের প্রকাশিত হতে হবে--ব্রদ্দের আলোকে সকলের 
সাম্নে প্রকাশিত হতে হবে- বিশ্ববিধাতার নিকট থেকে 
পরিচয়পত্র নিয়ে সমুদয় মানুষের কাছে এসে দীড়াতে হবে। 
সেই পরিচয়পত্রটি তিনি তীর দূতকে দিয়ে আমাঁঘের কাছে 
পাঠিয়ে দিয়েছেন। কোন্‌ পরিচয় আমাদের ? আমাদে॥ 
পরিচয় এই যে আমর! তারা যারা বলে না যে ঈশ্বর বিশেহ 
স্থানে বিশেষ স্বর্গে প্রতিষ্ঠিত, আমর! তার! যার! বলে. 


“একোবশী সর্বভূতান্তরাত্মা” সেই এক প্রতুই সর্বভূতে, 


১১শ সংখ্যা । বা 


অস্তরাত্মা, আমরা তারা যারা বলে না যে বাহিরের কোনো 
প্রক্রিয়া! দ্বারা ঈশ্বরকে জানা যায় অথবা কোনে! বিশেষ 
শাস্ত্রে ঈশ্বরের জ্ঞান বিশেষ লোকের জন্যে আবদ্ধ হয়ে 
আছে, আম্রা বলি “দা মনীষা মনসাভিক্র গু” হৃদয়স্থিত 
সংশয়রহিত বুদ্ধির'দ্বারাই তাকে জান! যায়; আমর! তার! 
যার! ঈশ্বরকে কোনো বিশেষ জাতির বিশেষ লভ্য বলিনে 
আমরা বলি তিনি অবর্ণঃ এবং বর্ণাননেকান্লিহিতার্থে! দধাতি, 
সর্ব্ব বর্ণেরই প্রয়োজন বিধান করেন কোনে! বর্ণকে বঞ্চিত 
করেন না; আমরা তার! যারা এই বাণী ঘোষণার ভার 
নিয়েছি এক, এক, অদ্বিতীয় এক! তবে আমরা আর 
স্থানীয় ধর্ম এবং সামক্িক লোঁকাচারের মধ্যে বীধ! পড়ে 
থাকৃব কেমন করে ! আমরা একের আলোকে সকলের 
সঙ্গে সম্মিলিত হয়ে প্রকাশ পাব। আমাদের উৎসব সেই 
প্রকাশের উৎসব, সেই বিশ্বলোকের মধ্যে প্রকাশের উৎসব, 
সেই কথা মনে রাখ্‌তে হবে! এই উৎসৰে সেই প্রভাতের 
প্রথম রশ্মিপাত হয়েছে যে প্রভাত একটি মহাদিনের অভ্যুদয় 
সুচনা করচে। 
লেই মহািন এসেছে অথচ এখনে সে আসে নি। 
অনাগত মহাভবিষ্যতে তার মু্তি দেখতে পাচ্চি। তার মধ্যে 
যে সত্য বিরাজ করচে সে ত এমন সত্য নয় যাকে আমর! 
একেবারে লাভ করে আমার্দের সম্প্রদধায়ের লোহার সিদ্ধুকে 
ঘ্বলিল দন্তাবেজের সঙ্গে চাবি বন্ধ করে বসে আছি? যাকে 
বল্ব এ আমাদের ব্রাহ্মসমাজের, ব্রাহ্গসম্প্রদায়ের ! না! 
আমর! সম্পূর্ণ উপলব্ধি করিনি, আমরা যে কিসের জন্য এই 
উৎসবকে বর্ষে বর্ষে বহন করে আস্চি ত1 ভাল করে বুঝতে 
পারিনি। আমর! স্থির করেছিলুম এই দিনে একদা ব্রাহ্মসমাজ 
স্থাপিত হয়েছিল আমরা ত্রাহ্মরা তাই উৎসব করি। কথাটা 
এমন ক্ষুত্র ন়। “এয দেবে বিশ্বকর্মা মহাত্মা সদা জনানাং 
হৃদয়ে সনিবিষ্টঃ* এই যে মহান্‌ আত্ম এই যে বিশ্বকর্মা দেবতা! 
সমিনি সর্বদা জমগণের হৃদয়ে সঙ্লিবিষ্ট আছেন তিনিই আজ 
বর্তমান যুগে জগতে ধর্মসমন্য় জাতিসমন্থয়ের আহ্বান এই 
অধ্যাত বাংলাদেশের দ্বার হতে প্রেরণ করেছেন ; আমরা 
তাই বলছি ধন্ত, খন্ত, আমর! ধন্ত!__-এই আশ্চর্য্য ইতিহাসের 
আনন্দকে আমর! মাঘোৎসবে জাগ্রত করচি। এই মহৎসত্যে 
আজ আমাদের উদ্বোধিত হুতে হুবে--বিধাতার এই মহতী 


নবধুগের উৎসব । 


শাসন পাজি, কতক ০৯৯ উতর ০৯৯ লী ৪২০ 5৭৫৭ শত 


৬১৯ 


৭১০ ম০তত৯০০৭ ১ ০৯ জি? ৫ 2৫৯? শা করত ৪৪৯ ০০৪৪৯ কস 


কপার যে গম্ভীর দ্বায়িত্ব তা আমাদের গ্রহণ করতে হবে! 
__বুদ্ধিকে প্রশস্ত কর, হৃদয়কে প্রসারিত কর, নিজেকে 
দরিদ্র বলে জেনোনা, দুর্বল বলে মেনোনা-__তপন্তায় প্রবৃত্ত 
হও, ছুঃখকে বরণ কর, ক্ষুদ্র সমাজের মধ্যে ভোগ করবার 
জন্তে জ্ঞানকে মৃতপ্রায় এবং কর্মকে যন্ত্র কোরোনা-_ 
সত্যকে সকলের উর্ধে স্বীকার কর এবং. ব্রদ্মের আনন্দে 
জীবনকে পরিপূর্ণ করে অভয় প্রতিষ্ঠ। লাভ কর। 

হে জনগণের হৃদয়াসন-সন্নিবিষ্ট বিশ্বকর্মা, তুমি যে আজ 
আমাদের নিয়ে তোমার কোন্‌ মহৎকর্্ম রচনা করচ, হে 
মহান্‌ আত্মা, তা এখনো আমরা সম্পূর্ণ বুঝতে পারিনি ! 
তোমার ভগবৎশক্তি আমাদের বুদ্ধিকে কোন্‌ খানে স্পর্শ 
করেছে, কোথায় তোমার হ্ষ্টিলীল৷ চল্চে তা এখনে! 
আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠেনি, জগৎ সংসারে আমাদের 
গৌরবান্ধিত ভাগ্য যে কোন্‌ দিগন্তরালে আমাদের জন্তে 
প্রতীক্ষা করে আছে স৷ বুঝতে পারচিনে বলে আমাদের 
চেষ্টা ক্ষণে ক্ষণে বিক্ষিপ্ত হয়ে পড়চে আমাদের দৈত্ত-বুদ্ধি 
ঘুচচেনা, আমাদের সত্য উজ্জল হয়ে উঠ্‌চেনাঃ আমাদের 
ছঃখ এবং ত্যাগ মহত্ব লাভ করুচে না, সমস্তই ছোট হয়ে 
পড়চে) স্বার্থ», আরাম, অভ্যাস এবং লোকভয়ের চেয়ে বড় 
কিছুকেই চোখের সাম্‌নে দেখতে পাচ্চিনে, একথা” বলবার 
বল পাচ্চিনে*ষে সমস্ত সংদার যদি আমার বিরুদ্ধ হয় তবু 
তুমি আমার পক্ষে আছ, কেননা, তোমার সংকল্প আমাঁতে 
সি হচ্চে, আমার মধ্যে তোমার জয় হবে! হে পরমাস্মন্‌, 
এই আত্ম-অবিশ্বাসের আশাহীন অন্ধকার থেকে, এই 
জীবনযাত্রায় নাস্তিকতার নিদারুণ কর্তৃত্ব থেকে আমাদের 
উদ্ধার কর, উদ্ধার কর, আমাদের সচেতন কর; তোমার 
যে অভিগ্রা়কে আনর। বহন করচি তার মহত্ব উপরৃদ্ধি 
করাও, তোমার আদেশে জগতে আমর যে নবযুগের সিংহ্‌- 
দ্বার উদঘাটন করবার জন্তে যাত্র/ করেছি সে পথের লক্ষ্য 
কি ত৷ যেন সাশ্প্রঘাস্িক মুঢ়তায় আমর! পথিমধ্যে -বিস্বত 
হয়ে না বসে থাকি! জগতে তোমার বিচিত্র আনন্দরূপের. 
মধ্যে এক অপরূপ অরূপকে নমস্কার করি,নানাদেশে নাঁনাকালে 
তোমার নান! বিধানের মধ্যে এক শাশ্বত বিধানকে আমর! 
মাথায় পেতে নিই-_ভয় দুর হোক্‌, অশ্রদ্ধা দূর ভোক্‌, 
অহঙ্কার দূর হোক্‌, তোমার থেকে কিছুই বিচ্ছিম নেই, 


৬২০৩ 
(সমন্তই তোমার এ এক ক অমোধ শক্তিতে বিধত, এবং এক মঙ্গল 
সঙ্কল্পের বিশ্বব্যাপী আকর্ষণে চালিত এই কথ৷ নিঃসংশয় 
জেনে সর্বত্রই ভক্তিকে প্রসারিত করে নতমস্তকে জোড়- 
হাতে তোমার সেই নিগৃঢ় সন্থক্পকে দেখবার চেষ্টা করি! 
তোমার সেই সংকল্প কোনে! দেশে বদ্ধ নয়, কোনেো। কালে 
খণ্ডিত নয়, পণ্ডিতের! তাকে ঘরে বসে গড়তে পারে না, 
রাজ! তাকে কৃত্রিম নিয়মে বাধতে পারে না, এই কথা 
নিশ্চিত জেনে এবং সেই মহা সন্কল্ের সঙ্গে আমাদের সমুদয় 
সন্কল্নকে স্বেচ্ছাপুর্বক সম্মিলিত করে দিয়ে তোমার রাজধানীর 
রাজপথে যাত্রা করে বেরই; আশার আলোকে আমাদের 
আকাশ প্লাবিত হয়ে যাঁক্‌, হৃদয় বলতে থাক্‌ আনন্দং 
পরমানন্দং, এবং আমাদের এই দেশ আপনার বেদীর উপরে 
আর একবার দীড়িয়ে উঠে মানবসমাজের সমস্ত ভেদবিভেদের 
উপরে এই বাণী প্রচার করে দ্রিক্‌__ 


শৃণৃস্ত বিশ্বে অমৃতন্ত পুত্রা। আ যে দিব্যধামানি তস্থ,। 
বেদাহমেতং পুরুষং মহাস্তম্‌ আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ ॥ 


ও একমেবাদ্বিতীয়ং। 





পেন্সিল্ভেনিয়া-প্রবাসীর পত্র । 
১*ই অজ্্টাবর সাউদ্দামটন থেকে জাহাজে চড়েছিলাম। 
জাহাজে উঠবার আগে একবার ডাক্তারের একজামিন 
অর্থাৎ স্থাস্থ্যপরীক্ষা হয়। দেখলাম এক জায়গায় ডাক্তার 
ঈাড়িয়ে আছে, আর এক একজন করে তার সামনে 
গিয়ে দীড়াচ্ছে, তিনি গুধু চোখের পাতাট! উদ্টে দ্বেখচেন। 
বস্‌» একজামিন হয়ে গেল। এ জাহাজটা গোলকুণ্ডার 
চেয়ে অনেক বড়, প্রায় ১১০০০ টন। ক্যাবিনের বঝ! 
কাম্রার অন্ত নেই। যেদিকে থাওয়৷ যায় সেদিকেই 
ক্যাবিন। এসব ক্যাবিনে রাতদিনই ইলেক্টিক্‌ লাইট্‌ 
জল্ছে। প্রথম দিন এসে তে! ক্যাবিন খুজে কিছুতেই 
পাই.ৰ$। . শেষে অনেক, চেষ্টা করে তে। ক্যাবিন পাওয়া 
গেল। .ব্যাগগুলে৷ রেখে একবার উপরে গেলাম। জাহাজ 
ছেড়ে দিয়ে খানিক দূর এসেছে এমন সময় আমার 
ক্যাবিনে এসে, দেখি পোর্ট হোল্‌ খোল! পেয়ে দিব্যি একটী 
ঢেউ ঘরের ভিতর ঢুকে বিছান! বালিশ জিনিসপত্র সব 
ভিজিয়ে ঘরের মেজেতে বেশ খেল! করে বেড়াচ্ছে। ক্যাবিন- 


প্রবাসী । 


পতিত সিসি কাত 


[৮ম ভাগ। 


৯০ তর শসি৯০ 


বরকে বিজ্ঞান করাতে সে [বলিল ৫ যে য একটা চেউ ভিভরে 
অনধিকার প্রবেশ করে এই কাণ্ড করে রেখেছেন। যা 
হোক আবার সমস্ত বিছানা বালিশ বদল দ্িল। ২৩শে 
রাত্রি ৮১৪ মিনিটের গাড়িতে চড়ে .২৪শে বেল! ১১টার 
সময় এখানে এসে পৌছিয়েছি। রাস্তায় “বেলফণ্টে” একবার 
বদলাতে হয়েছিল।--প্রথম ৩।% দিন সমুদ্র এত ভয়ানক 
ছিল যে ঢেউ আপার ডেক ছাড়িয়ে উঠেছিল। ক্যাবিন 
থেকে বাইরে বার হুবার সাধ্য কারে। ছিল না। ১&ই 
সমুদ্র শাস্ত হয়, আমিও সেদিন প্রথম ডেকে যেতে পারি। 
জাহাজে কেবল আমি একমাত্র কাল! আদমী তাই আমি 
গেলেই সাহেব মেমগডলো ই করে দেখত। যা হোক 
সেখানে একটী আমেরিকান ইহুদীর সঙ্গে বেশ ভাৰ 


বরাত শিস দিত ৮৭৭৭০০াশ৭০, ০০০৯৮৯। 


হয়েছিল, আমেরিকায় নেমে তার দ্বার কিছু উপকার 


পাওয়া গেছে। ১৬ই অক্টোবর জাহাজে বসে 'আমিও 
রাখি-উৎসব নিজে নিজে করলাম। সে দিন রান্না কোন 
ঞরিনিষ থাই নাই শুধু আপেল আর বাদাম খেয়ে কাটিয়েছি। 
মাসখানেক পরে সেদিন ন্নানও করি। ১৭ই আমাদের 
“ফিলাডেলফিয়া” জাহাজ প্রায় রাত্রি ১০টাঁর সময় নিউ 
ইয়র্ক পৌছায়। সোদন সকাল থেকে এত কুয়াস৷ হয়েছিল 
যে চারাদকের কিছুই দেখা যান নাহই। আগে থাকতেই 
আমার ভাবনা! হয়েছিল যে এই অঞ্জান! সহরে কোথায় 
গিয়ে উঠব, তার উপর এই কুয়াসা, আর রাত্রি ১০টার 
সময় জাহাজ জেটিতে লাগল । নিউ ইয়র্কে কারে। ঠিকান! 
জানতাম ন| বলে আগে চিঠি দেওয়। হুয়নি। প্রথমে জাহাজে 
উঠবার আগেই ত একবার সেই জন্মকাল থেকে কুষ্ঠ 
লিখে দিতে হয়েছে । আবার নামবার সময় যত কিছু খবর 
আছে সব লিখে দিয়েও রক্ষা নাই, আবার ট্রাঙ্ক খুলে 
একজামিন করে তবে ছেড়েছে । তবে এট! ইংরাজ বাবু- 
দেরও করেছে ? তাদের লালমুখ দেখে ছেড়ে কথ! কক্মনি। 
এক এক সাহেব তো! চটেই লাল। যাক্‌, নামবার পর 
সেই ইদী তার এক বন্ধুকে ৪০০, ১1০৩০এ নাঁময়ে দিতে 
বললে, সেও 82150 5 যাবে । আমাকে লগ্ডনে একজন 
আন্দাজে নিউ ইন্র্কের ইত্ডিয়া হাউসের ঠিকান! দিয়েছিল । 
৪০১ 90 নেমে দেখি সেখানে ১১৯২ পার্ক 
এাভিনিউর চিহ্ণও নেই ; আর যে আমার সঙ্গে ছিল সেও 








কৰি নবানচন্দ্র সেন । 





শ্রীমনোরগ্রন গুহ ঠাকুরতা। বিচারপতি শঙ্করন্‌ নায়ার 


তার বাড়ী খু পায় না। 
€ বছর পরে বাড়ী ফিরছে । ডি গিয়ে প্রথমে 
ধা ধাক্কি আরম্ভ করলে, খানিক পরে সে বাড়ীর লৌক 
বেরিয়ে এসে বলল যে.সে বাড়ীতে অন্ত লোক থাকে। 
শুনে তো বুড়োর চক্ষুস্থির। তার পর রাস্তয়ি রাস্তায় 
দুজনেই হায়রান হয়ে প্রায় একখন্টা পরে সে হঠাৎ তার 
এক চেনা লোক দেখতে পেয়ে তবে তার বাড়ী খুঁজে 
পায় আমাকেও তার বাড়ী নিয়ে গেল কিন্ত আমি 
দেখলাম যে আমাকে রাত্রে জাঁয়গ! দিতে হলে তাঁদের 
অস্থৃবিধা হবে। তাই রাত্রে সেখানে থাকতে রাজী হুলাম 
না। তার! প্রথমে আমাকে থাকতে অনেক করে বলল 
কিন্ত যখন দেখল যে আমি থাকতে রাজী নই তখন বুড়ো 
তার ছেলেকে আমার সঙ্গে ইগ্ডিয়! হাউস্‌ খুঁজে বার করতে 
পাঠাল" ছেলেটি পার্ক গ্যাঁভিনিউ জানত তাই ১১৪২ 
নম্বর খুঁজে নিতে বেশী কষ্ট হল না। রাত সাড়ে এগারটার 
পর গিয়ে ইত্ডিয়া হাউসে হাজির হলাম। এখানে এখন 
৪ জন বোর্ডার আছেন। তার মধ্যে ৩ জন বাঙ্গালী আর 
একজন সিংহলী। আজ বেল! সাড়ে ১১টার সময় এখানে 
এসে পৌছিয়েছি) আজ শনিবার বলে ভণ্তি হওয়া হলে! 
লা। বোধ হয় সোমবারের আগে ভণ্তি হওয়া হবে না। 
আমেরিকার মধ্যে সব চেয়ে ভাল ইউনিভারসিটি বোষ্টনে, 
কিন্ত সেখানকার ফি ২৫০ ডলার বলে সেখানে যাওয়া হলে! 
না। ওখানে থাকতে ভেবেছিলাম যে ফেব্লস্‌ সাহেবের. 
ক্কলারসিপ্‌ মানে যেখানে খুসী ভর্তি হতে পারব) কিন্ত 
নিউ ইয়র্কে এসে শুনলাম যে সেসব কিছু নয়) কয়েকটা 
ইউনিভারসিটি হিন্দু ছাত্রদের বেতনের টাক! ছেড়ে দেবে 
বলেছে তার জোরেই ফেব্লস্‌ ছেলেদের ফ্রি স্কলারসিপ্‌ 
দেবেন বলেছিলেন। 

যা হৌক, সে সব ইউনিভারসিটি ফি ছেড়ে দেবে বলেছে 
তান মধ্যে দেখলাম এটাই 'সব চেয়ে ভাল তাই এখানে, 
$লে এলাম। ক্রকূলিন (97০০1157)এর প্র্যাট্‌ ইন্সটটিউসনে 
ব্টিও যাব ঠিক করেছিলাম কিন্তু সেখানে প্রথমতঃ কোন 
ডিত্রি দৈর না ভাক্স ওপর সেটা তত ভাল ইন্দটিটিউসন্‌ ন়। 
এখন এই কলেজে আমি কেমিক্যাল ইন্জিনিয়ানসিং কোর্স 
(0185003981] (07:256:112 0০539) নিচ্ছি। প্রথম 


পেশ্দিল্ভেনিয়াপরবাসীর পত্র 4 মি 


সে "সাউথ আফ্রিকা? থেকে 


৬২১ 


লাস সি 


ছুই বছর সব জারগাতেই আর এক পড়া হয়। শেষের 
ছুই বছর গেশেল কোর্স নিয়ে শেষ করলে 7. 9০. ডিগ্রী 
পাওয়া যায়। আমি ভ্বেছি প্রথ্থম ছুই বৎসর এখানে 
পড়ে এখানকার প্রফেলারদের স্থপারিসে যদি বোষ্টন 
€901)12102]এ 116০ ১০101279711 যোগাড় করতে পারি 
তবে শেষদিকটা সেখানে পড়তে পাঁরব। সেখানে 
8[99০191 569061 হয়ে ভর্তি হতে পারলে এক বছরেই 
কোর্স, শেষ কর! যেতে পাঁরে। এখানকার জলবাষু খুব 
ভাল। কলেজ সমুদ্রের জল থেকে ১০০০ ফিট উচু পাহাড়ের 
উপর। আমাদের দেশের দার্জিলিংএর মত পাহাড়ে 
জায়গা । মাসে মাসে যে সব বীধা খরচ আছে তা! দিলাম-_ 
১ম (5 :--১৭ই সেপ্টেম্বর থেকে ২৯শে জাঙ্ছয়ারী-_ 
[00105100915 18, 01027951000 166--&ি 5, 
চ২০০০। 7২6060-$ 27, 110 055 $, 59 
০1005) 192,002. 10610909168 5,509 ০6:06, 
1০5% 459০55০০619) 1:21১072,0010  ০1727265 
--$& হ57 মোট $ 67. ২য় ০) :--২রা ফেব্রুয়ারী থেকে 
৯ল! জুলাই-__মোট $ 621 ছুই €৪:0;এ এক বছর হয়। 
খাওয়া! খরচ মাসে $ হ2এ একটু খারাপ এবং মাসে 
ক 75এ ভাল। তাছাড়া খুচরা বোধ হয় 8৫ ডলার 
লাগবে ।_-$ 2০০ (5090. 059 ছিল কিন্ত আমাকে 
দিতে হবে না। এক $ বা ডলার ৩২। এখানে 
ভত্তি হবার সময় 1395,10175 এবং 199817612০৩, 
17010577621 1৪০, 111)12, 19,9012601% ইত্যাদি ধরে 
সব শুদ্ধ এক €6770এর জন্য ৬৭ ডলার দ্বিতে হবে। এখন 
থেকে হিন্দু ছাত্র হইলেই তাকে ফ্রী নেওয়া হবে। এই 
পেন্সিলভেনিয় ষ্টেট কলেজ এখানে নাকি খুব সন্ত বলে 
বিখ্যাত। এত কম খরচে নাকি অন্ত কলেজে থাকা - 
যায় না। ও 

এখানকার ৬টা খুৰ ভোর জানতে হবে। ৭৭! ৫থকে 
সকালের খাওয়া! আরম্ভ হয়। খাবার কোন নির্দিষ্ট জায়গা , 
নেই কেউ বা হোটেলে খা আর কেউ বা আমি যেখানে 
থাই (1০. 41115657 1১৪11) সেখানে খায়ু। এই 44০: 
4£১117551109]1এ সব চেয়ে সম্তায় খাওয়৷ দেয়। অন্ত 
অন্ত হোটেলে মাসে ১৫ ডলার নেক, কিন্ত এখানে ১২ 


ডলার। তবে থাওয়াও তন্রপ। একটু সুবিধা এই যে 
তিন বারই এক গেলাস করে ছুধ দেয়। 737621515এর 
পর ৮ট! খেকে ৮'১৫ মিনিট পর্য্যস্ত ০17919০1. ৮২৯ 


মিনিট থেকে ক্লাশ আরম্ভ হয়। যদি অন্ত অন্য 
06192117560) প্রায়ই মাঝে মাঝে এক এক 1১০100 
খালি থাকে কিন্তু আমার 9০197077571 সব চেয়ে 
বেশী খাটুনি। তার উপর আঁম আবার দেরীতে এসেছি 
বলে ৬/91]581,0)এ অতিরিক্ত সময় খাটিতে হয়। আমার 
প্রায় সপ্তাহে ৩৫ ঘণ্টা ক্লাশ । মাঝে ১২২০ থেকে ১৩০ 
পধ্যস্ত ছুট (177007) থাকে তার পর প্রায়ই ৪ট। পর্যস্ত লাশ 
থাকে। তার পর মিলিটারি ডিল সকলকেই করতে হয়। 
রাত্রে ৬টার সময় খাবার আগে যে টুকু সময় পাই একটু 
বেড়িয়ে আসি। তার পর পড়তে বসতে হয় প্রায় ১২।১২॥০ 
টা প্যস্ত। কেবল শনিবার“বেল। ১*৩০র পর আর ক্লাশ 
থাকে না। রবিবার ছুটী থাকে । আমেরিকান বিশ্ববিদ্যালয়ে 
বিলাতী বিশ্ববিদ্যালয়ের চেয়ে ঢের বেশী থাটতে হয়। 
এখানকার কলেজে প্রত্যেককে ক্লাশে পড়৷ করে নিয়ে যেতে 
হয়। গ্রত্যেককেই পড়া দিতে হয়। এখন বোধ হয় বুঝতে 
পারছ কেমন তাবে আছি। এই কলেজ সহরের মধ্যে 





নয় বলে চারিদিকে খুব নির্জন আর পাহাড়ে ভরা। 
সহরের কোন বিলাস কিন্বা আমোদ এখানে নেই কিন্ত 
আমেরিকান ছেলের! এর মধ্যেই নিজেদের মধ্যে নান! 
আমোদ করে। এদের নানা আমোদ প্রমোদ আছে। তার 
মধ্যে যে ছুটী আমি এসে দেখেছি তার ছবি পাঠালাম । 
১মটা যে দিন এখানে প্রথম আসি (২৪শে )সে দিন 
হয়েছিল। এটা হচ্ছে কলেজের 20752] ০1957 50801 
এক পিপে দ্রাক্ষারস মাঝ খানে রাখে আর দুধারে 
[15970007) (19€ 9627) আর 90117017015 (2720 ১9) 
গোল হয়ে দীড়িয়ে 0০112০ ০1] কয়েকবার চেঁচায়। 
এই কলেজ %11 (চীৎকার) আবার মজার, না আছে তার 
মাথা, ন! আছে মুওু। আমাদের [155132767 91] কি জান? 
“রারা রারা, রারা রেল্ভ্) পেন্সি ছ্রেট নাইন্টিন্‌ টুয়েলভ্‌। 
9০135022075 561] বিন্দা লাক্কা, বুমালাক, বিংবাং বেল 
পেন্সিলভেনিয়া ষ্টেট নাইনটিন্‌ ইলেভ্ন, ইত্যাদি। যখন ৫৬ 
শো! ছেলে মিলে এক সঙ্গে এই বিটকেল ডাক ছাড়ে পদ 
যেন কাঁণের পোক! বার হবার যে! হয়। ধা হোক চীৎকার 
হয়ে গেলে একটা বন্দুকের আওয়াজ হয় আর অমনি ছুই 
দল এগিয়ে সেই পিপে অধিকার করবার চেষ্টা করে। সেই 


১১ 


সংখ্যা | | 


গসিওকা সিত সত ০৫১৯ 





হুড়োহুড়িতে কত যে হাত প| ভাঙ্গে তার ঠিকান! নাই। যে 
ক্লাস হারে তাহাদের ভারি অপমান। বিশেষতঃ যদি 
[091)12) হারে তবে অমনি 501217017015 রা নুতন 
নুতন আইন তৈরী করবে যে ফ্রেশ্ম্যান্‌ পকেটে হাত দিয়ে 
চলতে পাবে নাঃ তার! ঘাসের উপর দিয়ে চলতে পাবে না, 
ইত্যাদি যত রাজ্যের খামখেয়ালি নিয়ম আছে সব তৈরী 
করবে। যে ছবিট! দ্রিলাম (৬২২ পৃঃ দেখ ) সেটা সেই 
পিপে অধিকারের চেষ্টা হচ্ছে, কয়েকজন 90121,070,07 
পিপের উপর উঠে ধ্াড়িয়ছে আর তার চারিদিকে 
ঠেলাঠেলি ঘুযোঘুষি চলেছে । এবারে প্রায় ৪টী জখম 
হয়েছিল। এবার £7691)079.0রা হেরেছে। 

দ্বিতীয়টী হচ্ছে 172110ঘ/ ০67. 495. এটা ৩১শে 
অক্টোবর হয়। এদিন আমাদের দেশে যেমন লক্গীপুর্ণিমার 
রাত্রে ছেলের! চুরি করে বেড়ায় তেমনি এরাও সমস্তরাত 
ধরে বত 2215017151 করে রাখে । অধ্যাপকদের ঘরে গিয়ে 
শুয়োর মুরগী ইত্যাদি ছেড়ে দিয়ে, আসে। যত রাজ্যের 
বাদ্রাি আছে সব করবে। :৩১শে প্রায় রাত ১টা! 
পর্্্ত বাইরে ছেলেদের গোলমাল শুনেছি। ১ল! ভোর 
বেলা জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি আমাদের 


ঘরের সামনের এক গাছে পাইথান! থেকে সৰ 1011৩? 
7০7৩ নিয়ে গিয়ে টাঙ্গিয়্েছে, আর 1772.1;এর দরজার 
সামনে যত রাজ্যের ভাঙ্গাগাড়ী ইঞ্জিন ইট পাটকেল পাথর 
ইত্যাদি এনে সব রাস্ত! বন্ধ করে রেখেছে ( উপ্রের ছবি 
দেখ )। 35010 থেকে 51577102,:৭ এনে এক জায়গায় 
কতকগুলে! পাথর জড় করে তার মাঝখানে এক শুয়োর 
ছেড়ে দিয়ে তাঁর পাশে সেই সাইন বোর্ড লাগিয়েছে। 
একটা ঘরশুদ্ধ মুরগী তুলে এনে রেখেছে আর খড় দিয়ে 
[)০0০০:০,01০১ [২6199191100 আর ১০০1911501210র 
তিন পুতুল তৈরী করেছে । একবার নীচে দেখতে গিয়ে- 
ছিলাম, মধ্যে কে যেন একটা ফটে! তুলেছে ) এই ফটোটীতে 
দেখলাম আমি রয়েছি তাই ৫ সেপ্ট দিয়ে কিনে পাঠাল ' 
সেদিন কলেজের ফটোগ্রাফারের কাছে একটা ছবি তোলান 
হল। তার একখানাও পাঠালাম । 

গত ২০শে নভেম্বর এখাঁনে পেক্সিলভেনিয়! 427 ছিল 
(কলেজের জন্মদ্ধিন ) সেদ্দিন [5121255121519র গভর্ণর " 
এসেছিল। সমস্ত দিন ধরে নান আমোদ হয়েছে। 

এখানকার বোঁডিংএর নিয়ম এই যে ঘরের আসবাবের 
মধ্যে খাট টেবিল আর চেয়ার দেয় তা ছাড়া বাকী সব 


৬২৪ 
নিজেকে কিনতে হয়। 
প্রার ৫২ "টাকা, তাও আবার সকলের চেয়ে কম দর। 
এখানকার সমস্ত জিনিষের দামই প্রা চার গুণ। 

এত দেরীতে এসেছি যে প্রথমে 15৪01275059 
করে নিতে চায় নাই কিন্তু শেষে ০1:57150 00721 
[77600এর 10627 15০02170000 করাতে তবে 1520121 
5:02: করে 'নিয়েছে। এখানে এর আগে কোন ভারতীয় 
ছাত্র আসে নাই। এদের ধারণ যে ভারতীয়রা 
ইংরাজী জানে ন! কিন্ত আমার ইংরাজী শুনে তো৷ অবাক ! 
বলে যে 7০৮ ০০৪10 5০৮ 1627 006 0021151 
12071052567 ০ 0101৮ 1000৬ 0020 1[701205 
০০৪]৭ 51962]. 12775119) 5০ ৮০111, যা হোক, আমার 
ইংরাজী শুনেই যে রকম খুসী, ভাল ইংরাজী শুনলে না 
জানি কি করে। এখানটা একটা গ্রামের মত, 
সমন্ত গ্রাম জড়িয়ে এই 96545 0911956। এক একটী 
বাড়িতে এক এক 00270005001 এই উপত্যকাটাতে 
(10055 ৮০116) সব শুদ্ধ প্রায় ১* ভাজার লোক থাকে, 
তার মধ্যে প্রায় সকলেই এই ই'ওনিভারসিটির কোন না 
কোন কাজ করে। এই কলেজের চারদিকেই পাহাড়ে 
ঘেরা । . চারিদিকের দৃশ্য খুব হুন্দর। আমেরিকার 
প্রায় সব ইউনিভারসিটিতেই ছেলে মেয়েরা একসঙ্গে পড়ে। 
আমাদের 0617727 015.55এ প্রায় ৫৬ জন্‌ মেয়ে পড়ে। 
তনেতারা প্রায়ই 2 ০০০56 আর 007535110 8০121709 
নেয়। আমাদের সবশ্তদ্ধ ৪ বছরের কোর্স,। প্রথম 
বৎসরকে বলে চ759777272 92. দ্বিতীয় 5০0191,000016 
92 তার পর [১:১1০1 5৫27: সব শেৰ 5০107 5521 
এখানে প্রত্যেক 06192107770 প্রথম দ্বিতীয় €০০7এ 
প্রীয় 26515] 60১10901017) দেওয়া হয়। আমার 
[7005019] 007920150  9001606 বলে (5০172222 
০02210015015* শেষের ছুই বছর যে 1৪81০ 
91920191158 করবার দরকার সেই 9:1১)6০ পড়ায় 
আর সঙ্গে সঙ্গে সেই রকম €০৫০:তে €০৫7 করতে 
হয়।_ আমাকে ছুই বছর 01,510] 6০০7তে €০৪ 
করতে হবে। 

শ্ীপ্রেমানন্দ দাস। 


্ প্রবাসী ). 
একি 


[৮ ভাগ। 


তা গান 
র্‌ 


_বঙ্গসাহিত্যেবিজ্ঞান।৯ 


ওরে বাছা! ! মাতৃ-কোষে রতনের রাজি, 
এ ভিথারী-দশ! তবে কেন তোর আজি? 
প্রীমধুহ্দন। . 

44085 5 8 170019 121022586.5 089 ডা০ 
11595 21101001৮০0 1015 2 1072115 
90170. ০০1৫ 00 105 25 %/০]] 15 * 
£01] 0117151) 06550728821756 
1715 1000070-0010806-1775000065 (25 [০০০৮,), 


শ্রদ্ধেয় শ্রীযুক্ত শশধর রায় মহাশয় খন আপনাদের প্রতিনিধি 
স্বূপ আমার নিকট উপস্থিত হইয়া সাহিত্য-সম্মিলনীর 
দ্বিতীয় অধিবেশনে সভাপতির আসন গ্রহণ করিবার জন্য 
আমাকে অনুরোধ করিলেন তখন আমি যুগপৎ বিশ্ময় ও 
আতঙ্কে অভিভূত হইলাম। প্রথমতঃ মনে হইল নাম বা 
ঠিকান! ভুলিয়া হয়ত তাহারা আমার নিকট আসিক্াছেন। 
আমি সাহিত্যপেবা করি নাই। বলিতে জজ্জাঁ হয়, মাতৃ- 
ভাষায় ছুইটি কথা৷ সংধোগ করিতে হুইলে আমার হৃদয়ে 
আতঙ্ক উপস্থিত হয়। বিশেষতঃ যে আসনে সাহিত্যরথী 
রবীন্দ্রনাথকে আপনারা একবার প্রতিষ্ঠিত করিয়াছিলেন, 
সে আসন গ্রহণ করা আমার পক্ষে ধৃষ্টতা, বাতুলতা৷ মাত্র। 
তার পর আমি এক প্রকার চিররুগ্ন। দুর প্রদেশে আসিয়া 
কোন প্রকার শ্রমসাধ্য কাজ করা আমার শক্তি ও সামর্থ্যের 
অতীত। এই সকল কারণ প্রদর্শন করিয়া আমি এই 
সম্মান প্রত্যাখ্যান করি। কিন্তু শশধর বাবু যখন পরদিন 
সাহিত্যপরিষদ্ধের ছুই প্রধান স্তস্তন্বরূপ শ্রদ্ধাম্পদ শ্রীযুক্ত 
রামেন্জনুন্দর ত্রিবেদধী ও ব্যোমকেশ মুস্তফী মহাশয়দ্বয়কে 
সঙ্গে করিয়া পুনরায় এই ক্ষুদ্র ও ক্ষীণদেহ মশককে ধৃত 
করিবার জন্য জাল বিস্তার করিলেন, তখন পরাতৃত হইয়া 
আত্মসমর্পণ করাই শ্রেয়: জ্ঞান করিলাম। আমি এক- 
প্রকার বন্দিভাবে আপনাদের সমক্ষে আনীত । এই গুরুভার 
আমার স্বন্ধে চাপাইয়। আপনারা কতদূর সফলত! লা্দ 
করিবেন জানি না, তবে “কর্ম্মগ্যেবাধিকারত্তে মা ফলেষু 
কদ্ধাচন” এই শাস্ত্রোক্ত বচনের উপর নির্ভর করিয়া! আজ, 
সম্মিলনের কাধ্য আরম্ভ করিতেছি । রর 


* রাজসাহীতে সাহিত্য-সশ্মিলনের দ্বিতীয় অধিবেশনে ১৮ই মাধ 
সভাপতি বিজ্ঞানাচার্য প্রফুল্পচন্র রায় মহাশয়ের বন্ধ তা। 





১১শসংখ্যা |] 


ূ না য় কমিটির নির্দেশ অনুসারে র বঙ্গলাহিতো কি কি 


পাঁয় অবলম্বন করিলে বিজ্ঞান ও বৈজ্ঞানিক সাহিত্যের 
সার হইতে পারে তৎসদ্ধে কিছু আলোচনা! করা যাক। 

জাতীয় সাহিত্য জাতির মানসিক অবস্থার পরিচায়ক 
পবিমাপক। যে কেরন দেশের কোঁন নির্দিষ্ট সময়ের 
হিত্য নিবিষ্টভাবে পর্যালোচনা করিলে সে দেশের 
২কালীন লৌকিক চরিত্র সম্বন্ধে প্রভৃত অভিজ্ঞতা লাভ 
রাখ্যায়। কারণ, সাহিত্য জাতীয় চরিত্র ও প্রবৃত্তির 
[কিক বিকাশ মাত্র। যেমন চিত্রকর নীরব ভাষায় 
ত্রিত বিষয়ে কেমন এক 'প্রকাঁর সজীবতা প্রদান করেন 
দারা আলেখাবিশেষের মনোগত ভাব অনায়াসেই উপলব্ধি 
রা যায় তেমনি সাহিত্য-চিত্রে জাতীয় চরিত্র মুখরিত হয়। 
লা .সাহিতোর সুচনা হইতেই তাহাতে ধর্মপ্রবণতা 
রলক্ষিত হয়। মাণিকটাদ ও গোবিন্দচন্দের গীতাবলী 
টতে আরম্ত করিয়া রামপ্রসাদের শ্ঠামাসংগীত ও ভারত- 
ক্র অন্নদীমঙ্গল পর্যান্ত বঝেবল এই একই স্থুর। এই 
[বের চরম বিকাঁশ ভইয়াছে বৈষ্ণব সাভিতো। প্রেমের 
7, নামে রুচি, যে সাঁভিভোর মুলমন্ত্র, সেই বৈষ্ণব 
ভিতর উন্মাদন আোতে দেখিতে পাই সেই এক ভাব-__ 
(প্রবণতা । এই বৈষ্ণব সাহিতোর প্রসাদেই আমরা 
জ বিদ্যাপতি ও চণ্তীদাসের বীণা-নিকণ শুনিয়া মাতি- 
'ষাকে ও স্বদেশকে গৌরবান্বিত মনে করি। চণ্ীদাস 
হার প্রেম সম্বন্ধে যাহ। বলিয়াছেন আমরা তাহার পদাবলী 
[দ্বেও সেই উক্তি প্রয়োগ করিব। উহার আন্যোপাস্ত 
নকষিত হেম”। 

এই ধর্মসাহিতোর আ্োত মাণিকটাদের সময় অর্থাৎ 
একাদশ শতাববী হইতে প্রবাহিত হয়! বালা ভাষার 
পান, পুষ্টিসাধন ও কলেবরবৃদ্ধি করিয়াছে । সেই 
শত আজও প্রবাহিত হইতেছে । এমন কি বিদ্যাপতি 
চণ্তীদ্দাসের গুরুস্থানীয় (170501751) জয়দেবের সময় হইতে 
৪কমল গোস্বামীর সময় পর্য্স্ত-_-এই সাতশত বৎসর 
একই প্রসঙ্গ চলিতেছে । গীতগোবিন্দে যে তরঙ্গ 
লাড়িন, "রাই উন্মাদিনী”তেও তাহাঁরই সংঘাত দেখি। 
ন কি ইস্লাম্ধর্দমাবলন্বী গ্রস্থকারেরাও এই সংক্রামকতা 
ইতে পারেন নাই। পদাবলী সাহিত্যের ভণিতায় 


বঙ্গসাহিত্যে-বিজ্ঞান। 


৬২৫ 
৭81৫ জন মুসলমান কবিরও নাম পাওয়া যায়। গত 
কয় বৎসর বাঙ্গল। ভাষায়. যত পুস্তক প্রকাশিত "হইয়াছে 
তন্মধ্যে অধিকাংশই ধর্মমবিষয়ক। (পরিশিষ্ট দেখ) 

বাঙ্গাল! সাহিত্যে কোন্‌ সময়ে গদ্যের প্রথম আবির্ভাব 
হয় তাহার আলোচনা করিবার আমাদের সময় নাই। 
তবে মোটামুটি ইহা! ধর! যাইতে পারে যে গদা সাহিত্যের 
বয়স শতবর্ষ মাত্র। ফোর্ট উইলিয়ম্‌ কলেজ" স্থাপন সময় 
হইতে বঙ্গসাহিত্য নবযুগে পদার্পণ করিয়াছে । কেরী, 
মার্শম্যান, ওয়ার্ড প্রভৃতি শ্রীরামপুরের মিশনারিগণ, রাজীব- 
লোচন এবং মৃত্যুপ্রয় তর্কালঙ্কার, রাম রাম বন্্, রামমোহন 
রায় প্রভৃতি মহাত্মাগণ এই যুগের প্রবর্তক। বাগ!” 
সাহিত্যের ইতিহাসলেখক শ্রীযুক্ত দীনেশচন্দ্র সেন মহাশয় 
ইংরেজ প্রভাবের পুর্ব্ব পধ্যন্ত ইতিহাস সবিস্তারে বিবৃত 
করিয়া, নিম্নলিখিত কথা কয়টা বলিয়া তাঁহার সারবান 
গ্রন্থের উপসংহার করিয়াছেন £-- 


“ইংরেজ আগমনের সঙ্গে সামাজিক জীবনে ও রাজনৈতিক জীবনে 
নুতন চিন্তার স্রোত প্রবাহিত হইয়াছে; নুতন আদর্শ, নুতন উন্নতি, 
নুতন আকাঙ্ষার সঙ্গে সমস্ত জাতি অভ্যুত্থান করিয়াছে । সাহিত্যে 
এই নবভাৰের ফলে গদ্য সাহিষ্টউ্যার অপূর্ব শ্রীবৃদ্ধি সাধিত হইয়াছে। 
বাঙ্গালা এখন বঙ্গল। ভাষাকে মান্য করিতে শিখিতেছে, এ বড় শুভ 
লক্ষণ। ক্রীড়াণীল শিশু যেমন সমুদ্রতীরে খেল! করিতে: করিতে 
একাস্ত মনে গভীর উর্শিরাশির অস্ফুট ধ্বনি শুনিয়! চমকিত স্বর, এই 
্ষুদ্র পুস্তক প্রসঙ্গে ব্যাপৃত থাকিয়া আমিও সেইরূপ বঙ্গসাহিত্যের 
অদূরবর্তা উন্নতি ও ধ্শীবৃদ্ধির কথা! কল্পনা করিয়। বিস্মিত ও প্রীত 
হইয়াছি। অদ্ধ শতাব্দীতে বঙ্গীয় গদ্য যেরূপ বিকাশ প্রাপ্ত হইয়াছে, 
তাহীতে কাহার মনে ভাবী উন্নতির উচ্চ আশা অস্কুরিত ন! হয়?” 


আজ আমাদের সাহিত্য সমৃদ্ধিশালী। রাজা! রামমোহন 
রায়ের সময়ে যে বীজ অস্কুরিত হয়, প্রাতঃম্মরণীয় বিস্া- 
সাগর মহাশয়ের অসামান্ত প্রতিভাপ্রভাবে তাহার পুর্ণ 
বিকাশ হুইয়াছে। এমন কি বর্তমান বাঙ্গল৷ সাহিত্যকে 
অনেকে বিস্তাসাগরীয় যুগের সাহিত্য এই আখ্যা! প্রদান * 
করিয়াছেন। কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত বাল! 
সাহিত্যের শব্ববিস্তাস বর্তমান হইতে অনেকটা বিভিন্ন।, 
তাহার বেতাল পঞ্চবিংশতি সংস্কত সমাসবন্ধপদ্ে পরিপূর্ণ । 
একপংক্তি রচনার মধ্যে ৩৪টি দুরূহ সমাসবদ্ধপর্দের অস্তিত্ব.. 
বর্তমান পাঠকদ্দিগের নিকট কিরূপ স্থখপাঠ্য হইবে তাহা! 
সকলেই জানেন। কিন্তু বাঞ্চল! গদ্য সাহিক্রের শৈশবে 
ইহাই রীতি ছিল। ফোর্ট উইলিয়ম কলেজের 


ইতি ত ৯০ ও ১৪ 





পাঠাপুত্তক *প্রবোধচক্রিকা” তাহার প্রকট উদাহরণ 
শকোকিলকলালাপবাচাল যে মলয়াচলানিল সে উচ্ছ,লচ্ছী- 
করাতাচ্ছনির্বরান্তঃকণাচ্ছন্ন হইয়া আসিতেছে” ইহাই 
তখনকার আদর্শ ভাষা ছিল। এবিষয়ে বঙ্ষিমচন্ত্র “আলালের 
ঘরের দুলালে”র মুখবন্ধে যাহা! বলিয়াছেন তাহ! উল্লেখ- 
যোগ্য । অধ্যাপকের ঘিকে *আলজ্য” বলিতেন, কদাচ 
প্ৰতে” নামিতেন। খইকে পলাজ”, চিনিকে পশর্করাশ 
ইত্যাদি ব্যবহার করিয়া ভাষার সৌস্ঠব বর্ধন -করিতেছিলেন। 
যাহাহউক নূতন বন্যায় সে ঢেউ চলিম্বা গেল। বসন্তের 
অতৃপ্ত কোকিল বঙ্কিমচন্দ্রের লেখনীতে যেমন একদিকে 
বিরহের উচ্ছবাসগীতিকা গাছিতে লাগিল, আবার 
'আনন্দমঠে” স্বদদেশপ্রেমিকতার ভৈরবনিনাদ, অপরদিকে 
সংযম, আত্মনিবৃত্তি, যোগ, অনুশীলন, সুখ, ছুঃখ, ইত্যাদির 
উচ্ছাসে “বঙ্গদর্শন” বঙ্গদেশে নূতন যুগ আনয়ন করিল | 
সেই অলোকসামান্ত প্রতিভায় উদ্ভাসিত হইয়া আজ বাঙ্গলা 
সাহিত্য সমগ্র ভারতসাহিত্যের শীর্ষস্থান অধিকার করিয়াছে । 
অক্ষয়কুমার, দীনবন্ধু, কালীপ্রসন্ন, রমেশচন্দ্র রবীন্দ্রনাথ 
প্রভৃতি এই ক্ষেত্রে নিজ নিজ প্রতিভাবারি সিঞ্চন করিয়া 
উর্ধরত৷ সাধন করিয়াছেন ও করিতেছেন। ঈশ্বরগুপ্ত, 
শ্রীমধুস্থদন, হেমচন্দ্র, নবীনচন্ত্র, রবীন্দ্রনাথ এই সাহিত্যের 
কাব্যাংশ কনকাভরণে সাজাইয়া চিরম্মরণীয় হইয়াছেন। 
কিন্তু এসমস্ত সত্বেও আজ আমাদের সম্মুখে একটি ভীষণ 
বিপদ উপস্থিত। আমাদের সাহিত্যের আংশিক উন্নতি 
হইয়াছে বটে, সাহিত্যের উপন্তাস ও কাব্যাংশের পূর্ণ 
বিকাশ হইতেছে ইহাও সত্য বটে, কিন্তু একটি মাত্র কারণে 
ভাষার সর্বাঙ্গীন উন্নতি হইতে পারিতেছে না। শারীর- 
তত্ববিৎ পঞ্ডিতগণ বলেন, যে অঙ্গের চালনা হয় সেই অঙ্গ 
'ঘুঁ় ও সবল হইতে থাকে, আবার ষে অঙ্গের চালনা হয়না 
তাহা ক্ষীণ হইতেও ক্ষীণতর হইয়! পরে একেবারে নিক্রিয় 
হুইয়া পড়ে। আমাদের সাহিত্যে বিজ্ঞানবিষন্নক পুম্তকের 
একান্তই অভাব। | 

প্রাচীন ভারতে সত্যের ও নৃতন তত্বের অনুসন্ধানের 
জন্ত খাঁষরা বাস্ত থাকিতেন। কিন্তু মধ্যযুগে এ সমস্ত লুপ্ত 
হইল। চৌধটি কলার অন্তভূ-ক্ত ধিনি বত বিস্তার পারদশিতা 
লাভ করিতেন, তিনি শিক্ষিত সমাজে তত জ্ঞানবান বলিয়! 


প্রবাসী | 


21 


আন্ত হইতেন। বাসতায়নের কাম অতি. প্রাচীন 
্রন্থ। উক্ত গ্রন্থ পাঠে জান! যায় ধাতুবাদ ( 01:570150 
204 815651149) প্র সকল কলার মধ্যে পরিগণিত 
হইত। চরকে বনৌষধি চিনিয়া ও বাছিয়। লইবার জন্য 
উদ্ভিদ্‌-বিদ্যালাভের প্রয়োজনীয়তা প্রদর্শিত হইয়াছে এবং 
স্ক্রতে শবব্যবচ্ছেদর করিয়া অস্থিবিগ্তা শিখিবার ব্যবস্থা ষ্ঠ 
হয়। অষ্টাঙগ আযুর্ধেদের মধ্যে শলাতন্ত্র £5475য) 
একটি প্রধান অঙ্গ। ন্ুশ্রুতে যে ক্ষারপাকবিধি বর্ণিত 
আছে তাহ! নব্য রসায়ন শাস্ত্রের এক অধ্যায় বলিয়া অবিকৃত 
ভাবে গ্রহণ কর! যাইতে পারে। কিন্তু হায়, যে ভারতের 
পূর্বকালীন খধিগণ জ্ঞানে ও ধর্মে বর্তমান জগতেরও 
আদর্শ, ধাহাদের কাব্য ও দর্শন আজও সভ্য জগতের 
সাহিত্য মধ্যে স্থান লাভ কপসিয়াছে, যে সামগান একদিন. 
ভারতের বন-ভবনে উচ্চারিত ও গীত হইয়া ভারতে ধর্মের 
যুগ মানয়ন করিয়াছিল, যে তটশাপিনী গঙ্গাযমুন! আবহ্মান- 
কাল হইতে কুলুকুলু নিনাদে বিয়া, বক্ষে প্রাচীন ইতিহাস 
ধারণ করিয়া আজও হিন্দুস্থান পবিত্র করিয়া সাগরসঙ্গমে 
ধাইতেছে, সেই ভারতের, সেই পুণ্যদেশ আধ্যাবর্তের 
জ্ঞানরবি, হূর্ভাগ্য বংশধর আমাদিগের দোষে, অস্তমিত হইল! 
সত্যই কৰি গাহিয়াছেন £_ 
*অবসাদ হিমে ডুবিয়ে ডুবিয়ে " 
তুমি যে তিমিরে, তুমি সে তিমিরে |” 

অনুসদ্ধিৎসা তিরোহিত হইল, ওষধ সংগ্রহের জন্য উদ্ভিদ 
পরিচয়ের ভার বেদিয়৷ জাতির উপর সমর্পিত হুইল। অন্ত 
চালনার দুঃসাধ্য ভার নরনুন্দরের উপর ন্তন্ত হইল। যাহা! 
হউক, অতীতের আলোচন! ও অন্থুশোচনায় প্রবৃত্ত হইবার 
আর প্রয়োজন নাই। এখন সময় আসিয়াছে। 

গত কয় বৎসর বাঙ্গল! ভাষায় ষে সকল বিজ্ঞানবিষয়ক 
গ্রন্থ প্রকাশিত হইয়াছে তাহার প্রায় সমস্ত গুলিই পাঠ্যপুস্তক- 
শ্রেণীভুক্ত । ছুই একখানি মাত্র সাধারণ পাঠোপযোগী। 
ইহা আলোচন! করিলে আমরা দেখিতে পাই যে আমাদের 
বর্তমান সাহিত্য হইতে বিজ্ঞান স্থানচ্ুত হইয়াছে। বিজ্ঞানের 
অধিষ্ঠাত্রী দেবী ভারতবর্ষ হইতে, নির্বাসিত হইয়া" 
ইউরোপথণ্ডে ও আসিয়ার পূর্ববপ্রাস্তে আশ্রয় লইয়াছেন। 
বাস্তবিক ৬০।৭* বৎসর পূর্বেও বাঙ্গল! সাহিত্যের এ প্রকার 


১১শ সংখ্যা ।1 


ছর্তিংনাই। বাঙ্গলা সামরিক পত্রিকার তখন বিজান 
্বীয় স্থান অধিকার করিয়াছিল। অক্ষয়কুমার “তত্ববোধিনী 
পতরিকাণ্য পদার্থবিদ্যা বিষয়ক যে সকল প্রবন্ধ প্রকাশিত 
করিয়াছিলেন, রাজেন্দ্রলল *বিবিধার্থ সংগ্রহে” ভূতত্ব, 
প্রাণিবিষ্া ও প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ক যে সকল প্রবন্ধ 
লিখিয়াছেন তাহা বাঙ্গল। সাহিত্োর অস্থিমজ্জাগত হইয়া 
থাকিবে। বাঙ্গল! সাহিত্যে বিজ্ঞানের যাহা কিছু সমাবেশ 
হইয়াছে তজ্জন্ত এই ছুই মহা্মার নিকট আমরা চিরখণী 
থাকিব। ইহাদের কিছু পূর্বে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় 
লর্ড হার্ডিঞ্জের আনুকুল্যে 177705০101909012 71621- 
€70815 অথব! পবিস্যাকল্প্রম” আখ্যা দিয়া কয়েক খণ্ড 
পুস্তক প্রণয়ন ও প্রকাশ করেন। ইহাতে 
প্াশ্চাত্য বিজ্ঞান ও দর্শনতত্ব সকল প্রকাশিত হইত। 
রাজেন্দ্রলাঁল ও কৃষ্ণমোৌহন উভয়েই অশেষশান্ত্রবিৎ ও নানা 
ভাষাভিজ্ঞ 'ছিলেন। যদ্দিও তাঁহাদের রচনা অক্ষয়কুমারের 
রচনার হ্যায় স্থায়া প্রচলিত সাহিত্যের (019551০5) মধ্যে 
গণা হইবে না তথাপি ঠাহারা বঙ্গদাহিত্যের অভিনব পথ- 
প্রদর্শক বলিয়া চিরকাল মান্ত হইবেন। কিন্তু ইহাদের 
পূর্বেও বাঙ্গল৷ সাহিতোর উন্নতি ও প্রসারের জন্য বিজ্ঞানের 
প্রয়োজনীয়তা উপলব্ধ হইয়াছিল। শ্রীরামপুরের মিশনারী- 
গণকে বর্তমান বাঙ্গাল! গদ্য সাহিত্যের. জন্মদাতা বলিলেও 
অত্যুক্তি হয় না) তাহা'রাই আবার বাঙ্গলা ভাষায় বিজ্ঞান 
প্রচারেরও প্রথম প্রবর্থতক। আমাদের জাতীয় অভিমান 
আঘাতপ্রাপ্ত হয় বলিয়া একথা আমাদের ভুলিয়া যাইলে, 
কিনব! খুষ্টানী বাঙ্গলা” বলিয়া তাহাদের কৃত কার্ধ্যকে উড়াইয়া 
দিলে চলিবে না। প্রতিহাসিক, ন্যায়ের ও সত্যের 
তুলাদণ্ড হস্তে করয়! যাহার যে সম্মান প্রাপ্য তাহাকে 
তাহা প্রদান করিবেন। 

১৮২৫ খুঃ অঃ উইলিয়ম ইয়েটস্‌ প্রথমে “পদার্থ বিদ্যা 
সার' বাঙ্গল। ভাষা প্রকাশিত করেন। উহাতে পদার্থ 
বিদ্যা ভিন্ন মতন্ত, পতঙ্গ, পর্গী ও অন্ঠান্ত ভীবের বর্ণন| 
আছে.। এতদ্ভিন “কিমিয়! বিদ্যাসার” নামক রসায়নবিদ্যা 
সম্বন্ধীয় গ্রন্থ প্রীরাদপুর হুইতে প্রচারিত হয়। সাহিত্য 
পরিষৎ পত্রিকায় শ্রীযুক্ত রামেক্স্ুন্দর ত্রিবেদী মহাশয় এই 
পুস্তকের সবিস্তার সমালোচনা করিয়াছেন। ১৮১৮ খ্ুঃ 


বঙগসা হিত্যে-বিজ্ঞান। 


" ৬২৭, 


১০১ ৪১5-পরি। সিসি 


প্রামপুরের মিশনাঁরীগণ 'দমাচার-দপন নামে সর্ব প্রথম 
বাঙ্গালা সংবাদপত্র প্রকাশিত করেন, এবং তীহারাই আবার 
পিগ্দর্শন নামক নানাতব্রবিষয়িনী পত্রিকা পরিচালিত 
করিতেন। এই পত্রিকাতেই বাঙ্গল! ভাষায় বিজ্ঞান চর্চার 
প্রথম সুত্রপাত হয়। 

ইহার পর ১৮২। খবঃ “বিজ্ঞান অনুবাদ সমিতি” 
(5০০7০ 01 09%0519,0106150100827 :99355068) 
নামে একটা সমিতি স্থাপিত হয়। প্রফেসর উইলসন্‌ এই- 
সমিতির সভাপতি নিযুক্ত হন ও উক্ত সমিতির চেষ্টার 
“বিজ্ঞান সেবধি” নামক গ্রন্থের ১৫ খণ্ড প্রকাশিত হয়। 
ইহার পর ১৮৫১ খুঃ অঃ ড৬০:72.00]9 [1015 
9০০11 নামে আর এক সমিতি স্থাপিত হয়। বাঙ্গল! 
সাহিত্যের উন্নতি ও প্রসার এই সমিতির প্রধান উদ্গেস্ঠ 
হইলেও যাহাতে বাঙ্গালীর অস্তঃপুরে জ্ঞানালোক প্রবেশ 
করিতে পারে তদ্বিষয়ে ইহার বিশেষ লক্ষ্য ছিল। মহাত্মা! 
বেথুন ও বাবু জয়কষণ মুখোপাধ্যায় এই সভার পৃষ্ঠপোষক 
ছিলেন) এতত্তিন্ন গবর্মেন্ট মাসিক ১৫*২ চাদ! দিয়া 
ইহার আনুকূল্য করিতেন এই সভার উদ্যোগেই ডাঃ 
রাজেন্ত্রলাল মিত্র পবিবিধার্থ সংগ্রহ” প্রকাশ করেন। 
মহামতি হজসন প্রাটু এই সমিতির স্থাপয়িতাদিগের মধ্যে 
অন্ততম উদ্যোগী সুভ্য ছিলেন। তিনি উক্ত সমিতির 
উদ্দেশ্ট সন্বপ্ধে য/হা! লিখিয়! গিয়াছেন তাহার স্থুল মর্ম 
এই 8 


"্ৰাঙ্গলার অধিবাসীদিগকে ইংরাজী ভাষায় শিক্ষা! দিয়। পাশ্চাত্য 
বিজ্ঞানাদিতে ব্যুৎপন্ন করার আশা একেবারেই অনস্ভব। সুতরাং 
জাতীয় ভাষায় ইহাদিগের শিক্ষার পথ প্রসরতর কর! করব্য। এই 
নিমিত্ত বাঙ্গলা সাহিভোর উৎকধ সাধন কর! একান্ত প্রয়েজনীয়। ++ 
ইহাদের নিমিত্ত সরল নুখপাঠ্য গ্রস্থ প্রচার করিয়। পাঠলিগ্পার হৃষ্টি 
করতে হইবে। জ্ঞানার্জনের নিমিত্ত তৃফ। বৃদ্ধি করিতে হইবে ৮ 
নগরে নগরে, গ্রামে গ্রামে, পলীতে পরা'তে অল্পমূলোর গ্রন্থ প্রচার করিতে 
হইবে। সেই সকল গ্রশ্থে বিজ্ঞান, স্বাস্থ্য ও মানবশরারতত্ব সম্বন্ধীয় 
স্হজ ও চিত্তাকধা প্রবন্ধ থাকিবে । কৃষি, শিল্প ও বাশিজ্য সন্বন্ধেও 
প্রবন্ধাদি লিখির! প্রচার করিতে হইবে। নীতিপ্রভৃতি উপদেশনৃচক 
প্রস্থ প্রচারও অতি প্রয়োজনীয়, ইহাতে সমাজের বথেষ্ট উন্নতি হইবে। 
এই সকল প্রক্নোজন সাধনের নিমিত্ত সহজ ও সরল সাহিত্য প্রচার 
অতি আবশ্কক। এই সমিভিকে এই কারধ্যের 25509 
হইবে ।” (বিশ্বকোষ ) 


বিজ্ঞান প্রচার গধে এই সমিতি আশি তারই 
ফলবতী হয় নাই। ১৭ খানি পুস্তক প্রকাশের পর সমিতি 


এ ৪ পতি লাগি চাপ 


এই সিদ্ধান্তে উপনীত ন যে গল্প"ও আমোদজন 
পুস্তকই ' এদেশের পাঠকসাধারণের অধিকতর প্রিয়। 
এতদ্ব্যতীত অপর শ্রেণীর পুস্তক আদৌ আদরে গৃহীত 
হয় ন। 
এস্থলে ইছাও উল্লেখ কর! উচিত যে কলিকাতা, হুগলী 
ও ঢাকা এই তিনস্থানে তিনটি নন্ম্যাল বিদ্যালক স্থাপিত হয়। 
এই সকল বিদ্যালয়ের ছাত্রদগের ব্যবহারার্থ পদাথ-বিদ্যা, 
প্রাণিবিস্তা, জ্যামিতি, ভূগোল, প্রস্থীতি বিষয়ক অনেকগুলি 
বাঙ্গল। পুস্তক প্রণীত হয়। ইহা [ভগ ছাত্রবৃত্তি ও মাহনর 
পরীক্ষার উপযোগী পদার্থাবদ্যা, উদ্ভিদবিদ্যা ও রসায়ন[বিদ্য। 
বিষয়ক অনেক পুস্তক প্রকাশিত হইয়াছে। মেডক্যাল 
স্কুল সমুহের পাঠ্য আস্থবিধ্য, শরীরাবিদ্যা, রসায়ন বিদ্যা- 
ঘটিত অনেকগুলি বৈজ্ঞানিক গ্রস্থও বাঙ্গল৷ ভাষায় 
বিবৃত হইয়াছে । এই সকণ গ্রন্থ প্রচারেও যে বাঙ্গল! 
“ভাষার অনেকটা উন্নতি হইয়াছে তদ্িযয়ে কোনও 
সন্দেহ নাই। 
এখন আলোচনার বিষয় এই যে অন্ধ শতাব্দীর অধিক- 
কাল ধরিয়! বাঞ্গল| ভাষায় বৈজ্ঞাটিক গ্রন্থ সকল গ্রচাপিত 
হইতেছে, কিন্তু ইহাতে বিশে [কছু ফললাভ হুইয়াছে 
কিনা। বিজ্ঞান বিষয়ক যে সকল পুস্তকের কিছু কাট্রাত 
আছে তাহ। [০ 799৮৮ (07/01090 নির্বাচিত 
তালিকাভুক্ত, স্থতরাং পরীক্ষায় ভত্বার্থ হহবার সোপান- 
স্বরূপ। একাদশ ব| দ্বাদশ বধীয় বালকদিগের গণাধঃ- 
করণের জন্য যে সকল বিজ্ঞানপাঠ প্রচারিত হহয়াছে তন্বার! 
প্রকৃত প্রস্তাবে দেশের হষ্ট কি আন সাধিত হইতেছে 
তাহা সঠিক বল! যায় না। আসল কথা এই, আমাদের 
দেশ হইতে প্ররুত জ্ঞানস্পৃহা চলিয়া গিয়াছে । জ্ঞানের 
প্রতি একটা আন্তরিক টান না থাকিলে কেবল বিশ্ব- 
বিগ্ভালয়ের ২৩টি পরীক্ষার উত্তীর্ণ হওয়ায় বিশেষ ফললাভ 
..হুয় না। এই জ্ঞান-ম্পৃহার অভাবেই যদিও বিশ্ববিদ্যালয়ের 
অঙ্গীভূত বিদ্যালয় সমূহে বুকাল হইতে বিজ্ঞান-অধ্যাপন 
'ব্যবস্থ। হইয়াছে, তথাপি বিজ্ঞানের প্রতি আন্তরিক অন্ুরাগ- 
সম্পন্ন বযুৎপন্ন ছাত্র আদৌ দেখিতে পাওয়া! যায় না; কেনন! 
ইংরাজিতে একটী কথা আছে, ঘোড়াকে জলাশয়ের নিকট 
আনিলে কি হইবে ? উহার যে তৃষ্ণা নাই। এক্জামিন 


প্রবাসী। 


পিপিপি পিপি ২5, 


| ৮ম ভাগ 


পাশই যেখানকার ছাত্রজীবনের মুখ্য উদ্দেশ্ত, সেখানকার 
যুবকগণের দ্বারা অধীত বৈজ্ঞানিক বিদ্যার শাখ৷ প্রশাখাদির 
উন্নতি হইবে এপ প্রত্যাশা কর! নিতান্তই বৃথা । সেই 
কল মৃতকল্প, স্বাস্থ্যবিহীন যুবকগণের যত্বে জাতীয় ভাষার 
উন্নতি-বিধান কিনব! যে কোনও প্রকার হ্রূহ ও অধ্যবসায়- 
মূলক কার্যের সাফল্য সম্পাদনের আশা! নিতান্তই স্দুর- 
পরাহত। বস্ততঃ এক্জীমিন পাশ করিবার নিমিত্ত এরূপ 
হাস্তোদ্দীপক উন্মত্তত। পৃথিবীর অন্য কুত্রাপ দেখিতে পাওয়া! 
যায় না। পাশ করিয়৷ সরস্বতীর নিকট চিরাবদাক়গ্রহণ»__ 
শক্ষিতের এরূপ জঘন্ প্রবৃত্তি আর কোন দেশেই নাই। 
আমর! এদেশে যখন বিশ্বাবধ্যালয়ের শিক্ষ। শেষ কারয়! 
জ্ঞানী ও গুণী হুইয়াছি বলিয়। আত্মাদরে স্ফীত হই, 
অপরাপর দেশে সেই সময়েই প্রকৃত জ্ঞানচচ্চার কাল 
আরম্ত হয়) কারণ যে সকণ দেশের লোকের জ্ঞানের প্রতি 
যথার্থ অনুরাগ আছে, তাহারা একথ৷ অম্যক্‌ উপলব্ধি 
করিয়াছেন যে |বশ্বাবিদ্যালয়ের দ্বার হইতে বাঁহ্র হুইয়াই 
জ্ঞান-সমুদ্র-মস্থনের প্রশত্ত সময়। আমর] দ্বারকেই গৃহ 
বলিয়া মনে করিয়াছি, সুতরাং জ্ঞান-মন্দিরের দ্বারেই 
অবহান করি, অভ্যন্তরগ্থ রত্বরাজি দৃষ্টিগোচর না করিয়াই 
ক্ষুগ্নমনে প্রত্যাবর্তন কার। 

বিশ্ববিদ্যালয়ের বাধিক পঞ্রিক! পরীক্ষোত্বীর্ণগণের নামে 
পরিপূর্ণ দেখিলে চক্ষু জুড়ায়। এক বৎসর হয়ত উত্ভিদ্‌ 
বিদ্যায় ১ জন প্রথম শ্রেণীতে এম্‌, এ পাশ হইলেন। 
কিন্তু অধিন্ধুলঙগ এখানেই নির্বাণপ্রাপ্ত হইল) সে সমুদায় 
যুবকগণকে ২১ বৎসর পর আর বিগ্ভামন্দিরের প্রাঙ্গণেও 
দেখিতে পাওয়া যায় না। পিপাপাশৃন্ত জ্ঞানালোচনার 
এইত পরিণাম ! জাপানের জ্ঞান-তৃষ্জা আর আমাদের 
যুবকগণের জ্ঞান-তৃষ্ণা এই ছুই তুলনা করিলে অবাক্‌ হইতে 
হয়। প্রায় চারি বৎসর হইল আমি লগুন নগরে 
একটা জাপ্‌ রসায়নবিৎএর সহিত পরিচিত হই। তিনি 
অনেক কষ্টকৃচ্ছ, সহ্‌ করিয়৷ দুঃসহ দারিজ্র্যের সহিত 
সংগ্রাম করিয়া লণ্ডনের কোন রসায়নাগারে মৌলিক 
গবেষণায় নিযুক্ত ছিলেন। তাহার অসামান্ত দৃঢ়তার গুণে 
প্মস্ত্রের সাধন কিম্বা শরীর পতন” এই জাতীয় চরিত্রের 
প্রভাবে, (সত্বরই ) তিনটি নূতন ধাতু আবিষ্কার করিয়! 


১১শ সংখ্যা ।] 


তিনি বৈজ্ঞানিক জগতে অক্ষয় কীর্তি আহরণ করিয়াছেন। 
সম্প্রতি সঞ্জীবনীতে কোন বাঙ্গালীযুবক জাপানে পদার্পণ 
করিয়াই যাহা লিখিয়াছেন তাহা এস্থলে উদ্ধৃত করা 
গেল £__ 


“জাপানীদের জ্ঞানতৃষ্ণ। যেরূপ, অন্ত কোন জাতির সেরূপ আছে 
কিনাসন্দেহ। ফি ছোট, কি বড়, কি ধনী, কি নির্ধন, কি বিদ্বান, 
কি মুর্খ, সকলেই নূতন বিষয় জানিতে এতদুর আগ্রহ প্রকাশ করিয়া 
থাকে যে ভাবিলে অবাক হইতে হয়। জাহাজ হইতে জাপানে পদার্পণ 
করিবার পূর্বেব যে আভাস পাইয়/ছিলীম তাহাতেই মনে করিয়[ছিলাম 
এরূপ জাতির উন্নতি অবশ্তস্ভ।বী। * * * * 


চাঁকর।ণীগুলি পধ্যস্ত বাহিরের বিষয় সম্বন্ধে যতট। খোজ রাখে 
আমাদের দেশের অধিকাংশ ভদ্রমহিলাই তাহ। জানেন না|” 


বন্ততঃ একটু তলাইয়া দেখিলে অনায়াসেই বুঝিতে 
পারা যায় যে এই সংগ্রাম__ছুঃখ দারদ্র্য অতিক্রম করিয়া 
জ্ঞানান্ুধাবনের প্রবৃত্তি, দুইটি মহীয়সী আসক্তি দ্বারা পরিপুষ্ট। 
এই . দুইটি প্রবৃত্তির কোনটি প্রথম এবং কোনটি দ্বিতীয় 
ইহা! নির্ধারণ করা দুরূহ। জ্ঞানম্পৃহ। প্রবৃত্বিদ্ধয়ের একটি, 
জাতীয়জীবন প্রতিষ্ঠা আুপরটি। এই ছুঈটির সমন্বয়েতেই 
জাপান আজ পাশ্চাত্য সভ্যতা ও জ্ঞানের সংগ্রামে অটুট। 
আমি উপলক্ষ্যমাত্র, দেশের ও মানব সমাজের কল্যাণ 
আমার মুখ্য উদ্দেশ্ত, স্বদেশে আমার জগতের ইতিহাসে 
শীর্ষস্থান অধিকার করুক” এই বাণী জাপযুবক হৃদয়ের 
ধমনীতে তাড়িতপ্রবাহ সঞ্চার কারয়াছে। এই ভাব জাতীয় 
জীবনে ওতপ্রোতভাবে বিরাঁজমান। বাঙ্গালার যুবক ! সমগ্র 
ভারতের যুবক! তোমাদের হৃদয়তন্ত্রী কি এ সঙ্গীতে 
বাজিয়। উঠে না? তোমাদের কি জগতের জ্ঞানকোষে 
অর্পণ করিবার কিছুই নাই? তোমরা! কি চিরকাল 
পরমুখাপেক্ষী হইয়া থাকিবে? 

এখন একবার ফ্রান্সের দিকে তাকাইয়! দেখা যাউক। 
ফরাসীবিপ্লবের কিঞ্চিৎ পূর্বে এই জ্ঞানপিপাসা কি প্রকার 
বলবতী হইয়াছিল তাহ! বাঁকল (73০11 ) সবিস্তারে 
বর্ণনা করিয়াছেন। যখন লাবোয়াসিয়ে, লালাগ, বাফো 
প্রভৃতি মনীষিগণ প্রক্কতির নবতত্ব সকল আবিফার করিয়া 
সরল ও সরস ভাষায় জনসাধারণের নিকট প্রচার করিতে 
লাগিলেন তখন ফরাসী সমাজে ধনীর রমা র্ম্যে ও 
ঘরিদ্রের পর্ণকুটারে হুলস্থুল পড়িয়! গেল। ইহার পূর্বে 
বিজ্ঞান সমিতিতে যে সকল বৈজ্ঞানিক বিষয় আলোচিত 


বঙ্গসাহিত্যে-বিজ্ঞান। 


৬২৯ 


হইত তাহা ্গুনিবার জন্ত ছুই চারিজন বিশেষজ্ঞ মাত্র 
উপস্থিত হইতেন। কিন্তু এই নূতন বার্তা শুনিবার জন্য 
সকল শ্রেণীর লোক ক্ষিপ্ত হইয়া উঠিল। যে সকল সন্ত্রস্ত 
মহিলাগণ ইতর লোকের সংস্পর্শে আসিলে নিজকে অপবিজ্র. 
জ্ঞান করিতেন তাহারা পদমর্যাদা ভুলিয়া লেকচার 
গুনিবার জন্ত নগণ্য লোকের সহিত ঘেসাঘেসি করিয়! 
বসিবার একটু স্থান পাইপেই চরিতার্থ হইতেন। 

সম্প্রত্তি এক ধুয়া উঠিয্লাছে যে বছ অর্থব্যয়ে যন্ত্রাগার 
(181১9:8091) ) প্রস্তুত না হইলে বিজ্ঞান শিখ! হয় ন]। 
কিন্তু বাঙ্গলা ঘেশের গ্রামে ও নগরে, উদ্ভানে ও বনে, 
জলে ও স্থলে, প্রান্তরে ও ভগ্রন্তরপে, নদী ও সরোবরে, 
তরুকোটরে ও গিরিগহ্বরে, অনন্ত পরিবর্তনশীল প্রারুতিক 
সৌন্দর্যের অভ্যন্তরে জ্ঞান-পিপান্থর যে কত প্রকার 
অন্ুসন্ধেয় বিষন্ন ছড়াইয়! রহিয়াছে তাহা কে নির্ণয় করিবে? 
বাঙ্গলার দয়েল, বাংলার পাপিয়া, বাঙ্গলার ছাতারের 
জীবনের কথ| কে লিখিবে? বাঙ্গলার মশা, বাঙলার সাপ, 
বাঙ্গলার মাছ, বাঙ্গলার কুকুর, ইহাদের সম্বন্ধে কি আমাদের 
জানিবার কিছুই বাঞ্চী নাই? এদেশের সোদাল, বেল, 
বাবল! ও শ্রেওড়ার কাহিনী শুধু কি ইউরোপীয় লেখক- 
দিগের কেতাৰ পড়িয়াই আমাদিগকে শিখিতে, হইবে? 
বনে, জঙ্গলে ও উপবনে যে সকল তরু, লতা ও গুল জন্মে 
তাহার গ্রাম্য নীম ও পরিচয় পাইতে হইলে শতাধিক বধের 
লিখিত এক্সবর্ণের  (চ২০%05187) পফ্রোরা ইগ্ডিকা” 
(ছ1০ঘ 1501০9) এখনও আমাদিগকে উদ্ঘাটন করিতে 
হয়। ইহা কি আমাদের পক্ষে লজ্জার বিষয় নহে? 
এদেশের ভিন্ন ভিন্ন কৃষিপ্রণালী, প্রাচীন ভিন্ন ভিন্ন 
ক্রীড়াপদ্ধতি, এসবের ভিতরে কি আমাদের জ্ঞাতব্য ক্ছুই 
থাকিতে পারে না? 

রসায়ন, পদ্ার্থবিদ্তাদি শাস্ত্র সম্বন্ধে যাহাই হউক না 
কেন, প্রাণিতত্ব, উদ্ভিদৃবিস্থা এবং তভৃতত্ববিদ্তার মৌলিক 
গবেষণা যে বিরাট যন্ত্রাগারের অভাবে কতক দূর চলিতে 
পারে তাহা সকলেই স্বীকার করিবেন। ছুরি, কীচি, 
অধুবীক্ষণ ইত্যাদি সরঞ্জাম কিনিতে ১০*২ টাকার অধিক 
মূল্য লাগে না; কিন্তু গোড়াইতেই গলদ, জ্ঞানের পুণ্য 
পিপাস। কোথাক্স? 


টড | 
একবার ইউরোপের প্রক্কৃতিবিদ্যার্থ যুবকের কথা শুনুন । 
বিস্তাবিষয়ক উপকরণ আহরণের জন্য ভ্ঞানপিপাস্থ ইউ- 
রোগীর যুবক আফ্রিকার নিবিড় শ্বাপদরসন্ধুল অরণ্যে প্রাণ 
হাতে করিয়া ভ্রমণ করিয়া বেড়ান। বৈজ্ঞানিক তথ্য- 
সমূহের অনুসন্ধানের নিমিত্ত আহার নিদ্রা ভূপিয়া কার্ধয 
করিতে থাকেন, ভোগলালসা তখন তাহাদিগকে বিচলিত 
করিতে সমর্থ হয় না। জ্ঞানপিপাসা তীহার্দের হৃদয়ের 
একমাত্র আসক্তি । আপনারা অনেকেই জানেন, উদ্ভ্্- 
নিচয় আহরণের জন্ত হকার (517 ]950101) 11001527) ১৮৪৫ 
থুঃ অবে কত বিপদ আলিঙ্গন করিয়া! হিমালয় পর্বতের 
বু উচ্চদেশ পধ্যস্ত আরোহণ করিয়াছিলেন। সে 
সময়ে দার্জিলিং-হিমালয়ান্‌ রেলওয়ে হয় নাই। সেজন্য 
তখন হিমাচলারোহণ এখনকার মত সুগম ছিল না। 
তুষারমপ্ডিত , মেরুপ্রদেশের প্রার্কৃতিক অবস্থা জানিবার 
জন্য কত অর্থব্যয়ে কতবার অভিযান প্রেরণ কর! হইয়াছে; 
কত বৈজ্ঞানিক তাহাতে প্রাণ বিসর্জন দিয়াছেন। 
পাশ্চাত্যদেশের কি অদম্য উৎসাহ!” কি অতৃপ্ত জ্ঞান- 
পিপাসা ! যখন স্কানসেন ( ইব977567)) ফিরিয়া আসিলেন 
সমগ্র ইউরোপ ও আমেরিকা তাহার ভ্রমণকাহিনী শুনিবার 
জন্য ব্যাকুল । 

অতঃপর আমাদের আলোচ্য বিষয় বাঙ্গলা বৈজ্ঞানিক 
সাহিত্য,_ইহ্ার বর্তমান অবস্থা ও ইহার ভাবী উন্নতি 
বিধানের উপায়-নির্দেশ। তিনটি দেশের সাহিত্যের 
ইতিহাস এবিষয়ে আমাদিগের সহায়তা করিবে। কারণ 
ইতিহাসে সদৃশ ঘটনাই ঘটিয়। থাকে । যাহা ল্গন্মানীতে 
সম্ভবপর হইয়াছিল, ষাহা৷ রুধিয়াদেশে সম্ভবপর হইয়াছিল, 
যাহা জাপানেও সম্প্রতি সম্ভবপর হইয়াছে, তাহা বাঙ্গলা- 
দেশেও সম্ভবপর হইবে। এই" তিন দেশই অল্প সময়ের 
মধ্যে. বৈজ্ঞানিক জগতে প্রাধান্ত. লাভ করিয়াছে । দেড়শত 
বৎসর পূর্বে জন্মান সাহিত্যের কি ছুর্গাত ছিল! সত্য বটে, 
মার্টিন লুধার মাতৃভাষায় বাইবেল অনুবাদ করিয়া. জন- 
সাধারণের মধ্যে ইহার আদর ও চর্চা বাড়াইয়াছিলেন, 
কিন্তু বিদ্ভালয়ে লাটীন ও গ্রীকই অধীত হইত এবং 
রাজসভার ফরাসী ভাঁষ৷ চলিত ছিল। এমন কি ফ্রেডরিক্‌ 


| বাসী । 
. এদেশের  প্রক্কতিবিার্থী যুবক _ জেখিরাছেন, এখন ছি 


[৮ম ভাগ। 


দি পট মাতৃভাষা ব্যবহার করিতে লজ্জা বোধ 
করিতেন। তিনি ফরাসী ভাষায় কবিতা রচনা করিয়া 
বলটেয়ারের সমক্ষে আবৃত্তি করিতেন এবং তাহার নিকট 
একটু বাহুবা পাইলে নিজকে ধন্য মনে করিতেন । 

কিন্তু ফ্রেডরিকের মৃত্যুর কয়েক বৎসরের মধ্যেই 
5০1551167, (৯০০১০, [5100 [326০5] প্রভৃতি একদিকে, 
আবার উনবিংশ শতাব্দীর প্রারস্তে [.1635, ৬/০1১107 
প্রভৃতি বৈজ্ঞানিকগণ অপর দিকে জন্মান ভাষাকে মহাশক্কি” 
শালিনী করিয়৷ তুলিলেন। ৫০ বৎসর পূর্বে রুষিয়ার যে 
কি দুরবস্থা ছিল তাহ! এই বলিলেই যথেষ্ট হইবে যে মহামতি 
বাক্ল্‌ ক্রিমিয়! যুদ্ধের সময় এই দেশকে স্ুসভ্য আখ্য। 
দিতে কুষ্ঠিত হইয়াছিলেন। কিন্তু সেই অনাধ্য জাতির 
ভাষা আজ আদর্শস্থানীয়। যে ভাষা রূষভন্লুকের উপযুক্ত 
বলিয়া উপহসিত হইত, টলইঁয়ের স্তায় ওপন্টাসিক সে 
ভাষাকে বিবিধ আভরণে সাঁজাইয়৷ জগতের সম্মুখে সমুপস্থত 
করিয়াছেন। সেই ভাষাতেই বিখ্যাত রুষ রসায়নশান্ত্রবিৎ 
মেগ্ডেলীফ (1017061901) স্বীয় বৈজ্ঞানিক অনুসন্ধান সমুদায় 
লিপিবদ্ধ করিয়া ইউরোপীয় অপরাপর পগ্তদ্দিগকে রুষ 
ভাষা শিক্ষা করিতে বাধ্য করিয়াছিলেন। এই ত মাতৃ- 
ভাষাকে সমৃদ্ধিশালিনী করিবার প্রকৃষ্ট উপায়। 

অধিক কি, এসিয়৷ খণ্ডেই ইহার ছৃষ্টাস্ত বর্তমান। 
৩* বৎসর পুর্বে জাপান কি ছিল আর আজ কি হইয়াছে 
তাহা বল! নিশ্প্রয়োজন । যে সমুদায় শ্বদেশপ্রেমিক বর্তমান 
জাপান গঠন করিয়াছেন, তাহার! উৎসাহী, আশাস্থল 
যুবকবৃন্দকে প্রতীচ্য সাহিত্য ও বিজ্ঞান শিক্ষার নিমিত্ত 
ইউরোপে পাঠাইয়াই ক্ষান্ত হন নাই, তত্তৎ দেখায় 
পুতদ্দিগকে জাপানে শিক্ষা! বিস্তারের জন্য আনয়ন করেন। 
বল! বাহুল্য, যদিও উক্ত পণ্ডিতগণ স্ব স্ব ভাষার সাহায্যেই 
শিক্ষা প্রদান করিতেন, তথাপি শীঘ্বই সে সমুদায় পরিবন্তিত 
হইয়া গেল। জাপান নিজের ভাষার আদর বুঝিল ? 
বুঝিল বৈদেশিক ভাষাতে শিক্ষা কখনও সম্পূর্ণ হইতে 
পারে না, বুঝিল মাতৃভাষার সৌষ্ঠবসাধন অবশ্ঠকর্তব্য। 

ফল কথা এই যে আমর! যত দিন স্বাধীনভাবে নুতন 
নূতন গবেষণায় প্রবৃত্ত হইয়! মাতৃভাষায় সেই সকল তত্ব 
গ্রচার করিতে সক্ষম না হুইব ততদিন আমাদের ভাষার 


১১ সংখ্যা ।। 


এই' দারিদ্র্য ঘুচিবে না। প্রায় সহশ্র বংসর ধরিয়া! হিন্দুজাতি 
এক প্রকার মৃতপ্রায় হইয়া রহিয়াছে । যেমন ধনীর সন্তান 
পৈতৃক বিষয়বিভব হারাইয়া নিঃস্বভাবে কালাঁতিপাত 
করেন অথচ পূর্বব-পুরুষগণের ধরশ্বর্যের দোহা দিয়! গর্বে 
স্ফীত হন, আমাদেরও দ্রশী সেইরূপ। লেকি বলেন যে 
দ্বাদশ খুঃ শতাব্দী হইতে ইয়োরোপথণ্ডে স্বাধীন চিন্তার 
আ্োত প্রথম “প্রবাহিত হয়; প্রায় সেই সময় হতেই 
ভারতগগন তিমিরাচ্ছন্ন হইল। অধ্যাপক বেবর (৬/6১৩7) 

যথার্থ ই বলিয়াছেন, ভাস্করাচার্ধ্য ভারতগগনের শেষ নক্ষত্র। 
সত্য বটে আমর! নব্যস্থতি ও নবান্তায়ের দোহাই দিয়! 
বাঙ্গালীমস্তিষ্কের প্রথরতার শ্লাঘা করিয়া থাকি; কিন্তু ইহা 
আমাদের স্মরণ রাখিতে হইবে যে যে সময়ে ্মার্ভ ভট্টাচার্য 
মহাশয় মন্থু, যাজ্ঞবন্ধা, পরাশর প্রভৃতি মন্থন ও আলোড়ন 
করিয়! নবমবর্ষায়া বিধবা নির্জলা উপবাস না করিলে 
তাহার পিতু ও মাতৃ কুলের উর্ধতন ও অধস্তন কয় পুরুষ 
নির়গামী হইবে, ইত্যাকার গবেষণায় নিযুক্ত ছিলেন, 
যে সময়ে রঘুনাথ, গদাধর ও জগদীশ প্রভৃতি মহামহো- 
পাধ্যায়গণ বিবিধ জটিল টাকা টিগ্লনী রচনা করিয়া টোলের 
ছাত্রদিগের আতঙ্ক উৎপাদন করিতেছিলেন, যে সময়ে 
এখানকার জ্যোতিব্বিদবৃন্দ প্রাতে ঢই দণ্ড দশপল গতে 
নৈধত কোণে বায়স কা কা রব করিলে সে দিন কিগ্রকারে 
যাইবে ইত্যাদি বিষ নির্ণয় পূর্বক কাঁকচরিত্র রচনা করিতে- 
ছিলেন, যে সময়ে এদেশের অধাপকবৃন্দ “তাল পড়িয়া টিপ 
করেকি টিপ করিয়া পড়ে” ইত্যাকার তর্কের মীমাংসায় 
সভাস্থলে ভীতি উৎপাদন করিয়া সমবেত জনগণের অন্তরে 
শাস্তিভঙ্গের আশঙ্কা উৎপাদন করিতেছিলেন, সেই সময়ে 
ইয়োরোপথণ্ডে গ্যালিলিও, কেপ্লীর, নিউটন প্রভৃতি 
মনশ্থিগণ উদীয়মান হইয়! প্রকৃতির নূতন নৃতন তত্ব উদ্ঘাটন 
পূর্বক জ্ঞানজগতে যুগান্তর উপস্থিত করিতেছিলেন। তাই 
বলি, আজ সহস্র বৎসর ধরিয়া হিন্দুজাতি নিম্পন্দ ও অসাড় 
হইয়া পড়িয়া রহিয়াছে। যাহা হউক, বিধাতার কপায় 
হাওয়া ফিরিয়াছে ; মরা গাঙে সত্য সত্যই বাণ ডাকিয়াছে। 
আজ বাঙ্গালী নাতি ও সমগ্র ভারত নৃতন উৎসাহে, নৃতন 
উদ্দীপনায় অস্থুপ্রাণিত। যে দিন রাজা রামমোহন রায় 
বাঙ্গালীর ঘরে জন্মগ্রহণ করিয়া প্রাচ্য ও প্রতীচ্যের সম্মিলনই 


বঙ্গসাহিত্যে-বিজ্ঞান | 


শতশত সরি সতশ০০০০৭ 


৬৩১ 


৬ 
০ ০০ তাসকিন? কি 


ভারতের সমৃদ্ধিসোপান বলিয়া নির্দেশ করিলেন সেই দিনই 
বুঝি বিধাতা ভারতের প্রতি পুনরার : শুতৃষ্টপাত 
করিলেন। জগতের ইতিহাস পর্যালোচনা করিলে দেখিতে 
পাওয় যায়, যে সকল জাতি পুরাতন আচার, ব্যবহার, 
জ্ঞান ও শ্রিক্ষা বিষয়ে নিতাত্তই গোঁড়া, বাহার! প্রাচীন 
শিক্ষার ও এচীন প্রথার নামে আত্মহার! হন, বাহার! 
বর্তমান জগতের জীবস্তভাব জাতীয় জাবনে সংবেশিত করা 
হঠকারিতা বলিয়া মনে করেন, তাহার! বর্তমান কালের 
ইতিহাসে নগণ্য ও মৃতপ্রায়) এমন কি এই সমস্ত জাতি 
নৃতনের প্রথল সংঘর্ষণে লুপ্ত হইবার উপক্রম হইয়াছে। 
এ বিষয়ে কিছুমাত্র 9 সন্দেহ নাই যে বর্তমান ইয়োরোপের 
শিক্ষা অত্যল্নকাল হুইপ আরম্ত হইয়াছে; কিন্ত আমরা 
ইহ! যেন না ভুলি যে বর্তমান অবস্থায় ইয়োরোপ আমা- 
দিগকে যোজনাধিক পশ্চাতে ফেলিয়! বিজ্ঞান ও সাহিত্যের 
পৃর্ণোন্রতির দিকে অগ্রসর হইয়াছে । আমার স্বতঃই মনে 
হয় আমাদের এই অধোগতির কারণ পুরাতনের প্রতি এক 
অস্বাভাবিক ও অনেক সময়ে অহেতুক আসক্তি এবং অপরাপর 
জাতির গুণাবলীর প্রতি বিদ্বেষ ও তাচ্ছিলোের ভাব। এস্থানে 
অবশ্ত স্বীকাধ্য যে আমাদের পূর্বপুরুষগণের আচারপন্ধতি 
ও শিক্ষা অনেক সময়ে বর্তমান সভ্যজাতিগণের আচার- 
পদ্ধতি হইতেও শ্রেষ্ঠ ছিল এবং সে সমুদায়ের প্রতি 
ভক্তিবিহীন হওয়া মুতার লক্ষণ সন্দেহ নাই। কিন্তু 
কালের পরিবর্তনে অনেক বিষয়ের আমুল পরিবর্তন সংঘটিত 
হইয়াছে__যেমন বাহ জগতে, তেমনই মানসিক রাজ্যে 
এন্থানে প্রশ্নটি একটু বিশদভাবে আলোচনা করা কর্তব্য। আমি 
আশঙ্কিত হইতেছি পাছে কাহারও মনে অশ্ত্রীতি সধার 
করিয়া ফেলি, কিন্তু যদি স্বাধীন চি্ত। মানব মাত্রেরই পৈত্রিক 
সম্পত্তি হক তাহা হইলে আমাকে বলিতেই হইবে যে 
পরকীয় শিক্ষা ও জ্ঞানের গ্রহণেচ্ছা আমাদের আদৌ নাই, 
যদি থাকিত তাহা হইলে অন্ততঃ বিজ্ঞান বিষয়ে বর্তমান 
ইয়োরোপ ও আমেরিকা আমাদের অনুকরণীয় হইত।* : 
এই প্রাচ্য এবং প্রতীচ্য শিক্ষার সংমিশ্রণের উপরেই আমার 
মতে ভাবী ভারতের সমৃদ্ধি নির্ভর করিতেছে। যে জাপান 
ত্রিশ বর্ষ পুর্বে ঘোর তমসাচ্ছন্ন ছিল, জগতে যাহার অস্তিত্ব 
(এঁতিহাসিক হিসাবে ) সন্দেহের বিষয় ছিল, সেই জাপান 


৬৩২ 


পাশ্চাত্য শিক্ষা 
আজ কি এক অভিনব ক্ষমতাশালী জাতি হইয়া আসিয়ার 
পূর্ব প্রান্তে বিরাজ করিঠেছে ! 

এখন জ্ঞানজগতে যেমন তুমুল সংগ্রাম, পাথিব জগতেও 
ততোধিক । নূৃতনের দ্বার পুরাতনের সংস্কার করিতেই 
হইবে, নচেৎ ভয় হয়, ভারতভাগ্যরবি প্রভাতাকাশে উঠিয়াই 
অস্তমিত হইবে। 

দেশের দুর্গতি ও দুরবস্থার বিষয় এখন চিন্তাণীল ব্যক্তি 
মাত্রেই আলোচনা! করিয়। থাকেন, তাহার! ৰিলক্ষণ 
বুঝিয়াছেন যে ষতর্দিন একদিকে মুষ্টিমেয় শিক্ষিত সম্প্রদায় 
এবং অন্তপ্দিকে কোটা কোটা নরনারী অজ্ঞান অন্ধকারে 
নিমগ্ন থাকিবে ততদিন আমাদের উন্নতির পথে অগ্রসর 
হইবার আশ! খুব কম। ধাহার! ইংরাজী ভাষা! অবলম্বন 
করিয়! বিজ্ঞান শিখিতেছেন তাহারা অগাধ জলরাশির 
মধ্যে শিশিরবিন্দুর স্টায় প্রতীয়মান হইয়া থাকেন। 
মহাষ্তি বাকল ইংলও ও জন্মান দেশের শিক্ষাবিস্তার 
তুলনা করিতে গিয়! দেখাইয়াছেন যে জর্মমানদেশে সর্ববিগ্যায় 
অসামান্ত প্রাতভাশালী লোক জন্মগ্রহণ করিয়াছেন অথচ 
রাজনৈতিক উন্নতি বিষয়ে ইংলগ্ড অপেক্ষা পশ্চাঁৎপদ্ব। 
ইহার কারণ এই ষে জন্মানদেশীয় পণ্ডিতগণ চিন্তাসাগরে 
নিমগ্ন হুইয়। এমন এক “পঙ্ডিতী” ভাষার স্চষ্টি করিয়াছেন 
যে তাহ! কেবল সঙ্থীর্ণ “গণ্ভীর” মধ্যে সীমাবদ্ধ; সে সমস্ত 
উচ্চভাব সমাজের নিয়তর স্তরে অনু প্রবিষ্ট হইতে পারে 
না! ইহার ফল এই হইয়াছে যে মুষ্টিমের শিক্ষিত 
সম্প্রদায় ও জনসাধারণের মধ্যে একরূপ একটা অনতিক্রম্য 
প্রাচীর স্থাপিত হইয়াছে । কিন্তু ইংলণ্ডে বহুকাল হইতে 
বিজ্ঞানবিষয়ক সাধারণের বোধগম্য অনেক সরল পুস্তক 
প্রকাশিত হওয়ায় জনসাধারণের মধ্যে তাহার ভাব ও 
স্ুলমর্ম প্রবেশ করিতে পারিয়াছে। এই প্রকার শ্রেণীগত 
পার্থক্য আমাদের দেশে অত্যধিক প্রবল। আরও একটা 
কথা, আমরা এতক্ষণ ইংরাজী শিক্ষাপ্রাপ্ত ও নীরেট 
অজ্ঞদলের কথা বলিলাম। ইহার মাঝামাঝি একদল 
পড়িয় রহিলেন। অর্থাৎ ধাহারা' কেবলমাত্র সংস্কৃত 
শাস্ত্রের অধ্যয়ন ও ব্যাথ্যানে ব্রতী। ইহারা কলাপ ও 
পাণিনি ) কালিদাস, মাঘ ও ভারবী) জটিল ন্তাক্ন শান্ত, 


প্রবাসী । 


জাতীয় শিক্ষার সহিত সংযোজন করিয়া এতন্তিন্ন বেদ, বেদান্ত ও দর্শন লইয়া ব্যস্ত। মোটামুটি 


[ ৮ম ভাগ । 


গা কাশ চি 


বলিতে গেলে তাহারা ১৫০০ হুইতে ছুই হাজার বৎসর 
পূর্বের ভারতে বাস করেন। ইহীাদিগকে আমরা অবস্ত 


আধুনিক শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে গণনা করিতে কুষ্টিত 


হই; কিন্ত আবার ইহারাই সমাজে “পণ্ডিত” উপাধিধারী 
এবং ইহাদের আধিপত্য জনসাধারণের উপর ব্রিটাশশাসন 
অপেক্ষা অধিক বিস্তৃত ও কঠোর। এই শ্রেণীকে একেবারে 
বাদ দিলে চলিবে না। | 

কেহ কেহ বলিবেন যে ইংরাজী শিক্ষা বিস্তারের সঙ্গে 
সঙ্গে এই শ্রেণী লোপ প্রাপ্ত হইতেছে। কিন্তু তাহ ঠিক 
নয়। গবর্ণমেন্ট হইতে “উপাধি” প্রদানের যে পরীক্ষা 
গৃহীত হয় তাহার “আদ” পমধ্য” ও *্উপাঁধি” এই তিন 
বিভাগে কেবল বঙ্গদেশে প্রতিবংধর অন্যান ৪৫০০ 
পরীক্ষার্থী উপস্থিত হইয়া থাকেন। সমগ্র টোলের ছাত্র 
ংখ্। ইহাপেক্ষা অনেক অধিক । অতএব দেখা যাইতেছে 
বাঙ্গালা ভাষায় বিজ্ঞানের গ্রন্থ সকল প্রচারিত হইতে 
আরম্ভ হইলে এমত সহআ্র সহ ইংরাজী অনভিজ্ঞ পাঠক 
পাঠিকাগণের ভাতে পৌঁছিবে যাহ! ইংরাজী ভাষায় লিখিত 
গ্রন্থের পক্ষে রদাচ সম্ভব নয়। অবশ্ঠ ধাহার! বিজ্ঞান চচ্চায় 
জীবন অতিবাহিত করিয়া মৌলিকতত্ব নির্ণয় ও গবেষণায় 
সর্বদা ব্যাপৃত থার্কিবেন তাহাদের কথা স্বতন্ত্র। তাহার! 
ইংরাজী কেন জন্মান ও ফরাসী ভাষায় রচিত গ্রস্থাবলীও 
পাঠ করিতে বাধ্য হন। 

আমাদের বলার উদেশ্টয এই যে ধাহারা “শিক্ষিত” 
বলিয়া মভিহিত ত্রাহাদের বিজ্ঞানের মুল তাৎপর্য্যগুলি 
জানা নিতান্ত প্রয়োজন হইয়া দীড়াইগ়্াছে অর্থাৎ আধুনিক 
উচ্চ শিক্ষিত ব্যাক্তি মাত্রেরই বিজ্ঞানশাস্ত্রস্ঘ্ধীয় সাধারণ 
বিষয়গুলি মোটামুটি জান! বিশেষ আবশ্তক । 

এখন বৈজ্ঞানিক পরিভাষা সম্বন্ধে আমরা কিছু 
আলোচনা করিব। জাপানিরা জর্দনি ও কষিয়ার ন্যায় 
যাবতীয় বৈজ্ঞানিক তত্ব মাতৃভাষায় প্রচার, করিতে সক্ষম 
হন নাই। তাহার! মধ্য পথ অবলম্বন করিয়াছেন অর্থাৎ 
মৌলিক গবেষণা সমূহ ইংরাজি ও জন্্ান ভাষায় প্রকাশিত 
করেন, কিন্তু জনসাধারণের মধ্যে যাহাতে বিজ্ঞানের 
নানাবিধ মুলতত্ব প্রচার হইতে পারে তজ্জন্ত যাতৃভাষা! 


৯১শ সংখ্যা ।] 


অবলবন করিনাছেদ। 
ভাষাগত পার্থক্য থাকিলেও বৈজ্ঞানিক পরিভাষ! প্রা 
একই; সমস্ত বৈজ্ঞানিক জগতে একই পরিভাষা হইলে যে 
কতদূর সুবিধা হয় তাহ! নির্ণয় করা যায় না। জাপানির 
এই স্থবিধা টুকু হৃদ্রঙ্গম করিয়াই মধ্য পথ অবলম্বন 
করিয়াছেন ; আমাদেরও তাহাই অবলম্বনীয়,। কেননা, 
উক্ত জাতির অবস্থার সহিত আমাদের অবস্থার বিশেষ 
সৌসাদৃশ্ত বর্তমান । | 

ইতিমধ্যে বৈজ্ঞানিক পরিভাষা স্থজন করা সাহিত্য- 
সম্মিলনের একটি প্রধান কর্তব্য হইয়! ঠাড়াইয়াছে। 
আহ্লার্দের বিষয়, কয়েক বৎসর যাবৎ সাহিত্যপরিষৎ এ 
বিষয়ে যত্ত্বান হইয়াছেন এবং শ্রীযুক্ত রামেন্্স্ন্দর জিবেদী 
ও শ্রীযুক্ত যোগেশচন্ত্র রায় প্রভৃতি মহোদয়গণ তজ্জন্য 
পরিশ্রম, করিতেছেন। শ্রীযুক্ত জগদানন্দ রায় সাময়িক 
পত্রিকপ্মি ধে সকল বৈজ্ঞানিক প্রবন্ধ লিখিয়াছেন ও 
লিখিতেছেন তাহাতেও এ বিষয়ে সহায়তা হইতেছে । নাগরী- 
প্রচারিণী সভা ভূগোল, থগোল, অর্থনীতি, পদার্থ বিদ্যা, 
রসায়নবিষ্া প্রভৃতি ঘটিত বৈজ্ঞানিক পরিভাষা সংকলন 
করিয়াছেন। পরলোকগত জগনাথ স্বামী তেলেগু ভাষায় 
রসায়নশাস্ত্র বিষয়ক একথানি পুস্তক প্রচার করিয়াছেন ও 
তাহাতে সংস্কতমূলক অনেক পরিভাষ৷ ব্যবহৃত হইয়াছে । 
সম্প্রতি ড6179,০819 
বাঙ্গলা বৈজ্ঞানিক পরিভাষার সংকলন করিয়াছেন এবং 
আশা করা যায় সাহিত্য সম্মিলনও এই অধিবেশনে একটি 
বিশেষজ্ঞের সমিতি (00170716669 ০0? 809905 ) 
নিয়োজিত করিয়া কি ভাবে পরিভাষা গৃহীত হইবে তাহার 
নিষ্পত্তির উপায় বিধান করিবেন। 

বর্তমান সাহিত্য সম্মিলনের অনুষ্ঠাতাগণ বাংলা 
সাহিত্যকে সাধারণ সাহিত্য ও বৈজ্ঞানিক সাহিত্য এই 
ছইভাগে বিভক্ত করিয়! .শেষোক্ত বিভাগের কাধ্যক্ষেত্র 
009 45500180107) 0006 40200600216 
০115910520৫ 5০1০:০০এর আদর্শে যে অপেক্ষাকৃত 
স্বর্ণ বিভাগে ব্তিক্ত করিয়াছেন তাহা সদ্যুক্তি বলিয়৷ বোধ 
হুয়। মানবতত্ব (40১10701985), পুরাতত্ব, ইতিহাস, 
লোকতত্ব (চ50,00198%), ভূগোল, পদার্থ-বিস্তা, রসারন- 


পাত টা ৮৭৯১০০৪৯৯৯০ ৪০৯৭ 


71০6 139০0 09121010052 


বঙ্গসাহিত্যে- বিজ্ঞান । 
 ইরোরোীর জাডিদিগের বো এ 


কি 


বিষ্া,  উততি-বিা, ভুদা প্রসৃতি বিয়ের আলোচনা হইয়া 
যাহাতে তৎ তৎ বিষয়ক গ্রন্থ বাঙ্গালা ভাষায় প্রচারিত 
হয় তজ্জন্য আমাদিগকে সচেষ্ট হইতে হইবে । আশা করি 
এই অধিবেশনে রাজসাহী বিভাগের লোকতত্ব সম্বন্ধে ছই 
একটি সারবান প্রবন্ধ পঠিত হইয়া ইহার সুচন! হইবে। 
অত্যন্ত আহ্লাদের বিষয় এই যে রাঞ্জসাহীর কয়েকজন 
ককৃতবিগ্ক সন্ত'ন পুরাতত্ব ও ইতিহাস বিষয়ে নূতন পথ 
দেখাইয়া আমাদের আতন্তরিক কৃতজ্ঞতা ও সম্মানের খাত্র 
হইয়াছেন। বাঙ্গালী ষে স্বাধীনভাবে চিন্তা করিয়া ইতিহাস 
রচন|! করিতে সক্ষম, সিরাজদোলা প্রণেত। শ্রীযুক্ত অক্ষয়- 
কুমার মৈত্রেয় তাহার সাক্ষ্য প্রধান করিয়াছেন। আমীর 
বন্ধ, অধ্যাপক শ্রীযুক্ত যছুনাথ সরকার ইয়োরোপ ও ভারত- 
বর্ষের নানাস্থান হইতে বনু ছর্লভ পাঁরসী পুঁথি সংগ্রহ 
করিয়াছেন এবং সেই সকল মন্থন করিয়া রত্বাবলী আহরণ 
করিতেছেন। তিনি যে সমুদ্ধায় বিবরণ লিখিতেছেন তাহা! 
পাঠ করিতে করিতে আমি অনেক সময়ে আত্মবিস্বতি লাভ 
করিয়াছি এবং নিজকে কল্পনায় অনেক সময়ে ওুরঙ্গজেব 
বাদসাহের সমকালীন* বলিয়া মনে করিয়াছি। তিনি 
দীর্ঘজীবী হইয়া এইরূপ মহৎকাধ্যে ব্যাপৃত্ত থাকেন 
এবং মোগলরাজ্যের বিশাল ইতিহাস লিখিয়! মান্তৃভাষার 
সৌষ্টব সাধন করেন, ঈশ্বরের নিকট ইহাই আমা- 
দিগের আস্তরিক প্রার্থনা । আমাদিগের সম্মিলনের 
একজন প্রধান উদেবাক্ত! শ্রীযুক্ত শশধর রায় মহাশয় 
“মানব-সমাজের ক্রমবিকাশ” প্রভৃতি শীর্ষক যে সফল 
প্রবন্ধে অবতারণা করিয়াছেন তদ্বারা বাঙগল। 
সাহিত্যের একী অভাব মোচন হইবার 
সুচনা হইয়াছে। শ্রীযুক্ত ব্রজন্থন্দর সান্ঠাল বনু- 
পরিশ্রমে মুসলমান বৈষ্বদিগের প্রাচীন পদাবলী 
সংগ্রহ করিয়া বঙ্গসাহিত্যের মহছুপকার সাধন করি- 
স্বাছেন। 

আব্ধ আমরা নূতন জাতীয় জীবনের প্রাসাদের 
প্রথম দোপানে দণ্ডারমান। পাঁচ বৎসর পূর্বে 
যে দেশে "জাতীয় জীবন” ইত্যাদি আশা ও , উৎ- 
সাহের কথা অলীক ও কবিকল্পনা-প্রস্থত উন্মাদোক্তি 
বলিয়! বিবেচিত হইত, যে দেশ স্বদেশপ্রেম বলিয়া 


৬৩৪ 


মাড়ভাষা তুলিয়া এতদিন বৈদেশিক ভাষাকে শিক্ষা ও 
জ্ঞানের দ্বার বিবেচনা করিত, সেই দেশে আজ কি এক 
অপূর্র্ব ভাব আসিয়া মৃত প্রাণে কি এক অমৃত বারি 
সিঞ্চন করিয়া সঞ্জীবিত করিল। যে যুবকগণের কাষ্ঠহাসি 
দর্শনে পুর্বে আশঙ্কার উদ্রেক হইত, যে দেশের প্রৌ়গণর 
মিতবায়িতাঁ আত্মপ্রবঞ্চনামূলক বলিলে অত্যুক্তি হইত 
না,আজ কি এক অপূর্ব ঈশ্বরপ্রেরিতভাবে "নুপ্রাণিত 
হইয়া সেই যুবক সরসবদনে কম্মক্ষেত্রে অবতীর্ণ হল, সেই 
প্রৌঢ় বাক্তি লোকসেবাঁয়, জাতীয় শিক্ষায় অকাতরে 
বনুকষ্টসঞ্চিত অর্থ নিয়োগ করিল। ইহা কি আশার 
কথ! নছে--ইহা ভাবিলেও কি প্রাণে শক্তি সঞ্চারিত 
হয় না? দুই বৎসর পূর্ব্বে যে বাঙ্গীলী যবক পিতামাতার 
স্নেতক্রোড় ত্যাগ করিয়া অথবা নবপরিণীত1 ভাধ্যাকে 
ছাঁড়য়া বৈদেশিক বিজ্ঞান ও সাহিত্য অধায়নের জন্য 
দুরদেশে যাইতে কুণ্িত হইত, আজ জানি নাকি এক 
অদৃষ্টপূর্ব, অনিস্তাপূর্বব ভাবে প্রোৎসাহিত হইয়! জন্মভূমিকে 
গৌরবাস্থিত করিতে সেই যুবক বিতেঁশযাত্র/ করিল। তাই 
বলিতেছিলাম আজ আমরা জাতীয় জীবনের সোপানে 
দণ্ডায়মা--আজ নূতন আশা, নৃতন উদ্দীপনার দিন! 

বাঙ্গলায় এমন দীনহীন কাঙ্গাল হতন্াাগা কে আছ 
ভাই, যে আজ বিধাতার মঙ্গলময় আহ্বানে আহুত হুইয়! 
মাতৃভূমির ও মাতৃভাষার আরতির জন্য নৈবেছ্যোঁপচাঁর 
লইয়া সমৃপস্থিত না ভবে? ধনি! তুমি তোমার অর্থ 
লইয়া, বলি! তুমি তোমার বল লইয়া, বিদ্বান! তুমি 
তোমার অর্জিতবিষ্তা লইয়া সকলে সমবেত হও । 

আজ আমরা যগসদ্ধিস্থলে দণ্ডায়মান। সমস্ত ভারত 
আজ আমাদিগের দিকে সোৎসাহনেত্রে চাহিয়৷ রহিয়াছে, 
স্বর্গ হইতে পিতৃপুরুষ আমাদের কার্যাবলী লক্ষ্য করিতে- 
ছেন। আক আমরা জাতীয় জীবনের এমন একত্রে 
দণ্ডায়মান যেখানে আমাদের সম্মুখে দুইটি মাত্র পথ, একটী 
অনস্ত অমরত্বের অপরটি অনস্ত অকীর্তির, মধ্যপথে আর 
কিছুষ্ট নাই। আজ যদি আমরা তুচ্ছ আয়াসে মজিয়া ভবিব্যৎ 
প্রেরিত এই মহাভাব উপেক্ষা করি, ভবিষ্যৎ বংশাবলী 
আমাদিগকে বিশ্বাসঘাতক উপাধিতে কলঙ্গিত করিবে, 


প্রবাসী । 


কথা বহু শতাব্বী যাবৎ বিশ্বৃত ছিল, যে দেশ 


[৮ষভাগ। 
ভারতাকাশের উদীয়মান রবি উধার উন্মেষেই, হায়, আবার 
অন্তমিত হইবে । 

কিন্ত আজ আশার দ্বিন, আজ উদ্দীপনার যুগ। বাল! 
এ আহ্বান উপেক্ষা করে নাই--সতীশচন্ত্র ও রাধাকুমুদের 
স্তায় বিদ্বান ও বিগ্োৎসাহী যুবক, স্থবোধচন্ত্র, ব্রজেন্্- 
কিশোর, সুর্যাকাস্ত, মনীন্দ্রচন্দ্র, তারকনাথ, যোগেন্দ্রনারায়ণ 
প্রভৃতি ধনাঢ্যগণ যে দেশের জাতীয় শিক্ষার জন্য বন্ধপরিকর 
ও মুক্তৃতন্ত, সে দেশ নিশ্চয়ই উঠিবে--সে দেশের ভাষ! ও 
বিজ্ঞান কখনই উপেক্ষিত থাকিবে নাঁ। যাভাতে অধীতবিষ্ধা, 
বিজ্ঞানবিদ্‌ ছাত্রগণ বৃত্তিলাভ করিয়া অন্নচিন্তা হইতে 
মুক্তিলাভ কবিতে পারে ও অনন্যমনে বিজ্ঞানচর্চায় নিযুক্ত 
থাকিয়া বাঙ্গালা ভাষার ও বাঙ্গালা দেশের সেবায় মন প্রাণ 
নিয়োগ করিতে পারে এমন উপায় নির্ধারণ করুন। 
সৌভাগ্যক্রমে এখন কৃতবিগ্ঘ ও নিষ্ঠাবান ছাত্রের অভাব 
নাই। তাহার বিলাঁসবিভ্রমের প্রত্যাশী নহে। যাহাতে 
তাহাদের সাংসারিক অভাব মোচন হয় ও তাহার একান্ত 
মনে বিজ্ঞান সেবায় ব্রতী হইতে পারে তাহার ব্যবস্থা 


করুন। জ্ঞান জাতীয় জীবনের উৎস। এই উৎসের পরিপুষ্টি 
সাধনের জন্য আবার ভারতে নিষফষাম জ্ঞানচর্চা প্রবন্তিত 


হউক। 
পরিশিষ্ট । 


ইং ১৯*১--১৯*৭ সাল পধ্যন্ত প্রকাশিত বাঙ্গালা পুন্তকের শ্রেণীবিভাগ । 
বিষয় 


১৯০১ ১৯৭২ ১৯০৩ ১৯০৪ ১৯০৫ ১৯০৬ ১৯৭৭ 


জীবনী ২৫ ১৮ ১৯ ২২ ১৫ ১৫ ২৭ 
ইতিহাস ১০:৪১:১৮ ৪২ ২৭ ৬৬ ৩১ 
ভাষ। ও ব্যাকরণ ২১২ ২১৮ ১৭৭ ১৫১ ১১১ ১০৭১ ৬৪ 
দর্শন ও নীতিবিজ্ঞান ২৪ ৩ ৩ ১ ৩7৩ 
৮5 ১১২৫ ১৪ ১৯ ১৬ ৩০৭ ২২ 
নাটক ৬২ ৬৭ ৪৭ ৬৩ ৬২ ৭5 ৩৯ 
উপস্াস ৮৪ ১১০ ১০২ ৮৫ ৯১ ১১৭ ১২৩ 
পদ্য ১২৭ ১২০ ৮৭ ৮৪ ৭৫ ৯৩ ৫৫ 
ধর্ম ৩৪৮ ৪** ৩০১ ২৮৯ ২২৩ ২৯৪ ২৩৩ 
চিকিৎস! ৫৯ ৬৮ 8১ ৬৭ ৬* পপ. ৬১ 
আইন ১৬২৭ ১৬ ১৫ ১৩ ৭ ১১ 
রাজনীতি ৭৯৩: 58. 2০855 ১ 

বিজ্ঞান ৩২ ২৩ ১৯ ১৩ ১৭ ১৩ ১০ 
বিজ্ঞান (গণিত বিভাগ) ৪২ ৬২ ৪৪ ৪৪ ২৫ ১৮ ৩৩ 
জমগ ১ ১ ৪ ৪ ৩ ৩ 
বিবিধ ৫১১ ৫৭৭ ৪৬৩ ৪৭৪ ৬৪৫ ৬৪৭ ৪৮৪ 
মোট ১৫৩৬ ১৭৬১ ১৩৫৬ ১৪৬৯ ১৩৮৪ ১৫৯৭ ১১৮৯ 


. ১৯৭ -সংখ্যা।। 


রি ২ 
ইং'১৯১১--১৯*৮ সাল পর্যান্ত প্রকাশিত সুসলমানী বাঙ্গাল পুস্তকের 
শ্রেণীবিভাগ । 


বিষয় ১৯%১ ১৯০২ ১৯০৩ ১৯০৪ ১৯০? ১৯০৬ ১৯০৭ 
জীবনী রি ঙ তক টা ০০ নার 
ইতিহাস তু ১০০ ৩ ২ ১ 
উপন্যাস প্র ১৭ ১৭১১ ১৪ ৪ 3 
ধর্ম ১৯ ১৭ ১১ ১৯ ৯ ৬ ৭ 
ভাষ। ও ব্যাকরণ 728 তক ক্৬ৎ ও 2১ 
বিবিধ ২৭ ১৫ ৫ ১২ ১ «৫ 3১ 
ম্]ট ৬৪ ৫৭ ২৭ ৪৯ ১৬ ১৭ ৮ 
. ৮ ৩ র্‌ ট 
" রি তা ৫ টি ছি 
চট টু 
টি ০ ৫ 
১৯০১ ৩০৬৯ ১৫৩৬ ৫**০৪ ২২৬৫ ৭৪ ৬২ ৮৩৭৮ 
১৯৭২ ৩৩৬৬ ১৭৬১ ৫২৩১ ২২৭১ ৮৫ ৭6 ৮৭০৫ 
১৯০৬ ২৮৮৭ ১৩৫৬ ৪৬৯৬ ১২১৯ ৬৪ ৬৪ ১৬৬ 
১৯০৪ ৩৯৫৪ ১৪৬৯ ৪৮১০ ১৯৬৭ €ণ ১] ১০৩ 
১৯৯৫ ২৮০ ১৩৮৪ ৪৯৪৭ ১৬১১ ৪২ ৪২ ১০০ 
১৯০৬ ৩৪৪০ ১৫০৭ ৪৩৪৯ ১৯৫৪ ৩১ ৮৬ ৯৩৫৪ 
১৯০৭ ২৯৯৫ ১১৮৯ ৩৯৬৯ ১৯৫৯ ৪৩ ৪১ ৯৯৯৯ 





ভারতের সার কথা । 


জগত্বাসী মনুষ্যমাত্রেই জানেন, ভারতবর্ষ, আত্মাব্যতীনত 
আ'র কিছুকে কখনো সত্য বলে স্বীকার কবে নাই। 
এই এক-সতা বা আত্মা ভারতবর্ষের মর্ম, এই এক-সত্য 
বা আত্মাতে নিষ্ঠা ভারতবর্ষের ধর্ম, এবং এই এক-সত্য 
বা আত্মার প্রতিষ্ঠা ভারতবর্ষের কর্মা। আত্মার পুজা 
ব্যতীত, আত্মাকে স্বীকার কর! ব্যতীত, আত্মাকে প্রত্যক্ষ 
করা ব্যতীত যোগৈশ্বর্যের লীলাভূমি, অদ্বিতীয় সত্যের 
প্রকাশক্ষেত্র, আত্মার 'প্রতিষ্ঠাস্থান, পুণাভূমি ভারতবর্ষ 
উদ্ধারের আর বি্ধতীয় উপায় নাই। যে মুহূর্তে সমস্ত 
ভারতবাদী একত্র সমবেত হঃয়ে, জ্ঞানী, অজ্ঞানী, ধনী, 
ঘরিত্র, রুগ, নুস্থ, বালক, বৃদ্ধ, স্ত্রী, পুরুষ, রাজা, প্রজা, 


 বোদ্ধযুগ ও ভাস্ষরাচা্্য। 


ত 
৬৩৫. 
৯৪ পা পানা পিল সি পা শিলা িশিগাণ তিশা উিক্ঠীতত 


রা, কষরিষ্ট বৈশত, শু, হিন্দু, মুসলমান, খ্রীষ্টান, 
শ্রেষ্ঠ-কম্মা, নিকৃষ্ট-কর্মী সকলের অন্তরে বাহিরে প্রত্যক্ষ 
প্রকাশমান এই চৈতন্থময় আত্মাকে অন্তরে বাঠিরে স্বীকার 
করিবে সেই মুহূর্তে ভারতবর্ষ বা ভারতবাসী অন্তরে . 
বাহিরে মুক্তি লাভের দ্বারা জ্ঞানে ধন্ট, ভাবে ধন, কর্মে 
ধন্য হয়ে আপনাকে বা মন্থুষাজাতিকে বা জগতকে 
পরম কল্যাণে প্রতিষিত করিবে। 

শ্রীহেমলত। দেবী । 


বৌদ্ধযুগ ও ভাক্ষরাচার্ধ্য । . 


বিগত মাঘ মাসের * প্রবাসীতে” শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত দ্বিজেন্দ্র- 
নাথ ঠাকুর মহাশয়ের যে পত্র প্রকাশিত হইয়াছে, তাহার. 
একস্থলে দেখিলাম, তিনি লিখিয়াছেন,-_ 


“ৰৌদ্ধ-ধর্ের বিনাশের সঙ্গে সঙ্গে আমাদের দেশের অন্তরের 
স্বাধীনত! বিনাশ প্রাপ্ত হ্টল; তার সাক্ষী বৌদ্ধ-ধর্মের অভ্যুদয়কালে 
ভাস্কর/চাধ্য, চরক, হুশ্রত, পতঞ্রলি প্রভৃতি বড় বড় লোক বাহার 
জন্সিয়াছিলেন, বৌদ্ধ-ধন্ের বিনাশের পর তাহাদের স্যার স্বাধান-চিত্ত 
প্রতিভাশীলী লোকের প্রীছুর্ভাব রহিত হইয়া যাওয়াতে আমাদের 
দেশে বিজ্ঞানের উন্নতির পথে জন্মের মত কীট। পড়িয়া গেল। আমাদের 
দেশে যখন অন্তরের স্বাধীনতা এইরূপ বিনাশ পাইল, তখন বাহিরের 
স্বাধীনতা বিনাশ পাইতে বড় বেশী বিলম্ব হইল না ।” * 


আমার ছূর্ভাগ্যক্রমে বৌদ্ধ সাহিত্যের আলোচন! 
করিবার সুযোগ আমি কখনই প্রাপ্ত হই নাই। এই 
কারণে বৌদ্ধধন্ম্বের প্রকৃতি সম্বন্ধে আমার বিশেষ কোন 
অভিজ্ঞতা! নাই এবং সেই জন্তই বৌদ্ধধর্মের বিনাশের 
সহিত ভারতায় পরাধীনতার কি সম্পর্ক তাহা অবধারণ 
করিতে আমি অসমর্থ হইতেছি। যে সকল এ্রতিহাসিকের 
রচনা আমার নেত্র-পথবর্তী হুইয়াছে সেই সকল এঁতিহাসিক 
ছূর্ভাগ্যক্রমে ভারতবর্ষের পরাধীনতার সহিত বৌদ্ধধর্মের 
বিনাশের সংশ্রব প্রদর্শন করিবার চেষ্টা করেন নাই। 
কাজেই শ্রদ্ধাম্পদ দ্বিজেন্্র বাবুর এ কথাটা আমার নিকট 
নিতান্ত নূতন বলিয়া বোধ হইতেছে এবং সেই অগ্তই আমি 
এ বিষয়ে পুনঃ পুনঃ প্রশ্ন উত্থাপন করিয়া! তাহাকে উত্যক্ত 
করিতে বাধ্য হইতেছি। দ্বিজেন্্র বাবু স্বভারসিন্ধ 
উদ্দারতা-গুণে আমার অপরাধ মার্জন! করিয়া তাহার 
আবিষ্কৃত তথ্যটা বিশদরূপে বুঝাইয়। দিবার ক্লেশ স্বীকার 


করিলে আমি অত্যন্ত অনুগৃহীত হইব--*প্রবাসীর” পাঠ- 
কেরাও উপকৃত হইবেন। 

আমাদিগের দেশে ধর্মসাছিত্য ও দর্শন-শান্ত্রাদি বিষয়ে 
বাহার গ্রস্থরচন! করিয়া যশস্বী হইয়াছেন, তাহাদিগের 
বংশপরিচয্র ও আবির্ভাব কালাদির নির্ণয় কর! নিতান্তই 
কষ্টসাধ্য ব্যাপার। কালিদাসের ন্যায় অপেক্ষাকৃত 
অধুনাতন কালের প্রসিদ্ধ কবিরও প্রকৃত পরিচয় জানিবার 
কোন উপায় নাই। যে রঘুবংশ ও কুমারসন্ঠব এ দেশে 
খত প্রসিদ্ধিলাভ করিয়াছে তাহা যে কালিদীসেরই রচিত 
তাহার কোন নিদর্শন গ্রস্থমধ্যে বিদ্তমান নাই। সেকালের 
সাত্বিকপ্রকৃতি গ্রন্থকারের স্বরচিতগ্রন্থে আপনাদিগের 
নামও সকল সময়ে সংযুক্ত করিতে সক্কোচ বোধ করিতেন। 
এরূপ অবস্থায় চরক, ন্শ্রুত, প্রভৃতি গ্রন্থ কোন্‌ সময়ে, 
কাহার উৎসাহে, কিরূপ অবস্থায় রচিত হুইয়াছে তাহা 
নির্য় করা সহজসাধ্য নহে। শ্রী সকল গ্রন্থ এদেশে 
খাষি প্রণীত বলিয়াই প্রসিদ্ধ। “খষি প্রণীত” বলিলে 
বৃদ্ধদেবের আবির্ভাবের পূর্ববর্ীকালে প্রণীত-__ইহাই 
সাধারণতঃ সকলে বুবিয়া থাকেন। এ্রতঞ্জলি ও কাত্যায়নের 
আবিভাবকাল যেরূপ বহুপরিমাণে নিশ্চিতরূপে নির্ধারিত 
হইর়াছে»চরক ও সুশ্রতের সময় সেরূপে নির্ধারিত হইয়াছে 
কি? তীহারা যে বৌদ্ধধর্মের অভ্যুদয়কালে আবির্ভূত 
হুইয়াছিলেন এরূপ মনে করিবার ক কারণ আছে ? (১) 

ভাস্করাচাধ্যকে দিজেন্ত্র বাবু কোন্‌ প্রমাণের বলে 
বৌদ্ধধর্মের অভ্যুদয়কালে” আবিভূতি বলিয়া নির্দেশ 
করিয়াছেন, তাহা বুঝিতে পারিলাম না। ভাস্করাচাধ্য 
স্বরচিত সিদ্ধান্ত শিরোমণির শেষে লিখিয়াছেন-- 


রস-গুপ-পূর্ণ-মহী (১৩০৬) সম শকবৃপ সময়েইভবন্‌ মমোৎপত্তিঃ | 
রদগুণ (৬৬) বর্ধেশ ময়! সিদ্ধান্তশিরোমণী রচিতঃ ॥ ৫৮ 
গোলেপ্রঙ্গাধ্যায়ে। 


সৌভাগ্যক্রমে এদেশের জ্যোতিষী সম্প্রদায় আপনাদিগের 
পরিচয়দান বিষয়ে বিশেষ কু%! প্রকাশ করিতেন না। 
তাই আমরা তাহাদিগের মধ্যে অনেকেরই আবির্ভাবকাল 
অনায়াসে নির্ণয় করিতে পারি। জ্যোতির্ব্ব্ঘ ভাস্করাচার্য্য 





(১) ডাঃ রাজেজ্্রলাল মিত্র মহোদয় চরকসংহিতার রচনাকাল 
খ্রীঃ পুঃ পঞ্চম ও বষ্ঠ শতাব্দীর মধ্যবর্তী বলিয়া নির্দেশ করিয়াছেন! 
ভাহার মতে বুদ্ধদেব চরকের প্রায় সামসময়িক । 


6. | প্রবাসী । 


পাস পিপাসা 


| ৮ম ভাগ। 


শা শিপ 


উদ্ধত শ্লোকে বলিয়াছেন যে, ১৩৯৬ শকাবে ( ১১৯৪ খ্রীঃ) 
তাহার জন্ম ও ৩৬ বর্ষ বয়ঃক্রমকালে ( ১১৫* খ্রীঃ) সিদ্ধান্ত- 
শিরোমণি গ্রন্থ রচিত হয়। তিনি মহারাষ্্র দেশে জন্ম- 
গ্রহণ করিয়াছিলেন এবং তীহার পুত্র লক্ষমীধর আচার্য্য 
তত্রত্য যাদববংশীয় মহারাজ জৈত্র পালের ( ৯১৯১--১২১* 
খ্রীঃ) সভাপগ্ডিতের পদে নিযুক্ত হইয়াছিলেন ( মহা 
মহোপাধ্যায় বাপুদেব শান্ত্ি-প্রকাশিত সিদ্ধান্ত শিরোমণির 
ভূমিকা দ্রষ্টব্য )। যিনি খ্রীন্ীয় দ্বাদশ শতাব্দীর দধ্যভাগে' 
প্রাহভূতি হইয়াছিলেন, তাহাকে বৌদ্ধধর্মের অভ্যুদ্য়কালে 
আবিভূ্তি বলিয়৷ নির্দেশ করা কতদুর যুক্তিসঙ্গত ? 

ভাঙ্করাচাধ্যের “করণ কুতৃহল” নামক গ্রন্থের প্রারস্তাব্য 
নির্দেশস্থলে ১৩৭৫ শকাবের (১১৮৩ শ্রীঃ) উল্লেখ দৃষ্ট 
হয়। ইহার পর কতদিন ভাস্করাচার্ধ্য জীবিত ছিলেন 
তাহ! জানিবার কোন উপায় নাই। ইতিহাসে দেখিতে 
পাই ১১৯১ থ্রীঃ ( অর্থাৎ ভাস্কগাঁচাধ্যের করণকুতৃহলের 
রচন৷ আরম্ভ হইবার ৮ বৎসর পরে ) মহম্মদ ঘোরীর সহিত 
হিন্দু নরপতিদিগের প্রথম সংঘর্ষ ঘটে। স্থতরাং ভাস্করা- 
চা্যের দেহোপরম ও মহম্মদ ঘোরীর ভারত আক্রমণ প্রায় 
সমসাময়িক ঘটন! বলিয়৷ নর্দেশ করিতে পার! যায়। 

এখন দেখা যাউক, ষে মহারাষ্ট্র দেশে ভাস্করাচার্ধয 
জন্মপরিগ্রহ করিয়াছিলেন, সেই মহারাষ্ট্র দেশে বৌদ্ধধর্মের 
প্রভাব কোন্‌ সময়ে কিরূপ ছিল। এ্রতিহাসিকের৷ বলেন, 
মহাবংশ ও দীপবংশ নামক বৌদ্ধগ্রন্থে লিখিত আছে যে, 
মহারাজ অশোকের সময়ে মহারাষ্ত্রী দেশে বৌদ্ধধশ্ম 
প্রচারের জন্য বহুদংখ্যক বৌদ্ধাচাধ্য প্রেরিত হ্ইয়াছিলেন। 
এই উল্লেখ যদি সত্য হয়, তাহা হইলে হ্রীঃ পুঃ ৩য় 
শতাব্দীর মধ্যভাগে মহারাষ্ট্র দেশে সর্বধপ্রথম বৌদ্ধধর্ম 
প্রচারের চেষ্টা হয় বলিতে হুইবে। এই চেষ্টার ফলে 
তথায় ব্রাহ্মণ প্রাধান্ত মূলক হিন্দুধর্মের কতদূর প্রতিপত্তি 
লোপ পাইয়াছিল তাহ! দেখ! যাউক । ডাঃ রামকষ্চ গোপাল 
ভাগারকার মহাশয় প্দক্ষিণাপথের প্রাচীন হাতহাস” 
(15211517150 01 009 1)০০০8,0) নামক গ্রন্থের 
অষ্টম অধ্যায়ে লিখিয়াছেন,-_ 


815170121715য 2150 71001015760 5109 19 5109 10 
83000177510, 117. 015: 177500060017 26 95106 17 1001 


১১শ সংখ্যা । ] 


শশা 
[09139580955 050158055 076 ০৪৬০. [71017856979 9508৬৪60 
2017156%07156 [01 018. 05001 1105 10117070 50506505 
91170 100৮. 002079)11 18 51092155) 85 ৪1085050010) 
০6111577217 01811616500 8170020)95110100 58019100019] 
25196581905 07950 17206015 11970581150 ঢ16ঘ 25700 
[09795507016 21710700160 0105527013711005 85 
075 [থান] 91700195010 29০0৮ 0110 9215 78০০ 16 
ড/23 0018510070৫. [81 1791070017985 69 860 1312100205 
1121000 26:00915 42815015806] 25 77045 090077011)80 
2150) 10100 5:5779 17500106101 10107 1900105 এ 100176090- 
1101 17 2৬০৪7: ০6070 13000101565) 15 51901610125 016 
0015 19:090107 01 13781710915 ৪7025119৩71 1109 
[0577205150৮ 0101] 00707028901 1710109110 07017 
1700.1307£5 21701017095 0007 01010087100 0 000০7 
1500 10011751615 01 001) 00010121075 2180 00010 
০6 00 1750110901005 ট:010010 8717701081191 01 লা 0090) 


1)9511110 1১61/601) 01010, 

উপরি উদ্ধৃত অংশে--ষে উষবদাতের উল্লেখ করা 
হইয়াছে,.তিনি খ্রীষ্টীয় ২য় শতাব্দীর প্রথম পার্দে ও গোতমী- 
পুত্র প্র শতাবীর ২য় পাদে মহারাষ্ট্র দেশে শাসনদণ্ড পরি- 
চালন করিতেছিলেন। ত্রাহাদিগের সময়ে মহারাষ্ট্রের 
্রাহ্মণ-প্রাধান্তমূলক হিন্দুধর্ম বৌদ্ধধর্মের অপেক্ষা কোন 
অংশে হীনপ্রভ চিল না। বর্তমান সময়ের ন্তায় তখনও 
ব্রাঙ্ষণকে ভোজন ও দক্ষিণা দান করা পরম পুণ্য-কার্য্য 
বলিয়া বিবেচিত হইত। বৌদ্ধধর্ম ও হিন্দুধর্ম্বের মধ্যে 
প্রকাশ্ঠ শত্রতার কোন নিদর্শন দেখিতে পাওয়া যাইত 
না। খ্রিস্টীয় ২য় শতাব্দীর অবস্থা, সম্বন্ধে ডাক্তার ভাগ্ডারকার 
এইরূপ মন্তব্য প্রকাশ করিয়াছেন। 

টায় ৫ম শতাব্দীর শেষ ভাগে_ মহারাষ্ট্র 'দেশে 
চালুক্যবংশীয় নরপতিদ্বিগের প্রাধান্ত ছিল। বিগত মাঘ 
মাসের প্রবাসীর ৫৪৪ পৃষ্ঠায় পুরাতত্ববিদ ভিন্সেন্ট শ্মিথ্‌ 
মহোদয়ের যে মন্তব্য উদ্ধত হইয়াছে, তদনুসারে শ্রীস্ীয 
চতুর্থ শতাব্দীর প্রারস্তে উত্তর ভারতে গুপ্ত বংশীয় নরপতি- 
দিগের প্রাহর্ডাব কালে ব্রাহ্গণ-প্রীধান্তমূলক হিনুধর্শের 
অভ্যুদয় ও বৌদ্ধধর্মের অবনতি আরস্ত হয়। মহারাষ্ট্রে 
ও চালুক্য বংশের রাপ্তত্ব কালে বৌদ্ধধর্মের অবনতি ও 
পৌরাণিক হি্ুধর্র প্রভাব বৃদ্ধি পাইতে ছিল। ডাক্তার 
ভাগ্ডারকার এঁ সময়ের অবস্থাবর্ণন প্রসঙ্গে লিখিয়াছেন-_ 


[০ 17150110607 125 956 00770 (9 11810 910]া আট 
01096 7619601075 1081/6৫1 0176 150010195 2170. 110 05]0- 
15৪. 07170650346 07910 076 76118101010 1065531) 2100 


বৌদ্ধযুগ ও ভাক্ষরাচার্ধ্য । এ 


৬৩৭ 


079 07215 ৬০7০১ 17879 1300011150 66171001551 20017001795- 
(07105) 15 570৬) 5 09 280০07)0 £1৬67 105 17%/27 
গাও, 01 07000511605 08556017086 00 এএ5 হাঃ 
46071010101 01 0601175, ৬৮111) 07 0601170 06 1300011151 
08106 1770170৬1৬8] 01 13775171722715)) 8110 09900190150 
(110 52008019] 7011897, 10070 07652151706 0107 16110101 
06130001719 19710516070 580115099 1700 01501601070 
11511 17091100019700ত 1 6012- 
165 1 15700101100 11) 211 070 21501001015 1 110 


৮/০ 110৭৬ 500 11001) 


115 171770000015 251029৮1176 00110077060 210267085 
১0110095200 2৮০) (000 4১5217000179 11050 01501015 
7৫710000000 00181000801 21091006090 01005 
13717702100] 1615 011 5201100121101005 18590796005 
0 ১৮172070060 00 00101712000 00781 16 35 17 056 
21 8 0011917090710) 810 05501) 01] 00 07990 ০00- 
৮৫570111007 5700001911010-11075 06009001075 
02019 ৫7701817975 80006205691) 00 190100,5,55555555 (8) 
71100107070 5200500577850 00016 00170951095 021" 
(80165 1090190000116001100500, 2100 10 75006 £58 
0১180100165 ৬7105 09 52101116105 00 1000100170590101 
০0 1170 ৬০1] 01 016 010 1২15715 4170 106 1১0180010 
9100 91 টিলাটালাানা। 21507090100 ও £7621 00501021007 
01001160115 [)61100,,-5,5555555555, 170 07210105255 11100 67011 
[70060655015 17) [070৮1905 010105) ৬০16 10101-76 10%/0105 
2211 1911210175, 


এখানেও দেখিতেছি বৌদ্ধধর্মের উপর কোন প্রকার 
অত্যাচার না করিয়া চালুক্য রাজগণ পৌরাণিক ও বৈদিক 
ধর্শের উন্নতি-সাঁধন করিয়াছিলেন এবং "পূর্থীরাজের আমলে 
অশ্বমেধের অলীক আড়ম্বর, মৃত্যু-শষ্যা হইতে গান্রোখান” 
করে নাই-_শ্রীষ্ঠীয় ষষ্ঠ শতাববীর প্রারস্তেই উহা পুনরুজ্জীবিত 
হইয়া উঠিয়াছিল। বনু সংখ্যক যাগযজ্ঞের বিশেষতঃ অশ্ব- 
মেধের অনুষ্ঠানকারী পুলকেশী খ্রীষটীয় ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে 
আবির্ভূত হইয়াছিলেন। বৌদ্ধধন্্ন যে এই সময়ে অবনতির 
পথে অগ্রসর হইতেছিল তাহা! ডাক্তার ভাগ্ারকার মহাশয় 
স্পষ্টাক্ষরে নির্দেশ করিয়াছেন। 

চালুক্য বংশের পর- রাষ্ট্রকুট বংশের আবির্ভাব হয়। 
এই রাজবংশ ৯৭৩ খ্রীষ্টাব্ পথ্যস্ত মহারাষ্ট্রে রাজত্ব করেন। 
ইহাদিগের শাসন-সময়ে পৌরাণিক ধর্মের প্রভাব অতিশগ্ 
বৃদ্ধি পাইয়াছিল।__ 


[017061 0900 076 ০0191710001 000 770012710 0005 7096 
1010 71801) 16906171100 0125706 02111050010, 1176 0595 
127) 150785 2100 0171095 £০0 06700165 204 70002551155 
০০ ০801 009 50110 7001. 10 070 058 01 (16 10110/215 
০6 00075 0040102, 105080176৮১) 76৬51 60 120001715 


৬৩৮ 
[75580 0? 079গা। ৪. 11956 0076 07151521100 1610019165 
০08%960 07 0075600660. 01. 9. 17016 11201600110 50916 
৪70 06010216010 010 /015111]9 01 91%2 2170 ৬151), 
৪৮৪৪] 91076 প্াজাট 91 075 টিলা], [70700500150 
07010 0০010 27017070101 0311 05৮7 0015080000 
(617719165, 


ইহার পর হইতে ত্রান্ষণ-প্রাধান্টি-মুলক হিন্দুধর্মের ক্রমোৎ- 
কর্ষঘটিতে থাকে। এবং তাহার শেষ অবস্থায় ভাস্করাচাধ্যের 
হ্যায় মনীষীর জন্ম হয়। উল্লিখিত বৃত্বাস্ত হতে দৃষ্ট হইবে 
যে. খ্বরীষ্টীয় দ্বিতীয় শতাব্দী প্রারস্তেও নহারাষ্্রদেশে 
ব্রাহ্মণ-প্রাধান্-সুলক হিন্দুধর্মের প্রতিপত্তি বৌদ্ধধর্ম অপেক্ষা 
কোন অংশেই ন্যুন ছিল না। সেকালের রাজারা বৌদ্ধ- 
ধর্থের প্রতি সমধিক পক্ষপাত বা বিরাগ প্রকাশ করিতেন 
না। খ্রীষ্টীয় চতৃর্থ শতাব্দী হউতেই বৌদ্ধধর্মের প্রভাব 
হাঁস পাইতে থাকে । পরী সময় হইতে ভাস্করাঁচার্যোর সময় 
পর্যন্ত প্রায় ৭ শত বৎসর কাল হিন্দুধর্মের গ্রাবলতা! বৃদ্ধি 
পাতে থাকে । এই সময়ের মধ্যে ভবভূতির ন্যায় মহাকবি 
হতে আরম্ভ করিয়া ভাস্করাচার্য্যের ন্যায় জ্যোতির্ব্বিঘ 
পর্য্যন্ত নান! শ্রেণীর স্বাধীনচিত্ত প্রতিভাশালী বাক্তি এ 
দেশে জন্মগ্রহণ করিয়াছিলেন ।« বরাহ-মিহিরের জন্ম 
যে দেশেই হইয়া থাকুক তিনি পূর্বোক্ত নবীন ব্রাহ্মণ্য 
ধর্শের গ্রাদুর্ভাব-কালে আবিভূতি হুইয়াছিলেন। আধ্যভট্ট 
খ্রষ্টীয় ষষ্ঠ শতাব্দীর প্রারস্তে ( অর্থাৎ বৌদ্ধধর্মের অধঃ- 
পতন ও পৌরাণিক ধর্মের অভ্যুদয় আরম্ভ হইবার শতাধিক 
বর্ষ পরে ) পৃথিবীর দৈনন্দিন গতির আবিষ্কার করিয়! 
অমরত্বলাত করেন। কালিদাস যদি শ্রীষ্টীয় ষষ্ঠ শতাবীর 
লোক হন, তাহ! হুইলে তাহাকেও নব ত্রাঙ্গণ্যধর্ম্ের 
অত্যুদয়-কালে আবিভূর্ত বলিয়া নির্দেশ করিতে পারি। 
বাণভট, স্বন্ধু, দণ্তী প্রভৃতি সংস্কৃত কাব্য ও অলঙ্কায় 
শাস্ত্রের অধিকাংশ প্রসিদ্ধ লেখক এই ব্রাঙ্মণ্যধর্মমের অভ্যুদয়- 
কালেই অন্মগ্রহণ করিয়াছিলেন । শক্করাচার্য্যের অদ্বৈতবাদ 
বর্তমান কালের ও মধ্যযুগের মধবাচার্যের নিকট অযৌক্তিক 
বলিয়া! বিবেচিত হইতে পারে ) কিন্তু তাহার প্রতিভার 
শ্রেষ্ঠত! সন্বদ্ধে অতি অল্প লোঁকেই অন্তমত প্রকাশ করিবেন। 
শঙ্করাচার্যের প্রবপ্তিত অদ্বৈতবাদ মহারা প্রদেশে প্রচারিত না 
হইলে ছত্রপর্তি' মহাত্মা শিবাজীর চেষ্টা সফল হইত কিন! 
সন্দেহ । সেই শক্করাচার্ধয নব ব্রাহ্ণ্যধর্ম্ের অভ্যুদয় আরম্ভ 


প্রবাসী । 


[৮ ভাগ। 
হইবার প্রায় ৪ শত বৎসর পরে প্রাছুভূতি হুইয়াছিলেন। 
এরূপ অবস্থাস্থ বৌদ্ধধর্মের অবনতির সহি ভারতবাসীর 
স্বাধীন গ্ররতিভা-অবনতি-কল্পনা কতদুর স্থসঙ্গত 1 বিশেষতঃ 
ভাস্করাচাধ্যের ন্যায় ব্যক্তির অভ্যুদ্দয়কে বৌদ্ধপ্রভাবের 
ফল বলিয়৷ বর্ণনা করা কতদূর যুক্তিসিদ্ধ? আশাকরি 
অন্ধাম্পদ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মহাশয় এবিষয়ে আমার সংশয় 


নিবৃত্তি করিয়া বাধিত করিবেন ! 
শ্রীসখারাম গণেশ দেউস্কর। 


কবিবর নবীনচক্্ নেন। 


বঙ্গসাহিত্যের আর একটি উজ্জল জ্যোতিষ সাহিত্যগগন 
অন্ধকার করিয়া অনস্তে বিলান হুইয়াছে। সংবাদ পত্রে 
প্রকাশ যে নবীনচন্ত্র আর নাই । ৃ 
সে আঙ্গ ৩৫ বংসরের কথা। তখন বাঙ্গালাসাঁহিত্যের 
রেনাশাসের (1২502155006 ) অর্থাৎ পুনর্জম্মের সময় । 
বঙ্গসাহিত্যের কার্লাইল রাঞ্জনারায়ণ বস্থু ইহাকে খাঁঞ্কমের 
কাল বা বঙ্গদর্শনের যুগ বলিয়াছেন। তখন বাঙ্গালীর চ্মে 
এক অগ্ুত বিস্ময় জন্মাইয়। ও যেন কোন নৃতন [বিশ্বের 
বিচিত্র সংবাদ লইয়া বাঙ্গালীর মুসুধু প্রাণে এক নুতন আশার 
ংবাদ বহন করিয় বঙ্গদশন আঁবভূতি হইয়াছে । বঙ্গদশনের 
সঙ্গে সঙ্গে বগদশনের মহারথীরা একে একে উজ্জ্বল জেযোতি- 
বিমগ্ডিত গ্রহরাজির মত ফুটিয়া! উঠিয়াছেন। একে বঙ্গ দর্শনের 
অদ্ভুতকর্ম্মা সম্পাকই স্বয়ং মহারথী-_একা! এক সহআঅ-_ 
রবীন্দ্রনাথের কথায় “আর্ত বঙ্গভাষা” যখন যেখানে ডাকিয়াছে, 
তথন সেখানেই তিনি প্রসন্ন চতুভুজ মুদ্তিতে আবিভূতি 
হইয়াছেন । তাহার সহকারীরাও যেরপ বুদ্ধিকুশলী-_বিধি- 
বিড়ম্বিত এ হতভাগা দেশে কেন, কোন স্বাধীন প্রত্তীচ্য 
সাহিত্যের কোনো গৌরবময় যুগেও এরূপ অদ্ভুতকর্মা 
সাহিত্যরথীদের একত্রে একাধারে সমাবেশ বিরল। প্রাচ্য- 
শান্ত্রকোবিদ্‌ ভাক্তার রামদাস সেন, রাজকুষ্ণ মুখোপাধ্যায়, 
গ্রীক ও হিন্দু গ্রণেতা প্রফুল্ল বাবু, কবিবর হেমচচ্্র, পল্মিনী 
কাব্যের রচয়িতা রঙজলাল বন্দ্যো, সম্পাদকের অগ্রজ, 
ধাহার সহজ মম্ষ্পর্পী বর্ণনা ও ভাষ! বাঙলার রচনায় 
আঘর্শ হইয়া রহিয়াছে সেই কলাকুশলী সপ্তীব ঘাবু, 


১১শ সংখ্যা | ] 


অঙ্্থ “বাবু, যিনি “তবু লিখি মশপ্রতি বিখ্যাত 
হইয়্াছিলেন, উদ্ভ্রান্ত প্রেম রচয্লিতা চন্দ্রশেখর, “শক্তি- 
কানন” রচয়িতা ও বঙ্গদর্শনের সহকারীসম্পাদক প্রীশ 
বাবু, ইত্যাদি কত রঘ্ীরই আর নাম করিব_-তখনকার 
বঙ্গসা।হত্যের রথীদের ফ্লত্যুদয়ের তুলনার হেমচন্দ্রের কথায় 
বলিলে বলিতে হয় «পর্বতের চূড়া যেন সহসা প্রকাশ !” 
তখন উদীয়মান বঙ্গসাহিত্যের সেই মহারথীদের রচন! বঙ্গে 
করিয়া সে প্রতীচ্য ভাষা ও সাহিত্যের আলোচনা-প্লাবিত 
বঙ্গীয় যুবকের অনেক বৈঠকথানা গৃহের আন্দোলন আ্োত 
সম্পূর্ণ বিভিন্নথাতে অল্পে অন্নে পরিবর্তন করিতেছিল-__ 
ছূর্গেশনন্দিনী তখন কিছুদিন আগেই প্রকাশ হইয়া বঙ্গীয় 
উপন্তাস জগতে এক বিশ্ময়কর যুগান্তর উপস্থিত করিয়াছে । 
. চন্দ্রশেখর সেই বৎসরেই বঙ্গদর্শনে বাহির হইতেছে। সেই 
সময় আয়তনে ডবল ক্রাউন ১৬ পেজী আকারে, গ্রন্থকারের 
নাম নাই, কপিকাত। পার্থিব যন্ত্রে মুদ্রিত “অরকাশরঞ্জিনী' 
নামধেয় একখানি ক্ষুদ্র গীতিকাব্য বঙ্গদর্শনের সম্পাদকের 
হস্তে সমালোচনার জন্য পৌছিল। 

বল! বাহুল্য, কবি ইাতপূর্কেই বঙ্কিমের সহিত পরিচিত 
হইয়াছলেন। প্রতিভার বিকাশে ভাবী কালে ধাহারা 
বঙ্গীয় সাহিত্যে অক্ষয়কার্তি স্থাপন করিয়াছেন তাহাদের 
গুণগ্রহণে বঙ্গদর্শন কখনই উদ্দাসীন ছিল না। বঙ্গদর্শনে 
বঙ্কিমী সার্টিফিকেট ধাহার! পাইলেন তাহারা বন্গসাহিত্যে 
সেদিন হুইতেই যশস্বী হইলেন -এ অনন্তদুর্পভ সৌভাগ্য 
ও ক্ষমতা আর কোনে! বঙ্গীয় মাসিক পত্রের ভাগ্যে ঘটে 
নাই। শুন! আছে যে “এডিনবর! রিভিউ” যখন প্রথম 
প্রকাশিত হয় তখন সম্পাদক জেফ্রি, মেকলে, লকহার্ট, 
সিডনি স্মিথ, নিউম্যান্‌ প্রভৃতি রচনারদিকদের (91751) 
লেখার গুণে তদানীন্তন লেখকের! নিজ নিজ ক্ষমতান্ুসারে 
পুরস্কার বা তিরস্কার লাভ করিতেন-_উক্ত রিভিউয়ের 
সম্পাদক ও লেখকেরাই যেন তদানীন্তন ইংরাজী সাহিত্যের 
রাজদণও্ড পরিচালন! করিতেন । অতিমাত্র লোকপ্ররিয় গ্রন্থও 
“এুডিনবরার” লেখকদের সম্মার্জনীর পর একেবারে 
অধঃপাতে গিয়াছে, এরূপও দেখা গিয়াছে__দ্বাদশ সংস্করণ 
অতীত মণ্টগমারির (জেম্স নহে রবার্ট ) “585: 
কাব্য তাহার প্রকৃষ্ট উদ্দাহরণ। সব সময়ে যে রিভিউয়ের 


কবিবর নবীনচন্দ্র সেন। 


৬৩ 
কশাঘাত উপযুক্ত স্থলে প্রযুক্ত হইত তাহা! নহে ; অভিজ্ঞ 
পাঠকেরা [.585এর : 17915719এর কথা ন্মরণ 
রাখিবেন। কিন্তু ব্গদর্শনের কীত্তিউস্তাসিত ললাটে এরূপ 
ছুরপনের় কলঙ্ককালিমা কখনও কেহই অর্পণ করিতে 
পারে নাই । 

সে যাহ! হউক, নবীনচন্দ্রের অবকাশরঞ্জিনী ১২৮* 
সাল অর্থাৎ ২য় বৎসরের বঙ্গদশনে বৈশাখ সংখ্যায় 
সমালোচিত হয়। উক্ত অনুকূল সমালোচনায় ববি 
একেবারে সাধারণ্যে পরিচিত হইলেন। সে অবধি. 
বঙ্গদর্শনেও *্ভ্রীন__” স্বাক্ষর বিশিষ্ট কবিতার রচন! নৈপুণ্যে 
বঙ্গীয় পাঠকেরা বিশ্ময়চমকিত হইতেন। তাহার পর 
বর্ষে পলাশীর যুদ্ধ সমালোচিত হ্ইয়া নবীনচন্ত্রকে ব্গ- 
সাহিত্যের অতি উচ্চন্থানে স্থাপন করিয়াছিল। 

তাহার পর তীহার পরবর্তী রচনাগুলি এ ত্রিশ বৎসরে 
তাহার যৌবনে অর্জিত যশঃ ক্রমশঃ অধিকতর উজ্দ্বল 
করিয়াছে মাত্র । 

বঙ্গসাহিত্যে নবীনচন্দ্রের স্থান কোথায় ? বঙ্গীয় সাহিত্য 
ভাগ্ডারে তিনি কোন্‌ কোন্‌ অমূল্য রত্বরাজি প্রধান 
করিয়াছেন, উহ্থারা কি কি গুণে অমূল্য তাহার পুঙ্থানুপুত্খ- 
রূপে আলোচনার এস্থান ও সময় নহে। ভবিষ্যহুশীয়ের! 
তাহার যথাযথ বিচার করিবেন-_-এরূপ বিচার করিতে 
আমর! সম্যক কৃতকাধ্যও হুইব না। মহাকবির প্রতিভা 
অন্রংলিহ গগনচুম্বী শৈলশিখরের তুল্য। উত্ত্গশূঙ্গবিহারী 
চমরী ও মুগযুথের অনুসরণকারী কিরাতেরা শৃলের উচ্চতা 
নিরূপণে সমর্থ, কিন্ত গিরির তলভাগে যাহার!, মেঘস্পর্শী 
শিখরদেশের অভ্রমপ্ডত রহস্তকুহেলিকা, তাহার অন্তমান 
রবিময়ুখের ধন্্রজালিক বর্ণচ্ছটা, তাহার উষার মুকুটজ্যোতিঃ 
ও প্রান্তলীন বর্ণরাগের প্রতি প্রলুব্ধ প্রশংসমান নেত্রে 
চাহিয়া থাকেন মাত্র, সেই দূরারোহ শৈলরাঁজির মহিমা 
নিরূপণে তাহার! সম্পূর্ণ অসমর্থ। কবিবরের সমকালবর্তী 
আমাদের অনেকটা সেই দশ! । তথাপি এক্ষেত্রে অক্ষম 
হইলেও তাহার অমর কার্যের একটী সংক্ষিপ্ত আভাস 
দেওয়া! আশ! করি অপ্রাসঙ্গিক হইবে না। , 

অবকাশরঞ্জিনী ক্তীহার প্রথম ও শেষ গীতিকাব্য। 
বিদ্ভাপতি চণ্তীদ্নাস প্রভৃতি বৈষ্ণব কবিদের রচনা হইতে 


৬৪০ 


শরাসিতলাশসততপ 


ীন্রনাখের হুমধুর স্নীতিকা্যের  ম্ল্পনঁ বারে ; ব্ল- 
সাহিত্যগগন পরিপূর্ণ। বঙ্কিমচন্দ্র অবকাশরঞ্জিনীর সমা- 
লোচনার স্থলে গীতিকাব্যের কথার ব্যাখ্যায় বলিয়াছিলেন 
যে গীতের যে উদ্দেস্তর কাব্যেরও যদ্দি সেই এক উদ্দেস্ত হয় 
তাহাই গীতিকাব্য। বক্তার ভাবোচ্ছখাসের পরিস্ফুটত৷ 
মাত্র গীতিকাব্য। বিদ্ভাপতি হইতে আরম্ত করিয়া 
ভারতচন্ত্র, মাইকেল, হেমচন্ত্র, রবীন্দ্রনাথ সকলেই ত 
গ্লীতিকাবা রচন! করিয়াছেন, কিন্তু এরূপ সমশ্রেণীর রচনায় 
নবীনচন্ত্রের বিশেষত্ব কোথায়? সংক্ষেপে বলিতে গেলে 
বোধ হয় নবীনচন্ত্রের গীতিকাব্যে বিশেষত্ব তাহার ভাষার 
সবল পৌরুষতার, তাহার শব্দচাতুর্য্যে এবং উক্ত শবের প্রয়োগ 
পটুতায়। রবীন্দ্রনাথের সহিত এ বিষয়ে তুলনা করিলে 
বিষয়টা আরও স্পষ্ট হইতে পারে। বঙ্কিমচন্দ্র উক্ত স্থানে 
বলিয়াছিলেন যে অবকাশরঞ্জিনীর কবির শবাচাতুর্য্য ও 
ছন্দোমাধুর্য বিন্ময়কর। আম্মচিত্তসম্বদ্ধীয় উক্তিমান্র- 
বিশিষ্ট অব্যক্তব্য কথা, যাহা গীতিকাব্যের আস্মা, তাহাতেও 
নবীনচন্্রের কম পটুতা নাই। কোনে! পক্ষের অপ্রিয় তুলনা 
করা এস্থলে আদৌ সমুচিত নহে । ৩বে বলিলে অন্তায় হয় 
না যে বর্তমান গীতিকাব্য সাহিত্যে ছন্দোমাধুধ্য ও গীতি- 
কাব্যোপযোগী শব চয়নে রবীন্দ্রনাথ যে বিশ্ময়কর পটুতা 
দেখাইয়াছেন তাহা ভারতচন্দ্র ব্যতীত বাঙ্গালায় আর 
কোনো কবিই সেরূপ দেখাইতে পারেন নাই, নবীনচন্ত্রও 
নছে। কিন্তু রবীন্দ্রনাথের ভাব! কোমল, পৌরুষভাববর্জ্িত, 
(তাহার বর্তমান স্বদেশী সঙ্গীত বলিতেছি না) যেন 
কোমলকায় লতার স্ায় লতাইয়! পড়িতেছে। নবীনচন্দ্রের 
আর গীতিকবিত| নাই_-ত্াহার ইহা পূর্ব্বের রচনা হইলেও 
যে সকল মোহিনীস্ষ্টিগুণে ঝ1 যে সব অপূর্ব্ব রসের সফল 
অবতারণায় কবির কাব্যকে উচ্চ আসন প্রদান কর! যায় 
সে সব গুণ অবকাশরঞ্জিনীতে নাই, অবকাশরঞ্জিনীর 
সমালোচনায় বঙ্কিমচন্দ্র একথ! বলিয়াছিলেন। 

“পলাশীর যুদ্ধে”র ভাষা আরও সুস্পষ্ট, স্থবাক্ত, 
ও সবল-__বঙ্কিমচন্দ্রের কথায় “জালাময়ী অগ্নিতুল্যা |” উহা 
বায়রণের অগ্গারের মতই তীব্র ও উগ্র। কবি ষেন 
একাব্যে আপনাকে যথার্থ খুঁজিয়া পাইয়াছেন। এব্সপ 
সবল ভাষা! ও বর্ণনা ভঙ্গী হেমচন্ত্র ব্যতীত অন্ত কোনো 


প্রবাসী । 


চা 


না না ্িিকা 5 ৯? ৯ 


বঙ্গ বি কাব্যে পাওয় ছর। "এই আগের গিরি অসম- 
আবের সঙ্গে করুণামন্দাকিনীর পৃত্ত ধার! বহিয়া! চলিয়্াছে। 
বছবৎসর পূর্ব্ণে পলাণার যুদ্ধ পড়িয়াছি_-কিস্ত এখনও 
তাহার দর্পিত পত্রটিশের রণবাস্ক” কানে লাগিয়! আছে। 
স্ততঃ, সংগ্রামে সংগ্রামস্থল ও বিজয়ীর জয়োল্লাস নবীন- 
চন্দ্রের মত এমন অদ্ভুত পটুতার সহিত বাঙ্গালীর কাব্যে 
আর কেহও শুনাইতে পারেন নাই--রণস্থলের ভীষণ 
সর্ববসংহারিণী মৃত্তি কে সম্যক কল্পনা করিতে পারিয়াছে ?--- 
সেখানে অব্শ্রস্তাবী বিজয়ে উৎফুল্ল সেনার দর্পিত উল্লাস 
ধ্বনি শুনিব, না সেই অনস্ত মুহূর্তে সৈনিকের বিরহকাতর 
অন্তঃকরণের ব্যথা--“প্রিয়ে কেরোলাইনার* উদ্দিই মন্মো- 
চ্ছণাসের কথাগুলি গুনিব, না সেনাপতির প্রণফিনী “মেস্কি- 
লিনের” উদ্দেশ্ট্ে উৎস্থষ্ট অশ্রুর মুক্তাবিন্কুর প্রতি লক্ষ্য. 
করিব, না নিজ্জন কারাগারে পতিব্রতা নবাবপত্ীর 
“কেন ছুঃখ দিতে বিধি প্রেমনিধি গড়িল'_-এ হৃদয়- 
দ্রাবী গীতিতে গলিয়! যাইব? পলাশীষুদ্ধের কৰি বিশ্ময়- 
কর কৌশলসহকারে এই ছুট রসের একত্রে অপূর্ব 
সমাবেশ করিয়াছেন। বীরের হৃদয়ের বহ্রাবরণ কেবল 
কঠিন, তাহার চ্শবন্মাচ্ছাদিত হৃদয় কিন্ত করুণ ভাবরসে 
কোমল, কবি একথা ভূলেন নাই। 

রঙ্গমতী, পলানীর ও রৈবতকের, এ ছুই রচনার সন্ধি- 
স্থল-_এ কাব্যের প্রতিছত্রে কবি যেন আভাস দিতেছেন 
যে তিনি বিষয়ান্তরে ও স্থানাস্তরে ব্যাপৃত থাকিবেন-_ 
০-1011055 00 0551) 26105 270 192,960769 
0০%-_কৃষ্ণের জীবন ও কাব্য ভবিষ্যতে যে তাহার 
সঙ্গীতের বিষয় হইবে--এ গ্রন্থে তাহার পুর্ণ আভন্ভাস 
আছে। তাহ ছাড়া, গ্রন্থের অনেক স্থলের বর্ণন। ও শব্দচিত্র 
মনে লাগিয়া থাকে। এ গ্রস্থও বনুপূর্ব্ে পড়িয়াছি_ 
অনেকবার পড়িয়াছি--সকল কথা এস্থলে সমালোচনার 
দরকার নাই-_তবে জুমিয়া বালার গীতি “যে দেশে রয়েছ 
তুমি ইত্যাদি এখনও ভুলিতে পারি নাই। সে সুন্দর 
গীতটা বঙ্গ সাহিত্যে এপধ্যস্ত অননুকরণীয় হইয়! আছে। 
কবির যে উদ্দেস্ত পলাশীর যুদ্ধে প্রতীর়মান-_-পর জীবনে 
কবি যেন সে ক্ষেত্রই পরিত্যাগ করিলেন। অনেকে 
এ পরিবর্তন সুখের বলিয়া! বিবেচন1 করিয়াছেন-_-অনেকে 


১১শ সংখ্যা। ] 


জাপান 2 লগা লাকি 


আবার মনে করেন--যে _ পরবর্তী কাব্যে যেন কবির 
অবনতি হইয়াছে তাহার মানসিক তন্তচ্ছেদ হইদ্লাছে 
কিন্ত ভাবিয়া! দেখিলে বোধ হয় এরূপ আশঙ্কার কোন 
কারণ নাই। পলাশীক্ষেত্রে যে বিশ্বাসঘাতকত! ও 
আত্মবিদ্রোহ ভারতের ইতিহাসকে কলঙ্কিত করিয়াছে 
_কবি তাঁহার দূরদৃষ্টিতে অতীতের ভারতীয় সমস্ত 
ধ্রতিহাসিক রঞক্ষেত্র খুঁজিয়া দেখিলেন__সেই একই 
লোককাহিনী সেই ভ্রাতৃপ্রোহ সেই গৃহবিবাদ, সেই 
বিশ্বাসঘাতকত।। ইহাতে একটা মীরজাফর ও একটা 
জয়চন্দ্র কেবল ধরা পড়ে নাই। তাহার পর হ্ুদূব 
অতীতের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন যে আর কোন 
. মহাপুরুষ এই প্ক্ষত ছিন্ন বিক্ষিপ্ত ভারতকে” এক মহা 
ধর্মরাজ্যে স্কাপন করিতে প্রয়াস পাইয়াছিলেন কিনা। 
তাহার 'মানস চিত্রপটে কেবল ভগবান শ্রীকৃষ্ণের উজ্জ্বল 
মূত্তিই উত্তাসিত হুইয়৷ উঠিল। সেই বরেণা মুষ্তিকে সম্মুখে 
রাখিয়৷ কবি তাহার কাব্য রচনা করিয়াছেন। সুতরাং 
যে জাতীয়ভাব পলাশীর যুদ্ধে বিকশিত, সেই ভাবের 
ধারাবাহিকতা কুরুক্ষেত্রে সম্পূর্ণ পরিরক্ষিত না 
বোধ হয়। 

তবে এই সমশ্রেণী চারি থানি কাব্যের সমালোচন! 
যোগ্যতর ব্যক্তি করিয়াছেন-_যিনি মাননীয় প্রীযুক্ত হীরেন্্র 
নাথ দত্ত মহাশয়ের কুরুক্ষেত্রের সমালোঁচন! পাঠ করি- 
য়াছেন তাহার আর এ সম্বন্ধে কোনো কথা অধিক জ্ঞাতব্য 
নাই। এ ক্ষুদ্র প্রবন্ধে ও এসময়ে কবির সকল কাব্যের 
বিস্তারিত আলোচনা, বিশেষতঃ দোষের আলোচনা, 
আদৌ সমীচীন হইবেন! বিবেচনায় আমরা প্রাসক্ষিকভাবে 
তাহার কাব্যের এন্নূপ সংক্ষিপ্ত আলোচনা! করিতেছি। 
প্রবন্ধাত্তরে ও সময়াস্তরে তাহার জীবন ও কাব্যের বিস্তৃত 


কক 


আলোচনা! করিবার ইচ্ছা রহিল। তবে সেই অসাধারণ - 


মহাকবি কোন্‌ গুণে অসাধারণ ছিলেন, বঙ্গীয় সাহিত্য- 
ভাগারে অন্যান্ঠ মহাজনের স্তায় তিনি বিশেষ কোন্‌ 
রদ্বদান করিয়া গেলেন সে সম্বন্ধে আভাস না দিলে এ 
প্রবন্ধ অসম্পূর্ণ রুহিয়া যাইবে। বঙ্গসাহিত্যে নবীনচন্দ্রের 
সে বিশেষ দান কি ?__আমাদের ক্ষুদ্র বোধে সেটা এই-_ 
তিনি অপূরব্ব প্রতিতাবলে কবিজনোচিত থম তবিত্যসৃটির 


ফবিবর মবীনচন্ খে ] 
্ জনে ভেদিভে ভবি্য ইতিহাসের « এক ভার দিয়া 


৬৪১ 


গিয্লাছেন। কোন্‌ পথে কি ভাবে চালিত হইলে ভারতের 
পূর্ব জ্ঞানগরিমা, পুর্ব বৈধ বীর্য, পূর্ব্ব খদ্ছিসিদ্ধি ফিরিয়া 
আদিবে--এক কথায় কোন্‌ পথে চালিত হইলে আবার 
ভারত “মহাভারতে? মহাধ্মসাত্াজ্যে পরিণত হইবে, 
কৰি তাহার চিত্রিত কুষ্ণচরিত্রে সে পথের পূর্ণ ইঙ্গিত 
করিয়া গিয়্াছেন। আমর! বোধ করি ইহাই তাহার 
বিশেষ দাঁন। বঙ্গীয় সাহিত্যের অঙ্গুরাগী অনেক বিজ্ঞ 
পাঠকদেরও নিকট কবির শেষোক্ত কাব্যত্রয় রৈবতক; 
কুরুক্ষেত্র, প্রভাস সমাদৃত হইতে দেখি নাই। পূর্বে 
বলিয়াছি তাহার! এস্থলে কবির মানসিক তহচ্ছেদের 
আশঙ্কা! করেন। আমরা পূর্বে দেখাঈয়াছি যে আশঙ্কা 
কতদূর অমূক। বন্ততঃ তাহারা যেখানে কবির প্রতিভার 
গৌরবের হানি দেখিতে পান সেখানেই তাহার প্রতিভার 
সার্থকতা । কয়েক বৎসর পূর্বে নবাভারত সম্পাদক 
মহাশয় ও হীরেন্ত্র বাবুর মধ্যে রুষ্ণচরিত্রের মৌলিককল্পন! 
লইয়! অনেক বাকবিতগ্ড হুইয়াছিল। এ স্থলে সে তর্কের 
পুনরব্তারণ নিশয়োজন। এন্লে সে আলোচন! করিব 
না-_তবে উভয়ের কল্পনায় যে এক ফল-_-সেই ফল, সেই 
উদ্দেশ্ঠ, এই মহাভারত পুনঃসংস্থাপনকর্তা কৃষ্ণের অবতার- 
বাদ সংস্থাপন।, কুরুক্ষেত্রের ১ম সর্গে ব্যাসের মুখে এ 
উদেস্ত সুস্পষ্টভাবে প্রকটিত হইয়াছে। ব্যাস সংশয়ী 
শিত্যকে ভারত ও ধর্ম্েতিহাসের অনেক নিগুঢ় তত্বের 
ব্যাখ্যায় বুঝাইতেছেন £__ 





সর্বত্র ধর্মের গ্লানি অধর্্ম প্রবল,-_ 
সাধুদের হাহাকার, ছুক্কৃত ছর্জন 
বধিতেছে নিরগ্তর পাপ হুলাহল। 
অধর্ম্ের অ্যুথান, এই পাপভার 
করিতে মোচন, বৎস ! করিতে গ্রচার 
মহারাজ্য ধর্মরাজ্য, করিতে প্রচার 
ভারতে মহাভারত ; কৃষ্ণ অবতার । 
অপূর্ব্ব জীবনলীল! ! কংসের নিধন, 
উগ্রসেনে রাজ্যদান, আত্মনির্বাসন, 
নিবারিতে রক্ত আোত সমুদ্রের পার। 


৬৪২ 


সেই জরাসন্ধবধ, অদ্ভুত কৌশল,-_ 
কারামুক্তি, রাজমেধ যজ্ঞ নিবারণ ; 
রাজহ্য়ে পাগডবের সাম্রাজ্য প্রবল 
বিনা যুদ্ধে কি কৌশলে হুইল স্থাপিত ! 
সর্বত্র নিলিপ্ত কৃষ্ণ, সর্ধত্র নি্ষাম, 
সর্বত্রই দয়াধন্ম আদর্শ মহান্‌।” 
নবীনচন্দ্রের কৃষ্ণ ভারতবর্ষকে-_ 
বাঁধি ধর্ম নীতিপাশে 
মিলাইব অনায়াসে 
জননীর খণ্ড দেহ) করিয়! চালিত 


জ্ঞানাস্কুশে, ভেদ জ্ঞান করিব রহিত। 
শিখাব একত্ব মর্ম, 


এক জাতি, এক ধর্ম, 
এরূপে করিব এক সাম্রাজা স্থাপন, 
সমগ্র মানব প্রজা, রাজ! নারায়ণ !” 

এইরূপ এক বিশাল মহাভারত, এক বিরাট ধর্ম 
সাআজ্য গঠিবার প্রয়াস করিয়াছিলেন-__ইহার ফল কুরুক্ষেত্র, 
ইহার ফল 'ভূতলে অতুল” ধর্মগান্ত্র গীতা, ইহার ফল 
ব্রাহ্মণের আব্হমানকাল প্রতিষ্ঠিত একদেশিতা বিনাশ, 
ইহার ফুল আর্ধ্য অনার্য্ের যুগান্তর ব্যাপী সংঘর্ষের ধ্বংস ও 
ইহার চরম অমৃতময় ফল কুকক্ষেত্রের অষ্টাদশ অক্ষৌহিণী 
সেনার ভম্মস্ত,প হইতে এক মহা ধর্মসামাজ্যের অভ্যুরথান। 

নবীনচন্ত্র এই বিশাল চিত্রফলকে মহধি ব্যাসের 
পৃতপদাঙ্ক অন্ুনরণ করিয়া, যে সব বিশাল চরিত্র চিত্রিত 
করিয়াছেন, তাহাও ত্ররূপ বিশাল, বিরাট, উচ্চ-_-“যেন 
স্পর্শে দিনমণি 1, শ্রীকৃষ্ণ, অর্জুন, স্থৃভদ্রা, শৈলজা, অভিমন্থ্য, 
উত্তরা, জরুৎকারু,__ প্রত্যেকটী উজ্জ্বল সুস্পষ্ট, স্ুব্যক্ত, 
গ্রত্যেকটী নিভের স্থাতন্তরে পূর্ণ অভিব্যক্ত। বিশেষতঃ 
শ্রীকৃষ্ণর্জুন, সেই নরনারায়ণের বিশালোজ্জবল চিত্রপট 
যেন চিত্রফলক ছাপাইয়া উঠিয়াছে, বর্ণ এতই উজ্জ্বল! 
নবীনচন্দ্রের শ্রীরুষ্ণ স্বজাতিগ্রীতি ও দেশকালের সন্কীর্ণ 
গণ্ভী ছাড়াইয়া বিশ্বসংসারকে এক ধর্্সাম্রাজ্যে গড়িতে 
চাহিয়াছেন, সে সাম্রাজ্যে ব্রাহ্মণ শূদ্র, আর্ধ্য অনাধ্য, নীচ 
উচ্চের কোনো ভেদাভেদ নাই-_জাতি ও দেশের সন্বীর্ণত! 
এক মহান্‌ সার্বজনীন সার্কভৌমিক ভাবে বিলীন হইয়া 


প্রবাসী । 
_.. গিক্াছে। তাই রৈবতকে শ্রীরুষ্ণের মুখে কৰি বলাইয়াছেন 


[ম ভাগ। 


যে-- 
“ফলাফল নারায়ণ পদে সমপ্িয়া 
এই কর্তব্যের শোতে যাইব ভাঁসিয়া। 
এক ধর্ম, এক জাতি, 
এক রাজা, এক নীতি, 
সকলের এক ভিত্তি সর্বভূতহিত ; 
সাধনা নিষ্ষাম ধর্ম, 
লক্ষ্য সে পরম বক্ষ, 
একমেবাদ্ধিতীয়ম্‌!_-করিব নিশ্চিত 


ওই ধর্ববাজ্জা মহাভারত স্থাপিত।” 
দেখুন হেমচন্ত্র যাহার “একবার গুধু জাতিভেদ ভূলে” ইত্যাদি 


বাক্যে আভাস দিয়াছিলেন, বঙ্কিমচন্দ্র পূরাণেতিহাস সিন্ধু, 
মন্থন করিয়! যে অমূল্য কৌস্বভনিধি উদ্ধত করিয়াছিলেন, 
নখীনচন্দ্রের অমৃতময়ী লেখনী সে কল্পনাকে অপূর্ব জ্যোতি- 
বিমণ্ডিত করিয়া বঙ্গীয় পাঠকের নেত্রসমীপে উপস্থিত 
করিয়াছেন । ইহাই কবিব শ্রেষ্ঠ_ইহাই কবির বিশেষ 
দান এক্ষণ ভবিষ্যদ্ংশীয়ের বিচার করুন--নবীনচন্ত্রের 
স্কান কোথায় ? কত উচ্চে! 

ঈদ্দানীস্তন কয়েক বৎসর ধরিয়! তিনি আর বঙ্গসাহিত্যের 
সহিত ঘনিষ্ট যোগ রাখেন নাই- শাস্তসমাহিতচিত্তে 
জীবনের শান্তিময় পরিসমাপ্তির দিকে দৃষ্টিপাত করিয়া- 
ছিলেন। নিজ প্রিয় গ্রামে-প্রিয়তম পরিবারবর্গে পরি- 
বেষ্টিত হইয়া তিনি জীবনলীলা৷ শেষ করিবেন ইহা! তাহার 
অনেক দিনের আশ! ছিল। তাহার সম্প্রতি প্রকাশিত 
আত্মজীবনচরিতে তিনি এক স্থানে লিখিয়াছেন যে এই 
ছুঃখময় জীবনমরুতে বালে ধহাদের হারাইয়াছিলেন, 
সেই জনকজননীর সহিত মিলনাকাজ্ষার জন্ত তিনি 
সতৃষ্ণ নয়নপাত করিয়া আছেন। কে আশা করিয়াছিল 
যে তীহার সে প্রাণের আকাজ্ষা ভগবান এত শীদ্ই 
পুর্ণ করিবেন ! কে জানিত যে এত শীঘ্রই আমরা তাহাকে 
হারাই! ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত মধুর লীলা! বর্ণনে ও 
নাম কীর্ডনে, একবার হেলায় শ্রদ্ধায় যে নাম গ্রহণ করিলে 
খা বলিয়াছিলেন যে আমরা এ ছৃত্তর ভবসাগর উত্তীর্ণ 
হইতে পারি--“সক্ৃদ্পি পরিগীতং হেলয়া শ্রদ্ধয়াবা”-_সেই 


১১শ সংখ্যা। ] 


পাম্পি এসি শপ তত * 


রি লীলা বণনা গা নিজের আীবন ডিন করিবেন, 
এটা তার শেষ জীবনের প্রীকাস্তিক আশা ছিল। তিনি 
সে কাধ্যে কতদুর সক্ষম হইয়াছেন ভবিস্বদ্ংশায়ের! তাহার 
বিচার করুন। কিন্তু এ কথা সাহস কারয়া বলা যাইতে 
পারে যে তিনি আমাদের ছুঃখিনী বর্ভাষাকে যে অমূল্য 
রত্বহারে ভূষিতা করিয়া গিরাছেন-_সে রত্বে সমৃদ্ধ! বঙ্- 
ভাষা সগর্ধে বিদেশীকে আপনার রত্বপের্িকা উন্মোচন 
করিয়া দেখাইতে পারিবেন, ও যত দিন বঙ্গসাহিত্য, বঙ্গ- 
ভাষা ও বাঙ্গালী বাঁচিয্না থাকিবে তত দিন নবীনচন্দ্রের 
নাম স্বর্ণ অক্ষরে অঙ্কিত থাকিবে ও কবি নবীনচন্দ্র “্যশঃ- 
স্বর্গে অল্লান বরমাল্য ধারণ করিয়া বঙ্গসাহিত্যের অমর- 
গণের সহিত একাপনে বাস করিতে থাকিবেন।” 


শ্রীবীরেশ্বর গোস্বামী। 


তা পাস 


উপেক্ষিত। 


প্রভাতে সাজায়ে পাত্রে ধুলিকণাহীন 
বহুদিন সাধনার পুজা উপচার 

লইয়া আসিম্ু যবে দেবতার পদে, 
ব্যাকুল বাসনাভরে দিতে উপহার, 
দেখিনু সহস! হল মন্দিরের দ্বার 
রুদ্ধ, হায়! চাপিশ্বাস দীড়ান্থু কাতরে। 
উপহাসি তীব্রস্বরে যেন বার বার 
রুদ্ধদ্বার শবধবনি ধ্বনিল গম্ভীরে। 
উপেক্ষিত মত আমি রহিম বাহিরে 
নীরব নিরাশাখানি সাথে লয়ে মম। 
গভীর স্তন্ধতারাশি শিয়র উপরে 
জাগিয়! রহিল স্থির অভিশাপসম। 
শুনিনু অর্চনাবাণী মদির অধীর 
উঠিছে মন্দির মাঝে ভক্ত গ্রাণ হতে। 
আমার প্রার্থন। ব্যর্থ ছুরাশার মত 
কি উঠে প্রতিহত রুদ্ধ দ্বার পথে। 
দেখিস আরতি দীপে উজ্দ্বল মন্দির, 
আমার পুজার সেথ! নাহি শুধু স্থান। 


৬৪৩. 


আশীধ বচন শত ধবনিছে গম্ভীর 
নীরব বেদনা খানি শুধু গেনু দান। 
প্রভাত-আপোক-হাসি ক্রমে গেল নিবে, 
সন্ধ)ার ছায়াটি নামি এলো ধীরে ধীরে ১ 
নিরর্থ তপন্তামত মন্দির বাহিরে, 
আমার অর্চনা খানি র'ল শুধু পণড়ে। 

'লজ্জাবতী বনু । 





চিত্রপরিচয় । 


গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মান্দ্রাজে ভারতবরষীয় 
সমাজসংস্কার সভার যে অধিবেশন হয়, মাননীয় বিচারপতি 
শ্রীযুক্ত শঙ্করন্‌ নায়ার তাহার সভাপতি নির্বাচিত হন। 
তাহার মুত্তি বর্তমান সংখ্যায় মুদ্রিত হইল। 

নয়জন নির্বাসিত বাঙ্গালীর মধ্যে কয়েকজনের ছবি 
আমরা ইতিপুর্ক্বে দিয়াছ। বর্তমান সংখ্যায় শ্রীযুক্ত 
মনোরঞ্জন গুহ ঠাকুরতার ছবি দিলাম। 


ডি 
স্তাদ রামঘূর্তি। 

আজকাল সকলের মুখেই রামমুণ্তি ও্তাদের নায় ফিরি- 
তেছে। রামমুত্তি অশেষ বলশালী পুরুষ। তিনি বহু 
প্রদেশে আপনার বলের পরিচয় দিয়! সংপ্রতি বাংলা দেশে 
আসিয়াছেন। নিয়ে আমরা স্টাহার পরিচয় সম্কলন করিয়া 
দিলাম। 

ইহার পুরা নাম শ্রীযুক্ত রামমৃত্তি নাইডু। ইহার 
পিতার নাম মৃত নারায়ণ স্বামী নাইডু রায় বাহাছুর। 
ইনি বিজিয়ানাগ্রামের পুলিস ইন্সপেকটর ছিলেন । রাম- 
মুত্তির যখন মাত্র দুই বৎসর বয়স তখন তাহার মাতার 
মৃত্যু হয়। ৩1৪ বৎসর হইল তাহার পিতারও ৪৫ বৎসর 
বসে মৃত্যু হইয়াছে । এই হিসাবে ওস্তাদ রামমুত্তির বযূস 
বেশি নয়। তাহাকে দেখিলে ত্রিশ বৎসরের অধিক বয়স্ক 
বোধ হয় না। ইহারা মান্্রীজ প্রদেশের অধিবাসী । 

বাল্যকালে রামমুত্তি রোগা ছিলেন। পাঁচ বৎসর 
বয়সে তার হ্াপানি রোগ হয়। চুরট ব্যবহার করিয়া 
সে রোগ সারিয়া গিয়াছে। সেই সময় তিনি প্রাথমিক 


৬৪৪ 
পাঠশালায় পড়িতেন। নে উচ্চ বিগালরে প্রবেশ 
করেন। সেই শৈশবে ভীম, হম্থমান প্রভৃতি পৌরাণিক 
বীরগণের কাহিনী শুনিয়া তাহার ব্ললাভের আকাঙ্া 
জন্মে। দশ বৎসর বয়সে স্কুলের ব্যায়ামের আখড়ায় 
ভণ্তি হন। সেখানে তিনি সকল রকম খেলায় যোগ 
দিতেন। এই সময়ে প্রসিদ্ধ কুস্তিগীর গোলাম ও অপরাপর 
পালোয়ানের খ্যাতি তাহাকে অধিকতর উত্তেজিত করে। 
তদনস্তর ব্যায়ামের প্রকার ও সময় বাড়িতে থাকে । 
ছুই বৎসর স্তাণ্ডোর ডাম্বেল কসরতে কোনে। ফল না৷ 
পাইয়। তাকা ত্যাগ করেন এবং সতর বৎসর বয়স পর্যস্ত 
জিমন্তার্টিক করেন। তখন বিদেশী রীতি ছাড়িয়া দেশী 
ব্যায়াম ডন, বৈঠক প্রভৃতি অবলম্বন করেন । এই সময়ে 
তিনি এণ্টা্স পর্যন্ত পড়িয়৷ কিঞ্চিৎ ইংরাজি ও সংস্কত 
শিক্ষা লাত করেন। তিনি সুশ্রুত প্রভৃতি গ্রন্থ হইতে 
এই সত্য আবিষ্কার করেন যে বলাধান ও শরীর পুষ্টির 
একমাত্র উপায় ইচ্ছাশক্তির প্রয়োগ, মনোযোগ দিয়! 
এমন কোনে ব্যায়াম কর! আবশ্তক যাহাতে সর্বশরীরের 
পেশী স্থগঠিত হুইয়৷ উঠে। পেন্টের পেশী পুষ্ট করিতে 
প্রাণায়াম করিতে হয়। 

স্তাণ্ডোর ব্যায়ামরীতি ঠিক এইরূপ। শ্প্রিঙের ডান্বেল 
কসরতকারীকে সর্বদ। আপন কর্মের দিকে সচেতন রাখে, 
ব্যায়াম অভ্যাসগত হুইয়া পড়ে না । পেটের পেশী গঠনের 
জন্য শুইয়া উঠিয়া বসার যে কসরত তাহা! যোগেরই একটি 
অঙ্গ, আমাদের দেশে বহুকাল হুইতে প্রচলিত আছে। 
স্তাণ্ডার বলসাধনের মুলমন্্ও ইচ্ছাশক্তির প্রয়োগ । এই 
নিয়মে রামমুত্তি যে কেন সফলতা ও সন্তোষ লাভ করেন 
নাই বল! যায় না। 

ওস্তাদ রামমৃত্তি প্রত্যহ ভোর তিনট1 হইতে বেলা নয়টা 
পধ্যস্ত ব্যায়াম করেন, তাহার মধ্যে বারে! মাইল পথ না 
থামিয়া না জিরাইয়া দৌড়ানে! প্রধান। আজ কাল খেলা 
দেখানে! ছাড়। আর অন্ত সময়ে ব্যায়াম করেন না। 

স্যাণ্ডো এদেশে আসার পর তীহার মনে কলরত 
দেখাইক়্। অর্থোপার্জনের ইচ্ছা হয়। প্রিন্স অব্‌ ওয়েলস্‌ 
যখন এদেশে আসিয়াছিলেন তাহার সম্মুখে রামমুন্তি প্রথম 
আপনার বলের পরিচয় দ্বেন। তদৰধি ভারতের বিভিন্ন 


প্রবাসী । 
* হুরাদেরেনা রিয়া আপনার শক্তিলীলা বধ িতেজেন সমগ্র 


৮5 


৪৮৯ তা পাপা 


ভারতত্রমণ শেষ করিয়া ওন্তা্জীর বিলাত বাইবারও 
বাসনা আছে। 

মধ্যাঙ্ছে একটাঁর সময় একপোয়া চালের ভাত ও 
তদুপযুক্ত ডাল তরকারী ইহার প্রধান আহার, মাছমাংসে 
ইইার রুচি নাই। খাওয়ার সময় অল্প ঘি খান, ছুধ খাঁন 
না। প্রাতে নয়টার সময় “ঠাণ্ডা, সরবত পান করেন। 
এই সরবত তৈয়ারার প্রক্রিয়! এইরূপ-_ বাদাম, মৌরী, গোল- 
মরিচ, ছটি ছোটএলাচ, সর্ব্ব মোট একসের সারারাত জলে 
ভিজানো থাকে। প্রভাতে ছাকিয়া পিশিয়! চিনিয় সহিত 
সরবত হয়। এই সরবত পানের আধঘণ্টা পরে খানিকটা 
মাগন আহার হয়। বৈকাল চারটার দময় আবার ঠাগ্ডাই 
সরবত, এক পোয়া গৃহপ্রস্তত রাবড়ি এবং ঘিচিনিমধু. 
মিশ্রিত পানীয় গরম করিয়া পান করেন। ঘিও মধু 
মিশ্রিত হইলে বিষ হয়, বৈদ্যক শাস্ত্রের মত। মধু গরম 
করিলেও বিষ হয়। এই দ্বিবিধ বিষ হজম কর! বিষম 
ক্ষমতাবান পাকস্থলীর কাজ সন্দেহ নাই। 

ওস্তাদজীর বক্ষস্থলের বেড় সাধারণত ৪৮ ইঞ্চি) 
বিস্ষারিত অবস্থায় €৭ ইঞ্চি। থাড়াই € ফুট ৬২ ইঞ্চি। 
ওজন ২১ মণ। 

ইনি আপনার বলের পরিচয় নিত্য শত শত লোকের 
সম্মুথে দিতেছেন। মাথ! ও প ছুইটি কাঠের উপর রাখিয়! 
সমস্ত শরীরট! শুন্তের উপর লম্বা করিয়৷ একটা পুলের মত 
শয়ন করেন। সেইরূপ অবস্থায় বুকের উপর পাথর চাপাইয়! 
ছুইজন পলোয়ান হুইটা লোহার প্রকাও হাতুড়ি মারিয়! সেই 
পাথর চুরমার করিয়! দেয়। ওস্তাদজী মাটিতে উপুড় হইয়া 
শুইলে ছয়জন পলোয়ানে একখান গাকাণ্ড পাথর গড়াইয়৷ 
আনিয়া কষ্টে সৃষ্টে তীহার পিঠের উপর চাপাইয়া দেয় এবং 
সেই পাথরের উপর আরো তিনখানা বড় বড় পাথরের 
টালি রাখিয়া হাতুড়ির আঘাতে একে একে তিনখানা 
টালিই ভাঙ! হয়। তার পর সব লোক সরিয়া গেলে 
প্রকাণ্ড পাথরখান ওন্তাদজী পিঠ হইতে আপনিই ঝাড়িয়া 
ফেলিয়। দেন। ওয্তা্জী চিত হুইয়! শয়ন করেন। 
ছুখানা গোরুর গাড়ী লোকে পরিপুর্ণ করিয়া! তাহার বুকের 
উপর দিয়া টানিয়! লইয়া! যাওয়া! হয়, একটা চাক! বুকের 


১১শ সংখ্যা | ] 


টি না আর একখানা উর উপর দি ায়। সর্বাপেক্ষা 
বলের পরিচয় ঘাড়ের জোরে মোট! লোহার শিকল ছেঁড়া 
এবং ১২ ঘোড়ার জোরের চলস্ত মোটর গাড়ী পিছন হইতে 
টানি! তাহার গতিবেগ রোধ করিয়া থামান। ইনি 
স্যাণ্ডোকে বল পরীক্ষার আহ্বান করিয়াছিলেন, স্তাপ্ডো 
কিন্তু সে আহ্বান গ্রহণ করেন নাই। 
ওত্তাদ রামমুন্তি সমগ্র ভারতবাসীর দূর্বল অধ্যাতি দুর 
করিয়াছেন। বাঙালীর “ভেতো” অপবাদও মোচন 
করিয়াছেন। তিনি দেখাইয়াছেন ভাত খাওয়াই দুর্বলতার 
কারণ নহে। মনের বলই প্রধান বল। ওস্তাদ রামমৃত্তি 
শীত্বই তাহার ব্যায়ামরীতির এক পুস্তক ইংরাজিতে লিখিয়া 
প্রকাশ করিবেন। পরে ভারতীয় সর্বভাষায় তাহার অনুবাদ 
_হবে। 
আমর! সর্বাস্তঃকরণে ওস্তাদ রামমুত্তিকে অভিনন্দন 
করিতেছি । : তাহার বিজয় ভারতেরই বিজয়। 
চারু বন্দ্যোপাধ্যায়। 





গণেশ ও বেদব্যান। 


মুখপত্ররূপে যে রঙিন চিত্রথানি সম্গিবেশিত হইয়াছে তাহা উদীয়মান 
চিত্রশিল্পী যুক্ত হরেত্রনাথ গঙ্গোপাধ্যায়ের একথানি স্থন্দর চিত্রের 
প্রতিলপি। মৌলিক চি্থানি দৌঁখবাম।ত্রহ হাইকোটের জজ এ্রযুক্ত 
উডরফ ডহ। লইয়। স্বদেশে যাইবার জন্ত প্রস্তুত হন। তিনি অনুগ্রহ 
করিয়। সেই চিত্রের যে ফটোগ্রাফ লইতে দিয়াছিলেন তাহারই সাহায্যে 
যুক্ত উপেন্দ্রকিশোর রায় এই স্ন্দর রঙিন প্রতিলিপি প্রস্তুত করিয়া 
ছেন। মুল চিত্র সম্মুখে না থাকাতেও চিত্রপ্রতিলাপ আতি সুপ্দর ও 
প্রায় হুলাস্গগত হুইয়াছে। কেবল বেদব্যাসের কাপড়ের রং গোরক 
ন। হইয়। প্রায় লাল হইয়। গিয়াছে। 

এই চিত্রের ইতিহাস হপ্দুসাধাকণের স্পরিজ্ঞাত। তথাপি সংক্ষেপে 
ইহ (বিবৃত .হইতেছে। ব্যাসদেব যখন মহাভারত রচন। করিতে সম্বপ্প 
করিলেন তখন একজন যোগ্য লেখক আর জোটে ন।। অবশেষে 
অনেক ভাবিয়। চিন্তিয গণেশকে ধরিলেন। গণেশ বুদ্ধির অবতার, 
কেরাণীয় দেবতা__গণেশ: চার হাত চালাহলে লিখিবেন ভালে|। 
গণেশও রাজি-হইলেন, এই সর্ভে, ষে তিনি লিখিতে লিখিতে থামিবেন 
না, অপেক্ষা করিবেন না-_ব্যাস* বলিবেন অনল, তিনিও লিখিবেন 
হরদম। ইহার পাণ্ট। ব্যাস আবার সর্ত করিলেন, ভালো, তোমায় 
আমার জন্য অপেক্ষা করিতে হুইবে না, কিন্তু তোমাকে প্রত্যেক 
শ্নোকের অর্থ বুঝিয়। লিখিতে হইবে। তথাস্ত, গণেশ স্বীকৃত হইলেন। 
লেখা আরগ্ত হুইয়ছে। গণেশ দুই হাতে কাগজ ও অপর ছুই হাতে 
কলম ধরিয়। কলের মত ক্রুত লিখিতেছেন। তখনকারকালে শোষণ 
কাগজ ছিল না, ঢা গুটি দিয়। কালী গুফ করা হইত। গণেশ 
শুড়ে চুণের..পুটুলি ধরিয়। লেখ! কাগজের কালী গুধিতেছেন আর 


মনুত্যসতি। 


ভর 


পোস্ত 


ভূমিতে রাখিতেছে॥ গণেশের বাহন ইছর। নেও নিশি নাহ্‌ 
সে, যাহাতে লিখিত পাতাগুলি উড়িয়া ন। যায় তজ্জন্ত, কাগঞ্জ-চাপার 
কাজ করিতেছে । গণেশের চার হাত, শু'ড় ফাউ, কাঁগ্জ চাপাও 
সজীব, তাহাকে তুলিয়। বদ।ইতে হয় না, সে আপনিই তড়াক করিয়। 
লেখ। কাগজে লাকাইর। বসেণ। ব্যাপদেৰ ত আহ্র, গণেশের লেখার 
জন্ত ঝক্য জোগ।ন্‌ দিতে পারেন না, তখন তিনি কুটিলত। অবলম্বন. 
কারয়। মাঝে মাঝে ছুবোধা প্লোক রচনা করিতে লাগলেন, সেই 
ব্যাস$ুটের অর্থ ভ(বতে গণেশের যেটুকু বিলম্ব হহতে লাগল, সেই 
অবসগ্জে ব্যাসদেব অনেকখাান রচনা করিয়া ফেলিলেন। এইরূপে 
সমগ্র মহাভারত রচিত ও 1লখিত হুহয়াছিল। 

চিত্রে আঙ্কত গণেশের যুধঞতে বুদ্ধ, মনোযোগ, তেজ(থত। ও 
আনদ ডদ্বন হহ্য়। ডাঠয়াছে। ছুহ দাখ কান খাও কারয়! 
ব্যাসেগ আতঠি কথ। ধরিবার ব্যগ্রতাও সুন্দর অঙ্কিত হহয়ছে।, 
মানবেতর প্রাণার মুখে মানবোচিত ভাখের অগ্জোপ ও প্রকাশ অতি 
কঠিন। নবান |শঞ্গা খ্হ।তে সমাক কৃঁতকায্য হহয়। আপনার ক্ষমতার 
সু্পঃ পগিচয় দয়াছেন। 

ব্]সদে৭ পাওবের অক্ষপ্রাড়ার ডপাথ্য।ন বর্ণন। করিতেছেন। 
তাহাঞ্ক মুখে এক শান্ত ধ্যানওন্সয়ভাৰ ঝড় চম২ক।র ফুটিয়ছে। হ্ধ 
ছুঃখেঞ [ম্হায়। পেহ শাশ একে ডম্ণ কারয়।ছে। ব্যামদেব হাত 
[দয়। অন্সপাশগাতন নুচন। করিতেছেন হহাহ্‌ [শঙ্গীর পারকঞ্জন।। 
1কঙড আমর। হাতের ৬ঙ্গীতে গতারতর সেপয্য দে(খতে|ছ--হদয়ের 
গভার ভাবপ্রধাৎ ছন্দে কাব্যে .প্রকশ পাহতেছে, তাহারহ প্রশান্ত 
পুলক খাধ অগ্ুভৰ ক।রতেছেন। 

[চত্রের পাাকপা|থকা১ও..যথেঞ্ট ভাববাঞক হইয়াছে। বটতরুতলে 
বসিয়। ভারতের একখানি শ্রেষ্ট কাঝ-হতিহাস বিরচিত হইতে ছ। 
তাহার রচায়ত। খাঁষ, লেখক দেবত।, স্থান তপোবন। প্রাচীন ভারতে 
উচ্চ চিন্তার সহিত সরল জীবনযাত্রা প্রখ।লাঞন কি পাবত্র সংমশ্র 
ইহার মধে) দেখা যাইতেছে । বচতঞ% হর অসংখ্য শাখা মুল লহয়। 
তপোবনের জটিল গহমতা, পাবএতা। ও শাগ্তশতলভাবের ব্যএন। প্রকাশ 
কারতেছে। ব্য।স্কাবর কুশাসন ও কমণ্ডপু ত্যাগের (নদশন। এ 
ত্যাগ পুপমাল্য [বু[ষত, সমএ ভ।রও কুক দংপু[গত, পাবি মহান্‌। 

গণেশ অদ্ধ পশু, অন্ধ নগ্ন ও উভয়ের সংমএণে দেবভাবে [হিপ্ঠুণান্ত্ে 
গর্রিকমিত। ইহা বোধ হয় পণ্ড হহতে নসসসম।জ পথ্যস্ত সকলের 
ঘনিষ্ঠ যোগ ও দেবতার সাহত আক্খ।য়ত। দেখাহঝ।র জন্তহ পারকাল্িত 
হইয়। থাকিবে। 

গণেশের শ্বেত মণ্ডক পবিত্রতা, বুঁদ্ধর নির্মলতা, প্রসন্নত। প্রভৃতির 
পরিব্ঞ্ক। ভারতে বণচিত্রের প্রত্যেকটরহ অর্থ ছিল। 

এই [চত্রথানি ভারণায় 1চত্রকলারী!ত অনুসারে আন্কত। ইহ 
ধ্যানধারণার চিত্র, যুরোপায় কলার মত কেবল মাত্র হস্্িযগ্রাথ নহে। 

এচারচন্ত্র বন্দ্যোপাধ্যায় 


মনুস্ত সি । রি 
মানুষ যে হঠাৎ একাঁদন তাহার হুম্তপদ ও জ্ঞানবুদ্ধি লইয়া * 
পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই তাহার প্রচুর প্রমাণ আছে। 
যে দিন বিধাতার অনস্ত শক্তির এক ক্ষুদ্রকণা! জড়ে প্রবিষ্ট 


হইয়! নির্জাবে প্রাণপ্রতিষ্ঠ। করিয়াছিল, সেই দিন হুইতেই 


অমেরদও  প্রানিগণ ভাহানের | দেহে র কঠিন আবরণঘারা 
ঠিক সেই কাজ করাইয়া লয়। দেহের প্রধান প্রধান 
ইন্দ্রিয় ও পেশীগুপি এ আবরণেই আবদ্ধ থাকে। কাজেই 
চর্মত্যাগ করার পর নূতন চর্ম বাহির হওয়া না পরাস্ত 
ইহাদিগকে অকর্মণা হইয়! পড়িয়া! থাকিতে হয়। বৎসরে 
ছই তিনবার করিয়! যদি মানুষকে দেহের অস্থি ত্যাগ 
করিতে হইত, শ্রবং নূতন অস্থিগুলিকে অঙ্কুরিত ও 
কার্যোপযোগী করিবার জন্ত যদ্দি তাহাকে ছুই তিন মাস 
শষ্যাশায়ী থাকিতে হইত, তাহা হইলে মানুষ কখনই এত 
উন্নতি লাভ করিতে পারিভ না। অমেরুদণ্ড জীব দৈহিক 
উন্নতির অন্য চ্্মত্যাগে অভ্যস্ত হইয়া, ঠিক্‌ পূর্বোক্ত কারণে 
উন্নতি লাভ করিতে পারে নাই। কিছুদিন জীবনসংগ্রামে 
প্রবৃত্ত থাকিয়া ইহারা যে একটু অভিজ্ঞতা লাভ করিত, 


লুগ্তচন্ম হইয়া পড়িলে অনভ্যাসে তাহার প্রায় সকলি নষ্ট 
হুইয়! যাইত ।-_-প্রীজগদানন্দ রায়। 
(ক্রমশঃ ) 


প্রাপ্ত পুস্তকের সংক্ষিপ্ত পরিচয় । 


ক্রুসেড ও জেহাদ-_ বিখ্যাত হ্বদেশী প্রচারক শ্রীদীন মহম্মদ কর্তৃক প্রণীত 
ও প্রকাশিত । প্রথম খণ্ড ক্রাউন অষ্টাংশিত ১৭৮-১১ পৃষ্ঠা । মূল্য এক টাকা । 
জেরুজান্বেম থষ্টের জন্মভূমি, হুতরাং থ্ষ্টানদিগের মহাতীর্থ। এই ভূখণ্ড 
মুসলমান রাজোর অন্তর্গত। ইহাকে খৃষ্টান অধিকারে আনিবার জন্য 
মধাযুগে যুরোপে যে সমরাভিযান হয় তাহার নাম জুসেড। এই 
ধর্মান্ধতায় উত্তেজিত হইয়। ৎষ্টানগণ নির্দদোধী মুসলমানদিগকে বহু- 
প্রকারে উৎপীড়িত ও উত্তক্ত করেন। ইহাতে উচ্েজিত হইয়। মুসল- 
মানগণ প্রতিশৌধমানসে যে সমরাভিযান করেন তাহার নাম জেহাদ। 
সমালোচ্য পুস্তকে এই সকল ঘটনার চিত্তাকর্ষক ইতিহাস ও কাহিনী 
সংগৃহীত ও আলোচিত হইয়াছে। ইতিহাসপ্রির পাঠকগণ ইহা! পাঠ 
করিয়া গ্রীত হইবেন। হিন্দু মুসলমানের সমবেতযত্ে বঙ্গভাষা সমৃদ্ধি- 
সম্পন্ন হুইক্সা উঠিতেছে__ইহা! আমাদের একজাতীয়ত্বের আনন্দময় 
পরিচয়। পুস্তকের ভাষ। ভাল। 

হরিবল্লভের ন্েহ--জ্রীঅমরচন্ত্র দত প্রণীত। সান্যাল কোম্পানি 
স্বার। মুদ্রিত ও প্রকাশিত। ক্রাউন অষ্টাংশিত ২৯৬ পৃষ্ঠ।। কাপড়ে 
বীধা মলাট। ছাপা কাগজ ভালো! । মুল্যের উল্লেখ নাউ। পুস্তকের 
প্রারুস্তে গ্রস্থকারের একখানি চিত্র সন্নিবেশিত আছে। ইহা! একখানি 
সামীজিক উপন্যাস। ব্রাঙ্গসমাজের কথাই ইহার প্রধান উপজীব্য, 
প্রসঙ্গক্রমে হিন্দুসমাজের কথাও আসিয়। পড়িয়াছে। গ্রন্থকার যথেষ্ট 
'সাবধানতার সহিত সা্রদায়িকতার বাহিরে ফীঁড়াইয়া উভয় সমাজের 
দোবগুণ অল্প জল্প দেখাইয়াছেন। গ্রস্থথানির মধ্যে সামাজিক সমন্তা 
বা সামংজিক বিশেষত্ব যে প্রকৃষ্টভাবে মীমাংসিত ব1 পরিস্ষুট হইয়া 


প্রবাসী । ] 


পানিভাদি। 


ািতপি।ত০ রিপা টি 


উর বিজি চিজ 
বলিয়। ইহাকে সামাজিক উপন্তাস বয়! স্বীকার করিতে হয়। 
উপন্যাসের হিসাবেও এখানি খুব শ্রেষ্ট শ্র্থ হয় নাই ; ইহার মধো বর্ণিত 
প্রায় সকল চরিত্র অপরিপুষ্ট, কেছই আপনার বাক্তিত্বে স্বতন্ত্র ও 
পরিফার হইয়া! উঠে নাই। আখ্যানবস্তও নিতান্ত অকিঞ্চিৎকর, 
উদ্দেস্ঠহীন এবং একঘেয়ে । কিন্তু হৃদয়বান গ্রস্থকারের ঘটনার সুক্ষ 
পর্যাবেক্ষণ শক্তি, কা্যের ক্রমপর্য্যাক্ নির্ণয়" রসিকত। ও সমান ধ্বনির 
শব্দপ্রয়োগ-ক্ষমত। একটি সরল লিখনভঙ্গীতে প্রকাশ হইয়া বিচিত্র 
হইয়। উঠিয়াছে। ইহার মধ্যে শিক্ষিতা৷ স্ত্রীর আদর্শ আধ্যোচিত দারল্য, 
বলিষ্ঠতা, নিষ্ঠা ও পবিভ্রতায় মহীয়ান হইয়াছে। ধাহারা সময় 
কাটাইবার জন্য উপগ্যাস পড়েন, তাহার! এই পুত্তক পড়িলে "শীত 
হইবেন, ইহা! নিঃসন্দেহে বলিতে পারি। পরিশেষে বক্তব্য, ধর্প- 
প্রচারকের চরিত্র অমন সাংসারিকতার কৃষ্ণবর্ণে অঙ্কিত ন। করিলেই 
ভালো হইত। 

রাজনারায়ণ বন্র আল্মচরিত-_তৎকর্তৃক লিখিত হস্তলিপি হইতে 
কুস্তলীন প্রেসে মুদ্রিত ও প্রকাশিত। ক্রাউন অক্টাংশিত ২১৯+৮ 
পৃষ্ঠা । উৎকৃষ্ট দেশী এট্টিক কাগজে পরিক্ষার ছাপ! । বস্থু মহাশয়ের বিভিন্ন 
বধসের, বৈদ্যনাথের বাড়ীর ও তাৎকালিক প্রসিদ্ধ ব্যক্তিদিগের ১৬ . 
খানি হাফটোন ছবি এই পুস্তকখানিতে আছে-__তম্মধ্যে রাজ! রামমোহন 
রায়ের ছবি তিন রঙে ছাপা অতি নুন্দর। পুস্তকের, মূলা. কগজের 
যলাট মাত্র ১/* এবং হম্দর বাধানো। মলাট ১।%* মাত্র। ২১৩1১ 
কর্ণওয়ালিস্‌ স্্ীটে প্রবাসী কার্যালয়ে পাওয়া যায়। পুস্তকের আকার ও 
চিত্রাদির অনুপাতে মূল্য খুব হুলভ হইয়াছে। এই পৃত্তকে বহু মহাশয়ের 
নিভাঁক তেজস্থিতা, সবল মনুষ্ত্র, শুভানুষ্ঠানে আগ্রহ, অন্যায-অসহিফুতা 
প্রভৃতি সর্বত্র প্রকাশ পাঁইক্সাছে। এই পুস্তক পাঠ করিলে বন্ধ 
মহাশয়ের কর্মজীবনের সর্ব্ববিষয়াভিমুখতা। ও ধর্মঙ্সীবনের প্রগাঢ়তা দেখিয়া 
মুগ্ধ হইতে হয়, সেই সঙ্গে সঙ্গে তৎকালের বন্ প্রসিদ্ধ ব্যক্তির ও ঘটনার 
পরিচয় পাওয়া যায়। বঙ্গে ইংরাজী শিক্ষার প্রারস্তে শিক্ষিত.সম্প্রদায়ের 
রীতি নীতি ও হাস্যকর সাহেবিয়ানা, ব্রাহ্মদমাজের জন্ম ও প্রসার, 
সাহিত্য ও রাষ্ট্রনীতি কিরূপ অবস্থায় ছিল, তাহীর পরিচয় ইহাতে 
পাওয়া বাবে। ইহা উপন্যাসের মত কৌতৃহলোদ্দীপক ও স্বখপাঠ্য 
হুইয়াছে। আত্মচরিতে এমন অকপটভাবে নিজের দোষগুণ বর্ণনা খুব 
অল্প লৌকই করিতে পারেন। বঙ্গের সহম্ সহত্র লোক বৈদ্যনাথে 
রাজনারায়ণ বাবুকে দর্শন ও চাহার সহিত বাক্যালাপ করা পুণ্য ও 
আনন্দের কাধা মনে করিতেন । তাহার এই 'মানন্দরসে নিমগ্ন হান্ত- 
নিপুণ চিরযৌবনসল্গন্ন বৃদ্ধের পুনর্ব্বার সাক্ষাৎ পাইয়া শীত হইবেন। 

শাভিনিকেতনন রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত। উত্তিগ্নান পাবলিশিং 
হাউস হুইতে প্রকাশিত। ক্রাউন ২৪ পেজি ৮৯ পৃষ্ঠা । মূলা চারি আন! 
মাত্র। এই ক্ষুপ্র পুস্তিকায় রবিবাবুর কয়েকটি ধর্পোপদেশ সংগৃহীত 
হুইয়াছে। চলিত ভাষায় ঘরের কথায় ধর্দমতবের জটিস বিষয়ও সরল 
সরস করিয়া! বল! হইয়াছে। ইস্থাতে রবিবাধুর' পরিণত প্রতিভার 
চিন্তাশীলতা৷ চমৎকার ফুটিয়াছে। শান্পিপিপান্থ, ধর্দরজিজ্ঞান্, চিন্তানীল 
ৰা মুমুক্ষু ব্যক্তি ইহা পাঠ করিয়া শ্রত হইবেন ও উপকার বোধ করিবেন। 
কবির মোহনন্পর্শে ধর্মতব্বগুলিও যেরমে কাব্যে কেমনতরভাবে ভরিয়া 
উঠিয়াছে তাহা৷ না পড়িলে বুঝানো কঠিন হইবে । পুস্তকের ছাপা 
কাগজও নুন্দর। পকেটপর্্যার হিসাবে আকারটিও উপযোগী । 
কাস্তিক প্রেসে মুদ্রিত। যুত্রা-রাক্ষস। 





৬১, ৬২নং বৌবাজার ্াট, কুস্তলীন প্রেস হইতে প্রীপুর্ণচন্ত্র দাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত। 


ভব 0 


৮ 


1৮৭ 
10751515154 


01111] 





গান্ধারা 


এনন্লাল বন কুক আহ্কৃত । 


11 সন 5711010১৯১1 9181 01 


আগামী ১৩১৬ সালের প্রবাসী ৷ 


১। প্রবাসার বতুমান গ্রাহক ৪ গ্রাহিকাদিগের মধ্যে ধাহারা আগামী বর্ষে 


চাঁন না, উভান্বা ১৫ই চৈত্রের মধ্যে তাহা আমাকে জানাইলে 


১ 





ভাত স্শ্ুদহপলক ই লৈত্রের 











৬. চা ও $৮৮1 বি কিনি এ, সস 
মধো ক্স পাঠাইতলে সুপ্ত উহ । 
র্‌ ৯, রা ৮০ 
পালন হিজল হা ভপতা তা পিষ্ট শফি হি ৭ শণরিত এ! 
রি নিন শা ৩ ক ্ 88 গল ১৫১ 
শাহিত ভিত হা টাই ক্রু কি হন ভুত তইিহপিএ টিক কট শাহি বশ ্ 
এ রঃ 
বরন । 
ট সু 15591 5) এটি হল পাঠ লতি ললিত) ০ ক 2৩ ৫ ১5518 শা টি ও পা +5 শসা 
রি | ১ এত এ) ) পদ 2 ক শত 3 পে ক ০51 188 ২ 825 চি ১ নত 
নন এ দিয় বাতা হা ৮ ৃ তত ৯ লেপ - 2 ৮০০0 ০৯ 
করবেন নট সান ইন ও পুতি বা নি সহ এত ভাতা 
কাগজ ভাগ ৮ ৮৯:18:21 
পা 5০১০৩ ৪. পপি ১ ০৯ পা / ক তু এ ৯ ৮ 
আভা বালু ভ)ালি পল্িহলল তাত কাচ ৮27 আবহ 
সা ও পণ 8৪ সাতে, ্ ৮ গ জি 1 8-০1 পাশ, ০1 তি রনি পা চা) 
ডা টনি সপ 
সিল পান পক ৮ এই পল কত) 4 এনা পো পিক শত ৫ ০ পি) নন সান্যাল 
টু 1 ৫ রি ঃ পট কা ক 1 ॥ ক) 7 8 ২ 
বড় ঠক নার রসাল € 1 তিছাত অং ভিত রী জা ডল 
চর 
পাঠ়ানই ভ্ঞাল। 
14 1 সিং পা স্পা 0 
১4 পে 
রঙ শ সৈ০৩-০০৪ 
রে পে বক লে শাক চু 
রা 1 ] পার । ধ্ণ রন মি টা 
(15 ক ০ ঃ 
চর ৫5 ৪০১৭ ত কা রি নদ ০ রে ্ 
সখ শে হি আত হা তিক লিভ হা ক্যাপ | হাত হাতা খনার 
138 8328 57 ল ত 7 নি , পির 
প্রবামা গঙঙ্গ আক কহ হালি গত 2 হশটিবগা কাজাকা প্রাসৃহয়া রা) ও লেখার 
লি ৮: টা পুল ত ৯৬১) ১ শক ১ ৭. তি কাত কত, সা রন ৮8 করিও উল জকি ০ নে রব 
সিরিতি তি কীকানস সতত রর ভদ্র নিন বাপ্িলা দা ভাকা পাঞ্সমহের 


৮7৮৮ 1%771 এন এ ২১ ১০৯১ পক তত এ তন 
মধ্য পবা সাত টি রকি ৯৯ পিই ল টিটি হী হা 





বভম।ন বরের ভায়া 


একে 
শী 
নি 
। 
শি 
পা 
ল 
নী 
৬ 
শি 
পট 
তু 
০০ 
সপস্ 
এ 
টে 
হী 
শি 
স্পা 
৮১০ 


এখন আর কেহ 
1 শখ ও শ টি 4 ক হি 
১৩১৫ সান দ্পুশ আবালা পাভিতেছেন দু ১৩১৩ পরব ১৩চন জালেও এইজপ 


ঘটযাহিল। তচ্দশ্য আমি ১৬১৬ সালের পবাদা কিছু বেশী ঢাপাইর । , সম্ভবতঃ 


৫০০ মাত্র অ'্ধক ঢাপাইব। তাহা ও সুরাইয়া বাইতে পারে । 


২৬শে ফাইন, ১৩১৫ সাল । ॥ 
কলিকাতা, ২১1৩১ কণওয়ালিন ইট 








“ সত্যম্‌ শিবম্‌ স্ন্দরম্‌।” 
“ নায়মাত্বা! বলহীনেন লভ্যঃ |” 


৮ম ভাগ । | 


গৌরা। 


৪৩ 


পরেশ বাবুর বাসার কাছেই সর্বদা তাহার তত্বাবধানে 
থাকিয়া বাস করিতে পাইবে এই কথ শুনিয়া জুচরিতা 
অত্যস্ত আরাম বোধ করিয়াছিল। কিন্ত যখন তাহার 
নূতন বাড়ির গৃহসজ্জা সমাপ্ত এবং সেখানে উঠিয়। যাইবার 
সময় নিকটবর্তী" হইল তখন সুচরিতার বুকের ভিতর যেন 
টানিয়৷ ধরিতে লাগিল। কাছে থাকা না থাকা লইয়! 
কথা নয় কিন্তু জীবনের সঙ্গে জীবনের যে সর্ধাঙীন যোগ 
ছিল তাহাতে এতদিন পরে একট! বিচ্ছেদ ঘটিবার কাল 
আসিয়াছে উহা আজ ম্চরিতার কাছে যেন তাহার এক 
অংশের মৃত্যুর মত বোধ হইতে লাগিল । এই পরিবারের 
মধ্যে সুচরিতার* যেটুকু স্থান ছিল, তাহার যে কিছু কাজ 
ছিপ, প্রত্যেক চাকরটির "সঙ্গেও তাহার যে সম্বন্ধ ছিল 
সমন্তই সুচরিতার হৃদয়কে ব্যাকুল করিয়া তুলিতে লাগিল। 

-স্থচরিতার ষে নিজের কিছু সঙ্গতি আছে এবং সে 
সঙ্গতির জোরে* আজ সে অনায়াসেই স্বাধীন হইবার 
উপক্রম করিতেছে এই সংবাদে বযদাস্থন্দরী বারবার 
কষ্িয়া প্রকাশ করিলেন যে, ইহাতে ভালই হইল, এতদিন 


চৈত্র, ১৩১৫। 


১২শ সংখ্যা। 


এত সাবধানে যে দায়িত্বভার বহন করিয়! আসিতেছিলেন 
তাহা হইতে মুক্ত হইয়া! তিনি নিশ্চিন্ত, হটলেন। কিন্তু 
মনে মনে সুচরিতার গ্রষ্ঠি তাহার ষেন একটা অভিমানের 
ভাব জন্মিল ; স্রচরিতা যে তাহাদের কাছ হইতে বিচ্ছিন্ন 
হয়| আজ নিক্ষের সম্বলের উপর নির্ভর করিয়া দীড়াঈতে 
পারিতেছে এ যেন তাহার একটা অপরাধ । তীহারা 
ছাড়া স্ুচরিতার অন্য কোনো গতি নাই ইহাই মনে করিয়া 
অনেক সময় সুচরিতাকে তিনি আপন পরিবারের একটা 
আপদ্দ বলিয়া নিজের প্রতি করুণা অনুভব করিয়াছেন, 
কিন্তু সেই স্ুচরিতার ভার যখন লাঘব হইবার সংবাদ হঠাৎ 
পাইলেন তখন ত মনের মধ্যে কিছুমাত্র প্রসন্নতা অন্গুভব 
করিলেন না। তাহাদের আশ্রয় সুচরিতার পক্ষে অত্যা- 
বশুক নহে উহাষ্ট জানিয়া সে যে গর্ব অনুভব করিতে 
পারে, তাহাদের আল্ুগত্য শ্বীকোরে বাধা না হউতে পারে 
এই কথা মনে করিয়া তিনি আগে হইতেই তাহাকে 
অপরাধী করিতে লাগিলেন। এ কয়দন বিশেষভাষে 
তাহার প্রতি দৃবত্ব রক্ষ' করিয়া চক্ষিলেন। পূর্বে ভাঠাকে ': 
ঘরের কাজকর্মে ফেমন করিয়া ডাকিতেন এখন তাহা 
একেবারে ছাড়িয়! দিয়া গায়ে পড়িস্না তাহাকে অস্বাভাবিক . 
সন্ম দ্রেখাইতে লাগিলেন। বিদায়ের পূর্বে দ্ুচরিত! 


৬৫০ 


যোগ দিতে চেষ্টা করিতেছিল, নানা উপলক্ষ্যে তাহার 
কাছে কাছে ফিরিতেছিল, কিন্তু বরদাস্থন্দরী যেন পাছে 
তার অসম্মান ঘটে এইরূপ ভাব দেখাইয়া তাহাকে দূরে 
ঠেকাইয়া রাখিতেছিলেন। এতকাল ধাহাকে মা বলিয়৷ 
ধাহার কাছে স্চরিত। মান্ষ হুইয়াছে আজ বিদায় লইবাঁর 
সময়েও তিনি যে তাহার প্রতি চিত্তকে প্রতিকূল করিয়া 
রহছিলেন এই বেদনাই স্ুচরিতাকে সব চেয়ে বেশি করিয়া 
বাজিতে লাগিল। 

লাবণ্য ললিতা! লীল! সুচরিতার সঙ্গে সঙ্গেই ফিরিতে 
জাগিল। তাহারা অত্যন্ত উৎসাহ করিয়া তাহার নৃতন 
বাড়ির ঘর সাজাইতে গেল কিন্তু সেই উৎসাহের ভিতরেও 
অব্যক্ত বেদনার অশ্রজল প্রচ্ছন্ন হইয়াঁছিল। 

এতদিন পর্্যস্ত স্ুচরিতা নান! ছুতা করিয়া পরেশ বাবুর 
কত কি ছোটখাট কাজ করিয়া আসিয়াছে । হয় ত 
ফুলদানিতে ফুল সাজাইয়াছে, টেবিলের উপর বই 
গুছাঈয়াছে, নিজের হাতে বিছানা রৌদ্রে দিয়াছে, ্নানের 
সময় প্রত্যহ তাহাকে খবর দিয়া স্মংণ করাইয়৷ দিয়াছে-__ 
এই সমস্ত অভান্ত কাজের কে'নো গুরত্বই প্রতিদিন 
কোন্]ে পক্ষ অনুভব করে না। কিস্তু এসকল অনাবশ্ঠক 
কাজও যখন বন্ধ কবিয়া চলিয়া যাইবার সময় উপস্থিত হয় 
তখন এই সকল ছোটথাট সেবা, যাহা একজনে না| করিলে 
অনায়াসে আর একজনে করিতে পারে, যাহ! না করিলেও 
কাহারে। বিশেষ কোনো ক্ষতি হয় না, এই গুলিই দুই 
পক্ষের চিত্তকে মথিত করিতে থাকে। স্থচরিতা আজ 
কাল যখন পরেশের ঘরের কোনে! সামান্য কাজ করিতে 
আসে তখন সেই কাজটা পরেশের কাছে মস্ত হইয়া দেখা 
দেয় ও তাভার বক্ষেব মধ্যে একটা দীর্থনিংশ্বাস জমা 
হয়! উঠে। এবং এইট কাজ আজ বাদে কাল অন্টের 
হাতে সম্পন্ন হইতে থাকিবে এই কথা মনে করিয়া 
সুচরিতার চোখ ছল্ছল করিয়া! মাসে। 

যেদিন মধ্যান্তে আহার করিয়া স্ুচরিতাদ্বের নৃতন 
বাড়িতে উঠিয়! যাইবার কথা সেদিন প্রাতঃকালে পরেশ 
বাবু তাহার নিভৃত ঘরটিতে উপাসনা করিতে আসিয়! 
দেখিলেন, তাহার আসনের সম্মুথদেশ ফুল দিয়! সাজাইয়া 


| প্রবাসী । 
ব্যধিত চিত্তে বেশি করিয়াই বরদাস্ুরীর গৃহকার্ধে 


[৮ম ভাগ.। 


ঘরের একপ্রান্তে স্থচরিতা অপেক্ষা করিয়| বসিয়া আছে। 


লাবগ্যলীলারাও উপাসনাস্বলে আজ আসিবে এইরূপ 
তাহার! পরামর্শ করিয়াছিল কিন্তু ললিতা তাচাঁদিগকে 
নিষেধ করিয়া আসিতে দেয় নাই। ললিত! জানিত, 
পরেশ বাবুর নির্জন উপাসনায় যোগ দিয়! স্ুচরিতা যেন 
বিশেষভাবে তাহার আনন্দের অংশ ও আশীর্বাদ লাভ 
করিত-__আজ প্রাতঃকালে সেই আশীর্বাদ. সঞ্চয় করিয়া 
লইবার জন্য স্ুচরিতার যে বিশেষ প্রয়োজন ছিল তাহাই 
অনুভব করিয়া ললিতা অগ্যকার উপাসনার নির্জনতা ভঙ্গ 
করিতে দেয় নাই। 

উপাসন! শেষ হইয়। গেলে যখন স্ুচরিতার চোখ দিয়া 
জল পড়িতে লাগিল তখন পরেশ বাবু কহিলেন, “মা, পিছন 
দিকে ফিরে তাকিয়ে! না, সম্মুথের পথে অগ্রসর হয়ে যাও 
_মনে সঙ্কোচ রেখো না। যাই ঘটুকৃ, যাই. তোমার 
সম্মুথে উপস্থিত হোক, তার থেকে সম্পূর্ণ নিজে শ্তিতে 
ভালোকে গ্রহণ করবে এই 'পণ করে আনন্দের সঙ্গে 
বেরিয়ে পড়। ঈশ্বরকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে 
তাকেই নিজের একমাত্র সহায় কর-__তাহলে ভুল ক্রটি 
ক্ষতির মধ্যে দিয়েও লাভের পথে চল্‌্তে পারবে_-আর 
যদি নিজেকে আধাআধি ভাগ কর, কতক ঈশ্বরে কতক 
অন্তত্রে, তাহলেই সমস্ত কঠিন হয়ে উঠ্‌বে। ঈশ্বর এই 
করুন আমাদের ক্ষুদ্র আশ্রপ্ন তোমার পক্ষে আর যেন 
'প্রয়োজন না হয় ।” 

উপাসনার পরে উভয়ে বাহিরে আসিয়া দেখিলেন 
বসিবার ঘরে হারান বাবু অপেক্ষ/! করিয়৷ আছেন। 
স্থচরিতা আঞ্ধ কাহারও বিরুদ্ধে কোনে বিদ্রোহভাব 
মনে রাখিবে না পণ করিয়৷ হারান বাবুকে নম্রভাবে 
নমস্কার করিল। হারান বাবু তৎক্ষণাৎ চৌকির উপরে 
নিজেকে শক্ত করিয়৷ তুলিয়া 'ত্যন্ত গম্ভীর স্বরে কহিলেন-__ 
পন্থুচরিতা, এতদিন তুমি যে সত্যকে আশ্রয় করে ছিলে 
আজ তার থেকে পিছিয়ে পড়তে যাচ্চ, আজ আমাদের 
শোকের দিন ।” ও 

স্থচরিতা কোনে উত্তর করিল না__কিস্ত যে রাগি 
তাহার মনের মধ্যে আরজ শাস্তির সঙ্গে করুণ! মিশাইয়া সঙ্গীতে 
জমিয়৷ উঠিতেছিল তাহাতে একটা বেনুর আসিয়া! পড়িল। 


টি সংখ্যা |] 


রা পিশাসিশ পু এত 


পরেশ বাবু কহিলেন_ “অনর্ধামী জানেন ৫ কে পচে, 
কে পিছচ্চে, বাইরে থেকে বিচার করে আমরা বৃথা উদ্বিগ্ন 
হই” 

হারান বাবু কহিলেন__তাহলে আপনি কি বলতে 
চান আপনার 'মনে কোনো আশঙ্কা নেই? আর আপনার 
অন্থতাপেরও কোনো কারণ ঘটেনি? 

পরেশ বাবু কহিলেন-__পান্ বাবু, কাল্পনিক আশঙ্কাকে 
আমি. মনে স্থান দিইনে এবং অন্ুতাপের কারণ ঘটেছে 
কি না তা তখনি বুঝব যখন অনুতাপ জন্মাবে। 
হারান বাবু কহিলেন-_“এই যে আপনার কন্তা ললিতা 
একলা! বিনয় বাবুর সঙ্গে ট্টামারে করে চলে এলেন এটাও 
কি কাল্পনিক ?” 

স্চরিতার মুখ লাল হইয়া উঠিল। পরেশ বাবু 
কহিলেন-_ পানু বাবু, আপনার মন যে কোনে! কারণে 
হোকৃ উত্তেজিত ভয়ে উঠেছে এই জন্যে এখন এসন্বক্ষে 
আপনার সঙ্গে আলাপ করুলে আপনার প্রতি অন্ায় 
করা হবে। 

হারান বাবু মাথ! তুলিয়৷ বলিলেন-__আমি উত্তেজনার 
বেগে কোনো কথ! বরিনে-_-আমি যা বলি সে সম্বন্ধে আমার 
দায়িত্ববোধ যথেষ্ট আছে? সে জন্যে আপনি চিন্তা করবেন 
না। আপনাকে যা বল্চি সে আমি ব্যক্তিগতভাবে 
বলচিনে, মামি ব্রাহ্মসমাজের তরফ থেকে বলচি__না 
বলা অন্যায় বঞেই বলচি। আপনি যদি অন্ধ হয়ে না 
থাকৃতেন তা৷ হলে, এ যে বিনয় বাবুর সঙ্গে ললিতা একলা 
চলে এল এই একটি ঘটনা! থেকেই আপনি বুঝতে পারতেন 
আপনার এই পরিবার ব্রান্মসমাজের নোগুর ছি'ড়ে ভেসে 
চলে যাবার উপক্রম করচে। এতে যে শুধু আপনারই 
অন্ুতাপের কারণ ঘট্‌বে তা নয় এতে ক্তরাক্মষমমাজেরও 
অগৌরবের কথা আছে ” 

পরেশ বাবু কহিলেন নিন্দা করতে গেলে বারে 
থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ 
করতে হয়। কেবল ঘটন! থেকে মানুষকে দোষী 
করবেন না।” 

হারান বাবু কহিলেন__ “ঘটনা শুধু শুধু ঘটেনা, তাকে 
আপনারা ভিতয়ের থেকেই ঘটিয়ে তুলেছেন। আপনি 


গোরা। 


৬৫১ 


৬০৯ দিব 


এমন সব রতি িরাদের মিরার নিডানে টান্চেন 


যারা আঁপনার পরিবারকে আপনার আত্মীয় সমাজ থেকে 
দূরে নিয়ে যেতে চায়।, দূরেই ত নিয়ে গেল সে কি. 
আপনি দেখতে পাচ্ছেন না ?” | 

পরেশ বাবু একটু বিরক্ত হইয়া কহিলেন__-”আপনার 
সঙ্গে আমার দেখবার প্রণালী মেলে ন11” 

হারান বাবু কহিলেন-_-”আপনার না মিলতে পারে। 
কিন্ত আমি স্থুচরিতাকেই সাক্ষী মান্চি উনিই সত্য করে 
বলুন্‌ দেখি, ললিতাঁর সঙ্গে বিনয়ের যে সম্বন্ধ দাড়িয়েছে, * 
সেকি শুধু বাইরের সন্বদ্ধ? তাদের অন্তরকে কোনো- 
থাঁনেই স্পর্শ করে নি?__-ন! স্থুচরিতা চলে গেলে হবে 
না_একথার উত্তর দিতে হবে! এ গুরুতর কথা !” 

স্ুচরিতা কঠোর হইয়া কছিল_-যতই গুরুতর হোক্‌ 
একথায় আপনার কোনো অধিকার নেই ! 

হারান বাবু কহিলেন__“অধিকার না থাকলে আমি 
যে শুধু চুপ করে থাকৃতুম তা নয়, চিন্তাও করতুম ন!। 
সমাজকে তোমর! গ্রান্থ না করতে পার কিন্তু যতদ্দিন সমাজে 
আছ ততদিন সমান্জ তোর্ম/দের বিচার করতে বাধ্য 1” 

ললিত ঝড়ের মত ঘরে প্রবেশ করিয়া কহিল-_- 
“সমাজ যদি আপনাকেই বিচারক পদে নিযুক্ত করে থাঁকৈন 
তবে এ সমাজ থেকে নির্বাসনই আমাদের পক্ষে শ্রেয়।” 

হারান বাবু চৌকি হইতে উঠি! দড়াইয়। কহিলেন 
“ললিতা, তুমি এসেছ আমি খুসি হয়েছি। তোমার সম্বন্ধে 
য। নালশ তা৷ তোমার সাম্নেই বিচার হওয়া উচিত।” 

ক্রোধে স্থচরিতার মুখ চক্ষু প্রদীপ্ত হইয়া উঠিল, সে 
কহিল-__“হারান বাবু, আপনার ঘরে গিয়ে আপনার বিচার- 
শাল! আহ্বান করুন। গৃহস্থের ঘরের মধ্যে চড়ে তার্দের 
অপমান করবেন আপনার এ অধিকার আমরা কোনো 
মতেই মান্ব না। আয় ভাই লল্লিতা।” 

ললিতা এক পা নড়িল না_-কহিল-_প্না দিদি, আমি 
পালাব না। পান্থ বাবুর যা কিছু বলবার আছে সব আমি' 
শুনে যেতে চাই। বলুন্‌, কি বল্বেন, বলুন্‌!” 

হারান বাবু থমকিয়। গেলেন। পরেশ বাবু,কহিলেন-_. 
“মা, ললিতা, আজ স্ুচরিত1 আমাদের বাড়ি থেকে যাবে-_ 
আজ সকালে আমি কোনে! রকম অশাস্তি ঘটতে দিতে 


৬৫২ 


পারব না। হারান বাবু, আমাদের যর্তই অপরাধ থাক্‌ 


তবু আজকের মত আমাদের মাপ কর্তে হবে।” 

হারান চুপ করিয়! গন্তীব হস বসিয়া রহিলেন। 
.স্চরিতা যতই তাহাকে বজ্জন করিতেছল স্ুচরিতাকে 
ধরিয়া রাখিবার জেদ ততই তাহার বাঁড়িয়। উঠিতেছিল। 
তাহার ধরব বিশ্বাস ছিল অসামান্ত নৈতিক জোরের দ্বারা 
তিনি নিশ্চয়ই জিতিবেন। এখনে! তিনি যে হাল ছাড়িয়া 
দিক্লাছেন তাহ! নহে কিন্তু মাসীর সঙ্গে সুচরিভা অন্ত বাড়িতে 
: গেলে সেখানে তাহার শক্তি প্রতিহত হইতে থাকিবে এই 
আশঙ্কায় তাহার মন ক্ষুব্ধ ছিল। এই জন্য আজ তাহার 
র্গান্্রগুলিকে শান দিয়া আনিয়াছিলেন। কোনোমতে 
আজ সকালবেলাকার মধ্যেই খুব কড়া রকম করিয়া 
বোঝাপড়া করিয়! লইতে তিনি প্রস্তুত ছিলেন। আজ 
সমস্ত সঙ্কোচ তিনি দূর করিয়াই আসিয়াছিপেন-__কিস্ত 
অপর পক্ষেও যে এমন করিয়া সঙ্কোচ দূর করিতে পারে, 
ললিতা সুচরিতাও যে হঠাৎ তৃণ হইতে অস্ত্র বাহির করিয়া 
ঈাড়াইবে তাহা তিনি কল্পনাও করেন নাই। তিনি জানি- 
তেন, তাহার নৈতিক অগ্নিবাণ' যখন তান মহাতেজে 
নিক্ষেপ করিতে থাকিবেন অপর পক্ষের মাথ! একেবারে 
ছেঁট 'হুইয়া যাইৰে। ঠিক তেমনটি হইল না__-অবসরও 
চলিয়! গেল। কিন্তু হারান বাবু হার মানিবেন না । তিনি 
মনে ষনে কহিলেন, সত্যের জয় হুইবেই অর্থাৎ হারান বাবুর 
জয় হইবেই। কস্ত জয় ত গুধু শুধু হয় না। লড়াই করিতে 
হুইবে। হারান বাবু কোমর বাধিয়া রণক্ষেত্র প্রবেশ করিপেন। 

সুচরিতা কহিল--“মাসি, আজ আমি সকলের সঙ্গে 
একসঙ্গে খাব-__তুমি কিছু মনে করলে চলবে না !” 

হরিমোহিনী চুপ করিয়া রাহছলেন। তিনি মনে মনে 
স্থির করিয়াছিলেন সুচরিত| সম্পূর্ণই তাহার হইটয়াছে__ 
বিশেষতঃ নিজের সম্পত্তির জোরে স্বাধীন হুইয়! সে স্বতন্ত্র 
ঘর করিতে চলিয়াছে এখন হুরিমোহিনীকে আর কোনো 
সক্কোচ করিতে হইবে না ধোলে। আনা নিজের মত করিয়া 
চলিতে পারিবেন। তাই, আব্ধ যখন স্থচরিতা গুচিতা 
বিসর্জন করিয়। আবার সকলের সঙ্গে একত্রে অন্ন গ্রহণ 
করিবার প্রস্তাব করিল তখন তীহার ভাল লাগিল না, 
তিনি চুপ করিয়৷ রফিলেন। 


প্রবাসী । 


[ ৮ম ভাগ। 
স্থচরিতা তাহার মনের ভাব বৃঝিয়৷ কহিল--"আমি 

তোমাকে নিশ্চয় বলছি এতে ঠাকুর খুসি হবেন। সেই 
আমার অন্তর্ধামী ঠাকুর আমাকে সকলের সঙ্গে আজ এক 
সঙ্গে থেতে বলে দিয়েছেন। তীর কথা না মান্ণে তিনি 
রাগ করবেন। তাঁর রাগকে আমি তোমার রাগের চেয়ে 
ভয় করি” ৰ 

যতদিন হরিমো'হনী বরদাস্ুন্দরীর ' কাছে অপমানিত 
হইতেছিলেন ততদিন স্ুচরিতা তাহার অপমানের অংশ 
লইবার জন তাহাব আচার গ্রহণ করিয়াছিল এবং আজ 
সেই অপমান হইতে যখন নিষ্কৃতির দিন উপস্থিত হইল 
তখন স্থচরিত! যে আচার সম্বন্ধে স্বাধীন হইতে দ্বিধা বোধ 
করিবে না, হরিমোহিনী তাহা ঠিক বুঝিতে পারেন নাই। 
হরিমোহিনী সুচরিতাকে সম্পূর্ণ বুঝিয়া লন নাই, বোঝাও 
তাহার পক্ষে শক্ত ছিল। ূ 

হরিমোহিনী সুচরিতাকে স্পষ্ট করিয়া নিষেধ করিলেন 
না কিন্ত মনে মনে রাগ করিলেন। ভাঁবিতে লাগিলেন__ 
মা গো, মানুষের উহাতে থে কেমন করিয়া প্রবৃত্তি হ তে 
পারে তাহ! আমি ভাবিয়া পাই না! ব্রাঙ্গণের ঘরে ত জন্ম 
বটে! 

থানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন_-“একটা 
কথা বলি বাছা, যা কর তা কর .তোমাদের এ বেহারাঁটার 
হাতে জল খেয়ো না!” 

স্চরিতা কহিল-_কেন মাসি, এ রামদীন বেভারাই ত 
তার নিজের গোরু ছুইয়ে তোমাকে ছুধ দিয়ে যায় 

হরিমোহিনী ছুই চক্ষু বিশ্ষারিত করিয়া কহিলেন, "অবাক্‌ 
করলি ! ছুধ আর জল এক হল!” 

সুচরিত হাসয়! কহিল--”আচ্ছা মাসি, রামদীনের 
ছোয়া জল আজ আমি খাবনা। কিন্তু সতীশকে যদি তুমি 
বার কর তবে সে ঠিক তার উলটো কাজটি করবে।” 

হরিমোহিনী কহিলেন--”সতীশের কথা আলাদা ।” 

হ₹রিমোহিনী জানিতেন পুরুষমান্থুষের সম্বন্ধে 'নিয়ম 
সংযমের ত্রুটি মাপ করিতেই হুয়। 

৪8৪ 

হারান বাবু রণক্ষেত্রে প্রবেশ করিলেন । 
আজ প্রায় পনেরো! দিন হুইয়া গিয়াছে ললিতা '্রীমারে 


১২% 9 ॥ বু 


সশপাগত 


কানে গিয়াছে এবং অল্পে অল্পে ব্যাগ হইবারও চেষ্টা 
করিতেছে । কিন্তু সম্প্রতি ছুই দিনের মধ্যেই এই সংবাদ 
শুকৃন! খড়ে আগুন লাগার মত ছড়াইয়! পড়িয়াছে। 

্রাহ্মপরিবারের প্ধর্ম্টনিতিক জীবনে”্র প্রতি লক্ষ্য 
করিয়৷ এই প্রকারের কদাচারকে যে দমন করা কর্তব্য 
হারান বাবু তাহা অনেককেই বুঝাইয়াছেন। এসব কথা 
বুঝাইতেও বেশি কষ্ট পাইতে হয় না। যখন আমরা 
"সত্যের অনুরোধে” “কর্তব্যের অনুরোধে” পরের স্মলন 
' লইয়া ঘবণ! গ্রকাশ ও দগ্ডবিধান করিতে উদ্ভত হই তথন 
সত্যের ও কর্তবোর অন্কুরোধ রক্ষা কর! আমাদের পক্ষে 
অত্যন্ত ক্লেশকর হয় না। এই জন্য ব্রাহ্মসমাজে হারান বাবু 
যখন “অপ্রিয়” সত্য ঘোষণা ও “কঠোর” কর্তব্য সাধন 
করিতে প্রবৃত্ত হইলেন তখন এত বড় অপ্রিয়তা ও কঠোর- 
তার ভয়ে. তাহার সঙ্গে উৎসাহের সহিত যোগ দিতে 
আঁধকাংশ লোক পরাংমুখ হইল ন1। ব্রাঙ্গসমাজের হিতৈষী 
লোকের! গাঁড়ি পান্ধি ভাঁড়া করিয়াও পরম্পরের বাড়ি গিয়! 
বলিয়া আসিলেন, আজকাল যখন এমন সকল ঘটনা ঘটিতে 
আরম্ভ করিয়াছে তখন কব্রাঙ্ষসমাজের ভবিষ্যৎ অত্যন্ত 
অন্ধকারাচ্ছন্ন ।” এই সঙ্গে, স্চরিতা যে হিন্দু হইয়াছে, 
এবং হিন্দুমাসীর ঘরে আশ্রয় লইয়া যাগযজ্ঞ তপজপ ও 
ঠাকুর সেবা! লইয়। দিন যাপন করিতেছে একথাও পল্লবিত 
হুয়া উঠিতে লাগিল । 

অনেক দিন হইতে লপিতার মনে একটা লড়াই চালতে- 
ছিল। সে গ্রতিরারে শুইতে যাইবার আগে বলিতেছিল 
কখনই আমি হার মানিবনা এবং প্রতিদ্ধন ঘুম ভাঙয়। 
বিছানায় বসিয়! বলিয়াছে কোনে! মতেই আমি হার মানি 
না। এই ষে বিনয়ের চিন্তা তাহার সমস্ত মনকে অধিকার 
করিয়া! বসিয়াছে-_বিনয় নীচের ঘরে বসিয়৷ কথা কহিতেছে 
জানিতে পারিলে তাহার হৃৎপিণ্ডের রক্ত উতলা হইয়া 
নউঠিতেছে, বিনয় ছুই দিন তাহাদের বাড়িতে না আসিলে 
অবরুদ্ধ অভিমানে তাহার মন নিপীড়িত হইতেছে, মাঝে 
মাঝে সতীশকে নানা উপলক্ষ্যে বিনয়ের বাসায় যাইবার 
জন্য উৎসাহিত করিতেছে এবং সতীশ ফিরিয়া! আিলে, 
বিনয় কি করিতেছিল বিনয়ের সঙ্গে কি কথা হইল তাহার 


করিয়া লো বে আসিরাছে। কথাটা ছই এক জং জনের 


৬৯//৯) 


্ব আদ্যোপান্ত বাদ সংগরচ করিবার চে করিতেছে টা 


ললিতার পক্ষে যতই অনিবার্ধা হইয়া উঠিতেছে ততই 
পরাভবের গ্লানিতে তাহাকে অধীর করিরা তুলিতেছে। 
বিনয় ও গোরার সঙ্গে আলাপ পরিচয়ে বাধা দেন নাই 
বলিয়া এক একবার পরেশ বাবুর প্রতি তাহার রাগও 
হইত | কিন্তু শেষ পর্যাস্ত সে লড়াঈ করিবে, মরিবে তবু , 
হারিবে না, এই তাহার পণ ছিল। জীবন ষে কেমন 
করিয়া কাটাইবে সে সম্বন্ধে নান! প্রকার কল্পনা তাহার 
মনের মধো যাতায়াত করিতেছিল। ঘ্বুরোপের লোক- 
হিতৈষিণী রমণীদের জীবনচরিতে যে সকল কীর্তিকাহিনী দে 
পাঠ করিয়াছিল সেইগুলি তাহার নিজের পক্ষে সাধ্য ও 
সম্ভবপর বলিয়া মনে হইতে লাগিল। 

একদিন সে পরেশ বাবুকে গিয়া কহিল, প্বাবা, আমি 
কি কোনো মেয়ে-ইস্কুলে শেখাবার ভার নিতে পারিনে ?” 

পরেশ বাবু তাহার মেয়ের মুখের দিকে চাহিয়! দেখি- 
লেন, ক্ষুধাতুর হৃদয়ের বেদনায় তাহার সকরুণ দুইটি চক্ষু 
যেন কাঙাল হইয়া এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছে । তিনি 
ন্িগ্ধন্বরে কহিলেন "কেন পারবে না মা? কিন্তু তেমন মেয়ে- 
ইঞ্কুল কোথায় ?” 

যে সময়ের কথা হইতেছে তখন মেয়ে-টস্কুল বেশি ছিল 
না, সামান্ত পাঠশাল! ছিল এবং ভদ্র ঘরের মেয়ে শিক্ষ. 
ফিত্রীর কাজে,তখন অগ্রসর হন নাই। ললিতা ব্যাকুল হইয়া 
কহিল, পইন্কুল নেই বাবা ?” 

পরেশ বাবু কহিলেন, “কই, দেখিনে ত !” 

ল!লতা কহিল, “আচ্ছা, বাবা, মেয়ে-ইন্কুল কি একট! 
করা যায় না?” 

পরেশ বাবু কহিলেন, “অনেক থরচের কথা, এবং অনেক 
লোকের সহায়তা চাই 1” 

ললিত| জানিত সৎকর্মের সংকল্প জাগাইয়া তোলাই,- 
কঠিন কিন্তু তাহা সাধন ক্ররিবার পথেও যে এত বাধা 
তাহা সে পূর্বে ভাবে নাই। কিছুক্ষণ টুপ করিয়! ব্সিয৷ 
থাকিয়া সে আস্তে আস্তে উঠিয়া! চলিয়া গেল। তীহাত্ষ এই 
প্রিয়তমা কন্ঠাটির হৃদয়ের ব্যথা কোন্থানে পরেশ বাবু' 
তাহাই বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। বিনম্র মমবন্ধ 
হারান বাবু সে ছ্বিন যে ইঙ্গিত করিয়৷ গিয়াছেন তাহাও 


প্রবাসী | 


ভাহার মনে পড়িল। দীর্ঘনষ্বাস ফেলিয়া নিজেকে প্রশ্ন 
জিজ্ঞাসা করিলেন, আমি কি অবিবেচনার কাজ করিয়াছি? 
উহার অন্ত কোনে! মেয়ে হইলে বিশেষ চিন্তার কারণ 
ছিল না_কিস্ত ললিতার জীবন যে ললিতার পক্ষে অত্যন্ত 
সত্য পদার্থ; সে ত আধাআধি কিছুই জানে না? সখ 
ছুঃখ তাহার পক্ষে কিছু-সত্য-কিছু-ফীকি নফে ! 

ললিতা প্রতিদিন নিজের জীবনের মধ্যে বার্থ ধিক্কার 
বহন করিয়! বাচিয়। থাকিবে কেমন করিয়া? সে যে 
সম্মুখে কোথাও একটা প্রতিষ্ঠা, একটা মঙ্গল পরিণাম 
দেখিতে পাইতেছে না। এমনভাবে নিরুপায় ভাসিয়া 
চলিয়া যাওয়া তাহার স্বভাবসিদ্ধ নহে। 

' সেইদিনই মধ্যাহে ললিত! স্থচরিতার বাড়ি আসিরা 
উপস্থিত তইল। ঘরে গৃঁভসজ্জা বিশেষ ক্চ্চিই নাই। 
মেঝের উপর একটি ঘর জোড়! সতরঞ্চ, তাারই একদিকে 
মুচরিতার বিছানা পাতা ও অন্ত দিকে হরিমোহিনীর 
বিছ্বানা। হরিমোহিনী খাটে শোন না বলিয়া! সুচরিতাঁও 
তাহার সঙ্গে এক ঘরে নীচে বিছানা করিয়া শুইতেছে। 
দেয়ালে পরেশ বাবুর একখানি ছবি টাঙানো । পাশের 
একটি ছোটে! ঘরে সতীশের থাট পড়িয়াছে এবং একধারে 
একটি ছোটে! টেবিলের উপর দোয়াত কলম থানা বই 
শ্লেট বিশৃঙ্খলভাবে ছড়ানো রহিয়াছে । সতীশ ইস্কুলে 
গিয়াছে । বাড়ি নিস্তব্ধ । 

আহারান্তে »রিমোহিনী তাহার মাছুরের উপর শুইয়া 
নিদ্রার উপক্রম করিতেছেন, এবং স্ুচরিতা পিঠে মুক্তচুল 
মেলিয়া দিয়া সতরঞ্চে বসিয়া কোলের উপর বালিশ লইয়া 
একমনে কি পড়িতেছে। সম্মথে আরো কয়থানা বই 
পড়িয়া আছে। 

ললিতাকে হঠাৎ ঘরে ঢুকিতে দেখিয়া সুচরিত। যেন 
"লজ্জিত হইয়৷ প্রথমটা! বই বদ্ধ করিল, পরক্ষণে লজ্জার 
দ্বারাই লঙ্জাকে দমন করিয়া" বই যেমন ছিল তেমনিই 
রাখিল। এই বইগুলি গোরাঁর রচনাবলী । 

, হরিমোহিনী উঠিয়া বসিয়া কহিলেন_-“এস, এস, মা 
ললিতা এস! তোমাদের বাড়ি ছেড়ে সুচরিতার মনের 
মধ্যে কেমন করুচে সে আমি জানি । ওর মন খারাপ 
হলেই এ বইগুলে! নিয়ে পড়তে বসে। এখনি আমি 


জাভা! 


শুয়ে রে তাবিছিলূয তোনরা কেউ এলে ভাল হ_মদনি 
তুমি এসে পড়েছ--অনেকদিন বীচবে মা !” 

ললিতার মনে যে কথাটা ছিল, স্ুচরিতার কাছে বসিয়া 
সে একেবারেই তাহা আরম্ভ করিয়া দিল। সে কহিল 
“হুচিদিদি, আমাদের পাড়ায় মেয়েদের জন্তে ঘ্দি একটা! 
ইন্ছুল করা যায় তাহলে কেমন ভয়?” 

হরিমোহিনী অবাক্‌ হইয়া কহিলেন-__” গা একবার 
কথা ! তোমরা স্কুল করবে কি !” , 

স্বচরিতা কহিল__-“কেমন করে কর! যাবে বল? কে 
আমাদের সাহায্য করবে? বাবাকে বলেছিন্‌ কি?” ূ 

ললিতা কহিল-- “আমর ছুজনে ত পড়াতে পারব। 
হয়ত বড়দিদিও রাজি হবে।” 

স্থচরিতা কহিল--*শুধু পড়ানো নিয়েত কথা নয়। 
কি রকম করে ইন্ুলের কাজ চালাতে হবে তার সব 
নিয়ম বেঁধে দেওয়া চাই, বাড়ি ঠিক করতে হবে, ছাত্রী 
সংগ্রহ করতে হবে, খরচ জোগাতে হবে। আমরা 
দুজন মেয়েমানুষ এর কি করতে পারি ।” 

ললিতা কঙিল---*দিদি, ওকথ! বললে চলবে না। 
মেয়েমানূষ হয়ে জন্মেছি বলেই কি নিজের মনথানাকে [নিয়ে 
ঘরের মধ্যে পড়ে আছাড় খেতে থাকৃব ? পৃথিবীর কোনো! 
কাজেই লাগ্ব না ?” 

ললিতার কথাটার মধ্যে যে বোনা ছিল সুচরিতার 
বুকের মধ্যে গিয়া তাহ! বাগ্জিয়৷ উঠিল। সে কোনো 
উত্তর না করিয়৷ ভাবিতে লাগিল। | ও 

লালতা কহিল--“পাড়ায় ত অনেক মেয়ে আছে। 
আমরা যদ্দি তাদের অমনি পড়াতে চাই বাপ মার! ত খুসি 
হবে। তাদের যে ক'্জনকে পাই তোমার এই বাড়িতে 
এনে পড়ালেই হবে। এতে খরচ কিসের ?* 

এই বাড়িতে রাজ্যের অপরিচিত ঘরের মেয়ে জড় 
করিয়া পড়াইবার প্রস্তাবে হরিমোহিনী উদ্বিগ্ন হইয়া 
উঠিলেন। তিনি নিরিবিলি পুঁজ! অর্চনা লইয়! শুদ্ধ গুটি 
হইয়া থাকিতে চান তাহার ব্যাঘাতের সম্ভাবনায় আপত্তি 
করিতে লাগিলেন। 

স্ুচরিত! কহিল, “মাসি তোমার ভয় নেই, যদি ছাত্রী 
জোটে তাদের নিয়ে আমাদের নীচের তলার ঘরেই কাঁজ 


সইশ সংখ্যা।] 


চালাতে পার্ব, তোমার (উপরের ঘরে / আমরা উৎপাত 
করতে আস্ব না। তা ভাই ললিতা, বদি ছাত্রী পাওয়া 
যায়, তাহলে আমি রাজি আছি।” 

ললিত! কহিল-_গআচ্ছা দেখাই যাকৃনা ।” 

হরিমোহিনী .বারখার কহিতে লাগিলেন, “মা! সকল 
বিষয়েই তোমরা খুষ্টানের মত হলে চলবে কেন? গৃহস্থ 
ঘরের মেয়ে ইস্কুল পড়ায় এ ত বাপের বয়সে শুনিনি!” 

" পরেশ ৰাবুর ছাঁতের উপর হইতে আশপাশের বাড়ির 
ছাতে মেয়েদের মধ্যে আলাপ পরিচয় চলিত। এই পরিচয়ের 
একটা মস্ত কণ্টক ছিল, পাশের বাড়ির মেয়ের! এবাড়ির 
মেয়েদের এত বয়সে এখনে! বিবাহ হুইল ন! বলিয়া! প্রায়ই 
প্রশ্ন এবং বিল্ময় প্রকাশ করিত। ললিতা এই কারণে 
এই ছাতের আলাপে পারৎপক্ষে যোগ দিত না। 

এই ছাতে ছাতে বন্ধুত্ব বিস্তারে লাবগ্যই ছিল সকলের 
চেয়ে উৎসাহী। অন্ত বাড়ির সাংসারিক ইতিবৃত্ত সম্বন্ধ 
তাহার কৌতূহলের সীম! “ছিল না। তাহার প্রাতবেশীদের 
দৈনিক জীবন যাত্রার প্রধান ও অগ্রধান অনেক বিষয়ই 
দূর হইতে বায়ুযোগে তাহার নিকট আলোচিত হইত। 
চিরুণী হস্তে কেশসংস্কার কাঁরতে করিতে মুক্ত আকাশ তলে 
প্রায়ই তাহার সপরাহুসভা জমিত। 

ললিতা তাহার সংকল্পিত মেয়ে ইন্ফুলের ছাত্রীসংগ্রহের 
ভার লাবণ্যের উপর অর্পণ করিল। লাবণ্য ছাতে ছাতে 
যখন এই প্রস্তাধ ঘোষণা! করিয়া! দিল তখন অনেক মেয়েই 
উৎসাহিত হইয়া উঠিল। ললিত! খুসি হইস্জা সুচরিতার 
বাড়ির একতলার ঘর ঝাঁড় দিয়! ধুইয়৷ সাজাইয়! প্রস্তত 
করিতে লাগিল। 

কিন্ত তাহার স্কুলঘর শৃন্তই রহিয়া গেল। বাড়ির 
কর্তার! তাদের মেয়েদের ভুলাইয়া পড়াইবার ছলে ব্রাহ্গ- 
বাড়িতে লইয়া! 'যাইবার প্রস্তাবে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া 
উঠিলেন। এমন কি, এই উপলক্ষোই যখন তাহারা 
জানিতে পারিলেন পরেশ বাবুর মেয়েদের সঙ্গে তাহাদের 
মেয়েদের আলাপ চলে তখন তাহাতে বাধা দেওয়াই 
তাহারা কর্তব্য *বোধ করিলেন। তীহার্দের মেয়েদের 
ছাতে ওঠা বন্ধ হইবার জে! হইল এবং ব্রাহ্গ প্রতিবেশীর 
মেয়েদের সাধু সংকল্পের প্রতি তাহার! সাধুতাষ। যাগ 


গোরা। 


৬৫৫ 


বিলিন ভা বেচারা লাবপা যথাসমরে দ্িরণী হাতে 
ছাতে উঠিয়া দেখে পার্শবর্তী ছাতগুলিতে নবীনাদের 
পরিবর্তে প্রবীণাদের সঙ্গম হঈতেছে এবং তাদের এক- 
জনের নিকট হতেও সে সাদর সম্ভাষণ লাভ করিল না। : 

ললিতা উভাতেও ক্ষান্ত হইল নাঁ। সে কহিল অনেক 
গবীব ব্রাঙ্মমেষের বেখুন উন্কুলে গিয়া, পড়া ছুংসাধা, 
তাভাদের পড়াইবার ভার লইলে উপকার হুঈতে 
পারিবে। পু | 

এইরূপ ছাতী সন্ধানে সে নিজেও লাগিল স্ধীরকেও 
লাগাইয়া দিল । 

সেকালে পবেশ বাবুব মেয়েদের পড়াশুনার ্যাতি 
বদর বিস্তৃত ছিল। এমন কি, সে খ্যাতি সতাকেও 
অনেক দূরে ছাড়ায়! গিয়াভিল। এইঈ জন্য উভাঁবা মেয়েদের 
বিনা বেতনে পড়াইঈবার ভার লইবেন শুনিয়া অনেক 
পিতামাতা খুসি হঈয়া 'টঠিলেন। 

প্রথমে পাচ ছয়টি মেয়ে লঈয়া ছুঈ চাব দিনেই তাহার 
ইন্মুল বসিয়া গেল। পুটরেশ বাঁবৃব সঙ্গে এই উস্কুলের কণা 
আলোচনা করিয়! উহার নিয়ম বীপিয়া ইহার আয়োজন 
করিয়া সে নিজেকে একমূহূর্ত সময় দিল না। এমন কি, 
বৎসরের শেষে পরীক্ষা হইয়া গেলে মেয়েদের কিরূপ প্রাইজ 
দিতে হইনে ভাঙা লইয়া লাবণ্যর সঙ্গে ললিতাঁর রীতিমত 
তর্ক বাধিয়া গেল--ললিত! ষে বইগুলার কণা বলে লাবণ্যর 
তাহা পছন্দ হয় না,আবার লাবণার সঙ্গে ললিতার পছন্দরও 
মিল হয় না। পরীক্ষা কে কে করিবে তাহা লইয়াও 
একটু তর্ক হইয়া গেল। লাবগা মোটের উপরে যদিও 
হারান বাবুকে দেখিতে পারিত না কিন্তু তাহার পাগ্ত্যের 
খ্যাতিতে সে অভিভূত ছিল। হারান বাবু তাহাদের 
বিদ্যালয়ের পরীক্ষা! অথবা শিক্ষা অথবা কোনো একট৷ 
কাজে নিযুক্ত থাকিলে সেটা যে বিশেষ গৌববের বিষয় হইবে 
এ বিষয়ে তাহার সন্দেহ মার ছিল না। কিন্তু ললিতা কথাটাকে 
একেবারেই উড়াইয়া দিল-_হাঁরান বাবুর সঙ্গে তাহাদের * 
এ বিষ্ালয়ের কোনে! প্রকার সঘদ্ধই থাকিতে পারেন!। 

ছুই তিন দিনের মধ্যেই তাহার ছারীর দল কঁমিতে 
কমিতে ক্লাশ শুন্ত হইয়া গেল। ললিত! তাহার নির্জন 
ক্লাসে বসিয়া! পদশবব শুনিবামাত্র ছাত্রী সম্ভাবনায় সচকিত 


৬৫৬ 


হইয়া উঠে কিন্ত কেহই আসে না। 
প্রহব যখন তইয়া গেল তখন সে বুঝিল একটা কিছ গোল 
হইয়াছে । প্‌ 
| নিকটে মে ছারীটি প্ছল ল'লতা ভাঁভাব বাড়িতে গেল। 
ছাঁনী কাদে কাদো ভইয়' ক - -*মা আমাকে যোত দিপচ্চ 
না।” মা কহিলেন, অন্গবধা হয় । অশ্তবিধাটা যেকি তাহা 
স্পষ্ট বুঝা গেল না । ললিতা অভিমানিনী মেয়ে; সে অন্য পক্ষে 
অনিচ্ছার লেশমার লক্ষণ দেখিলে জেদ করিতে বা কারণ 
জিজ্ঞাসা করিতে পারেই না । সে কহিল, যদি অন্বিধা হয় 
তা হলে কাজ কি! 
ললিতা ইহার পরে যে বাড়িতে গেল সেখানে স্পষ্ট 
কথাই শুনিতে পাইল । তাহারা কহিল, শ্ুচরিতা আজ- 
কাল হিন্দু তইয়াছে, সে জাত মানে, তাহার বাড়িতে ঠাকুর 
পৃজা হয়, উত্যাদি। 
ললিতা কহিল সে জন্ঠ যদি আপত্তি থাকে তবে 
না হয় আম।দের বাড়িতে ইস্কুল বসিবে। 
কিন্তু ইভাতেও 'আপত্তির খণ্ডন, হল না, আরো একটা 
কিছু বাকি আছে। ললিত! অন্য বাড়িতে না গিয়া স্থদ্দীরকে 
ডাকাইয়া পাঁঠাইল। জিজ্ঞাসা করিল, "সুধীর, কি হয়েছে 
সত্যি করে বল ত?” 
স্রদীর কহিল -পপান্ত বাবু তোমাদের এই ইন্কুলের 
বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছেন।” 
, ললিতা জিজ্ঞাসা করিল, “কেন, দিদ্দির বাড়িতে ঠাকুর 
পুজো হয় বলে ?”" 
স্থধীর কহিল-_গুধু তাই নয়।” 
ললিত! অধীর হইয়া কহিল-__“আর কি, বলই না” 
সুধীর কহিল--“সে অনেক কথা ।” 
ললিতা কহিল-_“আমারো! অপরাঁধ আছে বুঝি 1” 
স্থধীর চুপ করিয়া রহিল'। ললিতা মুখ লাল করিয়া 
বলিল--“এ আমার সেই ট্টীমার যাত্রার শান্তি! যদি 
অবিবেচনার কাজ করেই থাকি তবে ভাল কাঁজ করে 
প্রায়শ্চিত্ত করার পথ আমাদেব সমাজে একবারেই বন্ধ 
বুঝি ! আমার পক্ষে সমস্ত শুভকর্ত্ম এ সমাজে নিষিদ্ধ? 
আমার এবং আমাদের সমাজের আধ্যাত্মিক উন্নাতির এই 
প্রণালী তোমর! ঠিক করেছ 1” 


প্রবাসী । 


1558 


ধীর কথাটাকে একটু নর নরম করিবার জন্য করি 
“ঠিক সে জন্টে নয়। বিনয় বাবুরা পাছে ক্রমে এই 
বিদ্যালয়ের সঙ্গে জড়িত হয়ে পড়েন গুর! সেই ভয় করেন 1” 

ললিতা একেবারে আগুন তয় কহিল, প্লে ভয়, 
না, সে ভাগা! যোগাতায় বিনয় বাবুব সঙ্গে :তুলন] হয় 
প্রমন লোক গুদেব মধো কঠজন মাছে 1” * 

স্ত্ীর ললিতাঁর রাগ দেখিয়া সন্কুচিত হইয়া কহিল, 
সে তঠিক কথা! কিন্তু বিনয় বাবু ত--” | 

ল'লতা। ব্রাহ্মসমাজের লোক নন! সেই জন্যে ব্রাহ্ম 
সমাজ ঠাঁকে দণ্ড দেবেন! এমন সমাজের জন্যে আমি 
গৌবব বোধ করিনে ! 

ছাঁত্রীদের সম্পূর্ণ তিরোধান দেখিয়! স্থচরিতা, ব্যাপার 

থানা কি এবং কাহার দ্বারা ঘটিতেছে তাহা বুঝিতে পারিয়া- 
ছিল। সে এসম্বত্বে কোনো কথাটি না কহিয়া উপরের 
ঘরে সতীশকে তাহার আসন রবি জন্য প্রস্তত 
করিতেছিল। 

সুধীবের সঙ্গে কথা কহিয়া' ললিতা স্থুচরিতার কাছে 
গেল, কহিল-_-*গশুনেছ ?” 

স্থচরিতা একটু হাসিয়া কহিল, 
বুঝেছি ।” 

ললিতা কহিল, “এ সব কি সহা করতে হবে ?” 

স্চচবিতা ললিতার হাত ধরিয়া কহিল, ”সহা করাতে 
ত অপমান নেই। বাবা কেমন করে সব সহ করেন 
দেখেছিস্‌ ত ?” 

ললিতা কহিল, “কিস্ত সুচি দিদি, আমার অনেক সময় 
মনে হয় সহা করার দ্বারা অন্যায়কে যেন স্বীকার কসে 
নেওয়া তয়! অন্ঠায়কে সহ না করাই হচ্চে তার প্রতি 
উচিত ব্যবহার !” 

স্ুচরিতা কহিল, "তই কি করতে চাস্‌ ভাই বল!” 

ললিতা! কহিল, *তা আমি কিচ্ছু ভাবিনি--আমি কি 
করতে পারি তাও জানিনে--কিত্ত একটা কিছু করতেই 
তবে। আমাদের মত মেয়ে মণ্নুষেব সঙ্গে এমন নীচ 
ভাবে যারা লেগেছে তাঁরা নিজেদের যত বড়লোক মনে 
করুক্‌ তারা কাপুরুষ। কিন্ত তাদের কাছে আমি কোনো 
মতেই হার মান্য না--কোনো। মতেই না। এতে তারা 


“শুনি নি, কিন্ত সব 


১২শ সংখ্যা ।1 


যা কুরে পারে করক্‌।” বনিক ললিতা মাটিতে পদাধাত 
করিল। 

স্ুচরিত। কোনে উত্তর ন! করিয়া ধীরে ধীরে ললিতার 
হাতের উপর হাত বুলাইতে লাগিল। কিছুক্ষণ পরে 
কহিল, “ললিতা, ভাই, একবার বাবার সঙ্গে কথা কয়ে 
দেখ্‌।” 

ললিতা! উঠিয়া ঠাড়াইয়! কহিল, "আমি এখন তাঁর 
কাছেই যাচ্চি।” 

ললিত! তাহাদের বাড়ির দ্বারের কাছে আসিয়৷ দেখিল 
নতশিরে বিনয় বাহির হইয়া আসিতেছে। ললিতাকে 
দেখিয়া বিনয় মুহূর্তের জন্য থমকিয়া ঈাড়াঈল-_ললিতার 
সঙ্গে ছুই 'একটা কথা কহিয়া' লইবে কি না সে সম্বন্ধে 
তাহার. মনে একটা বিতর্ক উপস্থিত হইল-_কিস্তু আত্ম- 
সম্বরণ .কৃর্রিয়া ললিতার মুখের দিকে ন! চাহিয়! তাহাকে 
নমস্কার করিল'ও মাথা হেট করিয়াই চলিয়া! গেল । 

ললিতাকে যেন অগ্রিতুপ্ন শেলে বিদ্ধ করিল। সে 
দ্রুতপদ্দে বাড়িতে প্রবেশ করিয়া একেবারে তাহার 
মাতার ঘরে প্রবেশ করিল। তাহার মা তখন টেবিলের 
উপর একটা লম্বা সরু খাতা খুলিয়া হিসাবে মনোনিবেশ 
করিবার চেষ্টা করিতেছিলেন। 

ললিতার মুখ দেখিয়াই বরদাস্থন্দরী মনে শঙ্কা গণিলেন। 
তাড়ান্ভাঁড়ি হিসাবের খাতাটার মধ্যে একেবারে নিরুদ্দেশ 
হইয়া যাইবার পপ্রয়াস পাইলেন_-যেন একটা কি অঙ্ক 
আছে যাহা! এখনি মিলাইতে না পারিলে তাহার সংসার 
একেবারে ছারখার হইয়া যাইবে । 

ললিতা চৌকি টানিয! টেবিলের কাঁছে বসিল। তবু 
বরদান্থন্দরী মুখ তুলিলেন না। ললিতা কহিল__“মা” ! 

বরদান্থন্দরী কহিলেন, ”রোস্‌ বাছ1, আমি এই-_” 
বলিয়৷ খাতাটার প্রতি নিতান্ত ঝুঁকিয়া পড়িলেন। 

ললিতা কহিল, “আমি, বেশিক্ষণ তোমাকে বিরক্ত 
করব না। একটা কথা জান্তে চাই। বিনয় বাবু এসে- 
ছিলেন ?” 
বরদানুন্নরী খচতা হইতে মুখ না তুলিয়া! কহিলেন *হা”। 
ললিতা। তার সঙ্গে তোমার কি কথা হল? 
সে অনেক কথা। 

"২ 


গ্গোরা | 


সে 

ললিতা। ব্নামার সন্ধে কথা হযেছে কি লা? 

বরদান্ন্দরী পলায়নের পন্থা! ন৷ দেখিয়া কলম ফেলিয়! 
খাতা হইতে মুখ তুলিয়া কহিলেন, “তা বাছ! হয়েছিল ! 
দেখলুম যে ক্রমে - বাড়াবাড়ি হয়ে পড়চে-_সমাজের লোকে, 
চারদিকেই নিন্দে করচে তাই সাবধান করে দিতে হল।” 

লঙ্জার ললিতার মুখ লাল হুইয়া উঠিল, তাহার মাথ! 
কাঝা করিতে লাগিল। জিজ্ঞাসা করিল, “বাবা কি বিনয় 
বাবুকে এখানে আন্তে নিষেধ করেছেন ?” 

ব্রদাস্ন্দরী কহিলেন, “তিনি বুঝি এসব কথা ভ নি 
যদি ভাবতেন তাহলে গোড়াতেই এ সমস্ত হতে পারত না !” 

ললতা জিজ্ঞাসা করিল, “পানু বাবু আনাদের এখানে 
আস্তে পারবেন ?” 

বরদাস্থন্বরী মাশ্চধ্য হইয়। কহিলেন, “শোন একবার | 
পানু বাবু আস্বেন না কেন ?” 

ললিত । বিনয় বাবুই বা! আস্বেন না কেন? 

বরদাস্ন্দরী পুনরায় খাতা টানিয়া লইয়া কহিলেন, 
প্ললিতা, তোর সঙ্গে আমি পারিনে. বাপু! যা এখন 
আমাকে জালাস্নে--আদ্বীর অনেক কাজ আছে !” 

ললিত! দুপুর বেলায় স্থচরিতার বাড়িতে হস্কুল করিতে 
যায় এই অবকাশে বিনয়কে ডাকাইয়া আনিয়া বরদাজণদরী 
তাহার যাহা বক্তব্য বলিয়্াছিলেন।" মনে করিয়াছিলেন, 
ললিতা টেবও পাউবে না। হঠাৎ চক্রান্ত এমন করিয়! 
ধরা পড়িল দেখিয়া তিনি বিপদবোধ করিণেন। বুঝিলেন, 
পরিণামে ইহার শান্তি নাই এবং সহজে ইখার নিষ্পত্তি 
হইবে না। নিজের কাগজ্ঞানহীন স্বামীর উপর তাহার 
সমস্ত রাগ গিয়া পড়িল। এই অবোধ লোকটিকে লইয়া 
ঘরকন্না করা স্ত্রীলোকের পক্ষে কি বিড়ম্বনা ! 

ললিতা হাদয়তরা প্রলয় ঝড় বহন করিয়া লইয়৷ চলিয়া 
গেল। নীচের ঘরে বসিয়৷ পরে বাবু চিঠি লিখিতেছিলেন, 
সেখানে গিয়াই একেবারে তাহাকে জিজ্ঞাসা করিল, *বাবা, 
বিনয় বাবু কি আমাদের সঙ্গে মেশবার যোগ্য নন্‌ ?” 

প্রশ্ন শুনিয়াই পরেশ বাবু অবস্থাটা বুঝিতে পারিলেন। 
তাহার পরিবার লইয়া সম্প্রতি তাহাদের সমাজে ,যে 
আন্দোলন উপস্থিত হইক্জাছে তাহা পরেশ বাবুর অগোচর 
ছিল না। ইহা লইয়! তাহাকে যথেষ্ট চিন্তা করিতেও 


প্রবাসী | 
রি মহাঁকাবা মাত্রই সৌর- উপাধ্যান__জন্মীন পশ্তিত- 


হইতেছে। বিনয়ের প্রতি লনিতার ২ মনের তীর সম্বন্ধে 
বঙ্দি তাহার মনে সন্দেহ উপস্থিত না হইত তবে তিনি 
বাহিরের কথায় কিছুমাত্র কান দিতেন না। কিন্তু যদি 
বিনয্বের প্রতি ললিতার অনুরাগ জন্মিয়' থাকে তবে সে 
স্থলে তাহার কর্তব্য কিসে প্রশ্ন তিনি বরাবর নিজেকে 
জিজ্ঞাসা করিয়াছেন। প্রকাশ্য ভাবে ত্রাঙ্গধর্ম্মে দীক্ষা 
লওয়ার পর তাহার পাঁরবারে আবার এই একটা সঙ্কটের 
সময় উপস্থিত হইয়াছে । সেই জন্য একদিকে একটা ভয় 
এবং কষ্ট তাহাকে ভিতরে ভিতরে পীড়ন করিতেছে অন্ঠ- 
দিকে তাহার সমস্ত চিত্বশক্তি জাগ্রত হইয়া উঠিয়া বলিতেছে, 
্রাহ্গধর্্ম গ্রহণের সময় যেমন একমাএ ঈশ্বরের দিকে দৃষ্টি 
রাখিয়াই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হইয়াঁছ, সতাকেই সুখ 
সম্পত্তি সাজ সকলের উর্ধে স্বীকার করিয়া জীবন চির- 
দিনের মত ধন্য হইয়াছে এখনো! যদি সেইরূপ পবী্গীর দিন 
উপস্থিত হয় তবে তাহার দিকেই লক্ষ্য রাঁখিয়| উত্তীর্ণ হইব । 

ললিতার প্রশ্নের উত্তরে পরেশ বাবু কহিলেন- - “বিনয়াকে 
আমি ত খুব ভাল বলেই জানি। স্ঠার বিদ্াবুদ্ধিও €যমন, 
চরিত্রও তেমনি ।৮ ৫ 

একটুখানি চুপ করিয়া থাকিয়া ললিত! কহিল-__“গোৌর 
বাবুর মা এর মধ্যে দুদিন মামাদের বাড়ি এসেছিলেন । 
স্ুচিদিদিকে নিয়ে তার' ওখানে আজ একবার যাঁব ?” 

পরেশ বাবু ক্ষণকালের জন্ উত্তর দিতে পারিলেন না । 
তিনি নিশ্চয় জানিতেন বর্তমান আলোচনার সময় এইরূপ 
যাতায়াতে তাহাদের নিন্দা আরো! পরশ্বয় পাইবে। কিন্ত 
তাহার মন বলিয়া উঠিল, যতক্ষণ ইঠা অন্যায় নহে ততক্ষণ 
আমি নিষেধ করিতে পারিব না । কহিলেন “আচ্ছ! যাও ! 
আমার কাজ আছে, নইলে আমিও তোমাদের সঙ্গে যেতুম।” 





বুদ্ধ লমাজ-সংস্কারক, 
না সুক্তি-প্রচারক ? 
(জি-দে লাঞ্োর ফরাসী হইতে) 
এখন, যদি আমর! বুদ্ধ-জীবনের সমস্ত উপাখ্যান-ভাগকে 


শুধু কবিকল্পন! বলিয়া নির্ধারণ করি, তবে বুদ্ধীবনের 
কোন্‌ অংশটিকে এতিহাঁসিক বল! যাইতে পারে ? প্রাচীন 


ননজারা 


দ্বিগের একটি নব্য সম্প্রদায় এইব্ূপ যে একটি মত প্রকাশ 
করিয়া! থাকেন, এস্থলে সে সম্বন্ধে আমরা কোন তর্ক 
উত্থাপন করিব না। 5০772% তাহার বুদ্ধ-উপাখ্যান 
নামক প্রবন্ধে, বুনধক্লীবনের উপাখ্যানকে সৌর-উপাখ্যান 
বলিয়! বর্ণন! করিয়াছেন। তাহার মতে, বুদ্ধের জননী 
মায়াদেবী_-সস্তান প্রসব করিবার পরেই ধাহার মৃত্যু হয়-_ 
তিনি সেই প্রাতাতিক বাষ্প যাগ সুধ্য-কিরশের দারা 
অপসারিত হইয়া থাকে; বৃদ্ধ যিনি" মায়াদেবীর কুক্ষি 
হইতে নিঃস্তত হইয়াছেন, তিনি সেই সূর্য্য যাহা! তিমির- 
রাশি মধা হইতে বাহির হইয়া থাকে । বুদ্ধ-ধিনি 
বোধি-বৃক্ষতলে বসিয়া পাঁপ-পুরুষ মাপের সহিত যুদ্ধ 
করিয়াছিলেন তিনি দেই সৌর বীর যাহার চারিদিকে 
শৃঙ্খলমুক্তু ঝটিকা ছুটিয়া বেড়ায় ;_-আর বোধিবৃক্ষ,কি ?-- 
না, মেঘরূপ বুক্ষ। বুদ্ধদেপ যে “ধন্ম৮&” প্রবপ্তিত করিয়- 
ছিলেন, তাহা কি ?_-না সেই ুর্ধ্য যাহার অগ্রিময় চও্র' 
আকাশে বিঘূর্ণিত হুইয়া থাকে। যে নগরে বুদ্ধ জন্মগ্রহণ 
করিয়াছিলেন সেই কপিলবস্ত কি ?--না, বায়ুমণ্ডলের 
একটি নগর। এই মতটিতে একটু গুগপনা মাত্র প্রকাশ 
পাইতে পারে ; তাহ! ভিপ্ন আর কিছুই নভে । 01467- 
1১05, স্তীহার বুদ্ধসন্বন্ধীয় গ্রসিদ্ধ গ্রন্থে, এই ফরাসী 
পণ্ডিতের ম৩টি ও তণ্ন পূপে আলোচনা করিয়া, তাহার 
সমস্ত আপাতত খণ্ডন করিয়ান্েন। নিজের আদর্শ অনুসারে 
অন্তকে বিচার করা, নিজের ধারণা, নিজের আচার ব্যবহার, 
নিজের রীতি-নীতি অন্ততে আরোপ করা--এইক্ূপ একটা 
গহ্থিত প্রবণতা! আমাদের মধ্যে প্রায়ই দেখিতে পাওয়া 
যায়। ইহা আমর! ভাবি না, যে যুগ আমাদের যুগ হইতে 
সম্পূর্ণরূপে ভিন্ন সেই যুগের কথা বিচার করিতে হইলে, 
সেই যগে আপনাকে লইঙ়! যাইতে হয়। . 

আমাদের মধো যদি জীবন-চরিত লিখিবার একটা 
বাতিক থাকে-_যে বাতিকের জোরে, আমাদের প্রখ্যাত 
লোকদিগের জীবনের ক্ষুদ্রাদপি-ক্ষুদ্র ঘটনা! সকলও আমর! 
লিপিবদ্ধ করিয়া থাকি,__তাই বলিয়া, 'ধরূপ বাতিক যে 
পুরাকালের সত্য জাতিদিগের মধ্যেও থাকিবে, এরূপ 
সিদ্ধান্ত করা ঠিক নহে। বস্তত তাহার বিপরীতই দেখা 


ইশ সংখ্যা ] 


রা এই কারণেই পুরাকালের প্রসিদ্ধ লোকৰিগের-__ 
বিশেষত. ধর্ম গ্রবর্তকিগের-_যাহাকে প্রকৃত জীবন-চরিত 
বলে--সেনরধূপ কোন জীবন-চরিত প্রাপ্ত হওয়। যায় না। 
অরথুস্তা, কংফুচু, সূসা, বুদ্ধ-ত্তাহাদের শৈশবে কি 
করিতে পারিতেন .না* পারিতেন, তাহাতে প্রাচীনদিগের 
কিছুই আসিয়া যাইত ন।) তাহাদের প্রাবপ্তিত ব্যবস্থাই 
প্রাচীনদিগের নিকট গৌরবের জিনিস বলিয়া মনে হইত। 
কাঁজের দ্বারাই মানুষের যোগ্যতা নির্ধারিত হয়। কাজের 
ভাল মন্দ আলোচনা! করিয়াই কার্যযকর্ডাকে বিচার 
করিতে হয়। ধর্প্রবর্তকদিগের সম্বন্ধে এই একটা 
বিশেষত্ব দেখা যায় বে তাহাদের শৈশব ও যৌবনের ঘটনা- 
সমূহ প্রায়ই তমসাচ্ছন্ন ! মিসর দেশ হইতে প্রস্থান করিবার 
সময় মুসার বয়স ৮* বৎসর ছিল এবং তিনি হেলিয়োপো- 
লিসের পুরোহিত ছিলেন_-এই ছুইটি তথ্য ভিন্ন 15০5 
গ্রন্থ হইতে আর কিছুই জান! বায় না। জরথুস্ত্রা সম্বন্ধেও 
এই একই রূপ নীরবত!।* বুদ্ধ যিনি ৪০ বৎসর বয়সে ধর্ম 
প্রচার করিতে 'প্রবৃত্ত হয়েন এবং মহম্মদ 'ষনি এ একই 
বরসে প্রবস্তার কার্য আরম্ভ করেন--ইহাদের সন্বদ্ধেও 
এই একই কথা । [521720155 গ্রন্থেও খৃষ্টের শৈশবের 
কথা কিছুই নাই ? ৩* বৎসর বয়ক্রম কালে খুষ্টের প্রচার 
কার্য আরস্ত হয়। অতএব, বুদ্ধ কিরূপ ছিলেন জানিতে 
হইলে, বৃদ্ধের প্রচার ও উপদেশ সম্বন্ধে যে সব গ্রন্থ আছে, 
সেই সব গ্রন্থের মধ্যে অনুসন্ধান করিতে হয়। তাহার 
যেরূপ অনাধারণ বুদ্ধি ছিল, তিনি যেরূপ গম্ভীর-প্রকৃতি 
ও চিন্তাশীল ছিলেন, তাহাতে ভারতের তদানীস্তন সামাজিক 
অবস্থা দেখিয়! সমাজ-সংস্কারের কথা যে তাহার মনে 
উদয় হয় নাই, ইহা! কখনই সম্ভব নহে। তিনি যেরূপ 
গভীর তত্বান্ুশীলনে প্রবৃত্ত হইয়াছিলেন তাহাতে তন্বজ্ঞান 
ও পাণ্ডিত্যে তখনকার পণ্ডিত দ্িগকে ছাড়াইয়৷ উঠিবারই 
কথা। কাজেও দেখা 'যায়। তিনি ধর্মমসংক্রাস্ত ও 
দর্শনসংক্রান্ত বাগ্বিতগায় নিয়ত প্রবৃত্ত হইতেন। কিন্ত 
তাহা! সন্বেও, কোন চিন্তাশীল দার্শনিককে বৌদ্ধধর্ম 
কিছুই শিক্ষা দিতে পারে নাই) তাহার কারণ, কোন 
ধর্মছি কোন উচ্চ দর্শনতস্ত্রেরে উচ্চতম অংশের ব্যাধ্যা 
করে না? পরস্ত নিয়ত অংশেরই ব্যাখ্যা করিয়া 


বু নার: ক্কারক, না মুক্তি-প্রচারক ? 


৬৫৯ 


খাকে) কেন হী ধর্মের উপদেশ লেই জনসাধারণের 
উদ্দেশেই প্রদত্ত হয়- যাহার! নির্বোধ ও চিন্তা করিতে 
অসমর্থ । তাই ধর্মবারুস্থাপক মাত্রই স্বকীয় জ্ঞান ও 
ধীশত্তি হতে এরূপ একটা বীজমন্ত্র বাহির করিতে চেষ্টা 
করেন যাহা সর্বসাধারণের প্রতিই প্রযুষ্য ; এবং এই 
অর্থেই ভীহাদিগকে তাহাদের মতবাদ অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া 
1ববেচনা করা উচিত। 

শাক্যমুনির চরিত্রগত বিশেষ লক্ষণ কি 1 না, দয়া । 
বিশ্বমানবের ছৃঃখকষ্টে অন্কৃকম্পান্থিত হইয়া তিনি চিন্তাশীল 
দার্শনিক উচ্চভূমি পরিত্যাগ করিলেন ) নিয়বর্ণের লোক- 
দ্রিগের শোচনীয় অবস্থা দেখিয়া তাহার হৃদয় বিগলিত 
হইয়াছিল ; তাহাদের এ্রহিক জীবনে কেবলহ শ্রম, শ্রাস্তি, 
রোগ, ছঃখক্লেশ এবং পারত্রিক জীবনে, সুদীর্ঘ ছুঃখময় 
জন্মপরম্পরার কথা 1চস্ত। করিয়া, এই রাজকুমার,__যিনি 
জাত্যংশে ক্ষত্রিয় ও জ্ঞানাংশে ব্রাহ্মণ,-সকলের জন্য মুক্তির 
একটি বাঁজমন্ত্র আবিষ্কার করিতে আভলাষী হুইলেন। 
রাজ্পরিচ্ছদের পরিবর্তে ভিক্ষুর বেশ "ধারণ করিয়া, তিনি 
পৃথিবীর সমস্ত অধিকার'ঠ্যুত ব্যক্তিদিগকে আহ্বান করি- 
লেন; ভিক্ষু ও ভিক্ষুণীর্দিগের জন্ঠ মঠ নিন্মাণ করিলেন $ 
উহার্দগকে ব্রন্মচর্ধ্যব্রতে ব্রতী করিলেন; এইরূপে, এক 
আঘাতেহ বণুতেদ্বের লৌকিক প্রাচীর ভগ্ন করিলেন) 
এবং তাহার চিন্তাগ্রবাহকে নিযলিখিত স্ুত্রের আকারে 
পরিণত করিলেন ১-“আমার এই ধর্ম সকলের পক্ষেই 
হিতজনক; এবং যাহা সকলের পক্ষে হিতজনক সে 
ধর্মটি কি? সে এমন একটি ধর্ম যাহা অবলম্বন কাররা, 
দুরাগত” প্রভৃতির স্টায় অতি দীনহীন ভিক্ষুকও আপনা- 
দিগকে ধন্মশীল করিয়া তুলিয়াছে।” যে যুগের এই কথা 
গুলি, সেই যুগে যর্দি আপনাকে লইয়া যাও, এবং মন্ু- 
সংহিত।, বর্ণভেদের যে হুর্লজ্ঘয "প্রাচীর উঠাইয়াছে তাহা যদি 
বিবেচনা করিয়! দ্রেখ, তাহ! হইলে বুঝিবে এই কথাগুলিয় 
মধ্যে কতটা মহত্ব আছে। 

কতকগুলি পঞ্ডিত্ের মত অনুসরণ করিয়া, বুদ্ধকে 
সমাজ-সংস্কারকরূপে দাড় করিতে যাওয়া একট! ভারী"ভুল। 
রাষ্ট্রনীতি আসনে * গৌণ-শ্রেণীয় নীতির মধ্যে ধর্তব্য, 
কেননা, উহু বিশ্বমানবের কিয়ঘংশের স্বার্থ লইয়াই ব্যাপৃত ; 


৬৬০ 
অতএব, বৃদ্ধকে রাষ্ট্রনৈতিকরূপে দ্ীড় করাইতে গেলে 
তাহাকে ছোট করা হয়। তাহার উর্ধধ দৃষ্টি অন্তত্র ছিল; 
এই পৃথিবীর দুঃখ কষ্ট হইতে মানুষকে উদ্ধার করা, সুখ 
ও ছুংখকে, দৈন্য ও সমৃদ্ধিকে সমানন্ধপে অবজ্ঞা করিতে 
শিক্ষা দেওয়া, যাহাতে মানুষের বাহাজ্ঞান বিলুপ্ত হয় 
সেইরূপ ধ্যানে নিমগ্ন হইতে উপদেশ দেওয়া, ইভাই তাহার 
জীবনের একমাত্র লক্ষ্য ছিল। সম্পূর্ণরূপে বিশুদ্ধ জীবন যাপন 
করিগা, প্রতিবাসীর প্রতি দয়ালক্ষিণ্য প্রকাশ করিয়া, 
মানুষ আপনার আত্মাকে উন্নত করিতে পারে, এবং এইরূপে 
মৃত্যুকালে সে বিশুদ্ধ অবস্থা প্রাপ্ত হয় যাহাতে করিয়া 
তাঁহার আর পুনভন্ম হয় না, এবং সে নির্ববাণ প্রাপ্ত হইয়া, 
সংসারচক্র অতিক্রম করিয়া, নিত্য শাস্তি লাভ করে। 
মানুষের এঁছিক ও পারত্রিক মঙ্গলের জন্য ইহাই বুদ্ধের 
উপদেশ। বুদ্ধ যে সমাজ-সংস্কারক ছিলেন না তাহার 
প্রমাণ__বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণ ধন্ম অবিরোধে পাশাপাশি 
একত্র বাস করিত; লোকসংখ্যা ও আচার ব্যবহারে 
বিভিন্ন হইলেও, তিবব্, চীন, রহ্মদেশ হইতে সিংহল পর্য্স্ত 
বৌদ্ধধন্্ন প্রসারিত হইয়াছিল; কেনল পঞ্চম কিংবা যষ্ঠ 
শতাব্দীতে, অর্থাৎ বুদ্ধদেবের মৃত্যুর প্রায় ১২০০ বৎসর 
পরে, “ব্রাহ্মণ্য ধশ্মের উৎপীড়নে বৌদ্ধধর্ম ভারত হইতে 
তিরোহিত হয়। তাছাড়া, বুদ্ধ যে সমাক্জ-সংস্কারক ছিলেন 
না, তাহার আর এক প্রমাণ,_যেখানে আজিও বৌদ্ধধর্ম 
রহিয়াছে--সেই সিংহলে ক্ষত্রিয়বণ রহিত হয় নাই (৪১)। 
অতএব, জাতিভেদ উঠাহয়া দেওয়া ভাহার ধর্ম্মপ্রচারের 
মুখ্য উদ্দেশ্ত ছিল না, পরন্ত তাহার উপদেশের ফলে 
কাধ্যতঃ জাতিভে্ উঠিয়া যায়। তিনি পৌরোহিত্যপদ 
সকলের জন্যই উন্মুক্ত রাখিয়াছিলেন ও মঠের ভিক্ষুদের 
জন্ঠ চিরব্রহ্গচর্যের ব্যবস্থা করিয়াছিলেন ;_-এই কারণেই 
ত্রাঙ্গণ-বর্ণ রহিত হইয়া যায়।৭ কেন না, ব্রাহ্মণের অপর 
বর্ণকে আপনাদের মধ্যে প্রবেশ করিতে দিত না) পাছে 
ভিন্ন বর্ণের লোক তাহাদের মধ্যে মিশিয়া যায় এই জন্ট 
ব্রাহ্মণ ব্রাহ্মণীকেই বিবাহ করিত, অপর বর্ণের সহিত 
বিবাহ'নিষিদ্ধ ছিল। 

কিরূপ চিস্তাগ্রণালী অনুসরণ করিয়া বুদ্ধদেব তাহার 
ধর্ম ব্যবস্থ' সকল প্রতিষ্ঠিত করিয়াছিলেন, যদিও ইহা খুব 


প্রবাসী । 


নিশ্চিতরূপে এখন বলা বড়ই কঠিন, কিন্ত তাহার 
চরিত ও তাহার উপদেশাদি হইতে এই সম্বন্ধে কতকটা! 
আভাস পাওয়া যার। শাক্যমুনি শৈশব হইতেই ধ্যান- 
প্রবণ ছিলেন) তাহার বয়স-স্থলভ' ও তাহার উচ্চপদ- 
স্ুপভ আমোদ-প্রমোদে তিনি কখন যোগ দিতেন না। 
অন্তর্দৃষ্টি ও আত্মচিন্তার আবির্ভাব হইলে, মানুষ বাহ্বিষয়ে 
আর সখ পায় না, সংসার তাহার নিকট ' আর রমণীয় 
বলিয়া মনে হয় না। শাকামুনি শীঘ্রই সংসারের অসারতা 
হৃদয়লম করিলেন; তাহার যেরূপ সুকুমার হৃদয়, তাহার 
যেরূপ গ্রথর বুদ্ধি, তাহাতে তিনি রাজদরবারের অসার. 
ও কলুষিত জীবন-প্রণালী গ্রহণ করিতে পারলেন না 
এবং যদিও তিনি এমন একটি স্পত্রী পাটয়াছিলেন যে 
তাহাকে দেবতার ন্তায় পুজা! করিত, যাহা হইতে তিনি 
একটি পুত্ররত্র লাভ করিয়াছিলেন-_তবু তিনি স্ত্রী, পুত্র, 
রাজত্ব সমস্ত পরিত্যাগ করিয়া তাপসব্রত অবলম্বন করি- 
লেন। এই সময়ে গৌতম, শুধু মিজের মুক্তি চিন্তা করিতে- 
ছিলেন, গুধু পরম সত্যের অন্বেষণ করিতেছিলেন। উহার 
জন্য তিনি সকল প্রকার ক্রেশস্বীকার করিতে প্রস্তত 
ছিলেন । যে সন্্যাসীদ্দিগের দ্বারা ভারত তখন পরিব্যাপ্ত 
ছিল, সেই সন্ন্যাসীদিগের দৃষ্টান্ত অনুসারে তিনি একজন 
প্রসিদ্ধ বিহ্বান ও শুগ্ধাচারী ব্রাহ্মণের শিশ্বত্ব গ্রহণ করিলেন 
এবং সুক্তত্বালোচনার সঙ্গে সঙ্গে, যার-পর-নাই কঠোর 
তপশ্চরণে প্রবৃত্ত হুইলেন। তিনি যে সতোর অন্বেষণ 
করিতেছিলেন তাহা প্রাপ্ত হওয়া দূরে থাকুক, তপশ্চরণে 
তাহার শরীর ক্ষীণ ও অবসন্ন হুইয়া পড়িল; তখন তিনি 
একাকী একটা অরণ্যে গিয়া ধ্যানে নিমগ্ন হইলেন। 
অবশেষে সেই খানেই তিনি হুঃখের মুল কারণ ও ছুঃখ 
নিবারণের উপায় আবিফার করিলেন। যে জ্ঞানের জন্ত 
তাহার একটা জলস্ত আক।ডক্ষা ছিল, ' অবশেষে সেই 
জ্ঞান তিনি লাভ করিলেন। কিপ্তু সেই জ্ঞান লাভ করিয়া 
এখন তিনি কি করিবেন? এই সময়ে হয়ত প্রচারের 
কথা তাহার মনে আসিয়াছিল, কিন্তু যখন ভাবিলেন এই 
প্রচারকার্ধ্য কি বিশাল ব্যাপার, তখন ভীত হইয়া সে.. 
সন্কল্প আবার পরিত্যাগ করিলেন। তিনি বলিলেন,_- 
শ্যাহার! এখানকার সংসার-আবর্তেই ঘুরি! বেড়ায়, সেই 


-২শ সংখ্যা । | 


সব মনের পক্ষে কাধ্যকারপতব, লয়তত্, বিমোগতব 
তৃষা ও বাসনার ক্ষয়, নির্ববাণ__এই সমস্ত বিষয় মনে 
ধারণা করা বড়ই কঠিন। অনেক কষ্টকর সংগ্রামের পর 
যাহা আমি লাভ করিয়াছি, তাহা জগতের নিকটপ্রকাশ 
করায় কি ফল?'যাহার মন রাগ ও দ্বেষে পূর্ণ, সত্য 
তাহার নিকট ,চিরকালই প্রচ্ছন্ন থাকে 1” এই সময়ে 
গৌতম, ধর্মপ্রচারের সন্কর পরিত্যাগ করিতে প্রায় উদ্যত 
হইয়াছিলেন, তিনি বিজন বনে শাস্তভাবে তাপসের জীবন 
স্বাপন করিবেন এবং শাস্তচিত্তে নির্বাণ-প্রাপ্তির জন 
প্রতীক্ষা করিয়া থাঁকিবেন, এইরূপ স্থির করিয়াছিলেন । 
কিন্তু তাহার মহৎ অন্তঃকরণ এই স্বার্থপর ও কাপুরুষোচিত 
সঙ্কল্পের বিরুদ্ধে বিদ্রোহী হইয়া উঠিল। তিনি যে সত্য 
লাত ' করিয়াছেন, তাহা জগতের নিকট প্রচার করিতে 
হইবে ;ধে সকল হতভাগ্য লোক, ছুঃখকষ্টের মধো জীবন 
যাপন করিতেছে, যাহাদের জীবনে স্থখের আশামাত্র 
নাই, তাহাদের উদ্ধারের চেষ্টা) করিতে হইবে । অবশেষে 
তাহার ধর্ম তিনি গচার করিবেন বলিয়। স্থির সঙ্কল্প 
হইলেন। তিনি বলিয়! উঠিলেন £__“নিত্যধামের দ্বার 
সকলের প্রতিই উদ্ঘাটিত হউক, যাহাদ্দের কাণ আছে 
তাহারা এই কথা শুনুক ও শুনিয়। বিশ্বাস করুক।” 
শাক্যসিংহ অরণ্য পরিত্যাগ করিয়। পুণ্যনগরী বারাণসীর 
অভিমুখে যাত্রা করিলেন; এই থানেই তিন তাঁহার 
প্রথম উপদেশ "বিবৃত করিলেন,-_সেই উপদ্দেশের মধ্যেই 
বৌদ্ধধর্মের মুখ্য তত্বগুলি সম্িবিষ্ট আছে) এবং এই 
থানেই ৪৯ বৎসর ধরিয়া তিনি তাহার ধশ্ম প্রচার করেন। 
তিনি তাহার উপদেশের মধ্যে ঈশ্বরেরও উল্লেখ করি- 
লেন না, জগতেরও উল্লেখ করিলেন না) বৌদ্ধধন্মের 
যাহা একমাত্র জ্ঞাতব্য বিষয়, সেই মুক্তি ও মুক্তিলাভের 
উপায় সম্বন্ধে ' উপদেশ দ্বিলেন। এই থানেই বুদ্ধের 
মন্োগত চিন্তা ও হৃঘযের তীব্র অনুভৰ্ণীলতা৷ স্পষ্টরূপে 
প্রকাশ পান্। মানুষ হুংখভোগ করিতেছে, কিন্তু মানুষের 
ছঃখভোগ কর! উচিত নহে। মানুষ অজ্ঞ হউক বা! জ্ঞানী 

» জগতের উৎপত্তি ও পরিণাম জানুক বা নাই জানুক, 
এই জগৎ সসীম কি অসীম, মৃত্যুর পরেও সাধুপুরুষের 
অস্তিত্ব থাকে কি থাকে না-_এসমদ্ধে মানুষের জ্ঞান থাকুক 


বুদ্ধ সমাজ-সংস্কার়ক। 5558 


হ্ঠ 


বানাই, থাকুক তাহাতে কিছুই আসিয়া যায় না। এসমস্ত 
বিষয়ের উপর মানুষের শাস্তি ও পরমতত্বের জ্ঞান নির্ভর 
করে না, অতএব এ য্বমস্ত নিরর৫থক। কিন্তু হুঃখ, হুঃখের 
মূল কারণ, দুঃখ নিবারণ ও ছুঃখ নিবারণের উপায়,-. 
এই চারিটি মুখ্যতত্ব মানুষের জানা 1নতাঁপ্তই আবশ্তক। 
যদি বুদ্ধ ঈশ্বরের কোন উল্লেখ করিয়া, না থাকেন তবে 
তাহা অজ্ঞতা প্রযুক্ত নহে (যাহ! 1)%0%01007--89106 
[7115175এর বিশ্বাস) পরত তাহার মুল লক্ষ্য যে খুক্তি 
তাহার সহিত উহার কোন সংশ্রব নাই বলিয়াই উল্লেখ 
করেন নাই । ূ 
তাস্ছাড়া, যে সকল বচনে হশ্বরের উল্লেখ আছে 
সেই সকল বচন সহজেই খুঁজিয়া পাওয়া! যায়। উহার 
প্রমাণ-তিনি একস্থলে বলিয়াছেন ₹--“ষে গৃহে সন্তানেরা 
পিতামাতাঁকে ভক্তি করে, সেই গৃহে ব্রহ্ম বাস করেন।” 
*অভিধর্ম-কোষ” গ্রন্থের একস্থলে, ঈশ্বরের অস্তিত্ব সম্বদ্ধে 
একটি বচন আছে, যাহা পাঠ করিলে এবিষয়ে আর কোন 
সংশয় থাকিতে পারে, না ২-_প্জীবেরা ঈশ্বরের দ্বারাও 
সৃষ্ট হয় নাই, আত্মার দ্বারাও স্ষ্ট হয় নাই, পঞ্চভূতের 
দ্বারাও কষ্ট হয় নাই।” এখানে এই বিষয়ের আলোচনা! 
আর অধিক কাঁরব না_-যে অধ্যায়ে বৌদ্ধ মতবাদ*সমূহের 
ব্যাখ্যা করিব, সেই থানে আবার এই বিষয়ের আলোচন৷ 
করা যাইবে । এখন আমি শুধু এইটুকু দেখাইব যে, 
তাহার সমসাময়িক ও ভবিব্যৎযুগের দার্শনিক পণ্ডত- 
দিগের অবজ্ঞার পাত্র হুইবার আশক্কাসত্বেও, বুদ্ধদেব, 
ইতর সাধারণের-_অর্থাৎ অজ্ঞ, ছূর্ববলচিত্ত ও দরিদ্রদিগের 
মুক্তির জন্ত বদ্ধপরিকর হইয়াছিলেন। সে সময়ে ভারতে 
যে সকল দর্শনতন্ত্র বিদ্ধমান ছিল, তাহাদের অপেক্ষ। 
উচ্চতর না৷ হউক, তাহাদের সমান কোন এক দর্শনতন্ত্র 
তিনি স্থাপন করিলেও করিতৈ পারিতেন; কিন্তু তাহা 
না করিয়া, স্বশ্রেণীর লোকের নিন্দার ভাজন হইয়া 
তান তাহার ধমকে শুধু নৈতিক ভিত্তির উপর সংস্থাপন, 
করিলেন, সকলকেই তত্গ্রহণের অধিকারী করিলেন এবং 
যে সকল বিষয়ের মীমাংসা করা৷ অতীব ভ্ররূহ, যেসকল 
সমন্তার সহিত আধ্যাক্মিক মুক্তির কোন সংশ্রব নাই, লে 
সমস্ত এক পাশে স্রাইয়! রাখিলেন 7 চিত্রপটের আলোক- 


৬৬২ 


ভাগে না আনিয়া! ছায়া-ভাগে রাখিয়া দিলেন । খুইও কি 


ধ্র্ূপ ধরণে কাঁজ করেন নাই? খুষ্টধর্শের মধ্যে থে 
কতকগুলি ছুক্ঞেয়্ রহস্ত আছে, *তাহা শুধু ভক্তদিগের 
জীবনে ব্যবহার করিবার জন্যই রহিয়াছে, তাহা চিস্তা- 
আলোচনার বিষয় নহে । 

যাই হোক, বুদ্ধদেব যে করুণ-হৃদয় ছিলেন, সে বিষয়ে 
কোন সংশয় থাকিতে পারে না। তিনি বলিয়াছেন, 
“আমার এই মুক্তির ধর্ম সকলেরই জন্য”, এবং বিশ্বমানবের 
£খ নিবারণের জন্য, তিনি একটি উপায় আবিষ্ষার 
করিয়াছেন ; মনকে সমাহিত করিয়া, যোগে নিমগ্ন ভইয়া, 
মনত্রাদি আবৃত্তি করিয়া, সংসারের দ্রঃখ সমূহকে অতিক্রম 
করিতে হইবে; ইহাই তাহার উপদেশ । 

যোগসাধন অপেক্ষা দুঃখ নিবারণের প্রকৃষ্ট উপায় 
আর কি হইতে পারে? 

অবশ্ত, শাকামুনি,_বুদ্ধিমান, স্থপপ্ডিত অনেক ব্রাহ্মণকে 
শিষ্রূপে গ্রহণ করিতে কোনরূপ অনিচ্ছা কিংবা অবজ্ঞা 
প্রকাশ করেন নাই; কিন্তু সেইন্ধপ সমান ভাবে, তিনি 
দরিদ্র অজ্ঞ ও ছুর্দশা গ্রস্ত ব্যক্তিকেও সাদরে গ্রহণ করিতেন। 
অনেকগুলি বচনের দ্বার আমাদের এই কথা সগ্রমাণ 
হয়; এবং এই কারণেই, তাহার প্রতিদবন্দী অন্ত সন্যাসীরা 
তাহার বিদ্বেষী ছিল। 

পূর্ণ নামক এক ব্যক্তির কাহিনী দৃষ্াস্ত-স্বরূপ এইখানে 
উল্লেখ করা যাইতে পারে । 

কোন বণিকের ওরসজাত দাসীপুত্র পুর্ণ, দেশ বিদেশে 
ত্রষণ করিয়া প্রভৃত অর্থসঞ্চয় করে। তাহার জ্যেষ্ট- 
ভ্রাতা তাহার বিবাহ দিতে ইচ্ডুক হইয়া তাহাকে জিজ্ঞাসা 
করিল, তুমি কাহাকে বিবাহ করিতে চাও? কিন্তু পূর্ণ 
উত্তর করিল £__”আমি ইন্দ্রিয় সুখের অভিলাষী নই। 
আপনার অনুমতি পাইলে, আমি ভিক্ষু-ব্রত গ্রহণ করিব ।” 
তাহার ভ্রাতা যার-পর-নাই বিশ্মিত হুইয়। বলিল )--"কি ! 
যখন আমরা দরিদ্র ছিলাম তথন িক্ষুবৃত্তি অবলম্বন 
করিবার কথা তোমার মনে আসে নাই); আর এখন 
আমর। ধনশাল হইয়াছি-__-এখন তুমি কিনা ধর্মব্রত গ্রহণ 
করিবে?” অতএব ইহা হইতে সপ্রমাণ হয়, যাহার! 
দীন দরিদ্র নিরুপায় তাহারাও বুদ্ধের ধর্ম গ্রহণ করিতে 


প্রবাসী । 


পারিত। তা ব্রাহ্মণের! বৃদ্ধকে যখন-তখন উপহাস 


[ ৮ম ভাগ! 


করিত। কোন অজাত-শিশু সম্বন্ধে উপদেশ দিবার 
সময় তিনি তাহার মনোভাব এইব্ধপ প্রকাশ করিয়া- 
ছিলেন £_-প্যখন গৌতম বনিয়াছিলেন, এ গর্ভস্থ শিপু 
আমার ধর্মহি অবলম্বন করিবে, তখন তিনি সত্য কথাই 
ধলিয়াছিলেন। যখন তোমার পুত্রের অশন বসনের কোন 
উপায় থাকবে না, তখন সে নিশ্চয়ই জিক্ষুব্রত গ্রহণ 
করিবার জন্য, শ্রমণ গৌতমের নিকট আসিবে” (88) : 

একজন দুর্দশাগ্রত্ত দ্যুতকার, সংসারে বিরাগী হইয়া, 
ভিক্ষুব্ত অবলম্বন করিবার উদ্দেশে এই কথা বলে-_-“তখন 
আমি উন্নত মন্তকে রাজপথে চলিব।” আবার, কোশল- 
রা্ের ভাত কাপ নামক একটি যৃবাপুরুষ, কোশলরাজের 
আদেশক্রমে ছিন্নাঙ্গ হওয়ায়, বুদ্ধের শিষ্য আনন্দ. যখন 
তাহার ক্ষত সারাইয়। দেন তখন সে বুদ্ধের ধর্ম গ্রহণ 
করিয়া ভিক্ষুব্ত গ্রহণ করে। গত শতাব্দীতে একজন 
ভিক্ষু, 1২1,০৭1. জাতের নিকট বৌদ্ধধর্ম প্রচার করাস়্ 
সিংহলরাঞ্জ যখন তাহাকে অপমানিত করেন, তখন সে 
এইরূপ উত্তর করে; “ধর্মী মকলেরই সাধারণ সম্পত্তি 
হওয়া উচিত |” 

আমার মতে প্রচার কাধ্যটাই বুদ্ধদেবের উদার লোক- 
হিটৈষণার একট! জলম্ত প্রমাণ। 

তীভার পূর্বে, প্রচার ব্লিয়! কোন পদ্ধতি কোন ধর্শের 
মধ্যেই ছিল লা; সকল ধর্মেরই নিকট উহ।' অজ্ঞাত ছিল। 
পৃরাকালে দীক্ষিত ব্যক্তিরাই ধর্মমতগুলি জানিতে পারিত, 
সাধারণ লোকের নিকট উহার আলোচন1 নিষিদ্ধ ছিল। 
আবার ভারতবর্ষে, পুরোহিত-জাতি ব্রাহ্মণেরাই এ দকল 
গুহ ধন্মমতের একমাত্র রক্ষক ছিল, এবং একমাত্র উহ্থারাই 
শাস্ত্রীয় গ্রন্থ সকল অধ্যয়ন করিতে পারিত। 

শাক্যমুনির আগমনে সমপ্তই পরিবন্তিত 'হুইল ) বিশেষা- 
ধিকারসম্পন্ন বর্ণের ষে সকল 'সত্যকে অতি সাবধানে 
নিজের হাতে রািক্জ। দিয়াছিল, শাক্যমুনি সেই সমস্ত সত্য 
প্রচার করিয়! সর্বসাধারণের নিকট উদ্ঘাটিত করিলেন।: 

ইহা! হইতেই, বৌদ্ধধর্মের মধ্যে খুব শ্কট! সাধাসিধা 
ভাব আসিয়া! পড়িয়াছে। এই সাঘাসিধা ভাব,_এই * 
সরলত।-_উহছান্দের সাহিত্যের মধ্যেও পরিলক্ষিত হয়। 


৯২শ সংখ্যা।] 


যাহাতে নিরোধ ভাবেরাড, অনায়াসে বুবিতে পারে 
এট জন্য কোন বিষয় সম্বন্ধে যুক্তি প্রদর্শন করিতে হইলে, 
অসংখ্যবার পুনরাবৃত্তি করিয়া! তাহা বিবৃত কর! হইত। 
আমি বৌদ্ধধর্মের আদিম মতগুলির কথা বলিতেছি। 
পরে, অন্ত সকল ধর্শোর স্াঁয় বৌদ্ধধর্্ের মতগুলিও ক্রমশ 
রূপাস্তরিত হইয়াছে । প্রজ্ঞ-পারমিতার শ্যায় গ্রস্থগুলি 
দর্শনগ্রস্থ বই আর কিছুই নভে, _তাভাঁতে বৌদ্ধধর্মের 
মূলভাঁবটি নষ্ট হইক্জাছে। _বৌদ্ধ-সাহিত্য, সাহিতোর 
হিসাবে যে খুব উচ্চদবের নহে__মধ্যম শ্রেণীর সাহ্কিতা,__ 
এই সরলতা তার মূল কারণ। 

. সত্ধর্ম্বের ারা, সত্যের দ্বারা যাহাতে সমস্ত জগৎ 
উপকৃত হয়, বিশেষত নিয় শ্রেণীব লোকের! উপরূত ভষ, 
এইট উদ্দেশেই তিনি প্রচার-পদ্ধতি প্রবর্তিত করেন। 

এবং সকার ধর্শ প্রচার কবিবার জগ্গ তিনি তাৰ 
কতকগুলি 'শিষাকে গ্রচারক-পদে বরণ করিষাছিলেন-_ 
তাহারাই দেশ বিদেশে ধর্মা প্রচার করিয়া বেড়াইত। 

ফলত, বৌদ্ধ ভিক্ষু শুধু নিক্ষে কঠোর তপশ্চরণ করিয়া, 
নিষ্চলস্ক জীবন যাপন করিয়াই সিদ্ধিলাভের চেষ্টা করিতেন 
না, পরস্ত ক্ঠার পরীক্ষার মধো থাকিয়া যাঁতাঁতে তাঁভাঁর 
শুভচেষ্টায় ফলভাগী অন্য লোকেও হইতে পারে-_ এইরূপ 
সিদ্ধিলাভই তিনি আকণিক্ষা করিতেন। 

বৌদ্ধধর্ম থে এত ঈীঘ্ধ দেশবিদেশে ব্যাপ্ত ভইয়া 
পড়িয়াছিল, গ্রচার-পদ্ধতিই তাহার নিগৃ় কারণ । বন্ধদ্েব 
শাস্তিময় প্রচাবকাধ্যেৰ ছারাই স্টাহার ধর্ম চতুর্দিকে 
প্রসারিত করিয়াছিলেন ; তাঁহার দিগ্ব্জয়ের মধো একটুও 
রক্তের দাগ দেখা যায় না। 

তাই আমরা দেখিতে পাই, যাহার! ভিক্ষুসম্প্রদায়ের 
মধ্য প্রবেশ করিতে পার না, তাহাদের উল্লেখ করিয়া 
এইরূপ লিখিত, হইয়াছে £__*যাহারা রক্পাঁত করিয়াছে 
তাহার! ভিক্ষু হইতে পারিবে ন1।” 

“পাতিমোক্ষ” সংহিতায়, মহাপাগী, খগগ্রস্ত ও সৈনিক- 
পুরুষদ্দিগকে ভিক্ষুশ্রেণীর মধ্যে গ্রহণ করিতে নিষেধ আছে 
(৪৫)। শাক্যমুনির প্রকৃত উদ্দেস্ত কি ছিল তাঁছা বোধ 

রর যখেষ্টন্রপে প্রদশিত হইয়াছে ঃ--তিনি মান্থষকে সংসার 
হইতে বিচ্ছিন্ন করিয়া, ও ধর্্মীচরণের শিক্ষা দিয়া, মানুষকে 


দ্ধ সমাজ- ংস্কারক, না মুক্তি-প্রচারক ? 
 সুজিগান করিবাৰ জনই ইন্ছুক হইয়াছিলেদ। তাই, 


৬৬ও. 


দ্বা্শনিকের আসন ত্যাগ করিয়া তিনি ধর্ম প্রচারক হুইয়া 
ড়াইলেন ; এবং যে সত্য তিনি পাহিয়াছিলেন, তাহা ৪ 
বৎসর ধরিয়া জনসমাজে+ প্রচার করেন। ৃ 

অবদান-শতক হইতে একটা বাক্য আমি নিয়ে উদ্ধৃত 
করিতেছি ; তাহাঁয় সত্যতা “সংযুত্ত-নিকায়” নমক পালী 
ভাষার বৃহৎ সঙ্কলন-গ্রন্থে, ও ধন্মপদের পালী-ভাষ্যেও 
সমর্থিত হইফাচ্ছে। উহা হইতে বৃদ্ধের দয়া ও জ্ঞানের 
পরিচয় এৰং ভারতীয় আর্ধ্যদিগের কোমল স্বভাবের 
বিলক্ষণ পরিচয় পাওয়া যায়; ইহা যুদ্ধসম্বন্ধে গৌতমের 
উক্তি । * 

কোশল-রাজ প্রসেনজিৎ ও মগধ-রাজ অজাঁত শক্র-_ 
এই উদ্ভয়ের মধো শক্রতা ছিল। প্রসেনজিৎ মৃদ্ধে তিনবার 
পরাজিত হইয়া, তাঁশাব পর তিনি অজ্ঞাতশক্রকে পরাভূত 
করিয়া বন্দী করেন। অজাতশক্রকে বৃদ্ধের নিকট আনিয়া 
প্রসেনজিৎ বুদ্ধকে এইট কথাঞ্জলি বলেনঃ_-“আর্ধ্য ! এই 
অজাতশক্র অনেকদিন হইতে দ্মামার, প্রতি শক্রতাচবণ 
করিতেছেন, আমি কিন্ত ইহার কোন অনিষ্ট করি নাই। 
বিনা কারণে ইনি আমাকে আক্রমণ করিয়াছিলেন। আমি 
ইষ্ঠার প্রাণ বব করিতে চাহি লা,--আমার মিত্রের পুত্র 
বলিয়া ইহাকে আমি ছাড়িয়৷ দিব 1” বুদ্ধ ঈত্তর করিলেন :__ 
পা, উন্ধাকে ছাড়িয়া দেও ।” তাঁহার পর ভগবান এই 
কথাগুলি বপিলেন £--পবিজয় ভইতে শক্রতা উৎপন্ন হয়, 
বিজিত ছুঃখসাগরে নিমগ্র হয়। যে ব্যক্তি শাস্তিপ্রির, 
সে জয় পরাজয় পারতাগ করিয়া কল্যাণপথে বিচরণ . 
করে।” 

“সংযুত্ত নিকায়ে” এই বিষয়টি আরও স্পষ্টরূপে বিবৃত 
হইয়াছে। 

“তখন ভগবান্‌ এই বিষয় অবগত হয়া, এই গাথাগুলি 
আবৃত্তি করিলেন:--কোন বিশেষ কারণে উত্তেজিত 


হইয়! মানুষ মানুষকে কষ্ট দেয়, কোন ব্যক্তি অন্যের নিকট 


হইতে কষ্ট পাইলে, সে আব!র অন্যকে কষ্ট দেয়। যতক্ষণ" 
না ছুবিপাক উপস্থিত হয়, অর্থাৎ যতক্ষণ না পাপের ফল 
পাকিয়া উঠে, ততক্ষণ মান্ুষ মোহে মুগ্ধ থাকে, ঢুধিপাঁক 
উপস্থিত হুইলে মুঢ় ব্যক্তিরা কষ্ট পায়। হত্যাকারী 





৬৬৪ 


মাই পরিণামে অন্য হত্যাকারীর বধ্য হ্) ১ বিজেতা মাই 

পরিশেষে অন্ত বিজেতার দ্বারা বিজিত হয়; যে গালি দেয় 

সে আবার অন্যের নিকট হইতে গালি খায়; যে অন্যের 

, প্রতি কুদ্ধ হয়, সে আবার অন্তলোকের ক্রোধের পাত্র 
হয়” (৪৬) জলপাঁঈ-উদ্ণানে খুষ্ট যে কথা বলিয়াছিলেন, 

ইহ! কি তাহারই ভাষাস্তর-বাক্য নহে ?-__প্যে কেহ অসির 

দ্বার আঘাত করিবে, সে অসির আঘাতে মরিবে 1” 
শ্রীজ্যোতিরিন্্রনাথ ঠাঁকুর । 


পাট বা নালিতা । 


'পথমাধ্যায়-_পাঁটগাছের বর্ণনা ও জাতি এবং বংশভেদ । 
১ পাট ও শস্য সংগ্রাম । 
“পাট” শব্দে সাধারণ ভাবে পণা আসফক্ত নানাপ্রকার 
ছোট ছোট গাছকে বুঝায়-_যথা মেষ্টা পাট, সন পাট, 
কোট্টা পাট ইত্যাদি। স্ধু “পাট” বলিলে আমাদের দেশে 
কোষ্টা পাট বা নালিতাকেই বুঝায়। এই পাটই “জুট, 
নামে পৃথিবীর সর্বত্র পরিচিত হইয়ার্ডে। ডাক্তার রকৃসবরা 
নামক বিখ্যাত উত্তিদ্তখনিৎ ১৭৯৫ খৃষ্টাব্দে প্রথম বিলাতে 
নমুনা স্বু্ূপ কিছু পাট পাঠাইয়াছিলেন। সেই সময়ে 
কটকে কোম্পানি-বাহাঁছুরের একটি বৃহৎ দড়ির কারখানা 
ছিল, এবং তথায় পাটকে “জোট” বলিত। রক্সবর! সেই 
কারখানায়ই প্রথম পাটের বাবার দর্শন করেন, এবং 
তথা 'হুইতে “জুট” নাম দিয়! বিলাতে তাহার নমূন! 
পাঠাইয়াছিলেন। সেই অবধি আমাদের পাঁট বা নালিতা 
পাশ্চাত্য জগতে “জুট* নামে পরিচয় লাভ করিয়াছে। 
১৮২৯ খুষ্টাব্দের পূর্বে আমাদের দেশে পাট বা নালিতার 
চাস বড় একট! ছিল না। কিন্তু সে সন হইতেই পাটের 
বাণিজ্য আরম্ভ ₹ইর1 উত্তরোদ্তের বৃদ্ধি পাইতে দেখা যায়। 
তখন আমাদের দেশে কাপাসই প্রধান আসশন্ত ছিল। 
কিন্তু পাটের চাসের বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কাপাসের চাস 
কমিতে আরম্ভ করিল-__-এবং পাট তাহার স্থান অধিকার 
করিয়! বসিল। তাহাতেও পাঁটের চাসের বৃদ্ধি বন্ধ হইল 
না। পাট এখন ধানের সঙ্গে প্রতিযোগিতার ঈীড়াইয়াছে। 
উভদ্নের মধ্যে মহা সংগ্রাম উপস্থিত। কে বলিবে এই 


প্রবাসী । 
চি যনারের খাঁডপন নি জরলাত হ্হৰে কি 


কার 


বিদেশীর প্রয়োজনীয় আস শম্ত পাটেরই জয় হইবে, এবং 
সেই সঙ্গে আমার্দিগকে পাট খাইয়া! জীবন ধারণ করিতে 
শিখিতে হবে । 

পাট বা নালিতা জিনিসটা আমাদের নৃতন নয়। 
পুরাকাল হইতে শাকের জঙ্তঠ আমরা নালিতা ব্যবহার 
করিয়া আঁসয়াছি এবং সেই সঙ্গে সঙ্গে দড়িদড়া এবং ছালার 
জন্ত আমর! পাঁটের আসও কিছু কিছু ব্যবহার করিয়!' 
আসিতেছি। জান! বায় শাকরূপে এই নালিতা শ্রীকৃদের 
মধো এবং ভূমধ্যসাগরের পার্বর্তী স্পরাপর দেশেও 
ব্যবহৃত হইত । চীন দ্বেশেও পাট বহুকাল অবধি প্রচলিত। 
অধুন! আমেরিকার যুক্তরান্গ্যে পাট চাসের বিশেষ চেষ্টা 
চলিতেছে, কিন্তু আশানুরূপ ফল পাওয়া যাইতেছে না । সেই 
সঙ্গে সঙ্গে আবার মিশরদেশে (7:5:)ও পাটচাসের 
বিশেষ চেষ্টা চলিতেছে এবং তথায় ক্কৃতকাধ্য হইবারও 
বিশেষ সম্ভাবনা দেখা যাইতেছে । সেই সকল দেশে যদি 
পাটের চাষে বিশেষ স্বিধা ভয় তবে পাটের বাজারে 
বালাদেশের বর্তমান একাধিপত্য আর থাকিবে না। 
তখন বোধ হয় পাটের চাষাদের পুনমু্ঘিক হইয়া ধান্ত কি 
অন্ধ কোন খাদ্ধ-শস্তেরই আশ্রয় গ্রহণ করিতে হইবে। 
যাহাহউক বর্তমানে পাট আমাদের প্রধান শস্ত এবং 
বাঙ্গালীমাররের৯ তাঁহার সম্বন্ধে বিশেষ জ্ঞান থাক! কর্তব্য। 
তাই আমবা পাটগাছের বিস্তারিত বর্ণনা করিতেছি । 


২। পাট গাছের বর্ণ 1 


নালিতার গাছ বর্ষজীবী (120021) অর্থাৎ একই 
বৎসরে বা খন্দে ইহার গাছ জন্মিয়৷ পূর্ণ বিকাশ লাভ 
করিয়া এবং ভবিষ্যদ্‌ বংশ বিস্তারের জন্য বীজ উৎপাদন 
করিয়া মরিয়া! যায়। ইহার কাণ্ড সরল, ৪ হাত হইতে 
৮হাত পর্যযস্ত লম্বা। ইহার পত্র সরল, এবং প্রত্যেক 
প্রথমটি প্রত্যেক তৃতীয়টির উপরে অবস্থিত (915:09.66), 
পত্রের আকার কিঞ্চিৎ লম্বাগোল (০১10772), পত্রের 
কিনারা করাতের ঈাতের মত কীচিকাঁটা (8০:25) এবং 
উভয় পার্খের শেষ খণ্ডত্বয়ের অগ্রভাগে এক একটি ছোট 
কেশের মত দৃষ্ট হয়। ইহার পুষ্পকাণ্ড (9০৫৮::০16) 


১২৩ সংখ্যা 11 


ছোট লো এবং হু হরিক্রাবর্ণ। (ফুলের র বহিরাবরণ 
(3 কোন জাতির সংলগ্র 8৫টি অংশ (59721) 
যুক্ত, কোন জাতির পৃথক ৪1৫টি অংশ (52521) যুক্ত। 
পুষ্পের পাপড়ি-চক্র. (০০:০112) £টি পাপড়ি (0১521) 
যুক্ত। পুষ্পগুলি নিকট সন্নিবেশিত। পরাগ কেশর 
(5205505) অনেক । গর্ভকোষ দুইটি হইতে ছয়টি 
পর্যন্ত প্রকোষ্ঠ' যুক্ত। প্রত্যেক প্রকোষ্ঠে অনেকগুলি 
করিয়া বীজ। গর্ভকেশর ক্ষুদ্র। কোন কোন জাতীয় 
_নালিতার ফল লম্বা সরু নলের মত, আর কোন 
জাতির ফল গোঁল। উত্তির্র জগতে নালিতা রুড্রাঁক্ষাদির 
সহিত একজাতিভূত্ত (78081210701 ]1112,0622)। 
নালিতা (০০7০১0185) সেই জাতিরই একটি বর্ষজীবী 
শাখা (2705) এই শাখার আবার নানা প্রশাখা 
(০০১৪৪) আছে, এবং তাহাদের সকলেরই বন্ধলের 
ভিতরের অংশ (01067) হইতে পাট বাহির কর! 
যায়। এই সকল প্রশৃখা মধ্যে ঢটটিই মাত্র আমাদের 
রুষির অন্তর্গত। একটি ঘিয়া বা মিঠা নালিতা 
(০9701)0105 011601105) যাহা কলিকাতার নিকটবর্তী 
স্থানে পাঁটের জন্ত এবং শীক খাওয়ার জন্য প্রচুর 
পরিমাণে চাষ হয়। এবং অপরটি তিক্ত নালিতা 
(০০:০70705  ০9795112175)। তাহা পূর্ববঙ্গে শাকের 
জন্য এবং প্রচুর পরিমাণে পাটের জন্য চাষ হয়। 
' বৈজ্ঞানিকের! , অনুমান করেন যে এই উভয় জাতিই 
২৩টি বন্ত বা জলজ নালিতা (০0:০1:0745) জাতীয় 
| (যথা বন তিতাপাট ০. &০50065105, বেহারের 
জঙ্গলিপাট 0. 17190212119, এবং বিল নালিতা 
০. 755০1051208) গাছ হইতে আঅন্ঠোন্ত-সংযোগ 
(07০58-067011526100) এবং চাষ দ্বারা উন্নীত হইয়া 
বর্তমান আকার ধারণ করিয়াছে । দেশকাল এবং 
অবস্থা ভেদে আকৃতি প্রকৃতি পরিবর্তন করিবার নালিতার 
যেরূপ আশ্চর্য্য শক্তি দৃষ্ট হয় উদ্ভিদজগতে দেরপ দৃষ্টাস্ 
বিরল। এই কারণে বৈজ্ঞানিকদিগের অনুমান নিতাস্ত 
অসঙ্গত মনে হয় না। পাটপাতা৷ শুকাইয়! রাখিয়া সেই 
শি পত্র ভিজান জল, আমাশয় রোগের একটি ভাল উ্ষধ 
রূপে ব্যবন্বত হয়। 


পাটি ঝা নালিতা। 


, ন্লাকার লম্বা ঈষণক্র। 


| এ 

৩"। য়া বা মিঠা নালিতা। | 

(0০0:01)0705 011001109) 

ঘিয়া! বা মিঠা নালিতা বর্ষাকালে কলিকাতা! অঞ্চলে 
অনেক স্থানে চাষ হয়। ইহার গাছ ৩1৪ হাত লম্বা! হয়।. 
গাছের গায়ে ক্ষুদ্র রোযা থাকে না, কিন্তু পত্রের বৌটার 
(০০0০1০) শেষার্ধ এবং পত্রশিরাগুলি (৬6179) কিঞ্চিৎ 
কিঞিত রৌয়াযুক্ত। পত্র সরল লম্বা গোল ;2 তিতা পাট 
অপেক্ষা গোলই বেশি, লম্বা কম। পত্রের অগ্রভাগ ক্রমশঃ 
সরুহুইয়া থাকে। পত্রের কিনারাতে করাতের দাতের 


মত্ত ক্ষুদ্র ক্ষুত্র অংশ। পুষ্প-কাণ্ডে (1১০৫০1)০16) ২১টি 


মাত্র ফুল জন্মে । পুষ্প ক্ষুদ্র হরিদ্রাবর্ণ। পুষ্পের বহির! 
বরণে (0215%) পাঁচটি পৃথক অংশ (9721) । ফল প্রায় 
ফলের অগ্রভাগ সরু (922.155)। 
ফলের গায়ে লম্ালম্বি ১০টি করিয়া! গভীর রেখা । ফলের 
ভিতর পাঁচটি পরদ। দ্বার। পাঁচটি প্রকোষ্ঠে বিভক্ত। প্রত্যেক 
প্রকোষ্ঠে অনেকগুলি করিয়৷ বীজ থাকে। বীজগুলিও 
পরদাদ্ার! পরস্পর বিভক্ত । বীজ সবুজবর্ণ, প্রায় ত্রিকোণ। 
পত্রের আস্বাদন মিষ্ট শা হইলেও তেমন তিক্ত নয়। ৫ 
ইহার চার! গাছের পাতা শাকের জন্ত কলিকাতায় [বিশেষ 
প্রচলিত। 

৪1 তিতা নালিতা (0" টি ) 

তিতাপাট পূর্ববঙ্গের বর্ধাকালীন প্রধান ফসল। ইহার 
গাছ ৫1৭ হাত লম্বা হয়। পত্র সরল লম্বা-গোল কিন্ত 
মিঠা পাট অপেক্ষা লম্বায় বেশি, এবং গোল কম। পত্রের 
অগ্রভাগ ক্রমশঃ সরু, এবং কিনার! করাতের দাতের মত 
কাটা, এবং তাহার নিয়্তমভাগে কেশের ন্যায় অংশ। 
মোটামুটি তিতাপাটের গাছও দেখিতে মিঠা পাটের 
গাছেরই মত। তবে ইহার পুষ্প কাণ্ডে (25457016) 
অপেক্ষাকৃত বেশি সংখ্যক ফুল থাকে । ফুলের বহিরাবরণে 
(০91৯) পরম্পর সংযুক্ত পাঁচটি অংশ (5679219).। 
পুশ্পগুলি মিঠাপাট অপেক্ষা কিঞ্চিৎ বড়। এবং হবিত্রা 
বর্ণ হইলেও কিঞ্চিৎ সাদা । পাঁপড়ি পাঁচটি। ইহার ফল 
গোল, অগ্রভাগ যেন কাটা । ফলের উপরিভাগ অস্মান 
কর্কশ এবং রেখাযুক্ত । ফলের ভিতরে পাঁচটি বীজকোষ 
পর! দ্বারা বিভক্ত। প্রত্যেক বীজকোষে অপেক্ষাকুত 


৬৬৬. 
অল্প সংখ্যক বীজ পরদ! দ্বারা অবিভত্ত-। বীজকোষ 
পাঁচটির মাঝে মাঝে আরও পাচটি বীজ শূন্য ক্ষুদ্র ক্ষুদ্র 
কোষ। তিতাপাটের বীজও মিঠাপাটেরই স্তায় ত্রিকোণ-__ 
কিন্তু ইহার বর্ণ লাল। এই লাল বর্ণ দৃষ্টেই তিতাপাটের 
বীজ সবুজ বর্ণ মিঠাপাটের বীজ হইতে ৰোছিয়া লওয়া 
যায়। আবার পত্রের তিক্ত আস্বাদন দ্বারা তিতাপাটের 
অতি ক্ষুদ্র চারাগান্ছ ও মিঠাপাটের চারাগাছ হইতে সহজেই 
বাছিয়! লওয়া যায়। টি 

মিঠাপাট এবং তিতাপাট এই উভয়ই আমাদের কৃষির 
অস্তর্গত। আমাদের কৃষিবিৎ পণ্ডিত শ্রীযুত দেবেন্রনাথ 
মুত্বথাপাধ্যায় এই উভয় জাতীয় নালিতা গাছের তুলন! 
করিয়া যাহা বলিয়াছেন তাহারও সারমন্্ এস্থলে দেওয়া 
যাইতেছে । তিতাপাটের মূল শিকড় (517০0) 
অপেক্ষাকৃত কম লম্বা । তাহার প্রধান শাখা শিকড় সকল 
মাটির উপরিভাগে অবস্থিত। এই কারণে এই জাতীয় 
গাছ অন্ন পরিশ্রমেই টানিয়া উৎপাত করিতে পারা 
যায়। মিঠাপাটের মুল শিকড় অনেক বেশি লম্বা এবং 
প্রধান শাখা শিকড়গুলি মাটির অশুপক্ষারৃত অধিক নিয়ে 
অবাস্থত। এজন্ত মিঠাপাট টানিয়া সহজে উৎপাটিত করা 
যায় না, তিতাপাটের কা অপেক্ষাকৃত কম সরল এবং 
প্র-কাণ্ড অপেক্ষাকৃত ' অধিক সংখ্যক ও অধিক লম্বা । 
মিঠাপাটের কাগ্ড খুব সরল, প্র-কাণ্ডের সংখ্য| কম এবং 
দৈর্ঘ্যে ছোট। তিতাপাটের পত্রাঙ্গ (5775195) পৃথক, 
ও ঘনসন্নিবিষ্ট, মিঠাপাটের পত্রাঙ্গ (500799159) অল্প সংখ্যক 
ও সংযুক্ত। তিতা পাটের নিয়ের পত্রগুলি সহজে বরিয়া 
পড়ে না, কিন্তু মিঠাপাটের নীচের পাতাগুলি অতি সহজেই 
ঝরিয়া পরে। তিতাপাটের ফুল মিঠাপাটের ফুল অপেক্ষা 
ছোট। ফল তিতাপাটের গোল এবং মিঠাপাটের লম্বা। 
বীজ তিতাপাটের লাল এবং মিঠাপাটের সবুজ । আস্বাদন 
তিতাপাটের খুব তিক্ত এবং মিঠাপাটের অতি সামান্ত 
রকম তিক্ত। 

* | নালিতার বংশভেদ (7২9০29)। 


' মিঠাপাট এবং তিতাপাট উভয়ই নানা প্রকার দুষ্ট হয়। 
অনেকে মনে করেন যে এই সকল প্রকার ভেদকে উপশাখা 


প্রবাসী । 


[ ৮ম.ভাগ 


(৮০1০5) নাম দেওয়া যায় না। কারণ তাহাদের প্রকার 
ভেদের (£/৩) স্থায়িত্ব দৃষ্ট হয় না। উভয় বিধ পাটেরই 
পৃথকত্ব বংশভেদ জনিত (:০০৪) বলিয়া স্থির হইয়াছে। 
এই সকল বিভিন্ন প্রকার পাটের ষে সকল বিষয়ে পার্থক্য 
দৃষ্ট হয় তাহা মোটামুটী এই £-(ক) একই সময়ে বপন 
করিলেও কতকগুলি বংশীয় পাট অতি অল্প সময়েই বর্দিত 
হইয়া পুষ্প ধারণ করে; আর কতকগাণর পুষ্প ধারণ 
করিতে বিলম্ব হয়। (খে) একই প্রকার চাষ করিলেও, 
পূর্ণ বিকাশ লাভ হইলে, কতকগুলি অত্যন্ত সতেজ এবং 
দীর্ঘ কাণ্ড যুক্ত, আর কতকগুলি অপেক্ষাকৃত নিম্তেজ 
এবং কম দীর্ঘ হয়। (গে) কাণ্ডের (5167) পত্রদণ্ডের 
(6০0০1) রংএর মধ্যে বংশানুসারে পার্থক্য দৃষ্ট হয়। কতক- 
গুলির বর্ণ সবুজ এবং কভকগুলির লাল! মোটামুটা দেখা 
যায় যে যে সকল পাট পূর্ণ বিকাশ লাভ করিতে. অধিক 
সময় নেয়, সেই সকলই অধিক পরিমাণে পণ্য পাটের 
আস (3স10-91১:6) উৎপন্ন করে। ইহাও দৃষ্ট হয় ষে 
গাছগুলি পুষ্ট হইলে পণ্য পাটও ভাল হয়। মিঠাপাঁটের 
বংশতেদ অপেক্ষাকৃত অল্প। তন্মধ্যে কয়েকটা উল্লেখ- 
যোগ্য। (১) তোষ-_ইহা পাঁবনার অন্তর্গত সিরাজগঞ্জেই 
বিশেষ প্রচলিত, দেশী লাল পাট নামে ইহ হুগলি জেলায়, 
এবং হালবিলাতী নামে ত্রিপুরা জিল?তে প্রচলিত। ইহার 
কাণ্ড লাল রং। পুর্ণ বিকাশ লাভ করিতে অপেক্ষাকৃত 
বেশী সময় লাগে । অপেক্ষাকৃত উচ্চ জমীতে ইহার চাষ 
হয়। ক্ষেত্রে জল জমিলে তোষ জাতীয় গাছ যতই বড় 
হউক না কেন, ভাল হয় না। বেলে মাটিতে এই পাট 
অন্ান্ত পাঁট অপেক্ষা ভাল হয়। তোষগাছের কাণ্ডের 
নিন্নভাগে শিকড় গুচ্ছ বাহির হয় না। ইহার আস (6755) 
শক্ত এবং ওজনে অধিক। কিন্তু এই পাটের বাজার দর 
তিতাপাট অপেক্ষা কম। (২) বাঙ্গি পাট--ইহ! ঢাকা 
অঞ্চলে এবং (৩) সাতনটা ইহা! ফরিদ পুর অঞ্চলে প্রচলিত । 
ইহাদের উভয়েরই কাণ্ড সবুজ বর্ণ। এবং অপেক্ষাকৃত 
অল্প সমন ইহারা পূর্ণ বিকাশ লাভ করে। (৪) দেওনাল্যা__ 
ইহা! ঢাকা অঞ্চলে প্রচলিত, কাণ্ডের বর্ণ মবুজ এবং ইহা 
পূর্ণ বিকাশ লাভ করিতে অত্যন্ত অধিক সময় লাগে। 
তিতাপাটের বংশভেদ (1২০০9) মিঠাপাট অপেক্ষা 


১২শ সংখ্যা । ] 


অনেক অধিক, তন্মধ্যে এই কয়টা বিশেষ উল্লেখ যোগ্য__ 
০১) দেশওয়াল পাট (0০. 0819. ৬2150 1২2030599) 
ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলে বিশেষ প্রচলিত। ইহার 
কাঁও ৪1৫ হাত পর্্যজ্, লম্বা হয়, কিন্ত অধিক জল পাইলে 
ইহার কাণ্ডের নিম্নদেশে লোমের মত শিকড় গুচ্ছ দৃষ্ট হয়। 
তবে ইহার বৃদ্ধি, এত তাড়াতাড়ি হয় যে যদিও অন্যান 
জাতীয় নার্িতার সঙ্গেই চৈত্র বৈশাখ মাসে (4১11, 
15) বপন করা যায়_ শ্রাবণ মাঁস (001১2 2720 0৮15) 
মধ্যেই ইহার বিকাশ পুর্ণ হইয়৷ কাটিবার যোগ্য হুয়। 
এজন্য ইহাকে আউসি পাটও বলে। ইহার দোষ এই ষে 
শাখা প্রশাখা কিছু বেশী বাহির হয়, এবং প্রধান কাণ্ডও 
তত সরল হয় না। (২) বোদ্বাই ঝা বাওয়া পাট (0. 022. 
21550 [0০০8) ইহাঁও ময়মনসিংহ এবং ফরিদপুরে 
বিশেষ শ্রচলিত। ইহার শাখা! প্রশাখা অত্যন্ত কম হয়, 
এবং ফলও" কম হয়। ইহার কাণ্ড ৬ হাত পর্যন্ত লা 
হয়। গোড়ায় অধিক জল থাকিলে, ইহারও কাণ্ডের 
নিয্নভাগে অসংখ্য শিকড় গুচ্ছ দৃষ্ট হয়। এই পাটের 
বাস অন্তান্ত পাট অপেক্ষা ভাল। এই পাটের ৰিকাশে 
অপেক্ষাকৃত অধিক সময় লাগে । এবং চৈত্র বৈশাখ মাসে 
বপন করিলেও ইহা! আশ্বিন মাস পর্য্যন্ত কাটিবার যোগ্য 
হয়। বর্ষার জলে প্লাবিত না হয়, এইরূপ স্থানেই এই 
পাটের চাষ হয়। (৩) বরপাট বা তল্লাপাট (0. 05912. 
৬০755 1202৫82)-- ইহার কাণ্ডের বর্ণ সবুজ। 
পু্বববঙ্গে মেঘনার উভয় পার্খন্থ চর সমুহ এবং অন্তান্ত যে 
যেস্থান বর্ষার জলে প্লাবিত হয়, সেখানেই এই পাটের 
চাষ হয়। ইহার কাও ৭৮ হাত পধ্যস্ত লম্বা হয়। অন্ত 
কোন শ্রেণীর পাট এত লম্বা হয় না। নিতান্ত চারাগাছ 
ভিন্ন বর্ধার জলে কিম্বা জমিতে জল দীড়াইলে এই পাটের 


কোন ক্ষতি হয়'্না, ইহার কাণ্ডের নি্নভাগে শিকড় গুচ্ছ 


হু না। (৪) আলত "পাটি বা বিষ্তান্থন্দর-__ (0. 0917. 
৬৪৩0 চ২০9) ইহা! রঙগপুর অঞ্চলেই বিশেষ প্রচলিত। 
ইহার কাণ্ড লাল বর্ণ। ইহার স্বীসও কিঞ্িৎ লাল 
এসাাযুকত। এই জন্ত বাজারে এই পাটের মুল্য অপেক্ষাকৃত 
কম। 

যে সকল স্থানে বর্ধার জল না উঠে এবং জমিতে জল না 


পাট বা নালিত!। 


৬৬৭ 


দড়ায় সে সকল স্থানে মিঠাপাট (0. 01365:455) এবং 
যে সকল স্থানে বর্ধার জল উঠে এবং জমিতে জল দীড়ায়, 
সে সকল স্থানে তিড়াপাট (0. 0525012715) ভাল 
জন্মার়। মোটামুটী দেখা যায় পূর্ববঙ্গে, ময়মনসিংহ, 
ফরিদপুর, পাবনা, চাকা, ত্রিপুরা প্রভৃতি স্থানে মেঘন! ও 
ব্রহ্মপুত্রের চরে, ও পার্খবর্তী বিল সমূহে তিতাপাট 
(0. 080501215) অধিক প্রচলিত । আবার পশ্চিম- 
বঙ্গে, কলিকাত। অঞ্চলে এবং হুগলি বর্দমান প্রভৃতি স্থানে 
এবং পশ্চিম ও দক্ষিণ ভারতবর্ষে মিঠাপাঁটই (০. 01 
€91753) অধিক প্রচলিত। ধান্তের মত পাটেরও আউসি 
এবং আমনি এই ছুই শ্রেণী আছে। মিটা এবং তিতা! 
উভয় পাটেরই এই ছুই শ্রেণী দৃষ্ট হয়। এবং যদিও সকল 
পাটই চৈত্র বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে বপন করা৷ যায়, কয়েক 
জাতীয় পাট শ্রাবণ মাসের মধ্যেই (0015 ৪010 4১5£1950) 
পূর্ণ বিকাশ লাভ করিয়! কাঁটিবার যোগ্য হয়। ইছাদ্িগকে 
আউসি পাট বলে। আবার কয়েক জাতীয় পাট আশ্ছিন 
মাসে পূর্ণ বিকাশ লাভ করিয়া কা্টিবার যোগ্য হয়। 
ইহার্দিগকে আমনি পাঁট বলে। ইহাও দেখা যায় যে যে 
সকল দেশে জল কম হয়, যথা উত্তর বঙ্গে, সে সকল দেশে 
পাট অপেক্ষাকৃত অল্প সময়ে পুর্ণ বিকাশ প্রাপ্ত হক, কিন্ত 
পণ্য পাট তপ্ত ভাল হয় না, এবং পরিমাণেও কম হয়। 
আবার যে সকল দেশে প্রচুর জল হয়, যথা পূর্ববঙ্গে, সেই 
সকল দেশে পাট পূর্ণ বিকাশ পাইতে অপেক্ষারুত অধিক 
সময় লাগে, এবং পণ্য পাট অধিক মুল্যবান এবং পরিমাণেও 
অধিক হয়। 


দ্বিতীয়াধ্যায__পা্টের জল বায়ু ও চাষ। 
৬। পাটের মাটি ও জল বায়ু। 


গ্রীন্মগ্রধান দেশে (অর্থাৎ যে সকল স্থানে উত্তাপ 
৬০০্ফ হইতে ১০*০ফ ) উষ্ণ বায়ুতে. এবং সিক্ত পলি 
ভূমিতে (2114%107) যে কোনরূপ মাটিতেই হউক অতি ও 
উত্তম রূপে নালিতার চাষ হইতে পারে । এই জন্যই বিষুব 
রেখার উত্তরে ২৩ ডিগ্রি কর্কট ক্রাস্তি) ও দৃক্ষিণে ২$ ডিত্রি 
(মকর ক্রাস্তি ) এই স্থান মধ্যে নদীর চরে এবং বিল এবং 
বিলের পার্বন্তী জমিতে পাটের ভাল চাষ হয়। অধিকাংশ 


বা পাট গাছ চারা অবস্থা অতিক্রম করিলে অর্থ ল- 
মগ্্ থাকিলেই ভাল ফসল পাওয়া যায়। এই সকল 
কারণে পূর্ববঙ্গ এবং আসামের মেঘনা ও ব্রহ্মপুত্রের চর 
ও পার্খবর্তা গ্রাম্য বিল সমূহে সর্ব্বাপেক্ষা ভাল পাট হয়। 
যেসকল জমি বর্ষাকালে জলমগ্ন হয় না, সে সকল জমির 
জন্য মিঠাপাট বিশেষ উপযোগী । সিরাজ গঞ্জে দেখা যার, 
এই জাতীয় পাট বর্ষাকালে অর্ঘ শুক জমি এবং বাস্ত ভূমিতে 
বঞ্ধিত হইতেছে; কিন্ত তিতাপাট ৩৪ এবং বংশভেদে 
&৮ ফুট জলমগ্র ধাকিলেও অতি সতেজে বন্ধিত হয়। এবং 
নারায়ণগঞ্জ, চীদপুর, ভৈরব প্রভৃতি স্থানে অনেক সময় 
দেখা যায় কৃষকের ডুব দিয়া ডুব দিয়া পাট কাঁটিতেছে। 
এ কথা মনে রাখা কর্তব্য যে যদ্দিও সিক্ত উষ্ণ বায়ু এবং 
আর্থ পলি ভূমি পাটের বিশেষ উপযোগী-__-তথাপি পাট 
গাছ ছোট চার! অবস্থায় থাকা কালীন যদি অত্যন্ত বর্ষা 
হুয়া জমিতে জল টীড়ায় তবে সকল জাতীয় পাঁট গাছই 
মরিয়া যায়। উপযুক্ত পরিমাণ জল পাইলে সকল মাটিতেই 
ভাল পাট হয় বটে, তথাপি সাধারণ ভাবে একথা! বল! 
যার যে দোয়া (০2:07) এৰং 'আটাল (০15-192422) 
মাটিতে যে পাট হয়, তাহার জী অতি উংকুষ্ট, এবং 
বেলে মাটিতে (5904 10277) যে পাট হয় তাহার আবাস 
নিরুষ্ট। তবে আসের গুণের উপর মূল্যের তারতম্য 
যতদিন উপযুক্ত মত না হয়-_ততদিন রলুষকগণ পণ্য পাটের 
পরিমাণের উপরই দৃষ্টি রাখিবে। জল বায়ু যদি ঠিক 
থাকে তবে, মাটি বেলে কি আটাল, উৎপন্ন পণ্য পাটের 
পরিমাণ সম্বন্ধে বেশী কিছু আসে যায় না। তবে আটাল 
মাটির চাষে, বেলে এবং ঠৌয়াস মাটা অপেক্ষা খরচ 
অধিক পড়ে । 


৭। পাটের চাষ। 


. পাটের চাষের জন্জ যতদূর সম্ভব গভীর চাষ করিয়া মাটি 
্ণ করিয়া ধুলার মত করিতে হয়। অল্প খরচে চুক্তি 
করিয়া হল চালনা করাইলে পাটের উপযুক্ত চাষ হওয়া 
ভব ন্য়। পুরোহিত যেমন চারি আনার চণ্ডীও জানে, 
রক আনার চত্তীও জানে__ন্কষকও তেমনি আট আনার 
ল চালনাও জানে বার আনার হল চালনাও জানে। 


প্রধাসী। 
নিজের ছাল তারা ভিজে বিডিল করিলে যেরপ ইচ্ছাম 


8 


গভীর করিয়া চাষ কর! যায়; চুক্তির ছাল গরু দ্বারা এমন 
কি অসস্তষ্ট কম বেতনের চাকর দ্বারাও সেইরূপ হইবে ন!। 
অসন্তুষ্ট চাকর লাঙ্গলের কটি এমন করিয়া ধরিবে যে ফাল 
ভাসিয়া ভাসিয়! জমির ২৩ ইঞ্চি 'মাত্র খুঁড়িযা চলিয়া 
যাইবে। তাহাতে গরুর বা মানুষের কিছুই পরিশ্রম 
হুইবে না। আবার সন্তুষ্ট প্রভুর হিতৈষী চাঁকুর লাঙ্গলের 
কটি এমন করিয়া ধরিবে যে আমাদের এই ক্ষীণজ্জীবী 
গরুতেই ফাল ৬1৭ ইঞ্চি পর্যযস্ত গভীর মাটি খুড়িয়! যাইবে, 
কিন্তু এরূপ করিলে গরু এবং মানুষ উভয়েরই পরিশ্রম 
হইবে। পাটের চাষ উপযুক্ত মত গভীর হওয়া চাই। 
এজন্য অতি যত্বের সহিত এক লাঙ্গলের খনিত গর্তের 
উপর দিয় তাহারই পশ্চাৎ পশ্চাৎ আর একটা লাঙ্গল 
চালাইয়া জমি ১০১২ ইঞ্চি গভীর করিয়া খুঁড়িক্' দিতে 
হয়। নিজের ভাল চাকর তিন্ন এইরূপ পরিশ্রম কেহ 
করিবে না। চুক্তির চাকর ২৩ ইঞ্চির বেশি গভীর করিয়া 
বড় চাষ করে না। সাধারণতঃ খেতের ধান বা! অন্য শস্ত 
উঠিয়। গেলেই পাটের চাষ আরম্ভ হয়। যে সকল নীচা 
জমী কার্তিক অগ্রাণ মাসেও না গুকায়, তাহাতে কলাই 
সরিষা প্রভৃতি রবি শস্তের সুবিধ! হয় না । এরূপ নীচ৷ 
জমিতে আমন ধান্ত উঠিয়া গেলেই পৌষ মাসে অথবা 
জমি গুকাইব! মাত্র, অর্থাৎ অত্যন্ত শুকাইয়া শক্ত হইবার 
পূর্বেই প্রথম চাষ দিতে হয়। চাঁষ দিতে.বিল্ করিলে, 
মাটি অত্যন্ত শুকাইয়া শক্ত হইয়া যায়। এবং চাষ করিতে 
অধিকতর পরিশ্রম ও সময় লাগে । আটাল মাটির জমি 
হইলে, তাহ! অতিরিক্ত শুকাইলে এত শক্ত হুইয়! যায় 


যে তাহার উপযুক্ত কর্ষণে ব্যয় অত্যন্ত বৃদ্ধি পায়। বদি 


অনিবাধ্য কারণ বশতঃ জমি অতিরিক্ত শুকাইয়া শক্ত 
হইয়া পড়ে তবে কিছুকাল অপেক্ষা করিয়া প্রথম বৃষ্টি 


হইলে, অথবা জল সিঞ্চনের রিশেষ সুবিধা থাকিলে জল 


সেচন বা “বুর” দিয়া (2০০178) মাটি যখনই একটু 
গুধ্ধ অথচ নরম থাকে তখনই চাষ দিতে হইবে । অপেক্ষা- 
ক্কৃত উচ্চ দোফসলি জমিতে কলাই সরিষ! এঁভূতি রবি শস্ত 
হয়। এরূপ জমিতে মাধ কি ফাল্গুন মাসে রবি শত উঠিয়া, 
গেলেই প্রথম চাষ দিতে হয়_-এস্থলেও মাটি গুকাইপ! 


১২শ সংখ্যা । 1 


নিসা 


শক্ত হই গেলে জলের সুবিধা থাকিলে: “বু” দিক অথবা 
যেই প্রথম বৃষ্টি হইয়া মাটি কিঞিত শুদ্ধ অথচ নরম হইবে 
তখনই প্রথম চাষ দিতে হইবে। অন্ততঃ চৈত্র মাসের 
মধ্যে প্রথম চাষ দিতেই হইবে। প্রথম চাষের অন্ততঃ 
১০1১৫ দিন পর্‌ বৃষ্টির দিন দেখিয়া জমিতে ভাল, পচা 
"গোবর সার ছড়াইয়! দিতে হয়, এবং বৃষ্টির জলট! কিঞ্চিৎ 
গুকাইলে দ্বিতীয় চাষ দিয়া মই দিতে হয়। 

* কৃষকের সর্ধধাই স্মরণ রাখা উচিত যে, একটা চাষ 
দিয়া, দ্বিতীয় চাষ দিবার পুর্বে কিছু সময় অতিবাহিত 
হওয়া আবস্তাক। যেন অগ্লজান বায়ু (05£0)) হুর্য্যরশ্মি এবং 
মাটিস্থিত বীজানু (39.০69712) মাটির স্তরে স্তরে রাসায়নিক 
পরিবর্তন সংঘটিত করিয়৷ তাহাতে উদ্ভিদের সহজপাচ্য 
খাস. প্রস্তুত করিয়া সঞ্চয় করিতে পারে। দ্বিতীয় চাষ 
ফাল্ুন টিক চৈত্রের মাঝামাঝি শেষ হওয়া উচিত। তৎপরে 
৭ হইতে ১৫ দিন অথবা যতদূর সম্ভব ফাক রাখিয়। জমি 
অনুসারে যে কর়টা চাষ্‌ প্রয়োজন তাহ! দিতে হইবে ; 
এবং প্রথম চাঁষের পর প্রত্যেক চাষের সঙ্গে সঙ্গে এক 
একবার মৈ দিতে হুইবে। যদি মাটিতে ঢেল! বাদ্ধে, 
তবে দ্বিতীয় চাষের পরই মুগুরে পিটিয়৷ ঢেলা ভাঙ্গিয়া 
দেওয়া আবশ্তক । শেষ চাষ দিয়া বিদে বা আঁচড়! দ্বারা 
আবর্জন| একত্র করিয়া ফেলিয়া দিতে হয়। অথবা 
তাহা গর্ভে পুতিয়া ফাঁস প্রস্তত করিয়া জমিতে ব্যবহার 
করিলে আরও ভাল হয়। অস্ততঃ' আবর্জন! পুড়াইয় 
সেই ছাই জমিতে ছিটাইয়া দেওয়া সঙ্গত। পাটের হাল 
দেওয়া সম্বন্ধে সর্বদা মনে রাখা কর্তব্য ষে ফাল যেন 
মাটির খুব ভিতরে প্রবেশ করে। এক ফুট পর্যযস্ত ভিতরে 
গেলেই খুব ভাল হয়। তবে কৃষকের হূর্বল গরু দ্বার! 
তাহা! চলে না। এন এক লাজলের খনিত গর্তের 
ভিতরে অন্য লাঙ্গল চালাইয়াঁ চাঁষ যত গভীর করা যায়, 
তাহাই করিতে হুইবে।, চাষ গভীর, মাটা আগাছা ও 
ঢেলাশূত্য ধুলির স্টান় চূর্ণাকুত__এই সকলই পাটের জন্ত 
বিশেষ প্রর়োনীয়। বিলাতের পুর্বকালের একজন বড় 
ঢ88$ (5658০ 511) একটী কথা আমাদের গরীব 
কৃষকের সর্বদা মনে রাখা বিশেষ বর্তব্য। তিনি তাহার 
জমিতে কখনও কোন সার ব্যবহার করিষ্তেন না, এবং 


পাট বা নালিতা। 


৬৬৯. 


_লিতেন শচাষইফাস” (থে? 59 ছি আরে 
গরীব কৃষক অপরিমিত সুদ দিয়া টাকা ধার করিয়া, সার 
ক্রয় করিবে আশ! কর! যায় না। চাষ ভাল করিয়! 
করিলে বিনা সারেও ভাঁল শন্ত পাওয়া যায়। চাঁষ শেষ 
হইলে পরে মৈ দিয়! জমি সমান করিয়৷ বীজ ছিটাইয়া 
( বীঞ্জের সঙ্গে ছাই ও শু মাটা মাখিয়! লইলে, সমানভাবে 
ছিটাইবার স্থৃবিধা হয়) সমানভাবে একবার লম্বালম্বি 
আর একবার পাশাপাশি ফেলিতে হয়। বীজ ফেলিয়া! 
একবার আচড়। দ্য ঢাকিয়! দিয়া মৈ দিয়া সমান করিবে 
ও মাটিটা চাপিয়! দিবে। বিঘা প্রতি সোয়া সের হিসাবে 
বীজ ফেলাই ভাল। বেশী ফেলিলে গাছ দূর্বল এবং 
পণাপাট নরম হয়। কম ফেলিলে গাছে ডাল পাল! বেশী 
হয় এবং তাহাতে পণ্যপাট খারাপ হয়। চৈত্র বৈশাখ কি 
জ্যৈষ্ঠ মাসই বীজ ফেলিবার সময়। 

যে দেশে যখন বর্ষা আরস্ত হয় তখনই বীজ ফেজিতে 
হয়। পূর্ববঙ্গ ও আসামে চৈত্র বৈশাখ এবং পশ্চিমবঙ্গে 
বৈশাখ জৈষ্ট্েই পাট বুনিবার সময়। , বীজ ভা হইলে 
গাছ ভাল হয়, এজন্য» প্রত্যেক কৃষক আপনার ক্ষেত্রের 
সর্বোৎরুষ্ট পরিপক্ক গাছ বাছিয়া বীজের জন্ত যত্বের সহিত 
রক্ষা করিবে। অনেকে বলেন যে ষে ক্ষেত্রের ঝুঁজ সেই 
ক্ষেত্রে না বুনিয়া! অন্য ক্ষেত্রে বুনিলে 'অপেক্ষাকৃত ভাল হয়। 
এজন্য পার্খববর্তী গ্রামের কৃষকের! যদি আপনাদের সর্ববোৎ- 
কষ্ট গাছের বাজ পরস্পরের সহিত বিনিময় করেন, তবে 
পাট গাছের আরো উন্নতি হইবে এরূপ আশা অনেকে 
করেন। পফলেন পরিচীয়তে”। তবে এইরূপ বিনিময়ে 
প্রবঞ্চনারও আশঙ্কা আছে। বীজ বুনিবার ৫1৭ দ্বিনের 
মধ্যেই চার! বাহির হয়। 


৮। পাট গাছের যত্ব। 


বেলে এবং দোয্কাস মাটিতে চারা সহজেই বাহির 
হইয়। বর্ধিত হয়, কিন্ত আটাল মাটির উপরে অনেক স্বময় 
এমন শক্ত সরের মত বাদ্ধিয় যায়, যে চারা বাহির হুইয়াওঁ 
বঞ্ধিত হইতে পারে না। এপ স্থানে চারা গাছের শিকড় 
মাটিতে ভাল করিয়৷ ধরিলে পর--অনুমান বুনিবীর 
৮/১* দিন পরে একবার আচড়া বা বিদ্ধ দ্বার! মাটির 


,৬৭০ 


(উপরের রটা ভাললিযা দিবে। প্রাণিগণে মত গাছের ও 


শ্বাস প্রশ্বাস আছে এবং বাতাস বন্ধ হইলে যেমন প্রাণীর! 
শ্বাস বন্ধ হইয়! মরিয়! যায়, গাছ--বিশেষতঃ চারা! গাছের 
শিকড়ের বাতাস বন্ধ হইলে মরিয়া যায়। বুদ্ধিমান রুষক 
এজন্তই সময় মত নিড়াইয়! এবং আচিড়! চালাইয়া এইরূপ 
সর ভাঙ্গিয়া গাছের শিকড়ে বাতাস প্রবেশের স্থবিধা 
করিয়৷ দিবে। পাট গাছ ৮৯ আম্ুল উচা হইলে আর 
এররার আচড়া বা বিদে চালাইয়! গাছ পাতলা করিয়া 
দিবে। সে সঙ্গেই গাছের চারিদিকের মাটি ও কতক 
টিলা কর! হইবে এবং আগাছাও উঠান হুইবে। যাহা 
অপূর্ণ থাকে তাহা হাতে গাছ উপড়াইয়া, নিড়াইয়া এবং 
আগাছ। উঠাইয়! দিবে। মোটামুটি দেখিবে যেমন প্রত্যেক 
গাছের চারিদিকে ৪ হইতে ৬ ইঞ্চি অর্থাৎ ৫ হইতে ৮ 
আঙ্গুল পরিমাণ স্থান খালি থাকে । গাছ ১ হস্ত পরিমাণ উচ্চ 
হুইলে আর আচড়া! চালাইবে না। তগন হাতে নিড়াইয়া 
আগাছ। তুলিবে এবং মাটি টিল! করিয়া দিবে। গাছ ছুই 
কি আড়াই হাত উচ্চ হইলে শেষ নিড়ানি ও বাছাই দিবে। 

ঃপর পাট গাছের আর কোন ধিশেষ যত্রের আবশ্ঠক 
করে না। 


৯। পাটের শক্র। 


অনাবৃষ্টি পাটের প্রধান শক্র। পাট বুনিবার পর যদি 
অনৈক দিন বৃষ্টি না হয় তবে পাট গাছের জোর অত্যন্ত 
কম 'হুইয়। পড়ে, এবং ফসল পরিমাণে অত্যন্ত কম হয়। 
তাহার বাজার দরও কম হয়। অতি বৃষ্টিতে সময় ভেদে 
পাটের অনিষ্ট করিতে পারে। পাট গাছ যখন ছোট 


চারা অবস্থায় থাকে তখন যদি অত্যন্ত বৃষ্টি হয় তবে" 


অনেক সময় গাঁছগুলি জল জমাতে গোড়া পচিয়া মরিয়া 
যায়_অথব! চারাগাছ জলে ডুবিয়। গিয়! শ্বাস বন্ধ হইয়া 
মরিয়া যায়। অতি বৃষ্টিতে মিঠা পাট জাতীয় গাছের 
অধিকতর অনিষ্টের আশঙ্কা। তিতা পাট জাতীয় গাছ 
চারা অবস্থা! অতিক্রম করিলে পর যত বেশী জল পায় 
ততই জ্লোরের সহিত বঞ্ধিত হইতে থাকে । 

' অনাবৃষ্টি অতি বৃষ্টির পর সকল প্রস্তয়ই প্রধান শক্ত 
নান! প্রকার ছাতাধর1 রোগ (17010 01562,56) এবং 


প্রবাসী । 


নানাজাতীয় পোকা। কিন্ত পট সম্বন্ধে এ সকল পক্র 


[৮ম ভাগ। 


বড় বেশী অনিষ্ট করে না। তবে ছই প্রকারের পোকা 
সময় সময় বিশেষতঃ জলের অতাবে গাছগুলি ছুর্ববল হইলে 
নাঁলিতা গাছকে আক্রমণ করিতে দেখা যায়। তাহার 
একটা প্রজাপতি বা ত্াইসযুক্ত পক্ষবিশিষ্ট (০1710076579) 
জাতীয় এক শ্রেণীর (4১০01৭9০) অন্তর্গত। বাঙ্গালা 
কোন নামকরণ ঠিক হয় নাই। (ইংরাজি লাম 
33199072.)। এই পোক! পাট গাছ যখন কচি থাকে 
তখন তাহার পাতায় ডিম পাড়ে এবং সেই ডিম" 
ফুটিয়া তাহা! হইতে একপ্রকার শুয়া পোকা (7,259) 
নির্গত হয়। 

সেই সকল শুয়া পোকা পাঁট গাছের কচি কচি পাতা- 
গুলি খাইয়া! বর্ধিত হয় এবং শেষে গুটি বা কোষ প্রস্তুত 
করিয়৷ তাহাতে নিদ্রিত (7076০) অবস্থায় থাকে এবং 
কিছুদিন অস্তে পূর্ণ বিকাশ প্রাপ্ত প্রজাপতি (108০) 
হইয়া বাহির হইয়! উড়িয়! যাঁয়। এইট পোকাই কৃমি (].18) 
অবস্থার পাট গাছের পাতা৷ খাইয়া ফেলে। এবং তাহাতে 
সেই পাটের গাছ অত্যন্ত দুর্বল হইয়া! পড়ে। ও অনেক 
গাছ মরিয়া যায়। যে সকল আক্রান্ত গাছ বাঁচিয়! থাকে 
তাহা হইতেও ভাল ফসল উৎপন্ন হয় না। এই সকল কৃষি 
(95157511121) দেখিতে সাদা গ্রবং গায়ে কিছু কিছু 
লোম থাকাতে শুয়৷ পোক। নাম দেওয়া যায়। বিন! 
বায়ে সুধু গাস়্ খাটিয়া এই পোকার প্রতিকার করিতে 
হইলে পোকাগুলি হাতে ধরিয়া ধরিয়৷ একত্র করিয়া 
আগুনে ফেলিয়! দেওয়াই ভাল। তত্তি্ন যে জমিতে এই 
গুয়া পোকার উপদ্রব হয় তাহাতে বিঘা! প্রতি ১০১২টা 
মুরগী ছাড়িয়। দিলে অল্প সময় মধ্যেই পাট ক্ষেত এই গুয়! 
পোকার উপদ্রব হইতে মুক্ত হইবে। আমরা শিবপুর কৃষি- 
ক্ষেত্রে এই প্রণালী অবলম্বন করিয়৷ উপকার পাইয়াছি। 
পাটের চাষা অধিকাংশই মুসলমান। তাহাদের পক্ষে এই 
পোকার এবং এই জাতীয় অগ্তান্ত পোকার হস্ত হইতে 
মুক্তিলাত করিবার এ অতি সহজ উপায়। এ সকল 
উপায় যাহার! অবলম্বনে অশক্ত তাহাদের পক্ষে কেরাসিন 
তেলের জল-_ছুই ছটাক কেরাসিনে একসের জল হিসাবে 
ঝাকরাইয়! ভাঁল করিয়া! মিশাইয়া৷ অথবা-_তামাক পাতার 


৬ 


তিল ০০০৫১ 


জল অর্থাৎ এটার তামাক সাজা, একসের জলে ভাল 
করিয়া সিদ্ধ করিয়৷ তাহাতে সমান পরিমাণ চুণের জল 
মিশাইয়া ভ্রুত্েক গাছের গায়ে বাগানে জল দিবার ঝাঝরি 
দ্বারা বা ছিটাইয়। দেওয়। ভিন্ন অল্প ব্যয়সাধ্য প্রতিকারের 
অন্ত উপায় দেখিতেছি না? যাহারা! পরের পয়সা খরচ 
করেন অথবা! নিজের পয়সা খরচ করিতেও কুষ্ঠিত নন 
তাহারা রীতিমত কেরাসিনের ঘি (0.9195176 91008151017) 
প্রস্তত করিয়া এবং এক্রেয়ার বেপরাইজার (1০1217 
,৮21201150) ১৫।২০ টাকা দামে ক্রয় করিয়া তত্দারা 
প্রয়োগ করিতে পারেন। নিয়লিখিত প্রণালীতে কেরা- 
সিনের ঘি (1:599:006 20715100)) 'প্রস্তত করিতে হয়। 
এক পোয়া সাবান পাঁচ সের জলে মিশাইয়া! ফেল এবং 
আগুনে সিদ্ধ করিয়া খুব গরম অবস্থাতে দশ সের কেরাসিন 
তেলে. ঢালিয়। দিয়! পিচকারী দিয়া দশ মিনিট কাল তাহা 
থুব আলোড়ন করিয়৷ দেও। যখন দেধিবে ভাল করিয়া 
মিশিয়া' গল! ঘির মত হইয়াছে, তখন ঠাণ্ডা হইতে দেও। 
দেখবে তখন বেশ গাড় হইয়াছে । ইহারই নাম 
কেরাসিনের ঘি (10510951075 5100151017)। বাবহার 
করিবার সময় এই ঘির একভাগ লইয়া তাহাতে নয় ভাগ 
জল যোগ করিয়া পিচকারী দ্বারা খুব ভাল করিয়া মিশাইয়া 
গাছের উপরে প্রয়োগ কর। পার ত এক্লেয়ার বেপারাইজার 
(75০1217 ৮20011507) দ্বারা প্রয়োগ করিবে। আর 
তাহা না থাকিলে, বাগানে জল দিবার ঝাঝরি দ্বারা 
ঝারের মত করিয়া প্রয়োগ করিবে । এক্রেয়ার বেপরাইজার 
খরিদ করিতে ১৫।২*২ টাক! লাগে। আবার তাহা একটু 
মাত্র খারাপ বা বিকল হইলেই একেবারে অব্যবহার্ধ্য 
হুইয়। যাইবে। পাড়াগীয়ে ইহার কোন মেরামত হইবে 
না। এরূপ অবস্থায় আমর! কৃষককে ইহ! কিনিবার পরামর্শ 
দিতে পারি না।, 

আর এক রকমের €পাকা আছে তাহাতেও পাটের 
খুব অনিষ্ট হয়। তাহা কঠিন পাথা বিশিষ্ট জাতীয় (0০15০- 
76675) পোকার এক শাখার (097০9, 1107109.6) 
অস্তর্গত। ইহা দেখিতে কাল এবং অতি ক্ষুত্র কতকটা 
আমাদের পুরাতন ঢাউলের পৌকার মত। এই পোকা! 
ধাত দিয়া (02201519) পাট গাছের গাইটের (০৭৩৪) 


পাট ৰা নালিতা। 


৬৭১. 


বাকল কাটিরা সেই ছিরের » মধ্যে একটা কটা বলি 
ডিম পাড়ে । সেই ডিম ফুটিয়৷ ছোট কৃমি (122) জন্মে, , 
এবং তাহ। গাছ খাইতে খাইতে বর্ধিত হইয়া ভিতরে 
প্রবেশ করিয়া নিপ্রিত 'অবস্থাক্ন (74১9) কিছুকাল থাকিয়। 
পরে পুর্ণ বিকাশ প্রাপ্ত পোকা (1772০) হুইয়া বাহির 
হইয়। আবার গাছ খাইতে আরম্ভ করে, এবং শেষে ডিম 
পাড়িয়া বংশ বিস্তার করে। এই পৌকার আক্রমণে 
পাট গাছ মরে ন! বটে; কিন্তু পাট মাঝে মাঝে কাটিয়! 
যায় এবং স্থানে স্থানে ময়লা দাগ পড়ে । আশ খারাপ 
এবং কম হয়, এবং তাহার দরও কম হয়। এই পোঁকার 
প্রতিকার করা কঠিন। কারণ ইহা! অধিকাংশ কালি 
গাছের ভিতরে থাকে এবং পূর্ণ বিকাশ প্রাপ্ত হইলে এক 
গাছ হইতে নিকটে অন্ত গাছে উড়িয়া যায়। 
কেরাসিনের ঘি (0:57951770 1015100) বা! তামাক 
পাতার জল ব্যবহার কর! যাইতে পারে, কিন্তু আশানুরূপ 
ফলের সম্ভাবনা কম। একটী কথা ক্ষকের মনে রাখ! কর্তব্য-_ 
যেমন মানুষের রোগাদি ছুর্বল গরিবদিগুকেই বেশী আক্রমণ 
করে, তেমনি পোকা গ্তীলিও ছূর্বল গাছগুলিকেই আক্রমণ 
করে। গাছ সতেজে বদ্ধিত হুইলে তাহাতে এক প্রকার 
তিক্ত কটু রস জন্মে যাহা পোকার পক্ষে অখান্ এবং 
কষ্টদায়ক। এজন সর্বদা (১) উপযুক্ত ফাঁস ব্যবহার 
করিয়া (২) কিন্বা নিড়াইয়! বা বিদে (আচড়া) চালাইয়া 
গাছের শিকড়ে হাওয়। প্রবেশের স্থবিধা করিয়া (৩) আগাছা! 
উঠাইয়৷ গাছের খাঘ্ের অপচয় বন্ধ করিয়! এবং (৪) 
জলাভাব হইলে জণের বন্দোবস্ত করিয়া গাছকে সতেজে 
রক্ষা করিতে পারিলে গাছের কোন প্রকার পোকার 
আক্রমণের ভয় থাকে না। 
পাটের সম্বন্ধে ছাতা ধর! রোগের ([7472০16 0156996) 
কথা বড় শোন! যায় না। “তবে একটী রোগের কথা 
এস্থলে উল্লেখ করা আবশ্তক। পাটের গাছ চারা থাকা! 
কালীন এমন কি এক হাত দেড় হাত লম্বা হওয়! পর্য্যস্ত 
২৪ দিন ক্রমাগত বৃষ্টি হইয়া জল না ঠাঁড়াইয়াও যদি জমি 
অত্যন্ত ভিজা! (বা সেঁতসেতে ) হইন্া যায়-_-তখন দেখা 
যায় ষে স্থানে স্থানে, গাছগুলি ঢলিয়া পড়ে এবং মরিয়। 
যায়। মানুষকে মাপে কাটিলে যেরূপ হঠাৎ ঢলিয়! পড়ে, 


৬খই 


গাছেরও প্রায় সেইরূপ অবস্থা; হয়। ইহা উজার 
ছাতা ধরা রোগ (9৮000 0০ 1391522570)। ভিজা! 
মাটিতে কচি কচি শালগম প্রভৃতি চারাও এই রোগে অনেক 
সমর মরিয়া যায়। ঠিক্‌ গাছের গোড়াতে এই রোগ প্রথম 
আক্রমণ করে। ক্রমে সমস্ত গাছের শরীরে বিস্তৃত হয়। 
অগুবীক্ষণের সাহায্যে এই রোগ বেশ প্রত্যক্ষ করা যায় 
এবং বৈজ্ঞানিকের! এই রোগ সন্বদ্ধে অনেক আশ্চর্য্য কথা 
আবিফার করিপাছেন। তাহার এ স্থলে " উল্লেখ করা 
গেল না। চারা অত্ান্ত ঘন করিয়া বুনিলে এবং সেই 
সঙ্গে জমি খুব ভিজা হষ্টলে রোগের আশঙ্কা বেশী। এই 
রোগের চিকিৎসা অতি সহজ এবং বিনা বায়েই কর! 
যায়। যে সকল গাছ টঢলিয়া পড়িয়াছে সেগুলিকে 
তৎক্ষণাৎ উৎপাটিত করিয়া অনেক দূরে নিক্ষেপ করিবে। 
তারপর জমির জলগ্রণালীগুলি (])7217) কোদাল দিয়া 
ভাল করিয়া! খুলিয়৷ দ্িবে। এবং জলপ্রণালীর সংখ্যা 
ও এই পরিমাণ বৃদ্ধি করিয়৷ দিবে যেন অল্পকাল মধ্যে 
জমিটা শুকাইয়া, .বিদে বা আঁচড়া দিবার যোগ্য হয়। 
এবং বিলম্ব না করিয়া বিদে দিতে “পারিলে দিবে। কিন্ত! 
হাতে নিড়াইয়। বাছাই দ্রিবে। অন্তত আক্রান্ত গাছের 
চভুঃপ'স্বস্থ গাছগুলি হাতে নিড়াইয়! বাছাই দিবে। গাছের 
গোড়ায় এসং শিকড়ে বাতাস প্রবেশ করিতে পারিলে, 
এবং মাটি কিঞ্চিৎ গুকাইলেই এই রোগ নিবারণ হয়। 
সাধারণ কৃষকেরা এই রোগকে “হাজা” বা “পেক চিপা” 
লাগা বলে। (ক্রমশঃ) 
শ্রীতিজদাস দত্ত। 


উত্তরবঙ্গ সাহিত্য-সম্মিলন ।% 


কালচক্রের পরিবর্তনে বাঙ্গালীর অবস্থা দিন দিনই শোচনীয় 
.হুইয়া পড়িতেছে। .যে বাঙ্গালীর বাহুবল-কাহিনী, যে 
বাঙ্গালীর বীরত্ব-গাথা যুগ যুগাস্তর ধরিয়া ইতিহাসের পত্রে 
পত্রে জলস্ত ভাষায় কীর্তিত হইয়া আসিয়াছে, ্মরণাতীত 


কাঁল, হইতে যে বাঙ্গালীর গৌরব-গরিমা দিগোশে বিস্তৃত 


* রংপুরস্থ উত্তরবঙ্গ সাহিত্য-সপ্মিলনের প্রথম অধিবেশন ( ১৩ 
আধঘাঢ়, ১৩১৫ সাল ) উপলক্ষ্যে লিখিত। 


প্রবাসী | 


[৮ম ভাগ। 


হইয়া পড়িয়াছে, লেই বাঙ্গালী__বঙগ-জননীর পরি সন্তান 
বাঙ্গালী আজ হর্বল কাপুরুষ বলিয়া নিন্দিত। বাঙ্গলার 
যে সকল স্বাধীন নরপতির অজেয় প্রতাপে শক্রকুল সদা- 
সর্ধবঘ। সশঙ্কিত থাকিত, যে শুরবংশীয়, পালবংশীয় ও সেন- 
ংশীয় নরপতিগণের বীরত্ব-গৌরব-পরিচয় দেশের নাঁনা 
স্থানে অগ্যাপিও দৃষ্টিগোচর হুইয়া থাকে, যে বাঙ্গালী প্রতা- 
পাদিত্য, সীতারাম, কংসনারায়ণ, কেদার বাল প্রভৃতি 
ভূঁইয়াগণের অতুল গ্রতাপে জন স্থল প্রকম্পিত হুইত) 
বেশিদিনের কথা নহে,_-ষে যুদ্ধ-বিশারদ মোহনলাল, 
মেনাহাতী, জ্ানকীরাম প্রভৃতি সেনাপতিগণের ছুদ্ধর্যরণনীতি 
সমগ্র দেশকে বিল্ময়াবিষ্ট করিয়া রাঁথিত, হায় সেই বাঙজ্গলা- 
দেশের সেই বাঙ্গালী বংশেরই আজ কি শোচনীয় পরিণাম ! 

আজ পাশ্চাত্য দেশাগত নবীন শ্বেতজাতির বীরত্ব ও 
মহত্ব প্রাচা দেশ মুখরিত। ভারতবর্ষ তাহাদের বিজয়লব্ধ 
সম্পত্তি বলিয়৷ তাহার! শ্লাঘ! প্রকাশ করিতেছে । ইংরেজ 
ইত্তিহাস-লেখকগণ জগতের সমক্ষে প্রকটিত করিয়া 
গিয়াছেন যে,_-পঞ্চনপ্ধের পুণ্য-ক্ষেত্রে, পলামীর আত্র- 
কাননে--সর্ধত্রই বাঙ্গালী, ভারতবাসী, ইংরেজদের বাহুবলে 
ও বুদ্ধিকৌশলে পরাজয় ও বশ্ঠতা স্বীকার করিয়াছে। 
কিন্তু জিজ্ঞাসা করি, ইহাই কি সত্য? ভারতবর্ষ কি সত্য 
সত্যই ইংরেজদের বিজয়লন্ধ সম্পত্তি? ভারতবর্ষ কি সত্য 
সত্যই ইংরেজদর বাহুবলে বিজিত, না ভারতবাসী নিজে- 
রাই আপনাদিগকে ইংরেজের অধীনে আনয়ন করিয়াছে? 
তাহারা নিজেরাই কি ইংরেজের হস্তে দেশের শাসনভার 
অর্পণ করে নাই? ভারতবর্ষ আপনিই কি আপনাকে 
জয় করে নাই? 

আমরা বহুদিন ইংরেজদিগের লিখিত এবধ্প্রকার অসত্য 
অলীক ইতিহাস পাঠ করিয়া! সত্য সত্যই আপনাদ্দিগকে 
মনুষ্যেতর শ্রেণীর মধ্যে গণন! করিয়া, আসিতেছিলাম, 
পাশ্চাত্য অন্ধ-শিক্ষার মোহে আপনাকে তুলিয়া, আপনার 
প্রাচীন ইতিহাস তুলিয়া, বিদেনায় ভাবে দেশীয় হৃদয় গঠিত 
করিয়া আসিয়াছি এবং স্বার্থপরতার' কঠিন নিগড়ে সকলে 
শৃঙ্খণিত হইয়া রহিয়াছি। যে শিক্ষায় আয্মোরতি ও জাতীয় 
উন্নতি সাধন হইয়! থাকে, তারতবাসীর ভাগ্যে সে শিক্ষা 
লাভ বহুদিন ঘটে নাই। কিন্তু বিধাতার কপার দেশের 


শে সংখ্যা | ]. 


মধ্যে বাতাস বহিতে আরম করিয়াছে, সৈবারীর 
প্রাণের সাড়ু। পাওয়া যাইতেছে। যে পাশ্চাত্য অন্ধশিক্ষা- 
মোছে অভিভূত হইয়া আমর! স্বদেশ ও স্বজাতিকে ভুলিয়! 
নিজের স্বার্থসাধনের পন্থান্বেণ করিয়া আসিতেছিলাম, 
এক্ষণে সেই প্রবৃত্তি প্রুরিবন্তিত --সেই অন্ধ-মোহ দুরীভূত 
'হুইতে চলিয়াছে। 

আমাদের, পূ্ব-স্বরূপ লাভ করিতে হইলে, সর্বাগ্রে 
জাতীয় ভাষার সাহায্যে জাতীয় শিক্ষার প্রবর্তন ও প্রাচীন 
ইতিহাস পাঠের ব্যবস্থা করিতে হইবে। জাতিত্ব-বন্ধনের 
মুলই জাতীয় সাহিত্য। যেজাতির মধ্যে জাতীয় সাহিত্য 
জনসাধারণের যত উপযোগী হইবে, ততই উহা জাতীয় 
ভাবে অনুপ্রাণিত হইবে এবং এক জাতীয় প্রত্যেক ব্যক্তির 
হৃদয়েঠ একজাতীয়তার ভাব অস্কুরিত ও পরিবন্ধিত হইতে 
থাকিৰে ৮. এক বিজ্ঞ সমালোচক লিখিয়াছেন,--“সমগ্র- 
জাতির মঙ্গলের প্রতি দৃষ্টি রাখিয়া সাহিত্য রচনা করিলে 
সাহিত্যের সাহায্যে বড় বুহৎ, ঝড় মহৎ, বড় সুন্দর, বড় 
পবিত্র কাধ্য করিতে পারা যায়। সাহিতা বড় সামান্ত 
সামগ্রী নহে, বড় সহজ সামগ্রীও নহে"। স্ুপ্রণাণীতে রচিত 
হইলে, উহ জাতি গাঁড়বার কার্যে যেমন সহায়তা কবে, 
কুপ্রণালীতে রচিত হইলে, জাতি ভাঙ্গিবার পক্ষে তেমনই 
কাধ্যকর হয়, জাতি গঠনের তেমনই প্রতিবন্ধকতা করে। 
গঠনের গুণে সাহিত্য যেমন স্থন্দর, যেমন অমৃতময় ফল 
প্রসব করে, গঠনের দোষে তেমনই করর্ধ্য, তেমনি বিষময় 
ফল প্রদান করে! যে সাহিত্যের ফল কদর্য্য ও বিষময়, 
যে সাহিত্য জাতি ভাঙ্গে বা জাতি গড়িতে দেয় না, তাহা 
জাতীয় সাহিত্যও নহে, প্রক্কৃত সাহিত্যও নহে।” 

' শিশু ভূমিষ্ঠ হইল যে ভাষা ব্যবহার করে; যে ভাষায় 
স্বীয় হর্ষ. বিষাদ, যাঁতন! আনন্দ, সুখ ছুঃখ জ্ঞাপন করে__ 
তাহা তাহার মাতৃন্ভাষ৷ । এই সাহিত্য ও জাতীয় সাহিত্য 
এক জিনিষ নহে। ব্বস্ত মাতৃভাষার শেষ পরিণতি জাতীয় 
সাহিত্যে, চর্চার সঙ্গে সঙ্গে জাতীয় সাহিত্যের নিকটবন্তী 
হইক্সা থাকে। মাতৃভাষার শিক্ষক রক্ষক যেমন শিশুর 
মাতৃগণ, জাতীয় সাহিত্যের রক্ষকও তেমনি দেশের জন- 
সোঁধারণ। দেশের সর্ধধ শ্রেণীর সর্বজাতীয় লোকের সাহচর্য 
ব্যতীত, অক্লান্ত অধ্যবসায় ব্যতীত জাতীয় সাহিত্য গঠিত 


উত্তরবঙ্গ সাহিত্য-সম্মিলন। 


৬৭৩ 


ও উন্নত হইতে পারে দা এ কার্য স্বদেশের কার্য 
স্বদেশবাসী প্রতোক নরনারীর কার্য; হশ্দ্য অট্রালিকাবাসী 
মহারাজা রাজ রাগচক্রবস্তী হইতে দীন কুটিরবাসী নিরল্প 
নিরাশ্রয় ভিক্ষা-সম্বল ভিখারী--সকপকেই ইহার সেবায়, 
মন প্রাণ সমর্পণ কারতে হইবে । 

এক্ষণে আমি প্রাচীন সাহিত্যের কিঞ্চিৎ পরিচন্ প্রদান 
করতঃ অগ্তকার 'মালোচ্য বিষয়ের অর্থাৎ 'উত্তর বঙ্গীয় এই 
সাঠিত্য-সম্মিপনের উদ্দেশ্ঠ ও কাধ্যপ্রণালী-গঠন সম্বন্ধে 
আলোচন। করিব। ৃ 

আমাদের বর্তমান জাতীয় ভাষা! ও সাহিত্য--. বাঙ্গল!। 
কিন্তু চির ধিনই বাঙগল! মামাদের জাতীয় সাহিত্যের 
গৌরবময় আসনে প্রতিঠিত ছিল না। কত দিন 
হইতে বাঙগলা ভাষার স্থগ্রপাত হইয়াছে, কতদিন হইতে 
বাঙ্গণ। বাঙ্গাপীর লিখিত ভাষারূপে গণা হইয়াছে, তাহা 
এখনে! নির্ণাত হম নাই । তৎসম্বন্ধে নান! জনের 
নানা মত প্রচলিত মাছে, তাহার আলোচনা এক্ষণে 
নিশ্রয়োজন। বৈদিক ভাষাই আর্ধাজাতির মাদি ভাষ! 
ছিল, পরে সংস্কত ভাবার প্রচপন হয়। সমাজ-বিপ্লব 
ধম্ম-বিপ্রব ও রাষ্র-বিপ্লব প্রভৃতি সমস্ত বিপ্লবই ভারত- 
বর্ষের বুকের উপর দিয়া প্রবািত হইয়! গিয়াছে ।. এই 
সকল বিপ্লবে দেশের আভ্যন্তরীন অবস্থা যেমন পারবস্তিত 
হয়, দেশের ভাষাও সেই সঙ্গে প্রভূত পারমাণে পরিবন্তিত 
হইয়! থাকে । সংস্কৃত ভাষ! বহুকাল এদেশে প্রতৃত্ব বিস্তার 
করিলেও অকম্মাৎ বৌদ্ধ-বিপ্রবে তাহার আসন বিকম্পিত 
হইয়া উঠে, দেশের মধ্যে এক নব ভাষা মস্তক উত্তোলন 
করিয়া দণ্ডায়মান হয়। এই ভাষার নাম-_পালী ) বৌদ্ধ- 
ধর্মাবলম্বীরা .এই ভাষার সাহাঁষোই তাহাদের ধর্মু্রস্থ, 
নীতিগ্রন্থ, ব্যবহারশাস্ত্র প্রভৃতি যাবতীক গ্রন্থ রচনা করিতে 
আরম্ভ করিল। ইহ! আড়াই হাজার বৎসর পূর্ক্বের কথা । 
এই সময় হইতে সংস্কৃত ভাষা নিপ্রতভ হইতে আরম্ত হয়।, 
তৎপর বৌদ্ধধর্মের অবসানে ও ক্রাঙ্গণ্যধর্দের পুনরুখানে 
পুনরায় সংস্কৃত ভাষার চর্চ/ আরব্ধ হয়, কিন্তু পূর্বের নবাগত 
ভাষাটীর সাহায্যে দেশে যে প্রাকৃত ভাষার স্তর কষ্ট 
হইয়াছিল, তাহা বিলুপ্ত হইল না। এই প্রাকৃত ও সংস্কতের 
মিশ্রণে গৌড়ীয় ভাবার শৃষ্টি। খুষ্টীয় দ্বাদশ শতাব্দীর 


৬৭৪ 


প্রারৃতব্যাকরণ মধো গৌড়ীয় ভাষ'র আসন প্রদত্ত হইয়াছে, 
দেথিতে পাওয়! যাক়্। স্বতরাং ছাদশ শতাব্দীর পূর্ব্বেই 
যে গৌড়ীয় বঙ্গ-সাহিতোর স্যষ্ট হইয়াছে তাহা! অনুমান 
করা যাইতে পারে। এবং বৌদ্ধযুগে যে তাহার বিস্তার 
ও উন্নতি সাধিত হইয়াছিল তাহাঁও দেখাঁন যাইতে পারে। 

পূর্বেই বলিয়াছি যে, সামাজিন বিপ্লবে ভাষা বিপ্লুব ৭ 
উপস্থিত হয়। এদেশের বিভিন্ন ধর্ণাসম্প্রদায়ের কলহ ও 
ধর্মপ্রভাব সংস্থাপন প্রচেষ্টা হইতেই গ্রধানতঃ বঙ্গসাঠিতোর 
বিস্তার ও পরিপুষ্ট সাধিত হইস্গাছে । বৌদ্ধ, শৈব, শান্ত, 
বৈষ্ণব, মোৌপলমান প্রভৃতি সমস্ত ধর্ধের ও দর্ম্ীবলম্বীর 
প্রভাবই বঙ্গসাহিত্যগঠনের পক্ষে প্রদ্থৃত সহায়! করিয়াছে। 
নিমে সংক্ষেপে তন্বিষ্ধ বর্ণন কবিতেছি ; কি গদ্ভ-মাহিতা 
সম্বদ্ধেই অমি বিশেষ ভাবে আলোচনা করিব। 

শ্রীীচৈতন্ত মহাগ্রদ্ুর আবির্ভাবের পর হইছে তৎশব্য- 
গণের ভক্তি গ্রণতায় আধুনিক বঙ্গ-সাহিত্য পরিপুষ্টি লাভ 
কবিতে আরস্ভ করে। তৎপুর্ববে এদেশবাসী নবনারী 
যোগীপাল, মহীপাল, গোপীপাল প্রভৃতির গীত ম'নন্দের 
সহিত আলাপ করিত। খুষ্গীয় অয শতাব্দীতে পাল রাজ- 
গণের রাঙ্জত্বগালে এই গীতের জন্ম হয় এবং এক্ষণে প্রাচীন 
বিরাট সাহিত্যের ক্ষীণ আভাস গ্রদশন করিতেছে মাত্র । 
বর্তমানকাঁলে দেশমধ্য হইতে এই সকল গান এক রকম 
বিলুপ্ত হইতে বসিয়াছে, কেবল রংপুর ও দিনাজপুরের 
যোগীজাতির। কিঞ্চিৎ সংগ্রহ করিয়া বানসায় চালাইতেছে । 
নিয়ে এই সকল গানের স্থানবিশেষ উদ্ধত করিপাম, তাতা 
হুইতেই সভ্য মহোদয়গণ দেশের তাতৎকালিক অবস্থারও 
কথাঞ্চিৎ পরিচয় প্রাপ্ত হইবেন। 

মাণিক্টাদ দ্বাদশ শতাব্দীর পূর্বে এ দেশের কোনো 

ংশে রাজত্ব করিতেন। মাণিকচন্দ্রের পুত্র গোগীচন্্ 
পিতার পরিচয় প্রদান স্থলেএই মাত্র লিখিয়াছেন,_- 
সুনর্ণচন্ত্র মহারাজা ধাড়িচন্দ্র পিত|। 
তার পুজ্র মাণিকচন্ত্র শুন তার কথা ॥ 

পরবর্তী অংশপাঠে অবগত হওয়া যাঁয় যে, পাটাকা নামক 
নগহে রাজার.রাজধানী ছিল এবং তাহার পত্বীর নাম__ 
ময়নামতী। * 

মাণিকচাদের গান যথা,_ 


প্রবাসী । 


[৮ষভাগ,। 
৮82 বি 
ভাটি হইতে আইল বাঙ্গাল লম্বা লম্বা দাড়ি। 
সেই বাঙ্গাল আমির মুলকত কৈল্লপ কড়ী॥ 
আছিল দেড় বুড়ি খাঞ্জান! লৈল পোনার গণ্ড1। 
লাঙ্গল বেচায় জোঙ্গাল বেচায় আরো বেচায় ফাল । 
খাজনার তাপেতে বেচায় ছুধের ছাওমায়াল ॥ 
রাঁড়ী কাঙ্গাল ছুঃখির বড় দুফ হইল। 
থানে থানে তালুক সব ছন হই! গেল ॥ 
ছোট রায়ত উঠে বলে বড় রায়ত ভাই। 
প্রধানের বরাবর সবে চল যাই ॥ 
কি আচ্ছ বলে প্রধান সকল। 
যেত রায়ত পরামর্শ করিয়। প্রধানের বাড়ী 
বৈলেচৈলে গেল ॥ 
দিনা্পুর '? রংপুরের যোগীজাতি মাণিকটাদ ও 
গোগী্টাদের গান গাওনা করে কিন্তু তাহারাঁও সমগ্র 'গীতের 
দ্ধার সান করিতে পারে নাই। উত্তর-বঙ্গের কোনো 
সভ্য এবিষয়ে যত্রবান হইলে আমাদের প্রাচীন ও প্রথম 
অবস্থার মাহিতোর উদ্ধার সাধন হইতে পারে। এই 
সকল গীত ও খনা এবং ডাকের বচন প্রভৃতিই বাঙ্গলা 
সাহিশ্োর প্রথমকালের রচনা বলিয়! প্রত্বতস্ববিদগণের 
ধারণা । কিন্তু পক্ষান্তরে অনেকের ধারণা যে, ইহা 
বাঞ্গলা সাহিত্যের আধিম রচনা নহে,_আদিমের নিকটবর্তী 
মাত্র। ইহারে পুর্বকালে বাঙ্গল! ভা! রচিত হইয়াছে। 
একাল পর্যন্ত যে সমুদয় গ্রন্থ মাবিষ্কৃত, হইয়াছে তাহা 
হইতে রানাই পঞ্ডিতের "শৃন্ঠ পুরাণ”, চণ্তীনাসের “চৈতন্ত- 
রূপ প্রাপ্দঠি”, রূপ গোত্বামীর “কারিকা”, কৃষ্দাস গোন্বামীর 
'রাগময়ীকণা” এবং সহজিয়া! সম্প্রদায়ের কতিপয় গ্রন্থে 
প্রাচীন বাঙ্ঈলার গদ্য সাহিত্যের আভাস প্রাপ্ত হওয়া 
যায়। পূর্বোক্ত গ্রন্থ সাহাযোই আমর! বঙ্গসাহিত্যের 
ক্রমবিকাশ ও প্রকৃতি সন্ধে কিঞিং আলোচনা 
করিতেছি। পু 
শুন্ত পুরাণ বৌদ্ধ প্রভাব কালের পপ্ভগন্ভময় গ্রনথ। 
ইহার অধকাংশই পদ্য, সামান্ত অংশ মাত্র গব্য। 
্তিহাসিক অনুসন্ধানে সপ্রমাণ হইয়াছে এই 
প্রায় এক সহঅ বৎসর পূর্ববে বিরচিত হইয়াছে ।” এত 
পূর্বে কোনে বাঙ্গালী লেখক গন্ধ লিখিবার প্রয়াস 


৯২ সংখ্যা।] 


রি হি অবগত তিল? যার | জা। শুন্ধ পুরাণের 
গস্ভ রচনার নমুনা, 

পহে জঅস্খ হে বিজঅসম্ঘ তুক্ষি সংখ হইএ চিরাই। 
তুক্ার জলে স্তান করেন শ্রীধর্ম গোসাঞ্ি। অভিসেক 
জলে স্যান 'মনখির কৈসের পাবন সইতের পাবন সচল 
“অচল কৃষ্টি স্মজিলেন গোসাঞ্চি ভকত বৎসল।” 

বৌদ্ধ গ্রভাবকাঁলে রচিত শৃন্যপুরাণে গদ্য সাহিত্যের 
অবতারণা হইলেও সে কালের অপর কোনো লেখকের 
গ্রন্থে তাহার পরিচয় প্রাপ্ত হওয়া যায় না। পরবর্তী 
বৈষ্ণব যুগে গদ্য সাহিত্যের প্রচলন আরস্ত হয়। 
বিগ্তাপতি ও চণ্ডীদান গগ্ঠ রচনা করিয়া গিয়াছেন,_. 
তাহাদের কণ্ঠে 'গন্ত পদ্ধময় গীত ধ্বনিত হইত। (১) 
স্থতরাং “চৈতন্থন্নপ প্রাপ্তি” দ্বিজ চণ্ডাদাসের র!চত কি না, 
তাঁ্ধষয়ে,সন্দেহ করিবার কারণ দেখা যায় না! এই 
সকল আদম গ্রন্থ সম্বন্ধে একটী কথা উল্লেখ যোগ্য (বিবেচনা 
করি। মাতৃ-ক্রোড-শায়িত শিশু যেমন আত কষ্টে আধ 
আধ ভাষায় স্বীয় মনোভাব ব্যক্ত করে, 'চৈতন্তরূপ প্রাপ্তি 
প্রভৃতি সহজিয়! সম্প্রদায়ের সাধন গ্রণাণী 1বষয়ক পুস্তক- 
গুলিতেও তেমনি আত কষ্টে রাহয়া রাহিয়৷ আলোচ্য তথ্য 
পরিব্ক্ত হুইয়াছে। সভ্য মহোদয়গণ তাহার একটু 
পরিচয় গ্রহণ করুন্‌,-.* 

“জি রজকিনী তিহু রাগ মই। রাগমাস্মা শ্রীমতীর 
অঙ্গ এক হুন।* জিছু চেতনরূপ তি চণ্ডীদাস। কার 
দেহ। শ্রীমতী অস্তরঙ্গা দেহ। রঞ্জকিনী কার দেহ। 
চণীদাসের অন্তরঙ্গ! দেহ।” ইত্যাদি 

রূপ গোস্বামীর “কা'রকা” হইতে একটু নমুনা উদ্ধত 
করিতেছি )--*অথ বস্ত নির্ণর। প্রথম শ্রীরুষ্ণের গুণ 
নির্ণর। শব গণ, গদ্ধ গুণ, রূপ গুণ, রসগুণ, স্পর্শগুণ 
এই পাচগুণ। এই পঞ্চগুণ শ্রীমতী রাধিকাতেও বসে ।” 

, মুরসিদের বার মাস” নামক একখানি প্রাচীন অমুদ্রত 
গ্রন্থ আবন্কৃত হইয়াছে, তাহার স্থানে স্থানে গদ্য রচনা 
দ্বেখিতে পাওয়! যায়।' পুস্তকখানি মোসলমান গ্রন্থকারের, 
সৃতরাং তাহা হইতে একটু নমুনা উদ্ধত করা! প্রয়োজন )__ 

প্জীবের জন্ম কিসে। ক % ্ 

ঠা পরকজতর_পঞ্ধশ শাখা আষইবা। 


. উত্তরবঙ্গ সাহিত্য-সম্মিলন। 


পঞ্চবিংশতি তদ্দে। স্থিতি পঞ্চতৃত : আর _বেদমায়াশক্তি 


৬৭৫. 


হৃত 0)। পিতার চাইর ৪ মাতার চাইর ৪. এইভাবে 
২৫ তত্বের নাম উল্লিখিত হইয়াছে । তারপর-_) ১ অপগুণ 
গৌরবর্ণ জিহ্বাতে স্থিতি। তার প্রতিক্ষ্য পঞ্চগুণ 

*  মজাঞ্চ মল মুত্রঞ্চ পঞ্চমং অপপঞ্চ ইতি ৫। 
আশ্চর্য্যের বিষয়, সেকালের মোসলমান লেখকও সংস্কতের 
আলোচনা ক।রতেন। * 

অতঃপর “ব্রজ কারিকা” নামক একখানি বৈষ্ণব গ্রদ্থের 
আলোচনা কারতেছি। হহার পদ ছত্র প্রভৃতি কিছু, 
দার্ঘ,--যেন শশুর মুখের আড়ষ্টভাব ক্রমেই সারিয়া 
আসতেছে। গ্রন্থের ভাষা স্থানে স্থানে অস্পষ্ট হইলে১৪ 
আলোচনার যোগ্য । যথা-- 

*্রীপঞ্চমী তিন দিবস থাকিতে শ্রীমতী বাপের ঘরে 
জান। মাঘ ফাল্তণ চৈত্র মাস পথ্য্ত দোশযাতা। পুর্ণ হয়, 
যাবৎ তাবৎ বুকভানুপুরে থাকেন। তথ|। থাকিয়া নিত্য 
খেলেন পাশ।”। হত্যা্দি 

পুক্ধোক্ত গ্রন্থসমূহ মোসলমান-শাসন-আমলে ব্লচিত 
হইলেও, তাহাতে একটাও অ-সংস্কত বা বৈদেশিক শব 
প্রয়োগ দেখিতে পাওয়া যায় না। বৈষ্ণব সম্প্রদায়ের 
সংজিয়াগণই বাঙ্গলা গঞ্ভের প্রথম অঙ্টা। খুইায় সপ্তদশ 
শঠাব্দী হইতে এই গণ্য রচনার নমুন! পাওয়া গিয়াছে। 
সহজিয়া সম্প্রদায়ের রোপিত বীজ্জ হইতেই বর্তমান কালের 
এই মহান্‌ মধারুহের উৎপত্তি । প্রথম কালের এই গ্রন্থ 
সমুছে ভাষার লা!লত্য, বাক্যের সম্পূর্ণতা না থাকিলেও 
্রস্থকারের মনোভাব ব্যক্তির কোনে প্রতিবন্ধক উপস্থিত 
হওয়া প্রমাণ হয় না। এইরূপে সহজিয়াগণ গদ্য সাহিত্যের 
যে ভিত্তি স্থদুড় করিতে আরম্ভ করেন, তাহার আংশিক 
পরিণতি সহম্র বংসর পর অষ্টাদশ শতাববীতে রচিত 
“বেদাদিতত্ব নির্ণয়” প্রস্ৃতি খুস্থে আমর! দেখিতে পাই। 
“বেদাদিতত্ব নিয়” গ্রস্থখানি জনৈক বৈষ্ণব পণ্ডিত কর্তৃক 
রচিত। গ্রন্থকার সুদীর্ঘ বাক্যাবলী দ্বারা দর্শন, বিজ্ঞান, 
চিকিৎসা'-শান্ত্র প্রভৃতির বিবিধ তথ্য আলোচন! করিয়াছেন । ' 
দর্শন বিজ্ঞান প্রভৃতির কঠোর বিষয়ও যে বাঙ্গল! গদ্য 
ভাষায় আলোচিত চুইতে পারে, তাহার ' প্রথম নিষশন 
এই গ্রন্থে পাইয়া কোন্‌ ব্যক্তি না প্রন্থই হইবেন? 





৬৭৬ . 


্রস্থখানি প্রকাশের একাস্ত উপযোগী, কিস্ত স্থানাভাৰ 


প্রযুক্ত তাহ! হইতে নমনন! উদ্ধত করিতে না পারিয়া 
দুঃখিত হইলাম । এই গ্রন্থের ভাষা অতি সরল। 'বন্দাবন 
লীলা+, শ্রীবৃন্দগাবন পরিক্রমা, * প্রভৃতি সপ্তদশ শতাব্দীর 
শেষভাগের রঁচত কতিপয় গ্রন্থ এইরূপ সরল ভাষায় 
লিখিত হইয়াছে । উহাতে ব্যাকরণের নিয়ম মানিত হয় 
নাই; সম্ভবতঃ তৎকালে কোনো! পাগলা ব্যাকরণ গ্রচলিত 
ছিল না। না থাকিলেও পদ্সাহিত্যে এরপর বহুল প্রয়োগ- 
ব্যভিচার দৃষ্টিগোচর হয় না। 

অষ্টাদশ শতাবীর মধাভাগ হইতে এতদ্দেশে ইংরেজ- 
ওভাব প্রবন্ঠিত হয়। ইংরেজগণ শাসনকার্ষোর সৌকা ধ্যার্থে 
ও দেশীয়গণের মধ্যে খুষ্টধন্ম প্রচারের অভি প্রায়ে বালা 
ভাষার উন্নতি ও পুষ্টিসাধনে মনোনিবেশ করেন। এই 
সময় হইতে উনবিংশ শতাব্দীর প্রারস্ত পধ্যস্ত গদ্য 
সাহিত্যের কিঞ্চিৎ পরিচয় প্রদান করিনা, বর্তমান কালে 
সাহিতোন্নতির জন্য কি পন্থা অণ্লশ্বন করা কর্তব্য তাহার 
আলোচনা করিতে সচেষ্ট হইব। সপ্তদশ শতাব্ীর আবে 
ব্তুতর সহজিয়া গ্রন্থে গদ্য সাহিত্যের পরিচয় পাওয়া যায়, 
কিন্তু তৎসমুদয়ের আলোচনা একদিনের একটী প্রবন্ধে 
কর! দুধর ; কাষেই সে বাসনা পরিতাক্ত হইল । 

পূর্বোক্ত সময়ের মধ্যে মার্সম্যান্, কেরা, ফষ্টার 
প্রভৃতি ইখুরোপীয়গণ দেশীয় গ্ভ সাহিত্য প্রচারের 
প্রভূত চেষ্টা করিলেও পঞ্চাশ বৎসরের মধ্যেও তাদৃশ 
কোনো! উন্নতি করিতে পারেন নাই। তাই রেভারেও 
লং সাহেব আক্ষেপ করিস্না লিখিয়াছিলেন যে, ঈ ইণ্ডিয়া- 
বাসী ইংরেজফিরিঙ্গীগণের দেশীয় ভাষা শিক্ষাকরার পিশেষ 
স্থবিধা থাকিলেও হারা বাঙ্গলা ভাষায় উৎকষ্ট গ্রন্থ 
প্রণয়নে সমর্থ হন নাই। (১) তাহাদের ভাষাকে 
সাধারণতঃ থথুষ্টানী ভাষা”, নামে অভিহিত করা হইত। 
এতৎসন্বেও আমরা যখন দোঁখতে পাই যে, কতিপয় 


0১) 515856 17012075) (00081 01100) 0170 501], 27050 
৬০৫৪1 9184060 |। আানঠা 0505 (07 বিনা 82০০৫ 
10705519056 01 10121721150 171180850) 181৬৪ 070 5০10৫19 
2৮151101116 07 যোনি] 00009951101), [২0এন 02517170088 
(0376 1101 1111017) 1১009171017 15810175117 01 [১ 
01811) 10900907681 08957650172 01007 10501770181779 
07101108650 ৮1110 ৬60 2000. ৮০117200187 10915) 
২০৬, 14005 


প্রবাসী । 
বিদেশী ব্যক্তি আমাদের জাতীর নবীন সাহিত্যপ্রচারের 


| ৮ম-তাগ । 


নিমিত্ত এরূপ অর্থব্যয় ও পরিশ্রম করিয়া গিয়াছেন, তখন 
স্বতই আমাদের মন কৃতজ্ঞত! রসে আপ্লত হুইয়া উঠে। 
মিশনারীগণের নাম এই ভাবে বাঙলা গস্ভ সাহিতোর 
ইতিহাসে চিরম্মরণীয় হইয়া রহিবে। মিঃ হালহেড 
ইযুরোপীয়দের মধ্যে সর্ব গ্রাথম বালা ভাষ! শিক্ষা 
করেন এবং ১৭৭৮ অর্ধে একখানি বালল! ব্যাকরণ 
গ্রাণয়ন করেন। | রর 

ইংরেজ সিভিলিয়ানদিগকে বঙ্ভাষ! শিক্ষ। দেওয়ার 
নিমিত্ত ১৮০* অবে কলিকাতাঁয় “ফোর্টউইলিয়ম কলেজ” 
স্থাপিত হয়। কতিপয় সংস্কৃতজ্ঞ পণ্ডিত অধ্যাপন! কাধ্যে 
নিযুক্ত হন। রামনাথ স্তায়বাচস্পতি, রামরাম বন্থ, কালী- 
প্রসাদ তর্কাসন্ধাস্ত, শিনচন্দ্র তর্কালঙ্কার, পরে বিদ্যাসাগর, 
মদনমোহন প্রভৃতি সকলেই ফোটউহ্টীলয়মে নিষুক্তু, থাকিয়া 
বজসাহত্যের উন্নতিকল্পে যথে্ট পরিশ্রম করিরাছেন। 
এই সমযের অধিকাংশ গ্রস্থই সুদীর্ঘ সমাঁসবদ্ধ শব যোজনা 
ছার! উতৎকট। কাযেই এষ সকল গ্রন্থ দ্বারা সাধারণের 
তাদৃশ উপকার দর্শায় নাই। আমর! এস্থলে এই সময়ের 
কতিপয় গ্রন্থের পরিচয় প্রদান করিলাম। 

বেণ্টো৷ সাহেবের 'প্রশ্নোত্তরমালা” অবে 
প্রকাশিত হয়, উইংরেজশাসন আত্ম্তের ইহাই সর্ব প্রথম 
গণ্ভগ্রস্থ বলিয়া বিবেচিত হইয়। থাকে । তৎপর রাজা 
রামমোহন রায় বার্গলা সাহিত্যক্ষেত্রে ,অবতীর্ণ হুন। 
“হিন্দুদিগের পৌত্তুণিক ধর্প্রণালী, গ্রস্থই তাহার সর্ব- 
প্রথম রচনা । রামমোহনের পিতা পুস্তকখার্ন পাঠ 
করিয়া নাকি পুজ্রের উপর অত্যন্ত অসন্তুষ্ট হইয়াছিলেন। 
অতঃপর রামমোহন বহুতর গ্রন্থ প্রণয়ন করেন। ইহার 
পর আমরা কেরী সাহেবের গ্রস্থ দেখিতে পাই। তীয় 
গ্রন্থে তৎকালীন দেশীয় সমাজের যে জীবন্ত চিত্র চিত্রিত 
হইয়াছে, তাহার অংশ বিশেষ উদ্ধত. করিবার প্রলোভন 
সম্বরণ করিতে পারিলাম না। 

দুইটা রমণী ঘরকন্নার কথা বলিতেছে।-__ রর 

“প্রথমা ।--তোর্দের বৌ কেমন বঁধিতে বাড়িতে 
পারে? 

দ্বিতীয়া ।-_হা বুন সেই বই আর কে রান্ধে? মেয়েরা 


১৭৬৫ 


রাখা 


কেহ. এখানে নাই। আপনি কাচা বাচা নিয়া নড়িতে 
পারি না। কল কাধি বড় বউ করে। ছোট বৌডা 
বড় হিজলদাগুড়া অঙ্গ লাড়ে না আর সদাই তার ঝকড়া। 
কি করিব বুন সহিতে হয় যদি কিছু বলি ভবে লোকে 
বলিবে দেখ এ মাগী বৌদের দেখিতে পারে না। কিন্ত 
' বুন কানা হাঁড়ি 'পানে চাহিয়া বড় বৌটা অতি ভাল। 
এ সংসারে কায কাম করে আর ছেল্যা পিল্যা খাওয়াইয়া 
আচিয়া দেয় আর আমাদের সেবা সুস্থ করে। তাহার 
জন্ত আমাদের কোন ব্যামোহ নাই ।” 

. ১৮১২ অব শ্রীরামপুর মিশন প্রেস হইতে “ইতিহাস- 
মালা” নামে একখানি গ্রন্থ প্রকাশিত হয়? তাহা হঈতে 
এফটী দেশীয় সমাজ চিত্র সত্য মছোদয়গণকে উপহার 
প্রদান করিলাম । 

“ঝর রুষক লাঙ্গল চসিতে গিয়! কোন খালে, গোটা 
চব্বিশেক মত্ত ধরিয়া গুভে আনিয়া আপন গ্ৃহিণীকে 
পাক করিতে দিয়! আপনি পনর্ববার চসিতে গেল। তাহার 
গৃহিণী সে মত্ত কয়টা পাক করিয়া মনে বিবেচনা করিল 
যে মংস্ত পাঁক করিলাম কিন্তু কি প্রকার ভ্ইয়াছে চাঁখিয়া 
দেখি। ইহা! ভাবিয় কিঞ্চিৎ ঝোল লইয়! খাইয়া দেখিল 
যে ঝোল স্ুরস হইয়াছে । পরে পুনর্ধার মনে ভাবিল 
মত্ন্ত কিরূপ হইয়*ছে তাহাও চাখিয়া দেখি ইহ! 
ভাবিয়া একটী মত্ত থাইল। পুনর্বার চিন্তা করিল ওটি 
কিন্ধূপ হইয়াছে তাহাও চাখিতে হয় ভাবিয়া সেটাও 
খাইল। এইরূপ খাইতে খাইতে একটা মাত অবশিষ্ট 
রাখিল।. পরে রুষক ক্ষেত্র হইতে বাটা আইলে তাহার 
গৃহিণী সেই মতশ্তটা আর অন্ন তাহাকে দিলে কনক কহিল 
যে, এ কি ? চব্বিশটি মতস্ত আনিয়াছি আর কি হুইল? 
তখন তাহার স্ত্রী মতন্তের হিসাব দিল 2-_ 

*মাছু আনিলা ছয় গণ্ড 
চিলে নিল ছই,গণ্ড! 
বাকী রইল যোল। 
তাহা ধুতে আটটা জলে পলাইল ॥ 
» তবে থাকিল আট। 
ছুইটায় কিনিলাম ছুই আটি কাঁট॥ 
তবে থাকিল ছয়। 


উত্তরবঙ্গ সাহ্ত্য-সম্মিলন। 


৬৭৭. 


প্রতিবাসীকে চারিটা দিতে হয়। 
তবে থাকিল ছুই । 
তাঁর একটা চাখিয়। দেখিলাম মুই ॥ 
তবে খথাঁকিল এক । 
অই পাঁতপানে চাহিয়ে দেখ ॥ 
এখন হইস্‌ যদি মান্সের পো 
তবে কাটা খান খাইয়! মাছখান 'থো৷ ॥ 
আমি যেই মেয়ে। 
তেই হিসাব দিলাম কয়ে ॥” ূ 
বিদেশীয়দ্িগের এই সরল সমাজ-চিত্রের সহিত আমাদের 
দেশীয় পাগ্ডত্যাঁভিমানী সংস্কৃতজ্ঞদিগের রচনা! এককার 
তুলনা করিয়া দেখুন। গোলক শর্মার “হতোপদেশ, 
মৃত্যুপ্রয় বিস্তালঙ্কারের 'পুরুষ-পরীক্ষা” ও “প্রবোধ- 
চন্দ্রিকা,, রামরাম বস্তুর পপ্রতাপাদ্িতা-চরিত্র”, চণ্তী- 
চরণ মুন্পীর “তোঁতার ইতিহাস”, তারিণীচরণ মিত্রের 
'্ঈীশপের গল্প”, রামমোহন রায়ের “বেদাস্তস্ত্র ভাষ্যান্ুবাদ? 
প্রভৃতি এবং অপরাপর গ্রন্থকারগণের রচিত "মনোরঞ্জন 
ইতিহাস”, “নীতিকথাঞ্চ, শঙ্করাচার্য্যকৃত “আনন্দলহরী” ও 
ইলিয়ড্‌ কাব্যের গগ্ভান্থবাদ, রাজ! রাধাকাস্ত দেবের স্ত্রী- 
শিক্ষাবিষয়ক গ্রন্থ, আত্ম-তব্বকৌমুদী, কলিরাজার যাত্রা 
প্রস্তুতি এই সমম্কু পর পর প্রকাশিত হয়। তৎপর মদ্ন- 
মোহন তর্কালঙ্কারের বাসবদত্তা, বিদ্াসাগর মহাশয়ের 
্রস্থাবনী, ঈশ্বরচন্দ্র গুপ্তের হিতকর-প্রভাকর, বোধেন্দু- 
বিকাশ গ্রভৃতি গ্রন্থ মুদ্রিত হইয়াছিল। আমরা প্রথমতঃ 
পূর্বোক্ত খখবষ্টানীভাষ” ও “পণ্গিতি ভাষার” ব্যবধান 
দেখাতে চেষ্টা করিতেছি। | 
বিদেশীয় সিভিলিয়ানদের পাঠ্য “প্রবোধ চান্জ্রকা”র 
মুখবন্ধ ;_-“অকারাদি ক্ষকারাস্ত! ক্ষরমালা যগ্যপি পঞ্চাশৎ 
খ্যকা কিম্বা একপঞর্ধাশৎ কিন্ব। সপ্তুপঞ্চাশৎ সংখ্য। 
পরিমিতা হউক তথাঁপি এতাবন্মাত্র কতিপয় বর্ণাবলী 
বিস্তাস বিশেষ বশতঃ বৈদিক-লৌকিক-সংস্কৃত- প্রাকৃত 
পৈশাচাদি অষ্টাদশ ভাষা ও নানাদেশীয় মনুষ্য জাতীয় ভাষা 
বিশেষ বশতঃ অনেক প্রকার ভাষা বৈচিত্র্য শান্ত্রতো 
লোকতঃ প্রসিদ্ধ, আছে।” আর না," ইহাই বথেষট। 
ছাত্রের পক্ষে এই ভাষা! আয়ত্ব কর! কিরূপ ছ্রহু তাহা 


নি 
আপনার! সহজেই অনুমান করিতে পারিংবন। আমার 
মনে হয়, বৈদেশিক সিভিলিয়ান সাহেবদিগকে এইরূপ 
“কটউমট' ভাষ! শিক্ষা দেওয়া হইত-বলিয়াই ঠাহার! দেশীয় 
ভাষা আয়ত্ব করিতে পারিতেন না। এই তো গেল, 
বৈদেশিকগণের শিক্ষা পুস্তক; এখন একবার আমাদের 
দেশীয় বালকগণের শিক্ষাগ্রস্থের ভাষার নমুনা থেখুন। 
নিয়ে প্রাচীন শিশুবোধক গ্রন্থ হইতে স্বামীর নিকট স্ত্রীর 
লিখিত একথানি পত্রের আদর্শ উদ্ধৃত করিলাম 
*ধ্রীহিক পারত্রিক ভবার্ণব নাবিক শুযুক্ত প্রাণেশ্বর 
মধ্যম ভট্টাচাধ্য মহাশয় পদপল্প বাশ্রক্ 

প্রদ্দানেধু-_ 

শ্রীচরণ সরসী দিবানিশি সাধন প্রয়াসী দাসী শ্রীমতী 
মালতীমঞ্জরী দেবী প্রণম্য প্রিয়বর প্রাণেশ্বর নিবেদনঞ্চাদৌ 
মহাশয়ের শ্রীপদ সরোরুহ ন্লরণমাত্র অত্র শুভম্বিশেষ। 
পরং মহাশয় ধনাভিলাষে পরদেশে চিরকাল কালযাপন 
করিতেছেন যেখালে এ দাসীর কালরূপ লগ্নে পাদক্ষেপ 
করিয়াছেন সেকাল হরণ করিয়া দ্বিতীয় কালের কালপ্রাঞ্ত 
হইয়াছে। অতএব পরকালের ক্ষালরূপকে কিছুকাল 
সান্ত্বনা কর! ছুই কালের স্থথকর [ববেচনা করিবেন। * * 
অতএব জাগ্রত নিদ্রিতার ন্যায় সংযোগ সঙ্কলন পরিত্যাগ 
পূর্বক শ্রীচরণযুগলে স্থানং পরদানং কুরু নিবেদন মিতি।” 

বর্তমানকালের স্বামী পত্বীর নিকট হইতে এবম্প্রকাঁর 
পত্র পাইলে যষেকি করেন, তাহা বলা "য় না। প্রাচীন 
কারে অতিরিক্ত পণ্ডিতি দরবার আশান্প ভাষাকে 
নিতান্ত ছর্বোধ্য করিবার প্রথ|! যেমন প্রচলিত ছিল, 
সেইরূপ প্রাচীন প্রথা, আচার ব্যবহার প্রভৃতি ও “মধ্বাভাবে 
গুড়ং দ্দ্ভাৎ,এর গ্থায় ঠায়ঠারেই মানিত হইত। পূর্বোক্ত 
পত্রথানিতে স্বামীর নাম কাঁরতে হয় না বলিয়া, স্ত্রী 
তাহাকে 'প্রাণেশ্বর মধ্যম. ভট্রাচাধ্য” নামে আভহিত 
করিয়াছেন, যেন পৃথিবীতে আর কোনো মধ্যম ভট্টাচার্য 
থাকিতে পারে না। 

একাল পধ্যস্ত আমরা যতগুলি বাঙ্গলা গগ্ভ পুস্তকের 
উল্লেখ করিলাম, তাহার একখানিতেও দড়ি, কমা প্রভৃতি 
ছেধ ব্যবহৃত হয়'নাই। সহজিয়া সম্প্রদারের কোন কোন 
পুস্তকে ধড়ির স্থলে £ বিসর্গ বা ॥ ডবল দাড় ব্যবন্থত 


প্রবাসী । 


[ ৮ম ভাগ। 
হইয়াছে, কোন কোন পুস্তকে কিছুই ব্যবহৃত হুয় নাই। 
বিস্তাসাগগর মহাশয়ের আমল হইতেই বাঙ্গল! গ্রন্থে দাড়ি, 
কমা, সেমিকোলেন প্রত্ৃতি ছেদও পুর্ণ ছেদের ব্যবহার 
পরিলক্ষিত হয়। 

১৮৩৬ থুষ্টাঝে বঙ্গসাহিত্যের উন্নতিসাধন অভিপ্রায় 
মরকারী শিক্ষা বিভাগের উদ্ভোগে “বঙ্গীয় সাহিত্য সভা? 
সর্বপ্রথম স্থাপিত হয়। ইহার পুর্বে সরকার হইতে 
বঙ্গসাহিত্য প্রচারের উদ্দেস্তে আর একবার প্রচেষ্টা হইস্গা- 
ছিল সত্য। বিজ্ঞান গ্রন্থের অনুবাদের নিমিত্ত “বিজ্ঞান 
অনুবাদ সমিতি” অধ্যাপক উইলসনের সভাপতিত্বে ১৮২৮ 
অবে প্রতিষ্ঠিত হইয়াছিল। এই সমিতি হইতে “বিজ্ঞান 
সেবধি* নামে একখানি মাসিক পত্র প্রকাশিত হইতে 
আরম্ত হয় এবং তাহাতে ভারতীয় ভূগোল, যন্ত্রবিজ্ঞান, 
আলোকবিজ্ঞান, বাঘুবিজ্ঞন প্রভৃতি নানা রৈজ্ঞানিক 
প্রবন্ধ প্রকাশিত হয়। কিন্তু এই উভয় সভাই অধিক দিন 
অস্তিত্ব রক্ষ/ করিতে পারে নাই। অতঃপর সরকার তরফ 
হুইতে কলিকাতা, হুগলী, ঢাকা প্রভৃতি নগরে নর্মাল স্কুল 
স্থাপিত হয়। এই স্কুলে বাঙ্গালা ভাষার সাহায্যে বিজ্ঞান, 
ইতিহাস, ইউক্লিডের জ্যামতি প্রভৃংত সমস্ত বিষয় শিক্ষা 
দেওয়া হইত। শ্রীরামপুরের মিশনারী বিদ্যালয়ে বৈজ্ঞা- 
নিক যন্ত্রা্দির সাহায্যে ছাত্রগণকে যাঙ্গলা ভাষায় বিজ্ঞান 
শিক্ষা! দেওয়া হইত । এই বিগ্ভালয়ের পাঠ্য স্বরূপ পদার্থ- 
বিদ্াসার, উদ্ভিজ্জ বিদ্যা, কিমিয়া বিস্তাসার, পদার্থ জ্ঞান- 
মালা এবং চিকিৎসা সখন্ধীয় কতিপয় বিগ্ঞানগ্রন্থ অনুণ্দত 
ও প্রচা'রত হয়। . রসায়নশান্ত্র সম্বন্ধে কিমিয়া বিস্তাসার'ই 
বঙ্গভাষার প্রথম গ্রন্থ) ইহ! মিঃ যোহন ম্যাক সাহেবের 
1১711701091950£0156051505 নামক গ্রন্থের অন্থবাদ। 
অনুবাদ হইলেও এই সময় হইতেই প্রমাণ হইতে থাকে 
যে, ঘত্ব ও পরিশ্রম করিলে বাঙ্গল! ভাষায় ইন্তুরোপীর 
যাবতীয় বিজ্ঞানেরই আলোচনা কর! যাইতে পারে। ' 

রা্ম সভা ও ব্রান্গগণ কর্তৃকও বঙ্গভাষ! কম গৌরবান্থিত 
হয় নাই। তন্ববোধিনী সভা ও তত্ববোধিনী পত্তরিক। 
বঙ্গসাহিত্যের যথেষ্ট উন্নতি সাধন করিয়াছে। ১৮৫১ 
ৃষ্টাব্বে কতিপয় সিভিলিয়ান ও দেশীয় বিস্তোৎসাহী ব্যক্তির 
সাহায্যে কলিকাতায় ৬77,০19 [86572 9০০৪0 


১২শ সংখ্যা । | 


নামে 'এক সাহিত্য সভ। প্রতিঠিত হয়। ৬ রাজেন্দ্রলাল 
মিত্র মহাশয় কিয়দদবস এই সমিতির সম্পাদক ছিলেন। 
স'মতির দ্বারা বঙ্গসাহিতোর প্রন্ুত উপকার সাধিত 
হইগ্লাছিল। ইহার স্ভ্যগণকে মা'সক টাদা দিতে হইত 
এবং সম্পাদক মিত্রজা মহাশয় মাসিক ৮*২ টাকা! বেতন 
"প্রাপ্ত হঈতেন। সমিতির মুখ্য উদ্দেশ্য ছিল,_ইযু:রাপীয় 
উতকষ্ ্রসথাদ্রির অনুবাদ ও তাহা! দেশমধ্যে প্রচার । সমিতি 
ছুই বৎনরে সতের থানি গ্রন্থ প্রকাশিত ও অতি অল্প 
মূল্যে বিক্রয় করিবার ব্যবস্থা করে। সমিতির একতম 
সন্ভাপতি মিঃ প্র্যাটু বঙ্গদাহিত্যের আলোচনায় নিযুক্ত 
থাক! সমগ্নে, সাহিতোর উন্নৃতির জন্য সবিশেষ যত্ব ও চেষ্টা 
করিয়াছিলেন। তিনি পমিতির বাঁষিক বিবরণীতে পিখিয়া- 
ছিলেন যে, বর্তমান সময়ে বঙ্গদেশে অধিক মুলোর গ্রন্থ 
বিক্রীত* হইতে পারে না। গল্পের পুস্তক ও অন্যান্ত 
আমোদজনক পুস্তকই দেশীয়গণের অধিকতর |প্রয় ও 
অধিক পরিমাণে বিক্রয় হুয়। কিন্তু অত সরল ও প্রাঞ্জল 
ভাষায় এই ভাবের গ্রন্থা্দ রচন। কৃরা অতীব ছুরূহ। 
প্র্যাটু পঞ্চাশ বৎসর পূর্বে যাহা বলিয়া'ছলেন, বর্তমান- 
কালেও সে অ+গ্কার বিশেষ ব্যতিক্রম ঘটে নাই । এ সমিতি 
হইতে স্ত্রী ফেরিওয়াল| পুস্তক বিক্রয়ার্থে পল্লীগ্রামে (প্রেরিত 
হইত। এই সময়ে সংক্কত কলেজের পণ্ডঠগণও সাহিত্যের 
যথেষ্ট উন্নতি করিয়াছিলেন। উনবিংশ শতাব্দী পর্যস্ত 
এইভাবেই বঙ্গীয় সাহিত্যের উন্নতি ও পুষ্টি সাধিত হয়। 
এই সময় পর্যন্ত দেশমধ্যে সাময়িক পত্রাদির প্রচলন ছিল 
না। উনবিংশ শতাব্দীর গ্রথমভাগ হইতেই “সমাচার 
দর্পণ”, “সংবাধ-কৌমুদ্ধী', চীন্দ্রকা” প্রভৃতি সাপ্তাহিক ও 
মাসিক পত্রাঙ্গির প্রচার আরন্ধ হয়। 

অতঃপর প্বিস্তাসাগরীয় যুগের” আরস্ভ। এই যুগেই 
বঙ্গসাহিত্য উন্নতির উচ্চতম সোপানে আরোহণের সুত্রপাত 
হয়। আমরা শ্রীযুত নগেন্ত্রনাথ বন্থু মহাশয়ের সহিত 
একযোগে বলিতে পারি,--*ভাগীরথী যেমন হিমালয়ের 
দুর গভীর কন্দর হইতে নির্গত হইয়া ক্রমে স্বকীয় সক্কীর্ণভাব 
ঠারি ত্যাগ করিস ক্রমশঃ বিশাল 'আকার ধারণ করেন এবং 
বছজনপদ অতিক্রম করিয়া অবশেষে শতমুখে সাগর চুম্বনে 
কতার্থ হন, বান্গল! গন্ভ সাহিত্যও সেইরূপ সঙ্ধীর্ণ ভাবলোতে 


উত্তরবঙ্গ সাছিত্য-সম্মিলন। 


৬৭৯. 


উৎপন্ন হইয়া ক্রমশঃ প্রাচীন পঞ্ডিতবর্গের পাগ্ডত্যপ্রবাহে 
এবং তৎপরে মৃত্যুঞ্জয় ও রামমোহন প্রভৃতির প্রতিভার 
স্বকীয় সঙ্কীর্ণতা পরিত্যাগ করিক্পসাছে এবং বছ অবস্থা 
অতিক্রম করিয়া, বছুবিধ বিষয়ে বিতক্ত হর! শেষে বিদ্ভা- 
সাগর সঙ্গম লাতে ক্ুতার্থ হইয়াছে) ভাগীব্থীর সাগর- 
সঙ্গমস্থল যেরূপ মহাতীর্থ স্বরূপ, উহা! যেমন সহত্র সহস্র 
তার্থ যাত্রীর পবিত্রতাসাধক ও পুণ্য প্রবর্ধক, বাঙ্গলা গগ্ভ- 
রচনার বিদ্যাসাগর সঙ্গমও সাহুত্যিকগণের পক্ষে তৃাদশ 
মহাতীর্থ স্বরূপ। যেরচন! এক সময়ে উৎকট, ছর্কবোধ, 
বিশৃঙ্খল ও পৃর্দাপব রস সম্বদ্ধবর্তজিত ছিল, নিগ্াসাগর 
সংস্পর্শে তাহা সুললিত, সুখপাঠা ও স্সংস্কৃত হয়া উচ্টি- 
য্নাছে এবং জগৎ সমক্ষে মাপনার অনন্ত গুণগৌরব ও 
মহিমার পরিচয় দিতেছে । বিছ্যাদাগরের রচনায় বাঙ্গলা 
গগ্ধ ললিত মধুব শরব্দাবলীর বিকাশ ভূমিতে পরিণত 
হইয়াছে।” বিদ্ালাগবীয় যুগেই বঙ্গ গগ্তসাহিত্য প্রভৃত 
শক্তিশালী হইয়া উঠে। এক দিকে বিগ্াসাগর মহাশয় 
যেমন অক্লান্ত পরিশ্রমে নান! ভাষার জ্ঞান আহরণ করিয়া 
নান৷ স্থললিত পদে গু শবে ভাষার পুষ্টি সাধনে রত হুন, 
অপর দ্বিকে ঈশ্ববচন্দ্র গুপু, অক্ষয়কুমার দত্ত, মাইকেল 
মধুত্ধন দত্ত, ভূঁদব মখোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোগ্রাধায়, 
রামনারায়ণ তর্করত্ব, এবং পরে দাঁনবন্ধু মিত্র, প্যারী্টা 
মিত্র ওরফে “টেকটা ঠাকুর”, কালীপ্রসন্ন সিংহ, বস্কিমচন্জর 
চট্টোপাধ্যায় প্রভৃতি মহাম্মারা গগ্ভ সাহিত্যের ইতিহাসে 
মহা গৌরবান্বিত ও মহিমান্বিত স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট 
হইয়া আছেন। সাহিত্যের ইতিহাসে তাহারা চিরকাল 
অ'য ও পুজ! প্রাপ্ত হইতে থাকিবেন। 

মাইকেল মধুন্্ধন দত্তের সময়ের কিঞ্চিৎ পূর্ব হইতেই, 
সাধারণতঃ উনবিংশ শতাবীর প্রারস্ত হইতেই বঙ্গদেশে 
সমাজবিপ্লবের ন্যায় এক ঘূর্ণুবর্ত প্রবাহিত হইতে আরম্ভ 
হয়। বিদেশী সভ্যতার আলোক-রশ্সিতে বঙ্গদেশ উদ্ভাসিত 
ও সঙ্গে সঙ্গে কুরীতি-জোত-প্রবাহ প্রবাহিত হঈতে থাকে। 
পাশ্চাতা শিক্ষাপ্রাপ্ত বাক্তিগণ বিদেশীয় রীতিনীতির অস্থু- 
করণে, বিদেশীক়্ পানাহারে অনুরক্ত হইয়া উঠেন। আবার সেই 
সঙ্গে তাহাদের চিত্তে দেশের এই পরাধীন" অবস্থাও জাগ্রত 
হইয়া স্বদ্েশহিতকল্লে তাহাদিগকে আকুষ্ট করিতে লাগিল। 


৬৮০১ 


যে মাইকেল মধুস্দন দেশীয় আচার ব্যবহার, পোষাক 
পরিচ্ছদ প্রভৃতি ত্যাগ করিয়া বিজাতীয় রমণীর কণ্ঠলগ্ন 
হইয়াছিলেন, তিনিও অবশেষে জাতীর ভাবে উদ্ধংন্ধ হইয়া 
. উঠিয়া! গাহিতে আরম্ভ করেন,-_ 
“হে বঙ্গ, ভাগ্ডারে তব বিবিধ রতন, 
তা'সবে ( অবোধ আমি ) অবহেলা করি, 
পরধন লোতে মত্ত করিনু ভ্রমণ 
, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।৮ - 
মাইকেলের এই কথাগুলি স্বর্ণাক্ষরে ক্ষোদিত হইয়া 
চিরকাল আমাদের গ্জাতীর় সাহিত্যের ইতিহাসে আসন 
প্রাপ্ত হইবে । এই সময় হইতেই বঙ্গভাষা শতমৃখী গঙ্গা- 
প্রবাহের স্তায় উচ্ছ।সিত হৃদয়ে নান! দিগ্দেশের অভ্যন্তর 
দিয়! প্রবাহিত হইতে আরম্ভ করে। পূর্বোক্ত সাহিত্য- 
রখিগণের প্রত্যেকের রচনা উদ্ধত করিয়৷ প্রদর্শন করিবার 
অবসর আমার নাই, পরন্ত বর্তমান যুগের বঙ্গাহিত্যের 
ইতিহাস সংকলনের সময়ও উপস্থিত হয় নাই। বাঙ্গলা 
পদ্চ সাহিত্য যেমন. সহস্র বৎসর পূর্ব্ব হইতেই উন্নতির 
পরিচয় দিয়া আদিতেছিল, গ্ভ সাহির্তী সেরূপ পারে নাই। 
উনাবংশ শতাব্দীর প্রারস্ত হইতেই গ্ভ সাহিত্যের উন্নতি 
স্থচিত হয়। পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতায় দেশমধ্যে যে 
প্রবাহ প্রবস্তিত হয়, তাহাতেই বাঙ্গালী বাঙ্গলাকে চিনিতে 
চেষ্টা করে, তাহাতেই বাঙ্গালা নিজেদের শোচনীয় অবস্থা 
হৃদয়ঙ্গম করিতে পারে। 
বঙ্কিমচন্দ্র সাহিত্য-মার্গে নূতন যুগের প্রবর্তন করেন। 
তিনিই সাহিত্য মধ্যে নৃত্তন ভাব, নৃতন চিন্তা, অভিনব 
কল্পনার প্রবর্তন করিয়া ব্গবাসীকে আনন্দরদে আপ্ল,ত 
করিয়া তোলেন। কেনা জানে, সেকালে তীহাল় 
“বঙ্গদর্শন পাঠের নিমিত্ত সকলে উৎকন্ঠিত চিত্তে মাসের 
দিন গণনা করিতেন। শেষাবৃস্থায় তিনি ধর্্ম-তত্বালোচনায় 
প্রবৃত্ত হন। আমি বন্ুপূর্বে একবার বলিয়াছিলাম যে, 
সেই. দেবদত্ব অসাধারণ প্রতিভা-সমস্থিত মস্তি যেদিন 
ধর্ণতত্বের স্তর বিস্তাসে নিয়োজিত হইয়াছিল, সেই দিনই 
বঙ্গোপন্াস-লক্ষমী আপনার অঞ্চলকোণে উচ্ছ(সিত নয়নবারি 
সংবরণ করিয়াছিল। তাহার কঠের সেই অশুট রোদন- 
ধ্বনি দার্শনিক ঢককার সজোর আস্ফালন বশতঃ বঙ্ষিমচন্দ্রের 


বর ভারি! 


 করণপটছে অ অগ্রসর ম হইবার ৬ অবসর পান নাই। আমরা 

ধর্মতত্বের কাঙ্গাল ছিলাম না, আমাদের দেশ, আমাদের 

সাহিত্য, আমাদের জাতীয়তা ধর্মীপটে সমাচ্ছাদিত )-- 

তাহারই তত্বে আমরা জগতের মধ্যে বরণীয় জাতি। 

আমরা আবার নৃতন করিয়া ধর্মতত্বের জন্য কাঙ্গাল সাজিব 

কেন? যাহারা সমগ্র জগতের ধর্ীপিপাসার বারি সঞ্চয় 
কারতে পারে, তাহাদিগকে গণ্ুষপূর্ণ জলের জ্ন্ত লালারিত 

হইলে শোভা পাইবে কেন? যাহা ছিল লা, বঙ্কিম গা 

জন্মাইলে যাহ! আমাদের ভাগ্যে কোন দিন ঘটিত না,. 
যাহার জন্ত আমাদের ভাষা আবার বিদজ্জন সমাজের 

আশীর্্মাল্যে নবভাবে বিভূষিত, হইয়া তাহার মৃতজননীর 

কীত্তিরক্ষ/া করিতে পারিত; একদিন বঙ্গভাষ প্রস্থতি যে 

অতুলনীয় গৌরব গর্বে স্কীত হইয়া আপনার কোলের 

সম্ভান “শতুস্তলা'কে সর্ধভাষার সৌনধ্যাধার "“করিয়া 

তুপিয়াছিল ;-_তাহারই জন্য আমরা কাঙ্গাল সাজিয়া- 

ছিলাম। দারিদ্রা ঘুচিয়া আসিয়াছিল, চরণে নুপুর 

পাইয়াছিলাম, কটিতটে কন্া' পাইয়াছিলাম, বুঝিব! কগের 

হারও মিলিয়াছিল কিন্ত শিরোপরি সেই বিজয় কিরীট 

কোথায় ? এখন আর আমার্দের ভাষা নিরাভরণ। নহছে-_ 

মুকুটহীনা। ধর্্মতত্বের জআোত অসময়ে প্রবাহিত ন| 

হইলে সে শিরোভূষণ বঙ্কিম দিতে" পারিতেন। বঙ্কিম 

বাঁচিয়। থাকিতেই সে আশা মরিয়া গিয়াছে। 

বঙ্কিমের নামের সহিত আমাদের বাঞগগলা উপন্যাসের 

ঘনিষ্ঠ সম্বন্ধ। বঙ্কিমচন্দ্রের মহিমান্বিত প্রতিভা কিরণে 

বাঙ্গলা উপন্াসের জন্ম । বঙ্কিমের কৃষ্ণকেশ শুভ্র হুইতে 

না হইতেই, তাহার সৌনাধ্য, তাহার যৌবন ফুরাইয়া 

আপ্িয়াছিল। কোনো দেশের কোনো ভাষার কোনো! 

স্তরের এরূপ অপূর্ব ক্ষিপ্র উন্নতি এবং পরক্ষণে এরূপ 

শোঁচনীয় অবনতি সংঘটিত হইয়াছে বলিক্া! মনে হয় না। 

সে উন্নতির রশ্মি এতই উজ্জল যে, ন্ুদূর ইংরাজি সাহিত্য- 

সাম্রাজ্জীও মুগ্ধনয়নে চকিতচিত্তে তাহার পাঁনে চাহিয়া- 

ছিলেন,_-সে আভরণ এমনই মুলাবান যে, তিনি আপনার 

ভূষণ বিনিময়ে শ্বেতাঙ্গ তাহা! ধারণ করিবার, লোত সন্বরণ্‌. 
করিতে পারেন নাই। কিন্তু হায়! সে আতরণ অঙ্গাভরণ, * 
শির আতরণ নহে। আমাদের এ ক্ষোভ ধিনি দূর কপ্িতে 


১শ সংখ্যা।] 
তেন, [তিনি করেন নাই। সিনে: কেহ পারিবেন 
কি না, সে আলোচন! এখন শোভন হয় না। 


গস্ত সাহিত্য যেরূপভাবে নান! অবস্থা নানা সংকীর্ণতা 
পরিহার করতঃ বর্তমান অবস্থায়. উপনীত হইয়াছে, তাহা 
সংক্ষেপে আপনাদের গোচরীভূত করিয়াছি। কিন্তু আমার 
সময়ের অল্পতায় এবং অবসরাভাব হেতু পুর্ণসফল- 
কাম হইতে পারিয়াছি বলিয়া আমার নিজেরই ধারণা হয় 
না৭ এরূপভাবে অসম্পূর্ণ ও অজ্ঞরচনা এরূপ পণ্ডিত 
সম্মিলনীতে উপস্থিত কর] নিতান্তই ধৃষ্টতার পরিচায়ক 
সন্দেহ নাই। কিন্তু সম্পাদক মহাশয়ের পুনঃ পুনঃ 
অনুরোধ উপেক্ষ! করিয়! একাধ্য হইতে পশ্চাৎপদ হওয়াও 
আমি তুল্যনপে ধৃষ্টত। বলিয়! মনে করি। 

সাহিত্যের অপর শাখা__পদ্ভ ; উহা মাণিকটাদের, 
গোপীর্টা্রের গানের মধ্যদিয়া জন্মলাভ করিয়া, ডাক ও 
খনার বচনের মধ্য দিয়া পুষ্টিলাভ করতঃ শৈব, শাক্ত, 
বৈষ্ণব লেখকগণের কপ্]ুয় উন্নতির সোপানে আরোহণ 
করে। শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিনব প্রেম-তরলে নদীয়া 
যখন 'ডুবু ডুবু”, তখন নান! দিগ্দেশ হইতে নানা জাতীয় 
ভক্ত আসিয়া তাহার প্রেম-মন্দাকিনী-আোতে নিমজ্জিত 
হয়। এই সময় একেশ্বরবাদী মোসলমানগণও বৈষ্ণব 
ধর্মের মহিমাচ্ছটায় আকুষ্ট হইয়৷ বৈষ্ণবরসের রসিক হইয়! 
উঠে এবং স্থললিতপদে গৌর গুণগান কীর্ভনে মনোনিবেশ 
করে। এইভাবে নানা দিক হইতে ধর্ম-সম্প্রদায়ের নানা 
উত্তেজনা লইয়া বঙ্গসাহিত্য সাগর-সঙ্গমে মিলিত হয়। 

এখন কথা এই-বঙ্গ সাহিত্য বর্তমান সময়ে থে 
অবস্থায় সমানীত, তাহাই কি তাহার পূর্ণাবস্থা, না আর 
কোন বিষয়ে কোনে! ভাবে তাহার উন্নতির উপায় অন্ত 
হইতে পারে। এই জঙ্গে বর্তমান সাহিত্য সম্মিলনের 
উদ্দেস্ত ও প্রয়োলপনীকতাও আমরা হৃদর়ঙ্গম করিতে চেষ্টা 
করিব। কিন্তু সর্ব প্রথমেট একটা কথা বলিয়া রাখি যে, 
এবিষরে সকলে সহসা একমত হইতে পারেন না; নানা 
জনের নানামত অবশ্তস্তাবী। অনেকেই অনেক রকম 
প্রস্তাব উত্থাপিত, করিবেন জানি। আমি যাহা বলিব, 
তাহা যে অভ্রাস্তরূপে পরিগৃহীত হইবে, সেরূপ আশ! 
আমার নাই। তবে আপনার! সকলে আমার কথাগুলি 


ক, 


উত্তরবঙ্গ লাহিত্য-সম্মিলন। | 


৬৮১, 
প্রণিধান করিধেন, যুক্তি ছর্কের সারা তাহার বৈধ অবৈধতা 
প্রতিপাদন করিবেন, ইহাই প্রার্থন1।' 

বাঙ্গালী পরাধীন-_ইংরেজরাজের অধীনে বাস করি- 
তেছে। ইংরেজি আজ রাজভাষা; রাজকাধ্য, ব্যবসায় 
বাণিজ্যের কার্য, শিক্ষ! কার্ধ্য সমন্তই আজ ইংরেজি ভাষা 
সাহায্যে নির্বাহিত হইতেছে। বাঙ্গালীর দেশে ' বাঙ্গালীর 
ভাষা প্রচলনের যে কোনরূপ সার্থকতা বা প্রয়োজনীয়তা 
আছে তাহা আমাদের কর্তাদের বিবেচনায় আইসে নাঁ। 
সময়ের শোতে দেশবাসীও নীয়মান, সকলেই স্ব স্ব পুত্র" 
পৌন্রাদিকে ইংরেজি শিক্ষার নিমিত্ত ইংরেজি দুলে বা 
বিশ্ববিগ্তালয়ে প্রেরণ করিতেছেন। সকল বালকই ত্য 
এইভাবে বিদ্বান হুইয়া৷ আসিতেছেন, তাহা! নহে। সর্বোচ্চ 
পরীক্ষায় অতি সামান্ত মাত্র বাঙ্গালী উত্তীর্ণ হইয়া থাকে । 
যাক সে কথা? এখন কথা! এই যে-__পরাধীন জাতি হইলেই 
কি মাতৃভাষ! ত্যাগ করিয়া বিজেতার ভাষা! গ্রহণ করিতে 
হয়? জগতের ইতিহাসে এরূপ দৃষ্টাস্ত কুত্রাপি পাওয়া যায় 
বলিয়৷ আমার জান! নাই। বিশ্ববিজয়ী. রোম যখন কাল- 
চক্রের পরিবর্তনে বর্ধরপ্দিগের হস্তে স্বাধীনতা! বিসর্জন দেয়, 
তখন সে কোন্‌ ভাষ! শিক্ষা করিয়াছিল? প্রাচীন গ্রাস্‌ 
তুরস্কের বাহ্বলে পরাজিত হইয়া কি স্বীয় জাতীয় ভাষা 
বিসর্জন দিয়াছিল? তারপর অর্মন, স্যাকৃসন্‌ প্রভৃতি 
অনেক জাতিরই এক সময় ভাগ্য বিপর্যয় সংঘটিত হইয়- 
ছিল, কিন্তু তাহাদ্দের কেহই তে! মাতৃভাষা ত্যাগ করিয়া 
বিজাতীয় ভাষা__বিজেতার ভাষা গ্রহণ করে নাই। যাহারা 
তন্দ্রপ করিয়াছে, তাহার! সম্ভবত মরিয়া! গিয়াছে তাহাদের 
অস্তিত্বটুক্‌ও অনস্তগর্ভে নিমজ্জিত হইয়া গিয়াছে । তবে 
কি বাঙ্গালী, তু'মও নিজের অস্তিত্বটুকু__সত্তাটুকু পর্য্স্ত 
বিলুপ্ত করিতে ইচ্ছা কর ? না, ব্রতধারণ পূর্বক মাতৃভাষার 
সেবায় মন প্রাণ সমর্পণ করিব? আজ যে আমর! নান! 


দেশের বাঙ্গালী এখায় সমবেত হইয়াছি, কি উদ্দেশ্তে 


আজ আমাদের জাতীয় সাহিতয-_বাজল ভাষা দীনা নহে, , 
আভরণ বিহীনা নহে, পরস্ত উহা বিপুল .সম্পৎসারে 
গৌরবান্থিতা, তবে এখন আমাদের প্রধান কর্তব্য, কি? 
আমি বলি প্রথমতঃ বাঙ্গল! ভাষায় উচ শিক্ষা দানের নিমিত্ত 
বাঙলা বিশ্ববিদ্যালয় স্থাপন কর! উচিত। বিজ্ঞান, দর্শন, 


৬ 


ইতিহাস, শিল্প, প্রভৃতি বে যে শাখার উৎরষ্' বালা পুস্তকের 


অভাব আছে তাহা পূরণ করিতে হইবে। যেদিন দেখিব 
বাঙ্গলার জেলায় জেলায়, সহরে সহরে, গ্রামে গ্রামে ইংরেজি 
বিদ্যালয়ের পার্থে বড় বড় বঙ্গ বিদ্যাপয় দণ্ডায়মান হইয়া 
দেশের অগণা সপ্তানকে জাতীয় ভাষা শিক্ষা দিতেছে, 
জাতীয় ভাষার সাহাযো দর্শন, বিজ্ঞান 'গ্রভৃতি সমস্ত বিষয়ের 
জ্ঞান বিতরিত হইতেছে, সেইদিন জানিব বুঝিব আমাদের 
জাতীয় সাহিত্য পুর্ণ সফলতার দিকে অগ্রসর-5ইয়াছে । 

আজ দেশের মধ্য দিয়া এক নৃতন বাতাস বহিতে 
আরম্ত করিয়াছে । সে বাতাস উপেক্ষা করিয়া নিজেও 
ইচ্ছামত বিভিন্ন পন্থা অবলম্বন করিলে উপহাসাম্পদ হঈতে 
হইবে। আজ দেশের সমবেত শক্তি__সমস্ত নরনারী মাতৃ- 
পুজার 'অভিপ্রায়ে মাতৃ মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে। 
আমরা সাহিতাসেবী বলিয়া কি পশ্চাৎপদ 'হস্টয়া রহিব? 
না, আমাদিগকে ও সাহিত্যের ভিতর দিয়া মাতৃসেবা করিতে 
হইবে। দেশধর্মই এক রকম সকল ধর্মের সার। দেশের 
সেবাকে ধর্মের আসনে প্রতিষ্ঠিত কারয়া মামরা মাতৃ ভূমির 
অর্চনা করি.ত পারি, তবেই আমাঁদ7 সকল সাধনা, সকল 
ব্রত উদযাপিত হইবে। স্বদেশ ও স্বদ্েশবাসীর উন্নতি 
বিধান করিতে গেলে যে, অসংখ্য জাবের উপকার সাধন 
করা হয়, তাঙা সকলেই বুঝিতে পারিবেন। ভগবানের 
হৃষ্টীবের উপকার করিলে, ভগবানেরই সেবা অর্চনা 
কর! হয়, ভগবানের 'প্রসার্ণাভ করা যায়। আমাদের 
দেঁশের নারীজাতি ধর্মের জন্ত কত স্বার্থত্যাগ, কত ব্রত 
কত উপবাস, কত দান কত ধ্যান করিয়! থাকেন, কতই 
না৷ উপচিকীর্যাপরতন্ত্রতার পরিচয় দেন, এ বিষয়ে সমগ্র 
ভারতের নারী সাজ একমত । দেশের যেখানে যাবে 
সেইখানেই মঠ ঘাট, মন্দির পাস্থশালু! প্রভৃতি নিত্য ভোগের 
কত উপানান দেখিতে পাইবে । কিন্তু দেশের হিতের জন্ত 
একে কবে লক্ষ মুদ্রা ব্যয় করিয়াছে? ধর্মের জন্য যতটা এক- 
প্রাণত। আমর! দেখাইয়া থাকি, দেশের মঙ্গলের জন্য যদি 
: প্ররূপ দেখাইতে পারি, তবে দেশের যথেষ্ট কল্যাণ সাধিত 
হ্য়। 
' আমাদের দেশের, নারীজাতিই, সমাজের শিরোভূষণ, 
তাহাদের হস্তে মহান্‌ কর্তব্যভার সন্নস্ত। শিশু শিক্ষার 


প্রধাসী। 


উল সিতীি পাাস্িনতাতিত হা? কি তিনি হা? ছ০১৮৭১০৪৯৫কা -৯-ত পা (পপি ০ 


প্রথম ভার জননীর হত্তেই স্তন্ত থাকে । সেই নারী, 
দেশধর্মের মহনীয়ত্ব বুঝাইয়৷ দিলে দেশের প্রভৃত উপকার 
হইবার সম্ভাবনা । এইরূপ করিতে পারিলে স্বদেশ-গ্রীতি, 
এক প্রাগতা, স্বার্থশৃন্ততার অগণিত, দৃষ্টান্ত আমরা বঙ্গের 
ঘরে ঘরে দেখিতে পাইব। অপরাপর বাক্তির পক্ষে এই 
কার্য্য সম্পন্ন করিবার বিভিন্ন উপায় উদ্ভাবিত হইতে পারে 
কিন্তু সাহিত্য-সেবী আমরা, আমাধিগকে সাহিত্যের 
ভিতর দিদ্লাই এ কার্য স্থসম্পন্ন করিতে হইবে। এই ভাবে 
পূর্ণমনস্কাম হইতে পাঁরিলে, আমাদের জাতীয় সাহিত্য 
দৃঢ়প্রতিষ্ঠাপন্ন এবং সর্বঞ্জনীন সহানুভূতি লাভে সক্ষম 
হ্ইবে। ৃ | 
এইরূপ অনুষ্ঠান অল্প সময়ে বা অল্প আয়োজনে স্থসাধ্য 
নহে, স্বীকার করি এবং তজ্জন্যই এই উত্তর-বঙ্গসাহিত্য 
সন্মিলনে আমি আজ নিয় লিখিত তিনটা প্রস্তাব, 'উত্থাপিত 
করিতেছি । আমি যে সক্ল বিষয়ের উল্লেখ করিব, তাহা 
সকল স্থানের সকল সাহিতাকের প্রতি প্রযোজা হইলেও 
উত্তর বঙ্গীয় সাহিতাসেবীর প্রতিই বিশেষ ভাবে প্রয়োজ্য 
বলিয়া মনে করিবেন। উত্তর বঙ্গে যখন লোকবল, ধনবল 
প্রভৃতি তাদৃশ ক্ষমতাপন্ন নভে, তখন উত্তর বঙ্গবাসীদিগকে 
অল্প আরস্তেই কার্যাক্ষেত্রে অৰ্তীর্ণ হইতে হইবে । সুতরাং 
সর্বপ্রথম আমাদিগকে সাহিত্যের এই তিনটা শাখার 
সেবায় নিযুক্ত হওয়া কর্তব্য । ইহাতে সাফলালাভের সঙ্গে 
সঙ্গে আমর! উত্তরোত্তর অন্যান্য শাখায় হস্তক্ষেপ করিব। 


পূর্বোক্ত তিনটা শাখা,__€১) সাহিত্য শাখা, (২) ইতিহাস 


শাখা এবং (৩) বিজ্ঞান শাখা । এই তিন শাখায় কি কি 
বিষয় আলোচিত হওয়! উচিত, তাহা একে একে নিয়ে 
বিবৃত হইল। উত্তর-বঙ্গ সাহিত্য সম্মিলন যাহাতে লক্ষ 
উদ্ধার স্তায় বিপথে পরিচালিত ন! হয়, তৎপক্ষে আমাদের 
সকলেরই চেষ্টিত হওয়া কর্তব্য। রংপুরবাসী বন্ধুরা এই 
প্রথম সম্মিলন যে ভাবে চালাইবেন, ভবিষ্যতে সম্মিলন 


সেই ভাবেই চালিত হইবার আশা করা যায়। আরস্তেই 


ইহা যাহাতে লক্ষ্যতরষ্ট ন! হয়-_বিপথগাষী না হয় ততপ্রতি 
দৃষ্টি রাখা প্রধান কর্তব্যের মধ্যে পরিগণিত হওয়া উচিত!্‌ 
(১) সাহিত্য শাখা। 
প্রাচীন ও আধুনিক বাঙ্গলা ভাষা ও সাহিত্যের 


১২শ সংখ্যা 1 


৬০ কাশি 


লিটা এবং বাঙলা রন ১] & অভিবার, পারের 
চেষ্টা এই বিভাগের মুখ্য উদ্দেস্ত হইবে। সাহিত্যের 
আলোচনার সঙ্গে সঙ্গে দেশের প্রাচীন কবি ও লেখক- 
ঘিগের জীবনী সংকলন এবং প্রাচীন গ্রস্থাদ্ির আবিষ্কার, 
বিবরণ সংকলন, সমালোচনা ও প্রাচীন সাহিত্যের ইতিহাস 
* প্রচার করিতে হইবে। আমাদের দেশের প্রতি গ্রামে 
প্রতি পল্লীতে ' কতশত কবি অজ্ঞাতে লোকলোচনের 
অন্তরালে লুকায়িত আছেন, তাহার ইয়ত্তা করা যায় না। 
এই সকল সাহিত্যসেবীই আমাদের বাঙ্গলা সাহিত্যের 
আদিম লেখক। প্রাচীন সাহিত্যের ইতিহাসে তাহাদের 
স্থান অতি উচ্চে। 

বাঙগলাভাষায় বাঙ্গল৷ ব্যাকরণ নামে প্রায় আড়াই শত 
ব্যাকরণ পুস্তক বর্তমান ছিল সত্তা, কিন্তু তাহার একথানিও 
প্রকৃত ন্রঙ্গলা ব্যাকরণ নহে। আমরা পূর্বেই বালিয়াছি 
যে, হালিহেড সাহেবের ব্যাকরণই এই শ্রেণীর ব্যাকরণের 
মধ্যে প্রথম রচিত ও প্রকাশিত হয়। তৎপর যথাক্রমে 
কেরী সাহেবের ব্যাকরণ, গঙ্গাকিশোর ভট্টাচায্যের 
বাঙ্গল! ব্যাকরণ”, রাধাকান্ত দেব বাহাদুরের “বর্ণমালা! 
ও ব্যাকরণ”, হটন সাহেবের ও কীথ সাহেবের ব্যাকরণ, 
স্তামাচরণের “ইংরেজি বাঙ্গল ব্যাকরণ' প্রকাশিত হয়। 
বাঙ্গল। ভাষার শবধরূপ,পক্রিয়ারপ, তদ্ধিত প্রত্যয় প্রভৃতি 
সংস্কতের সম্পূর্ণ অনুরূপ না হইলেও এই সকল ব্যাকরণে 
এতছুভয়ের মধ্যে কোনরূপ পার্থক্য প্রদ্বশিত হয় নাই। 
পরবস্তী বৈয়াকরণগণও পূর্ববোক্তের পদান্ুসরণ করিয়াছেন 
মাত্র। স্থৃতরাং এসকল .ব্যাকরণ বাঙ্গল| ব্যাকরণ নামের 
প্রকৃত উপযোগী নহে। বাঙ্গল৷ ব্যাকরণে বাঙ্গলা শব্ধের 
বুৎপত্তি (বিচার, শব্দের ইতিহাস, ভাষার গঠন বৈচিত্র্য 
প্রদর্শন এবং বাঙলার সহিত হিন্দী, উড়িয়া, আসামী 
প্রস্ৃৃতি ভাষার সম্বন্ধ নির্ণয় ও তুলনায় সমালোচন! 
গ্রয়োজনীয়। 

ব্যাকরণের ন্যায় বাঙলা শব্ষের অর্থ পরিজ্ঞাপক 
অনেকগুলি অভিধানও বর্তমান আছে। আশ্চর্য্য 
বিরিয় আমাদের, বাঙ্গল! ভাষার ব্যাকরণ ও অভিধান 
উভয়েরই সর্বপ্রথম প্রণেত! ইন্ুরোপীয় জাতি। ফষ্টার 
.নামক এক সিভিলিয়ান সর্বপ্রথম এক বাঙ্গলা অভিধান 


উত্তরবঙ্গ সাহিত্য-সশ্মিলন | 


৬৮৩ 


০, ১২০22৯০৪৮8০ ,০৭ ৯ । হা, তে ১০৪ 


১৭১৯ অব প্রকাশিত. করেন" ইহাতে ১৮০০ অফের 
অর্থ প্রদত্ত হইয়াছে। তৎপর যথাক্রমে মিলার সাহেবের 
অভিধান, ঠাকুরের বা*ল। ইংরেজি অভিধান, গীতান্বর 
মুখোপাধ্যায়ের শবসি্ধ অভিধান, কেরী সাহেবের 
অভিধান, পিফ়ার্সন সাহেবের, মোওস সাহেবের, লাবাতিয়ার 
সাহেবের, ইটন সাহেবের, মটন সাহেবের," মার্সম্যান 
সাহেবের ও রবিন্সন্‌ সাহেবের অভিধাঁন এবং বাঙ্গালী 
রচিত 'বাঙ্গলা কোৰ গ্রন্থ”, “ধাতুশব্দজ”, “শব্ধ কল্প লব্িত1” 
প্রভৃ্ত সংকলিত ও প্রকাশিত হয়। এই সকল আভিধাঁন 
দ্বারা বঙ্গসাঠিত্যেণ বদ্ধিত্ত শক্তির পরিচয় পাওয়া গেলেও, 
প্রন্কত উদ্দেশ সিদ্ধ হয় নাই। 

উত্তরবঙ্গীয় সম্মিলন দ্বারা উত্তরবঙ্গের শব্দ সংগ্রহের 
চেষ্ট করা সব্ধতোভাবে কর্তব্য । তৎপর এ অঞ্চলের 
গ্রামা গল্প, প্রবচন, প্রবাদ, উপকথা, গ্রাম্য গান, গাথা 
নংগ্রহ ও তাহার ইতিহাস বিশ্লেষণ এবং সঙ্গে সঙ্গেম্ত্রী 
সমাঞ্জে প্রচলিত বারব্রত কথা, রূপকথা, 1007567% 09195 
ও 175708 প্রভৃতির আলোচনা অবস্ত করণীয়। ছুই 
একজন লেখকের দৃষ্টি ইতিমধ্যেই এদিকে আকৃষ্ট হইয়াছে 
সত্য কন্ত প্রত্যেক প্রদেশে তত্বৎ দেশবাসী সাহিত্যিকের 
যত্ব এ বিষয়ে প্রণর্তিত হওয়া বাঞ্নীয়। 

(২) ইতিহাস শাখা । 

বাঙ্গলা দেশের ইতিহাস সংকলন এই শাখার মুখ্য 
উদ্দেগ্ত। এ ইতিহাস হুহ শ্রেণীগ হহবে»--সামাজিক ও 
রাজনৈতিক । সামাঁজক ইতিহাসের প্রয়োজনীয়তা রাজ- 
নৈতিক হতিহাসাপেন্সা কম নহে । কোম্পানার আমলে 
ভারতবর্ষ ও ধাঙ্গল1 সন্বদ্ধায় প্রায় কুড়িখান পুস্তক রচিত 
হয়। ইহার আঁধকাংশেই স্বাধানমত প্রকাশের ও অন্রাস্ত 
সত্য প্রচারের একাস্তকতা দেখিতে পাওয়া যায় না। 
১৮৩২ খুঃং অব্ধে ঝ্রিতহাসিক ব্যাকরণ” নামে একখানি 
বাঙ্গলার হতিহাস রবিনসন সাহেব কতৃক প্রকাশিত হয়. 
ইহার প্রণেতা মিঃ কেরা। প্রতিহাসিক আলোচনার 
নিমিত্ত তৎকালে এক সমিতি প্রতিষ্ঠিত হইয়াছিল, তাহাতে 
দবাদশটা দেশীয় সভ্য ছিলেন। সেই সমিতির উদ্ঠোগেই 
ধ্তিহাসিক ব্যাকর॥ প্রকাশিত, হয় কি ইহার 
এরূপ অদ্ভুত হইল কেন, তাহা ঠিক বলা কঠিন। 


টি 


তাত ৯ সা 


আলো (ইতিহাস-শাখা প্রত্যেক  জেপার ৰা গ্রামের 

ইত্তিহাসের উপাদান সংগ্রহ ) প্রাচীন মুদ্রা, খোঁদিত লিপি, 
প্রাচীন ছুর্গ অট্টালিকা গ্রভৃতির ধ্বংসাবশেষ চির ও তাহার 
বিবরণ সংকলন ) প্রতিহাসিক কিন্বদস্তীর উদ্ধার ও সমা- 
লোচন! ও ইতিহাসের সঠ্তি তাহায় সমম্থয়সাধন এবং 
্রতিহাসিক ও প্রসিদ্ধ তীর্থা্ির তালিকা ও বিবরণ সংগ্রহ 
করিবে। পু 

. ভূগোল, খগোল, মানবজাতিবিজ্ঞান এবং, সমাজবিজ্ঞান 
প্রভৃতি আপাততঃ এই শাখারই অস্তভূক্ত কর! যাইতে 
পারে। দেশের সামাজিক আচার ব্যবহার, পর্ব-উৎসবাদির 
স্বালোচনা এৰং ছাড়ি ডোম, বাগদি বাউরী, রাজবংশী 
প্রভৃতি অনাধ্য জাতি সমূহের সমাজতত্ব ও আর্ধ্য জাতির 
সহিত তাহাদের সম্পর্ক বিচার কর! বাঞ্নীর। এতগ্যতীত 
দেশের বিবিধ ধর্ম্সম্প্রদদায়ের ইতিবৃত্ত এবং বিভিন্ন জাতির 
কুলগ্রস্থা্দির আলোচনা! এই শাখারই উদ্দেশ্ঠ রূপে গণ্য 
হওয়া উচিত। 

আর একটা কার্য আমার . বিশেষ প্রয়োজনীয় বলিয়। 
মনে হয়। আমাদের দেশের কৃষিত্ষিক্ন বাণিজ্যের একখানি 
সর্বাঙ্গ সুন্দর ইতিবৃত্বের আবশ্তকত৷ অনেক দিন হুইতে 
অনুভূত হ্ইয়৷ আসিতেছে কিন্তু কাহাকেও এ কার্যে 
হস্তক্ষেপ করিতে গুনি নাই। উত্তর বঙ্গের প্রা্ত জেলায় 
প্রতি নগরের ক্ষুদ্র, বৃহৎ, উন্নত অনুনত, জীবিত, অর্ধমূত, 
মৃত-_সর্ধবিধ কৃষি শিল্পের একখানি ইতিহাস প্রস্তত হইলে 
দেশের প্রভূত উপকার হইবার সপ্ডাবনা। ইহাতে কি 
উপায়ে মৃত শিল্পগুলির পুনরুদ্ধার সাধিত হইতে পারে, 
কি বৈজ্ঞানিক প্রণালীতে কাধ্য করিলে জীবিত শিল্পাদির 
অধিকতর উন্নতি হইতে পারে তৎসমুদয়ের বিস্তৃত আলোচনা 
থাকিবে এবং কোন্‌ স্থানে কোন্‌ শিল্পের, কোন্‌ বাণিজ্যের 
বা কোন্‌ কৃষি কার্ধ্ের প্রচলন অধিক তাহারও আভাস 
প্রদত্ত হইবে। পরিশেষে দেশের শিল্প বাণিজ্যের পূর্বতন 
গৌরব কাহিনী ও অবনতির কারণ পরম্পর! সংযোজিত 
করিয়া দিতে পারিলে ভাল হয়। 
(৩) বিজ্ঞান শাখা । 

' ধেরূপ সমর আসিক়্াছে তাহাতে বিজ্ঞানের প্রতৃত 

আলোচনা ব্যতীত আমর! সংসার ক্ষেত্রে জয়যুক্ত হইতে 


প্রবাসী । 


[ পদ ভাগ । 


সিনা পপি 


পারিব না। আমানের প্রত্যেক কার্া_ ববি শিল্প বাণিজ্যের 
প্রত্যেক কর্ম বৈজ্ঞানিক মতে বৈজ্ঞানিক বন্ত্রাদির বলে 
সম্পর করিতে হইবে) নতুবা! বৈদেশিক এবং প্রতিভ1 ও 
বিজ্ঞান বলে বলীয়ান প্রতিদ্বন্্ীর হন্যে আমাদের শিল্প 
বাণিজ্যের অধোগতি অবস্থস্তাবী। ,কতদ্দিন -আমরা কেবল 
বৈদেশিক পদার্থের প্রতি বিভৃষ্ণ! জন্মাইয়া দেশের জন-' 
সাধারণকে নিরস্ত রাখিব? অল্প সময়ে অধিক ব্য উৎপাদন 
এবং স্থলভে তাহার প্রচলন করিতে ন! পারিলে দেশের 
উন্নতির আশ! ন্্দূরপরাহত। দেশের সকল লোকেই 
যে “বয়কট” নীতি অবলম্বনে সুলভ মুল্যের বৈদেশিক সামী 
পরিহার করতঃ দেশীয় দ্রব্য উচ্চ মূল্যে ক্রয় করিবে তাহার 
আশা করা বাতুলত! মাত্র। স্্বতরাং আমাদের বিজ্ঞানা- 
লোচন! সর্ব প্রথম কর্তব্য রূপে পরিগণিত হওয়া কর্তব্য। 
দেশের নানা স্থানে যে সমুদয় সাহিত্য সভা প্রতিষ্টিত.আছে 
বা ভবিষ্যতে হইবে, তাহাদের দৃষ্টি এবিষয়ে পতিত হওয়া 
প্রার্থনীয়। আমাদের রাজসাহীর্‌ সাহিতা সভার “পরিষদের 
শাখা) ইহাই বিশেষত্ব ! রাজসাহী শাখা-পরিষৎ যাবতীয় 
বিজ্ঞানশাস্ত্রের আলোচনাই মুখ্য উদদেশ্ঠরূপে স্থির করিয়াছে। 
ক্ৃষিশিল্পের উন্নতি করিতে হুইলে রসায়ন শাস্ত্রের এবং 
বৈজ্ঞানিক যজ্সাির আলোচনার প্রাধান্ত থাকা কর্তব্য। 
তৎসহ জীব বিদ্যা, ভূবিদ্য। প্রভৃতির- আলোচনাও থাকিবে। 
বঙ্গ দেশের কতিপয় স্থানে রাসায়নিক কন্াগার স্থাপিত 
হইয়াছে বটে এবং তাহা হইতে নানাবিধ রাসায়নিক পদার্থ 
ও বৈজ্ঞানিক ন্ত্রাদি প্রস্তুত হুইতেছে কিন্তু এরূপ সীমাবদ্ধ 
স্থানে এ ছুরূহ কাধ্য সসম্পন্ন হইতে পারেনা । দেশের 
অভাব যেমন গুরুতর, ধেশের শিল্পালয় বা যন্ত্রালও তন্রপ 
প্রচুর থাকা প্রয়োজনীয় । এইরূপ কারখানা যত অধিক 
সংখ্যায় স্থাপিত হইবে, ততই দেশের মঙ্গল হইতে থাকিবে। 
পূর্বোক্ত তিন শাখারই প্রাচীন দ্রব্যাদি, ও অভিনব যন্ত 
সামগ্রী প্রস্তুতি সম্মিলনের সং্গষ্ট প্রদর্শনীতে প্রদর্শিত 
হুইবার ব্যবস্থা করিতে হুইবে। 

স্ত্রী শিক্ষা বিষয়ে ছুই একটী কথা বলিয়৷ আমি 
আমার প্রস্তাবের উপসংহার করিতেছি। আমি পূর্বেই 
দেখাইয়াছি যে আমাদের জাতীয় সাহিত্য, জাতীয় ধর্শে 
উৎপত্তি লাভ করিয়াছে অর্থাৎ দেশের বিভিন্ন ধর্মাবলম্বী 


৮৭০০৮ গা তিনি ০৩৪ 


১২শ সংখ্যা ।1 উত্তরবঙ্গ সাহিত্য-সশ্মিলন। ৬৮৫ 
ভক্তি প্রবণতার চা  বাছিতের  ববর্তন । হইতেই বাঙগল সংগ্রামের সময় রমণীগণের 'বস্ত্রীলস্কারের ব্যয় হাঁস 
সাহিত্য জম্ম লাভ করিয়াছে। ইহা কখনো কর্মক্ষেত্রে করিবার উদ্দেস্তে রোমে এক আইন বিধিবদ্ধ হয়। 
প্রবেশ লাভ করিতে পারে নাই ! এক্ষণে সাহিত্যকে কর্মে রোমক মহিলাবুন্দ স্বদেশ-প্রীতিতে পুরুষগণ অপেক্ষা 


প্রবেশ করাইতে হুইবে ; সাহিত্যের দ্বারা যাহাতে দেশের 
স্থায়ী কায হইতে পারে-_জনসাধারণের মঙ্গল সাধিত হইতে 
পারে তৎপক্ষে আমাদিগকে যত্ববান হইতে হইবে। 

অনৈক ইংরেজ লেখক লিখিয়! গিয়াছেন যে, গা 
জীবন ও নারীজাতির সামাদ্দিক অবস্থা হইতেই সকল 
দেশের সভ্যতার পরিমাপ হইয়া থাকে। শিশুগণ 
শৈশবকালে স্বগৃহে জননীর নিকট ষে শিক্ষা প্রাপ্ত হয়, 
তাহাকেই জাতীয় উন্নতির, প্রধান উপাদান বলিস গ্রহণ 
করিতে হয়। নারীজাতির জীবন ও চিনস্তাপ্রণালী উন্নত 
নাহইলে কোন জাতিই প্ররকত মহত্ব লাভ করিতে পারে 
না।. শ্বননীহই সম্তান-হৃদয়ে যথাকালে মহপ্তাবের বীজ 
রোপণ' করিয়া থাকেন। 

প্রাচীন ভারতের নারীজাতির অবস্থা উন্নত থাকিলেও 


বর্তমানকালে নারাঞ্জাতির অবস্থা দেখিয়া আমাদিগকে 
হতাশ হইতে হয়। জীবের যেমন দেহ আছে, সমাজেরও 
তেমন দেহ অনুমান করিয়া! লওয়া যায়। জীবদেহের 


প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত বিকাশের অভাবে যেমন 
দেহের সর্বাঙীন পুষ্টি হয় না ঝা তাহার কার্ধযকারতা! 
উপলদ্ধি হয় না) সমাজদেহেরও তদ্রুপ কোনে! অঙ্গ ছ্ব্বল 
ও অপটু হইলে জাতীয় উন্নাত সাধিত হইতে পারে ন1। 
নারীজাতি সমাজদেহের অদ্ধাঙ্গ স্বরূপ পরিগণিত। এই 
অর্ধীঙ্গ ক্ষীণ বা ছূ্বল হইলে সমাজদ্দেহ কখনই পূর্ণ বিকাশত 
হুইতে পারিবে না। আজ সমগ্র ভারতবাসী উন্নতির 
পথে প্রধাবিত সত্য কিন্তু তাহার সমাজের অপরার্ধের 
প্রাত আস্থাবান নহেন ; তাহার! ভুলিয়! যান__“কন্তাপ্যেবং 
পালনীয়! শিক্ষ্নীয়াতেযত্বতঃ”, আর তুলিয়া যান যে রমণীগণ 
শিক্ষা প্রভাবে দৃঢ়ব্রত হইলে অতি হুরূহু কর্মও সাধ্যায়ত্ 
হইয়। উঠে। তাহাদের সর্বদা! মনে রাখা উচিত,_ 
“না জাগিলে সব ভারত-ললনা, 

রি এ ভারত আর জাগে না জাগে না।” 

ইতিহাস অবগত হওয়৷ যায় যে, খৃষটপূর্ব 
তৃতীয় শতাবীতে কার্থেজের সহিত রোমের জীবন-মরণ- 


ন্যুন ছিলেন না, তাহারা অক্ষুব্ধ চিত্তে এই রাজ-বিধি . 
পালন করিতে থাকেন। গ্রীস দেশান্তর্গত আর্গস 
নামক স্থানের এক ক্ষুদ্র অধিপতি বিপক্ষের সহিত এক 
যুদ্ধে স্বাধিকারভুন্ত এক ক্ষুদ্র গ্রাম হারাইলে, অধিবাসিনী 
মহিলারা প্র!তজ্ঞা করেন যে, যতদ্দিন ন! সেই গ্রামের, পুন- 
রুদ্ধার তইবে ততদিন তাহারা অলঙ্কার পরিধান করিবেন 
না বা কোনে প্রকার বিপাসে লিপ্ত হইবেন ন1। জাপা- 
নের মহিলার! এতই উন্নতির সোপানে আরোহণ করিঝা- 
ছিলেন যে, যখন বৌদ্ধধর্ম জাপানে প্রথম প্রবর্তিত হয় 
তখন এ ধর্ম্মের মুলতত্বান্ুসন্ধানভার তিনজন রমণীর প্রতি 
্স্ত হয়; তাহারা ভারতবর্ষে আগমন করিয়া বৌদ্ধধর্থের 
ইতিবৃত্ত সংকলন করেন। প্ররুত শিক্ষিতা হইলে রমণীগণ 
কিরূপ কার্ধ্যক্ষম ও খ্বদেশ-প্রেমিক হন, তাহার শত শত 
দৃষ্টান্ত ইতিহান হইতে প্রদর্শন করা যাইতে পারে। স্থৃতরাং 
সত্রী-শিক্ষা। যাহাতে গ্রপারলাভ করে, রমণীবৃন্দের যাহাতে 
স্বাস্থ্যোন্নতি হয়, সভ্যতার শস্রোতকে তাহার। যাহাতে 
বেগশালা কাঁরতে পারেন তাহার উপায় অবলম্বন কর আগ 
কর্তব্য । আজ এই জাতায় অভ্যুথানের দিনে দেশের 
বিভিন্ন জাতিসমু' যখন একই আদশের আভমুখে অগ্রসর 
হইতে চেষ্টিত হইতেছে, তখন আমাদের সকলেরই ম্মরণ 
রাখা কর্তব্য জাতিগঠনের ভার আমাদের 'উপর 
নহে, নারীগণের হস্তেই সন্ন্যন্ত। ” 

সম্মিলন প্রতি বখসর একস্থানে না হুইয়! এক একবার 
উত্তরবঙ্গের এক একস্থানে হওয়া! সঙ্গত বলিয়। বোধ করি। 
ইহাতে বিভন্ন স্থানের সহত আমাদ্দের পরিচয় স্থাপিত 
হইবে। এই সাম্মণনে ষে সকল প্রবন্ধ পঠিত হইবে এবং 
প্রদ্শনাতে যে সকল ্রব্য প্রর্ণশিত হইবে তাহাতে যে 
জেলায় সম্মিলন বদিতেছে সেই জেলার বিশেষত্ব থাকা 
আবশ্তক। সম্মিলন ভারতের ভিন্ন ভিন্ন ভাষা শিক্ষা করি: 
বার ও ভিন্ন ভিন্ন প্রদেশের বাঙ্গাল! ভাষ। ও সাহিত্যের ও 
বাঙ্গালীর আশা আ[কাজ্ছার বিস্তার পরিটয় দিবার ব্যবস্থা 
স্করিতে পারিলে বড়ই ভাল হয়। 


৬৮৬ 


আমাদের এই সম্মিলন যাহাতে কেবল প্রবন্ধপাঠে এবং 
'জল্পনায় কষ্ঠানায় পর্যাবসিত ন! হয়, তাহার বাবস্থা করিতে 
হইবে এবং যাহারা কেবল প্রণদ্ধ পাঠ ব! বক্তৃতা দ্বারা! 
আপনাকে দেশের মধ্যে পরিচিত করিবার জন্য লালায়িত 
তাহা'দর আক্রমণ হইতেও সম্মিলনের রক্ষার উপাঁয়বিধান 
করিতে হুতবে। ইহাতে এক দলের অযথা আক্রোশের 
আশঙ্কা করিলে চলিবে না। তৎপর সম্মিলনে যাহাতে 
কোনো একটা অনুষ্ঠান আরন্ধ হয়, একটা কোনো! কাষের 
কুত্রপাত হয় এবং পরবত্তী সান্মলনে যাহাতে জবাবদেহী 
করিবার সংস্থান থাকে তাহার আয়োজন এখন হইতেই 
করিতে হইবে। এইরূপ কোন কাঘ যদি আপনার! সম্পূর্ণ 
করিতে পারেন, বা কতকটা সুত্রপাত করিয়াও দেখাইতে 
পারেন, তাহ হইলে সম্মিলন সার্থক হবে; তাহা হইলে 
সম্মিলন দ্বারা প্রকৃতই দেশের প্রভূত কল্যাণ সাঁধত হইবে 
এবং সম্মিলনও ক্রমে ক্রমে সাফপ্যের দিকে অগ্রসর হইতে 
পাঁরবে। আরম আর অধিক কিছু বলব না, সম্যগণের 
ধৈযাট্যতির আশঙ্কা, করিতেছি । আজ মামরা যে মহানু- 
ভবে সভাপতিত্বে এস্থলে সম্মিলত হইয়াছি, তিনি 
প্রকৃষ্টতর কথায় আমাপেক্ষা দক্ষতার সহিত আমাদের 
বর্তমান, কর্তব্যের বিষয়ে আপনাদিগকে ইঙ্গিত করিগ্জাছেন। 

স্থতরাং তাহাকে সাধুবাদ দিয়া আমি উপবিষ্ট হইলাম। 
শরীব্রজস্থন্দর সান্নযাল। 


মনুষ্য সৃফি | 
( ফান্তনের পরবাসার অনুবৃত্তি ) 

অমেরুদগুজাতির মপ্যে কঙকগুলি জীব চন্মত্যাগের 
পূর্ববোস্ত অন বধাট। বুঝিয়া উন্নতির আশায় চর্মমত্যাগ হইতে 
ব্রিত হইয়াছিল। কিন্তু এই সুবু্ধও তাহাদের ভবিষ্যৎ 
পথ.নিষণ্টক করিতে পারে নাই। এক নূতন বিপ্ন আসিয়া 
উন্নতির পথ রোধ' করিয়৷ দড়াইয়াছিল। চর্মত্যাগ 
অভ্যাস পরিহার করায়, চাদের সকলকেই অগ্লীয়ু ও 
ও ক্ষুদ্রাবয়ববিশিষ্ট হইয়া! জন্মিতে হইত, এবং যাহারা জোর 
করিয়। দেহের আয়তন বৃদ্ধির চেষ্টা করিত তাহাদের ক্ষুত্র 


প্রযাসী। 


| ৮মভাগ। 


জীবনটা পুনঃ পুনঃ দেহের পরিবর্তন করিতেই কাটিয়া 
যাইত। 

আধুনিক রেসমকীট এবং নান! জাতীয় পতঙজগুলিই 
পূর্বোক্ত জীবের বংশধর। ইহাদের পূর্ববপুরুষগণ উন্নতির 
পথ নির্বাচনে যে ভ্রম করিয়াছিল, তাহারি ফলে অদ্যাপি 
হবার! কষুপ্রাবয়ববিশিষ্ট ও অল্লাফু হইয়া জস্মিতেছে, এবং * 
জীবনের অধিকাংশ সময়ই দেহপরিবর্তন করিয়া কাটাইতেছে। 
বলা! বাহুল্য এই প্রকার ক্ষুদ্র জাতি কখনই বুদ্ধিমান হইয়া 
উঠিতে পারে ন1। বুদ্ধির জন্য বৃহৎ মস্তিফবের প্রয়োজন।. 
ক্ুদ্রদেহে সে প্রকার মস্তিষ্কের স্থান নাই। পিপীলিকার 
ক্ষুদ্র মস্তিষ্কের শক্তি বৃহৎ মানবমস্তিষ্ষের তুলনায় হীন নয় 
বলিয়া একটা কথা আছে। একথাট! যে সম্পূর্ণ নিরর৫থক 
তাহ! নান! পরীক্ষায় প্র তপন্ন হয়া গেছে। 

বংশ।নুক্রমে বৃকাল একই কার্য অবিচ্ছেদে "রুরিতে 
থাকলে, কাগজের ভিতরকার খুঁটিনাটি সকল ব্যাপার ভাল 
করিয়! বুঝিবার শক্তি দেই বংশের একটা বিশেষত্ব হইয়া 
ঈাড়ায়। নানা জাতীয় জীবের বিশেষ বিশেষ বুদ্ধি, জ্ঞান 
ঠিক্‌ এট প্রকারেই ক্রনবিকাশ লাভ করিয়া শেষে সেগুলি 
জাতিগত সম্পদ্‌ হইয়া দীড়াইয়াছে। যে জীবকে তাহার 
ক্ষুদ্রজীবনে ছুই তিনবার দেহুপরিবর্তন করিতে হয়, সে 
কখনই অবিচ্ছেদে কোন একটা কাধ্য করিবার অবসর 
পাইতে পারে না। কাজেই ইহাতে তাহার বুদ্ধিও স্ফুত্ত 
পাহবার সুযোগ হইতে বঞ্চিত হুইয়। পড়ে। পরিবর্তনশীল 
ঘেহ লইয়! পতঙ্গজাতিকে ঠিক এই কারণেই অল্পবুদ্ধি হুইয়া 
থাকিতে হুইয়াছে। “রেসমের কীট যখন ন্ুয়োপোকার 
আকারে থাকে, তখন তাহাকে কেবল বৃক্ষপত্র আহার 
করিয়াই জীবনধারণ করিতে হয়। এই অবস্থার ইহারা 
নানাশক্রর গ্রাস হইতে আত্মরক্ষ। করিয়! স্বাদ পত্র উদদরস্থ 
করিবার কৌশল শিখিয়! ফেলে। কিন্তু সেই পোকাগুলিই 
যখন সুদীর্ঘ নিদ্রার পর গুটি কাটিয়া প্রজাপতির আকারে 
বাহির হইয়া পড়ে, তখন তাহাদের পূর্বের শিক্ষা ও 
অভিজ্ঞতা কোন কাজেই লাগে না। এই অবস্থায় তাহ!- 
দিগকে সম্পূর্ণ নৃতন শক্রর সহিত সংগ্রাম করিয়া নুতনু 
উপায়ে আহার সংগ্রহের জন্ত শিক্ষানবিমি করিতে 
হয়। কাজেই পূর্ব্বাপর জীবনের . কোন অভ্যাসই 


১২শ সংখ্যা রা 


নি টি প্রবেশ করিয়া বুদ্ধিকে উরত, করিতে 
পারে ন!।, 

পূর্বোক্ত বিবরণগুলি হইতে স্পষ্টই বুঝা যায়, 'অমেরুদণ্ 
জীব প্রথমে তাহার সমেরুদগ্ড ভ্রাতাকে পশ্চাতে ফেলিয়া 
শেষে নিজেই  পিছুনে পড়িয়াছিল; আত্মোনসতি ও 
আত্মরক্ষার যে কয়েকটি উপায় গ্রশ্ণ করিয়াছিল তাহার 
কোনটিই উহাদিগকে মনুষ্যত্বের দিকে অগ্রসর করে নাই। 
ষে সকল প্রাণী কোমলদ্দেহে কঠিন মেরুদণ্ডকে পোষণ 
করিতে আরম্ভ করিয়াছিল, শেষে কেবল তাহারাই জয়ী 
হইয়া পড়িয়াছিল। 
. সমেরুদণ্ড জীব বহুকাল জলচর প্রাণীর আকারে সমুদ্রে 
বিচরণ করিয়াছিল, এবং পরবর্তীযুগে ইহাদেরি কতকগুলি 
স্থলচর হইয়া ফাড়াইয়াছিল। জীবতত্ববিদ্গণ এই পরি- 
বর্তনেষ, নানাপ্রকার কারণ প্রদ্র্ণন করিয়া থাকেন। 
তম্মধ্যে চন্দ্রের আকর্ষণকে ধাহারা প্রধান কারণ বলিয়া 
উল্লেখ করেন, তীহার্দের কথা যথার্থ বলিয়৷ মনে হয়। 
ইহারা বলেন, অতি প্রাচীনকালে খন চন্দ্র পৃথিবীর খুব 
নিকটে ছিল, তখন তাতার প্রবল টানে সমুদ্রজলে অত্যন্ত 
অধিক জোয়ার ভাটা হইত । এই জলোচ্ছালের সঙ্গে সঙ্গে 
যে সকল জলচর জীব স্থলে উঠিত, ভাটার ভুলের সঙ্গে 
তাহাদের সকলগুলি সমুদ্রে পড়িত না। এই প্রকারে 
কতকগুপি জীবকে প্রতিদিনই ছুইনার করিয়া! স্থলবাসী 
হইতে হইত।, হঠাৎ প্রতিকূল অবস্থায় আসিয়। পড়িলে, 
প্রতিকূলকে অন্থকুল করিয়া লওয়াই জীবের জীবত্ব। 
কাজেই সাধারণ জলচর জীব যে শ্বাসযস্ত্রের সাহায্যে 
জলের ভিতরকার অক্সিজেন সংগ্রহ করিয়া জীবিত থাকিত 
তাহার পরিবর্তন আবন্তক হুইয়াছিল। জলোচ্ছসের 
ষঙ্গে স্থলে আসিয়! পড়িলে তাহ! দ্বার বাধুর অকিঞ্জেন 
সংগ্রহ কর! যাইত না। এই প্রয়োজনই জলচরের ফুলকো! 
(০11) অলস করিয়! 'রাখিয়া নুতন শ্বাসযন্ত্র ফুসফুসের 
(7০৪০) উৎপত্তি করিয়াছিল। 

সমেরুদণ্ড জলঠর জীব পূর্বোক্ত প্রকারে স্থলচর জীবে 
ঠ্ারিণত হইয়া ক্লুমোন্নতির পথ ধরিতে পারিয়াছিল কি না, 
এখন আলোচন! করা যাউক। জলচর জীব পরীক্ষা 
কয্লিতে গেলেই প্রথমেই ভাহার মগ্তিষের কষুত্রতা আমাধের 


৬৮৭ 


চোখে পো এই অসশ্পর্ণভার কারণ নির্দেশ কযা 
কঠিন নয়। যে জাতি আনগ্ঠকীর সমস্ত জিনিস হাতের 
গোড়ায় পাইয়া একঘেয়ে জীবন অতিবাহন করে, তাহার 
মন্তিষ্ষের বিকাশ কোনক্রমেই সম্ভবপর নয়। সর্বদাই. 
প্রায় দযোষ্ত জলে বিচরণ করিয়া জলচরগণ জীবনকে 
খুবই একঘেয়ে করিয়া তুলিয়াছিল। শীতাতপ বড়বৃষ্টির 
অত্যাচার হইতে রক্ষা পাইবার জঙ্য ইহছাদিগকে মোটেই 
বৃদ্ধির পরিচালনা করিতে হইত না, এবং আহাধ্যও প্রচুর 
পরিমাণে হাতের গোড়ায় সাঞ্চত থাকিত। কাজেই 
জলকে স্থায়ী আনাসন্থান রূপে নির্বাচন করাই ইহাদের 
সর্ধনাশের মুল কাবণ হয়! দীড়াইয়াছিল। ইহার্দেরি 
যে সকল বংশধর হঠাৎ শ্ুলচর হইয়া পড়িয়াছিল, উন্নতি 
কেবল তাহাদেরি নিকট সুলভ হইয়া আসিয়াছিল । 

স্থল5র হউর়া জীবগণ বনর্দন একভাবে চলিতে পারে 
নাই । শীঘ্রই আর এক সম্কটকাল উপস্থিত হইয়াছিল। 
স্থলচরগণ অবস্তা বিশেষে পড়িয়া পক্ষী এবং স্তন্পায়ী এই 
দুই পৃথক জাতিতে বিভক্ত হইয় পড়িয়াছিল। এই 
জাত্যন্তর পরিগ্রহের *কারণ নির্ণয় করিতে গেলে, রক্ত- 
সঞ্চল্ন পদ্ধতি ও শ্বীসযঙ্্ের ক্রমিক পরিবর্তন অনুসন্ধিৎসুর 
দৃষ্টি আকর্ষণ করে। সাধারণ গলচরদিগের মধ্যে মাহাদের 
হৃংপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্া। বাড়ি গিয়াছিল, এবং 
সঙ্গে সঙ্গে ফুস্ফুসের আরতনও প্রসারিত হয়াছিল, 
তাহারা আর পূর্যের 'প্ররৃতি রক্ষা করিয়৷ থাকিতে পারে 
নাই । বৃহৎ ফুস্ফুসের সাহায্যে পরিষ্কুত হইয়া বিশুদ্ধ 
রক্ত সর্বদাই তাহাদের ধমনীতে চলিত। তাছাড়া 
দেহাভান্তরে বিশুদ্ধ আক্সজেনের যোগে প্রবলভাবে রাসা- 
য়নিক কার্ধ্য সরু হওয়ায় পূর্ধ্বপুরুষদিগের তুলনায় তাহাদের 
শরীরের তাপও যথেষ্ট বুদ্ধি পাইয়া গিয়াছিল। এই 
প্রকারে নবশক্তিযুক্ত হয় নৃতন জীবগণ অলস হইয়া 
বসিয়া থাকিতে পারে” নাউ। সেই সময়ে সমগ্র তৃথাগ 
জলচর জীব হইতে উৎপন্ন মহাকায় সরীস্যপ (চ২০0153) 
ছার! শ্াকীর্ণ ছিল। ইহাদেরি সহোদরগণ যখন নৃতন শক্তি 
এবং উন্নত প্রকৃতি লইয়া জন্মগ্রহণ করিল, তখন নূতন 
পুরাতনে ঘোর সংগ্লাম উপস্থিত, হইয়াছিল । নূতন জীৰ 
প্রচুর অক্সিজেন দেহস্থ করিয়া যে শক্তির সঞ্চয় করিত, 


৬৮৮ 


তাহাই উহাকে মহাকায় সরীস্থপদিগের গ্রীন হইতে রক্ষা 
করিত। ক্ষিপ্রতা ও অক্লান্ত পরিশ্রমের প্রতিযোগিতায় 
পুরাতন নুতনকে পরাভব করিতে পারিত না। ইহা ছাড়া 
এই সময়ে নৃঃন জাতিতে আর যে একটি শুভ লক্ষণ 
প্রকাশ পাইয়াছিল, তাহা! পুরাতনকে আরো পশ্চাতে 
রাখিয়াছিল। পুরাতন জীবগণ বংশবিস্তারের জন্য অণ্ড 
প্রসব করিত, অহাদেরি সন্তানদিগের শরীরে যখন উষ্ণ 
শোণিতধারা বছিতে লাগিল, তখন এই সৌভাগ্যবান 
বংশধরগণ অও প্রসব অভ্যাস ত্যাগ করিয়া জীবন্ত শাবক 
প্রসব করিতে আরম্ভ করিল। এই ব্যাপারটি নূতন 
জীরগুলিকে মনুষ্যত্বের দিকে এত অধিক অগ্রসর করিয়া- 
ছিল যে, মুল জীবের মনুয্যত্বলাভের আশায় এখানেই 
জলাগ্রলি পড়িয়াছিল। 

নৃতন জীব নিঃসহায় শিশুসস্তানগুলিকে প্রসব করিয়া 
প্রথম (প্রথম বড়ই গোলযোগে পড়িত। শাবকগুলিকে 
শক্রর কবল হইতে রক্ষা করা তাহাদ্বের জীবনের একটা 
প্রধান কর্তব্য হইয়! দীড়াইত। জীবতত্ববিদ্গণ বলেন, 
সস্তানরক্ষার এই চেষ্টাই জীবগণকেঞ্উন্নতির পথ দেখাইয়া 
দিয়াছিল। অনেক সময় দেখা যায়, কোন বিশেষ উন্নতির 
জন্ত যখন সকল অবস্থাই অনুকূল, তখন প্রতি সেই 
উন্নতিপথ রোধ করিবার জন্য মোহিনী বেশে আসিয়! 
জীবকে বিপথগামী করিয়। দেয়। নিঃসহায় শাবকগুলিকে 
রক্ষা করিবার উপায় উদ্ভাবনের জন্ত যখন জীবগণ ব্যস্ত, 
তখন .কাহারে! উদরের নিয়ে চর্পুট নিম্মীণ করিয়া বা 
কাহারে! লাঙ্গুলে শাবক ঝুলাইয়া রাখিবার ব্যবস্থা! করিয়! 
দিয়! স্বয়ং প্রকৃতি জীবগণের চিন্ত। দূর করিতে আরম্ত 
করিয়াছিলেন । 
অযাচিত দান গ্রহণ করিয়! চিন্তার দায় হইতে মুক্তিলাভ 
করিয়াছিল। অপর জীবগণ মোহিনী প্রকৃতির মায়ায় 
ধরা দেয় নাই। ইহারা নৈসর্গিক উপায় ত্যাগ করিয়া, 
স্বিধীন চিন্তার সাহায্যে শাবক রক্ষার উপায় উদ্ভাবন 
করিবার জন্ত চেষ্টা আরম্ভ করিয়াছিল। 

শাবকদিগকে স্তস্দান করিলেই পিতামাতার কর্তব্য 
শেষ হয় না। ' শিক্ষা-প্রদানেরও প্রয়োজন। নিজের 
ভবীবনের অভিজ্ঞতা বংশধরদিগকে জানাঁইবার যে একটুও 


কাঙ্গার প্রভৃতি জীব প্রকৃতির এই" 


পরবাসী | 


শি 


লস ০ক৭ 


আবগ্তক আছে, পপ বুশ 
করিয়া অন্কুতব করে নাই। নিঃসহায় শিশুসন্তান প্রসব 
করিতে গারস্ত করিয়া অবধি জীবগণ এই ব্যাপারটির 
প্রয়োজনীয়ত। বুঝিতে আরম্ভ করিয়াছিল। বৈজ্ঞানিকগণ 
বলেন, এই জ্ঞান এবং পূর্বোক্ত স্বাধীন চিন্তার চেষ্টা 
স্তন্তপায়ীদিগকে মনুষ্যত্বের দিকে ধীরে ধীরে অগ্রসর 
করিয়াছিল। 

নাভি রর 
সমগ্র আবস্তকীয় সামগ্রী সর্বদাই সম্দুথে প্রস্তত দেখিতে 
পান্ন, তাহার ভবিষ্যৎ উন্নতির আশ! অতি অল্পই থাকে.। 
পক্ষিজাঁতি ও স্তন্তপায়িগণ একই মাতৃগর্ভ হইতে প্রস্থত 
হইয়াছিল, এবং উষ্ণ শোণিত-ধারায় উভয়েরই দেহ শক্তি- 
শালী হইত। স্তরাং এই অবস্থায় উভগ্নেরই উন্নতি 
অবশ্তস্তাবী বলিয়া! মনে হইবারই কথা। কিন্তু পক্ষিজাতি 
উন্নতির পথ ধরিতে পারে নাই। পূর্বোক্ত বিপ্লটি আসিয়া! 
পথ রোধ করিয় ফীঁড়াইয়াছিল।, ইহার! অতি অল্পকাল 
মধ্যে শরীরের অনেক উন্নতি করিয়াছিল । অগ্যাপি ইহাদের 
উন্নতদেহের নিকট শ্রেষ্ঠ জীব মনুষ্যকেও পরাভব মানিতে 
হয়। কিন্তু শরীর রক্ষার জন্য যাহা! কিছু আবশ্তক তাহার 
সকলি সম্মুখে প্রস্তুত পাইয়া তাহার! বুদ্ধিচালনার কোন 
স্থযোগই পায় নাই। ইহাই মনুষ্যত্বের সোপানে উঠিবার 
পথে কণ্টক রোপণ করিয়াছিল। দৈহিক পূর্ণতার সহিত 
কোন প্রকারে যদি বুদ্ধির পূর্ণতা আসিয়া যোগ দিত, 
তাহা হইলে পক্ষিজাতি যে কি আশ্র্য্য জীবে পরিণত 
হইত তাহা আমর! কল্পনাই কক্ষিতে পারি না। 

যাহা হউক জুপথগামী স্তন্তপারিগণ ইহার পর কোন্‌ 
পথ অবলম্বন করিয়! মনুষ্যত্বের দিকে আয়ে! অগ্রসর 
হইয়াছিল, এখন তাহার আলোচনা! করা যাউক। এই 
পথ আবিফারের জন্ত আধুনিক জীরতত্ববিদ্গণকে বহু 
গবেষণা করিতে হইয়াছিল। গবেষণাকারীদ্বিগের মধ্যে 
প্রায় সকলেই এখন একবাক্যে বলিতেছেন, মহাকায় 
সরীস্থপ স্বারা আচ্ছন্ন পৃথিবীতে ক্ষুদ্রকায় স্তন্তপাক্নী জীবের 
আবির্ভাব হইলে, এ সকল বৃহত্জীবের আক্রষণ হুইতে্‌ 
রক্ষা পাইবার জন্ত স্তন্তপায়াদিগকে নিরাপদ স্থান অনুসন্ধান 
করিতে হইয়াছিল। সে সময় বৃহৎ বৃক্ষেয় অভাব ছিল 


৪8, 


রা 'জীবততববিদ্গণ : বলেন, টা তিজ্িনিচ দরদ 
স্তন্তপায়ী জীবই আধুনিক অপোদম্‌ (092০55407) প্রভৃতি 
প্রাঈঈর আকার ধারণ করিয়া বৃক্ষচর হইয়! টাড়াইয়াছিল। 
ভূ-তত্ববিদ্গণও এইট ,সিন্ধাস্তের অনুমোদন করিতেছেন। 
অতি প্রাচীন শিলান্তরে যে সকল জীবেব চিহব আবিষ্কৃত 
“হইয়াছে, তাহাদের অনেকগুলিকেই বৃক্ষচর বণিয়া মনে 
হয়। | 

* বৃক্ষচর প্রাণীর দেহ পরীক্ষা করিলে, গাছ তক্ড়াঈয়! 
ধরিবার জন্ঠ তাহাতে কেবল ছুইটিমাত্র স্থব্যবস্থা দেখা 
যার । কতকগুলি প্রাণী তাভাদের দীর্ঘ নখ দিয়া শাখা- 
প্রশাখা তআক্ড়াইয়া বৃক্ষবাস করে। অপর কতকগুলি 
তাহাদের অঙ্ুলিগুলিকে দীর্ঘ করিয়া! ভাল ধরিবার স্থবিধা 
করিয়া লয়। কোন্‌ প্রাকৃতিক অবস্থায় পড়িয়া সাধারণ 
স্তন্তপারীট জীব ক্রমে দীর্ঘনথী বা দীর্ঘাঙ্গুলি প্রাণীতে পরিণত 
হইয়াছিল, তাহা এখন স্থির করিবার উপায় নাই । তবে 
সাধারণ স্তন্যপায়ী প্রাণী হইতেই যে উত্ত ছুই শ্রেণীর উৎপত্তি 
হইয়াছিল, তাহ! সুনিশ্চিত, এবং প্রতিযোগিতায় নথি- 
গণকে পরাস্ত করিয়া অশ্নুলিযুক্ত বৃক্ষচরগণই যে, মনুষ্যত্বের 
দ্বিকে অগ্রসর হইয়াছিল, তাহাও স্থির। 

.নথীদ্িগের নখই উন্নতির অন্তরায় হইয়াছিল। নথ 
দ্বারা ভাল করিয়া বৃক্ষশাখা আকৃড়াঈয়! ধরা বড়ই কষ্টকর। 
দেহ পুষ্ট হইলে এই কাধ্য একেবারে অসম্ভবই হইয়া 
দড়ার। কিন্ত বৃহৎ অঙ্গুলিযুক্ত প্রাণী যতই পুষ্টাবয়ব 
হউক না কেন, অঙ্কুলি দ্বারা শাখা ধরিয়া সে অনায়াসে 
বৃক্ষে বিচরণ করিতে পারে। বৈজ্ঞানিকগণ বলেন, নখের 
এই অন্ুপযোগিতাই বৃক্ষচারী নখিগণকে ক্ষুদ্রাবয়ব করিয়া 
রাখিয়াছিল। অপরদিকে দীর্ঘ অঙ্গৃপিযুক্ত প্রাণিগণ ক্রমে 
দেহের সর্বাঙ্গ পুষ্ট করিয়া উন্নত হইয়া ঈাড়াইয়াছিল। 

যে সকল মানসিক শক্তি মনুষ্যকে ইতরপ্রাণী হইতে 
পৃথক করিয়া রাখিয়াছে, সেগুলির আলোচনা করিতে 
গেলে গণনাশক্তির কথা সর্বাগ্রে আমাদের মনে পড়িয়া 
যায়। পাঁচটি জিমিসের সহিত আর পাঁচটি জিনিস যোগ 
করিলে, এই নৃতন জিনিস গুলি যে পূর্বের দ্বিগুণ হইয়া 
পড়িল, তাহা! ধারণ! করিবার শক্তি কেবল মনুষ্যঙ্জাতিরই 


নিঙত্ব। এই জ্ঞানের উন্মেষ তব লইয়া ডাক্তার ওয়ালেদ্‌ ও 
১৫ 


মনত হৃতরি। 


৬৮৯. 
ভারুন্‌ ও প্রতিমা নিত অনেক চ গবেষণা করিয়াছেন, 
কিন্তু কেহই স্থির সিদ্ধান্তে উপনীত হইতে পারেন নাই। 
ছুই একটি নবা পরত 'এই সম্বন্ধে গণেষণা করিয়া বলি- 
তেছেন, পুষ্টাঙ্গ স্তগপা্ধিগণ যণন পাগা চইমা বুক্ষে বিচরণ 
ইচা দা সখিক্ে গণনা- 
শক্তির উন্মেষ ভইয়াতিল। শামা পাণিগণ যখন বৃক্ষ 
হইতে বুক্ষান্থবে লাগাইয়া পণ্ডত, স্তন তাহাদিগকে 
বিশেষ চেষ্টা করিগ্া দূবন্থেব একটা নিভু'ল হিসাব মনে 
স্থির লাখিতে হইত ! এস হিসাঁনেব ভূলে হয়তো প্রথমে, 
অনেক প্রাণীকে ভুপতিত চা জান বিদর্জন করিতে 
হইয়াছিল, কি্ক শেনে ভাভারা আব দে প্রকার ভুল 
করিত না। হা ছাড়! ভপ্ত পদের পেশীগুলিকে কত 
সম্কুচিত করিলে এক লশ্ষে কতদব পৌছান যায় শাখী 
স্তন্তপায়ীদিগকে তাভাবও একটা ভিসাব করিতে হইত। 
শেষে হয়তো এই হিসাবগুলি তাগাবা যন্ত্রবৎ করিত, কিন্ত 
তথাপি পূর্বোক্ত ব্যাপাবগুলিই যে স্তন্তপায়'দিগের গণিত 
জ্ঞানে উন্মেব করাইয়া! দিয়াছণ তাহা আর অস্বীকার 
করা যায় না। ৬ 

যখন কোন প্রাণী একটি বিশেষ শক্তি হইতে বঞ্চিত 
হয়, প্রায়ই অপর মা একট শক্ত সগে সঙ্গে বৃদ্ধি,পাইয়! 
সমগ্র শক্তি সমষ্টিন্ডে পুর্ণ রাখে । হা একটা! পরীক্ষিত 
প্রান্কৃতিক নিয়ম। অন্ধের শ্রবণ ও ম্পর্শশক্তির তীক্ষতা 
এবং বধিবের দৃষ্টিশক্ষির প্রাথ্ধা চির প্রসিদ্ধ। এই প্রাকৃতিক 
নিয়মটিকে মনে রাখিয়। বৈজ্ঞানিকগণ বলেন, যখন মানবের 
অতি প্রাচীন পূর্বপুরুষগণ স্তন্তপাদীর আকারে বুক্ষে বিচরণ 
করিতেছিল, তখন সেই সকল প্রাণতে আরো! কতকগুলি 
মনুষ্যন্থলভ শক্তির সঞ্চার হইয়াহিল। অনেক ইতর প্রাধীর 
তুলনায় মানুষের দৃষ্টি ও ভ্রাণশক্তি অত্যন্ত অল্প। বৈজ্ঞানিক- 
গণ বলেন, মানবের প্রাচীন পূর্বপুরুষগণ খন শাখীর 
আকারে ছিল, তখন 'বরাতলবিহারী প্রাণীদিগের যার 
তাহাদের ভ্রাণ ব! দৃষ্টিশক্তির চালনা! করিতে হইত ন|। 
কাজেই ব্যবহারের অভাবে এগুপি ক্রমে অক্ষম হইয়া 
গিয়া অপর শক্তির উন্নতি করিতে আর্ত করিয়াছিল। 
এই অক্ষমতা! বৃক্ষচ্র প্রাণীকে মনুযা্থের ' দিকে বে কত 
অগ্রসর করিয়াছিল, তাহার ইয়ত্ব। কর! যায় না। জরাখ- 


করিতেছিল, সম্ভব 5ঃ “নট সমদেই 


৬৯০ 
১ ৯৬লক ৯০ পপি 


শক্তির জীক্ষতা হাল্লাইয়া, ইছারা যখন কুকুরের মত গন্ধ 
' গ্রহণ করিয়া আহার্য্য অনুসন্ধানাদি করিতে পারিত না, 
এবং তীক্ষ দৃষ্টির অভাবে দরস্থ শক্রর গতিবিধি লক্ষ্য করা! 
যখন তাহাদের পক্ষে অসম্ভব হইক়া দঁড়াইয়াছিল, তখন 
আত্মরক্ষার অন্ত উপায় না থাকায় বুদ্ধির পরিচালন! করিয়া 
কার্য সম্পন্ন করা বাতীত তাহাদের আর গত্যন্তর ছিল 
না। এই পরিবর্তনই ইহাদের উন্নতির পথ উনুক্ত করিয়া! 
দিয়াছিল। 
ইহার পর পূর্বোক্ত প্রাণীদিগের মধ্যে বৃদ্ধি পরিচালনার 
কৌশল লইয়াই প্রতিযোগিত৷ চলিয়াছিল বলিয়া মনে হয়। 
.বৃক্ষবিহারী প্রাণী হইতে যখন হস্তপদাদিযুক্ত মনুষ্যাকৃতি 
জীবের উৎপত্তি হুইয়াছিল, তখন উহাদিগকে পশুপক্ষী 
বধ করিয়াই জীবন ধারণ করিতে হুইত। বল! বাহুল্য 
এই কাধ্য তাহাদের বুদ্ধিবিকাশের খুবই সাহায্য করিত। 
সমস্ত বৎসর ধরিয়া কোন স্থলেই হাতের গোড়ায় শিকার 
পাওয়া যায় না। কাজেই বুদ্ধিমান শিকারীকে ভবিষ্যতের 
চিন্তা অভ্যাস করিতে হইয়াছিল। যাহারা এই চিন্তার 
অনভ্যন্ত ছিল ক্ষুৎপিপাসা ও অনাহুর তাহাদের সকলকে 
সবংশে মৃত্যুমুখে পড়িতে হইত। এই প্রকারে কেবল 
একটিমাত্র উন্নতবুদ্ধি নরারুতি জাতি পৃথিবীতে টি কিয়া 
থাকিতে পারিয়াছিল। ইহাকেই আধুনিক মানবজাতির 
পিতামহ বলা যাইতে পারে। এই অসম্পূর্ণ মানবই 
ধীরে ধারে পূর্ণতার দিকে অগ্রসর হুইয়া আধুনিক মনুয্য- 
জাতির স্ষষ্টি করিয়াছে । 

মনুয্যস্থষ্টির ঠিক্‌ পূর্বেকার ব্যাপারগুলি আলোচনা করিলে 
মনে হয়, অসম্পূর্ণ মানব কতকগুলি প্রাকৃতিক দানকে 
অব্যবহারে কার্যের অনুপযোগী করিয়৷ নিজের উন্নতি খুব ক্রুত 
করিয়! তুলিয়াছিল। এই স্বেচ্ছাককত নিঃসহায়তা মানুষকে 
ঘেরিয়! না দড়াইলে, সেই মানুষ কখনই এতদিনে এখনকার 
মান্তুষে পরিণত হইতে পারিত না । সেই নিঃসহায়তাই 
মান্ুকে গৃহবস্ত্র ও অস্্রাদি নির্মীণের কৌশল শিখাইয়াছে। 
মান্য যদি পক্ষীর" স্তায় প্ররুতিদত্ত বস্ত্রে দেহ আবৃত 
রাখিত, এবং তাহাঘের ন্তার পক্ষবিশিষ্ট হইয়৷ যথেচ্ছ 
গমনাগমন করিয়া সহজে আহার্ধা সংস্থান করিতে পারিত, 
তবে আজ আমরা মন্বস্তজাতিতে আধুনিক সভাতার 


প্রবাসী। 


[৮ তাগ। 


লেশমাতর জেখিতান না এবং  উড়িবার কল আবিষ্ারের 

জন্য দেশের বড় বড় পগ্ডিতদিগকে চিনস্তাকুল দেখিতাম না। 

প্রকৃতির বৈরিতাই পণুত্বে মনুষ্যত্বের আরোপ করিয়াছে। 
শ্রীজগদানন্দ রায়। 


স্বয়ংবহ যন্ত্র | 
অধ্যাপক যোগেশচন্ত্র রায় কর্তৃক লিখিত। 
বংগীয় সাহিত্য সম্মিলনে এই যে প্রবন্ধ উপস্থিত করি- 
তেছি, তাহাতে নৃতন কথা কিছুই নাই। ভূমগুলে নুতন 
নাকি কিছুই নাই। থাক্‌ বা নাই থাক্‌, আমরা পুরা- 
তনের দিকে তাকাইয়! স্থখী হট, কখনও বা! কদাচিৎ 
ক্ষুব্ণও হই। কিন্তু একথা নিশ্চিত, পুরাতনের সহিত 
নৃতনের যোগ ঘটাইতে না পারিলে নূতন দা জাতীয় 
দেহের পুষ্টি হয় না। 
কালের আ্োত বহিয়৷ যাইতেছে । প্রাচীনেরা দিনে 
সুর্য এবং রাত্রে তার! দেখিয়া সেই এক-টানা আোতের 
বিভাগ করিতেন। কিস্তুদিবা ও রাত্রি ছোট ছোট নয়, 
পূর্ববাহ্পরাহুও ছোট নয়! দ্িবাভাগে উচ্চ বৃক্ষের ছায়া, 
যষ্টির ছায়া, এমন কি আমাদের দেহের ছায়! পরিমাণ 
করিয়া স্থলতঃ কাল অবধারণ কন্বায় বিচিত্র কিছু নাই। 
বোধ হয় ইহা হইতে দণ্ড অর্থে কাল-বিভাগ-বিশেষ 
হইয়াছে । 
কিন্ত ছায়াও হূর্য-সাপেক্ষ। এই হেতু তাত ৰা ঘটার 
প্রচলন হইয়াছিল। তাত্রনিষিত ঘটের নিয়ার্ধ লইয়া 
ঘটা যন্ত্র হইত। ইহার আকার মাথার খুলীর তুল্য। এই 
হেতু কোন কোন সিদ্ধান্তে ইহাকে কপাল-যন্ত্ও বলা 
হইয়াছে। ঘটের অধোভাগে হুল ছিন্তর থাকিত। স্বচ্ছ 
জলে ভাসাইয়া দিলে ঘটে ছিদ্র দিয়! জ্ল প্রবেশ করিত এবং 
কিয়ৎ কাল পরে ডুবিয়া যাইত। অহোরাত্রে__জ্যোতিষে 
নাক্ষত্র অহোরাত্রে__যাটি বার ডুবিতে পারে, এইরূপ প্রমাপের 
ঘটা নিমিত হইত। যে সময়ে ঘটী একবার ভূবিত, সে 


সময়ের নাম ও ঘটা বা ঘটিক1। ঘটা হইতে বাংগল! ড় 


৩ নত 
হইয়াছিল। 


; ১২শ সংখ্যা ।] 


শি 


শব । ঘটাতে ফাটি পল রর পরিষিত , জল ল ধরিতে পারিত। 
৬০ পলে এক ঘটিকা । বাংগল! তেলের পলাতে সেই পল 
শব্ধ রহিয়াছে। খগ্বেদাংগ জ্যোতিষে ঘটার পরিবর্তে 
প্রস্থ সংজ্ঞ। আছে।' বিষ্ুু পুরাণেও প্রস্থ সংজ্ঞা আছে। 
জল তৈলাদি'র মান প্টাত্রের নাম প্রস্থ ছিল। অতএব কত 
প্রাচীন কাল হইতে ষে এদেশে ঘটা যন্ত্রের ব্যবহার আছে, 
তাহা বলিতে পারা যায় না। 

* কিন্তু যেষন্ত্র দ্বারা কালক্ঞানার্থ লোক বসাইয়া রাখা 
আব্শ্তক, তাহা ক্দাঁপি সকলের ব্যবহারযোগ্য হইতে 
পারে না। এই হেতু লল্লাদি জ্যোতিষী স্বেচ্ছামত ঘটা 


উহ 
্ 


জাগাতে প্যাম্পাইপ ক চাপা 9 
চর ্ ্ 
টন 1 3 
ষ্ঠ 
চে 






নু 
22-557-5825572555858 
1 
উর 


১ম চিত্র। নাড়িকাযন্ত্। 
নির্মাণের উপদেশ 'করিয়াছেন। এক অহোরাত্রে ঘটা 
কতবার ডুবিল তাহ! জামিয়া ত্রৈরাশিক দ্বারা সেই ঘটা কাল 
পাওয়! যায়। বর্ম গুড (শ্রীঃ ৭ম শতাব্দী ) অন্ত প্রকার 
ঘটা য্তরের উল্লেখ করিয়্াছেন। তিনি বলিয়াছেন, ইষ্- 
প্রমাণ নলকের« সমপরিবর্গুল পাত্রের ) মুলে ছিদ্র করিয়া 
জল পূর্ণ করিবে। এক এক ঘটা কালে জলশ্রাব হেতু 
জলের উচ্চতা যত যত কমিয়! যাইবে, নলকের গাএ সেখানে 


়্ংবহ হন্্। 


৬৯১ 


সেখানে অংক ছিলে অনায়াসে ফাল জ্ঞান হইতে পারিবে। 
১ম চিত্র দেখুন। ঘটা যন্ত্রের প্রত্যেক নিমজ্জন না দেখিলে 
সময় জানা যায় না? নাড়িকা যন্ত্রে সে অন্ুবিধা নাই। 
বোধ হয় এই নাঁড়িকা যন্ত্র নাম হইতে দণ্ড বা ঘটার নামান্তর ' 
নাড়ী বা নাড়িকা হইয়াছে। , ূ 

শুধু এদেশে নয়, প্রাচীন মিশরে ও বেবিলোনিয়াতে 
এবং তথা হইতে গ্রীসে এবং যুরোপের অন্ঠান্ত দেশে জল- 
আব দেখিয়। সময় জ্ঞান হত। শুধু প্রাচীন কালই: বা 
কেন, খ্রীষ্টের ১৬শ শতাব্দীতে দেনমার্ক দেশীয় প্রসিদ্ধ 
জ্যোতিবিদ্‌ তায়কো-ত্রাহি তাহার বেধ-শালার জল-ঘড়ী 
দ্বারা কাল পরিমাণ করিতেন। চীনের। এখনও করে, 
এবং আমাদের দেশ হইতে তাবী এখনও তিরোহিত হয় 
নাই। 

কিন্ত আমাদের তাম্রী ও সুরোপের জল-ঘড়ীর মধ্যে 
একটু প্রভেদ আছে। এদেশে তাআীতে জল গ্রাবেশ দেখিয়া, 
সুরোপে পার হইতে জল নিঃসরণ দেখিয়া কালজ্ঞান হইত। 
পাত্র হইতে ছিদ্র পথে জল নিঃস্ত ,হইতে থাকলে সম- 
কালে সম পরিমিত *জল বহির্গত হয় না। কারণ পাত্রে 
জলের উচ্চত৷ যত কমিতে থাকে, জল-ম্রাব-বেগ তত কমে । 
এই হেতু জলপাত্র সর্ধদা জ্পূর্ণ রাখিতে হইভু। ২য় 
চিত্র দেখুন। * | 

আরও প্রভেদ আছে। গ্রীকর্দিগের গণনায় দিব! অর্থে 
সুর্য্যোয় হতে সুর্ধ্যাস্তকাল, এবং এই কালের দ্বাদশ ভাগের 
এক ভাগের নাম ঘণ্টা ছিল। সুতরাং গ্রীষ্মকালে তাহা- 
দ্িগের ঘণ্টা দীর্থ এবং শীতকালে হস্ব হইত। এরূপ 
অসমান ঘণ্টা জ্ঞাপক জল-ঘড়ী নির্মাণ কর! সহজ ছিল না। 
আমাদের সে অন্বিধা ছিল ন1) জ্যোতিষে অপরিবর্তনীয় 
নাক্ষত্র অহোরাত্র, লৌকিক ব্যবহারে সাবন অহোরাত্র . 
সমান ভাগ করিলেই চলিত ।* সুতরাং খতুভেদে ছোট-বড় 
ঘটা আবশ্তক হইত না।” 

পূর্বকালে নাড়িক! যন্ত্রের জল-শ্রাব ত্বার বহুবিধ, রর 
চালিত হইত। লঙল্প (থ্ীঃ ৬ষ্ঠ শতার্বাঁ,) ব্রহ্মগুপ্ত, ভাস্কর ' 
প্রভৃতি প্রাচীন খ্যাতনামা! জ্যোতিষীগণ এই প্রকার যন 
ন্ুনাধিক বর্ণন! করিয়া গিয্াছেন! এমন কি, দেদিনকার 
মহামহোপাধ্যাক্ ৬ চন্দ্রশেখর সিংহ সামন্ত মহাশর়ও এইরূপ 


৬৯২ . প্রবাসী । ট | ৮ম ভাগ । 


| সকরাচা্যের সিদধান্তশিরোমণি ত ভার : সম্বল লিছিল। তিনি বলিয়াছিলেন, ই 
যন্ত্রের সম্পূর্ণ বর্ণনা কোথাও পাই নাঈ, প্রাচীন সিদ্ধাত্ত-লিখিত সুত্র-জল-পারদ 
এবং অলাবু স্মরণ করিয়া নিজের অনুভব দ্বাৰা এক স্বয়ংবহ নির্মাণ করিয়া- 
ছিলাম। সে যন্ত্রের আকার এই । ওয় চিত্র দেখুন। একটি চক্র ছুই আধারে 
স্থিত আছে। চক্রের নেমিতে এক সুত্র বেষ্টিত আছে। 
সুরের এক অগ্র চক্রে বন্ধ) অন্ত অগ্র হইতে 
॥ কিঞ্চিৎ পারদযুক্ত এক অলাবু লষ্বিত আছে। এই 
/ অলাবু এক বৃহৎ জণকুণ্ডের জলে ভাসিতেছে। কু 
হইতে জলম্াব হইলে অলাবু নিম্নগামী 
হয়, তখন সুত্র বন্ধ চক্রটি অল্পে অল্পে 
ঘুরিতে থাকে । 
বল! বাহুল্য, তাহার উদ্‌ভাবনা 
১3 শক্তির পরিচয়ে আশ্চর্য হইয়াছিলাম। 
২য় চিএ। ঞনঘড়ী। আর বুঝিয়াছিলাম, আমাদের .চিন্তা- 
যন্ত্র রচনা আবশ্যক 'বণেচনা করয়াছিলেন। যে যন্ত্র আপনি প্রণালী অধুনা স্বতন্ত্র ভইয়া পড়িয়াছে। 
ভ্রমণ করিতে থাকে, যাহা কোন মানুষ চালায় না, সে ন্ত্রকে কারণ যদিও অবিকল এইরূপ বন্ধ, রহমগ্ুপ্ত বলিয়া গিয়াছেন, 
প্রাচীনেরা স্বয়ংবহ .বাএতেন। একদিন সামন্ত মহাশয়কে তীাভার একটি আর্ধা হইতে বস্ত জ্ঞান হওয়! দুরূহ ।* 
ংবহ নির্মাণ বিষয়ে 'জন্ঞ/সা করিয়াছিলাম। তিনি লল্ল কোন প্রকারে একটা গৃতি পাইলে তদ্দারা পু্তুলিকার 
নৃতোর তুল্য অন্ত বস্তুর গতি সম্পাদন করিতে পার! যায়। 
আমাদের পৃর্ববাচার্গণ নাড়িক! যন্ত্র সাহায্যে গ্রহ নক্ষত্র 
টি রঃ ডি | চক্রও ঘুরাইতেন। আঙজিকালি বিগ্ঠালয়ে বিলাতী “ওরেরী+ 
রি নিন, যন্ত্র যেরূপ, সেকালে গোল যন্ত্র সেরূপ ছিল। জলআ্রাব 
্‌ দ্বারা! তাহা ঘুর্ণিত হইত। সুতরাং প্রচুর শিল্পনৈপূণ্য আব- 
ৃ শ্তক হইত। ইহা দ্বারা লগ্লাদি কালজ্ঞানও হইত। 
| চি র লল্ল এসং ব্রহম গুপ্ত কাল জ্ঞাপক বনৃবিধ যন্ত্রের উল্লেখ 
বৃ করিয়াছেন। একটি এইরূপ। ৪র্থ চিত্র দেখুন। এক 










৮৬৭ 3 * এমন ছুরুহ যে মহামহোপাধ্যায় পণ্ডিত ন্ুধাকর দ্বিবেদা মহাশয়ও 
2 ] ব্রহ্মগুপ্তের টীকায়্ অর্থান্তর ঘটাইয়াছেন। দ্বিবেদী মহাশয় মনে 
৭ করিয়াছেন, ভলশ্র/বের আঘাতে চক্রটি ভ্রমণ করিবে । বস্ততঃ জল্রাব- 
১ হেতু অলাবু নামিতে থাকে, সঙ্গে সঙ্গে চক্রটি ভ্রমণ করে। ব্রহ্মগুপ্ডের 
11 | শ্লোকটি এই,__ 
11 কীল ভ্োপরিগামিসি তৎপরযয় ত্রকে ধৃতমলাবু। পু 
জর প্রাগ বন্নলকে প্রক্ষিপ্য নাড়িকা৷ শ্রবতি পানীয় ॥ 
দস লল্প স্পষ্ট । যথা, 
জল কুণডে ইধশ্ছিদ্রে ঘটিক। কালাক্ষিতে জরক্রুত্যা। 
৮. ৩য় চিত্র। ংবহু ঘটাচক্র। বেন সথত্রাপ্রবন্ধতুম্বং ক্ষিপেৎ সরসম্‌ * 
শ্রবতি চ বথাবখাস্ত স্তধাতথালাবু গচ্ছমানমধঃ 

ও ব্রহ্ম গুপ্ত কখনও দেখেন নাই) সুর্য সিদ্ধান্ত ও সি গোরা ুরাতা নাস 





১২শ সংখ্যা । 





৪র্থ চত্র। 
মনুষ্যমুর্তির মধ্যভাগে মুখপর্যযন্ত এক ছিদ্র আছে। তাহার 
উদরে অতি দ্বীর্ঘ কিন্তু অত্যব্পপরিসর বস্ত্রথণ্ড আছে। 


স্বয়ংবহ নরযন্ত্র। 


মনুষ্যের মুখ মধ্যে স্থাপিত এক কীলক-নলের ( মস্থণ খু 
দণ্ডের উপরে স্থিত নলের ব| আধুনিক কপিকলের চাকার ) 
উপর দিয়া বস্ত্রের এক অগ্র বহির্গত হইয়াছে । এই অগ্রে 
আবস্ঠক পরিমিত পারদযুক্ত এক অলাবু বন্ধ আছে। 
অলাবুটি এক কুগ্ডের জলে ভাসিতেছে। কুওড হইতে জল 
যেমন নির্গত হইবে, মনুষ্যের মুখ হইতে বন্ত্রও তেম।'ন 
বহির্গত হুইবে। বস্ত্রের যত অস্থুলী বাহিরে আপিলে এক 
এক দণ্ড সময় হইত, তত অঙ্গুণা দুরে দুরে বস্ত্রে গুটিকা 
বন্ধ থাঁকিত। ছুই দণ্ড গত হইলে ছুষ্টটি গুটিক!, তিন দণ্ড 
গত হইলে তিনটি গুটিকা, এই ক্রমে গুটিকা বহির্গত 
হইত। কত দও সময় গত, তাহা! গুটিকার সংখ্যা দেখিয়া 
ঠাধারগ লোকে, বুঝিতে পারিত। 

এইকপ কোন হস্তে এক নরমুত্তি নিকটস্থ অন্য নরমুত্তির 
মুখে জল নিক্ষেপ করিত, কোন যন্ত্রে বর মুখ দিয়া বধুর 


ররর! 


. ৬৯৩. 


মুখে গুটিকা প্রক্ষেপ করিত, কোন বনে ছুই মর যুদ্ধ করিত, 
কোন যন্ত্রে ময়ূর সর্প গিলিত, কোন যন্ত্রে কাঠি নিক্ষিপ্ত 
হয়া পটহে কিংবা ঘণ্টায় শব্দ করিত, ইতাদি। এই 
সকল কৌতুকজনক যন্ত্রের উদ্দেস্ত কালজ্ঞাপন। আজি . 
কালি যেমন বিলাতী ঘড়ীতে নরনারীর মৃত্তির অঙ্গ বিশেষ 
চালিত করিয়া শিল্পী গ্রামা জনকে “বিস্মিত করে, সেকালের 
জল ঘড়ীতে তেমনি করিত। পটহবাছ্য কিংবা ঘণ্টাবাছ্ের 
সহিত আজিকালির বিলাতী ঘড়ীর ঘণ্টাবাস্ক তুলনা .করা 
যাইতে পারে । 

কথিত আছে পূর্বকালে-_শ্বীষ্টজস্মের নাকি পূর্বে-_ 
আলেকজান্রিয়া নগবে কোন জ্যোতিষী কুণ্ডে জলআঁঘ 
করাইয়া ঘণ্টাঙ্কিত চক্র চালাইতেন। ৫ম চিত্র দেখুন। 
খ্রীঃ ষ্ঠ শতাব্দীতে কন্স্টার্টিনোপল নগবে এক “চমৎকার 
পিত্ল ১টা হইতে ১২টা বাজাইত।+ হ্রীঃ ৯ম শতাব্দীতে 
সমাট শার্লমেনকে পারস্তাধিপতি এক জল-ঘড়ী উপহার 
দিয়াছিলেন। তাহাতে ১২ঘপ্ট/ জানাইতে ১২টা দ্বার 
ছিল। এক এক ঘণ্টায় এক এক দ্বারু খুলিত, এবং যত 
ঘণ্টা সময় তত গুটিঞা বহির্গত হুইয়া এক পটহের উপরে 
পড়িত। 

মানুষের স্বভাব চিরদিন সর্বত্র একই প্রকার আছে। 

শিল্পীর মন এক বিষয়ে আবদ্ধ থাকে না। যিনি একটি 
যন্ত্র আবিষ্কার করেন, তিনি অন্ত যন্ত্র নিন্মাণে ধাবিত হন। 
সেকালের আর্ধগণ পারদ জল তৈল সাভাষ্যে চক্র ভ্রমণের 
প্রয়াস পাইয়াছিলেন। এরপ স্বয়ংবহ যন্ত্রের উল্লেখ 'লল্লে 
(হীঃ ৬ষ্ঠ শতাব্দী ) প্রথম পাই। তারপর ব্রহ্মগুপ্ডে, 
তারপর ভাস্করাচার্ষে (শ্রীঃ ১২শ শতাব্দী ) সেই যন্ত্রই 
ভিন্নাকারে পাই। ভান্করের বর্ণনা! অনুবাদ করিতেছি। 
গ্রন্থ কীলশূন্য লঘু কাণ্ঠময় [পল্ল বলেন শ্রীপর্ণী অর্থাৎ 
গামার কাঠের ] এক চক্র দ্রম-যন্ত্রে [ কুন্দন-যন্ত্রে] সি্ধ 
করিবে। উহার নেমিতে সম প্রমাণ, সমছিদ্রযুক্ত, সমগ্রু 
অর যোজন! করিবে। এই সকল অর নদীর আবর্তের 
সায় একই দিকে কিঞ্চিৎ বক্র হইবৈ। অরের অর্থাংশ 
পারদ পুর্ণ করিয়৷ অন্নের ছিদ্রমুখ বন্ধ করিবে। , এইরূপ 
চক্র ছই আধারে স্থিত হইলে স্বয়ং ভ্রমণ 'করিবে। কারণ 
যস্ত্রের একদিকে পারদ অর-মূলে এবং অন্যদিকে অর-অগ্রে 


শষ্ঠ চিত্রে তীূপ চক্র প্রদর্শিত হইল। কিন্তু ব্যাপারটা 
কি? ইহাকি আধুনিক বিজ্ঞানে নিন্দিত সদাবহ যন্ত্র? 
কিংবা আরও কিছু ছিল, যাহা গুপ্ত রহিয়! গিয়াছে? 
এরূপ যন্ত্রবারা লল্প ভগোলযন্ত্র ভ্রমণের কথা বলিয়াছেন। 
্বয়ংবহ যন্ত্রের রহস্ত পাছে প্রকাশিত হইয়া পড়ে, এই 
আশঙ্কার (বর্তমান ) কৃর্যসিদ্ধাপ্ত রহস্ত গুপ্ত রাখিতে 
শিশ্যকে পুন: পুনঃ উপদেশ করিয়াছেন। শিল্পকৌশল 
প্রকাশে যিনি এত শঙ্কিত অবন্ত তিনি কোন কথা 
বলিতে পারেন না। এজন্য তিনি পারদ জল তৈলাদির 
প্রয়োগ “ছূর্লভ? বলিয়া! সারিয়াছেন। তাহার টাকাকার রঙ্নাঁথ 
(শ্ীঃ১৭শ লভাবদী ) বলেন, শষর্হযন্ত্র অসাধারণ, মন্ুযোর 
অসাধ্য) এই হেতু উহা ছুর্লভ) অন্থা প্রতিগৃহে প্রচুর 
'স্ববহ থাকিত। সমূজের অন্ত প্রাস্তবানী ফিরেরা ্বযংবহ 
বিদ্ভায সম্যক্‌ অভ্যন্ত। ইহা! কুহক বিদ্তার অস্ত্গত।” 


18৯৪ প্রবাসী । [৮ম ভাগ 
টং | এ আবার কি কথা ? ভাস্করাচার্যও কুহকবিতস্তার উল্লেখ করিয়াছেন। 
| ০ উজির ৬ র্‌ তবে কি কুকের স্ায় স্বয়ংবহও গুপ্ত রহিয়া গিয়াছে? কিন্তু যে 
বর রি বর্ণনা পাইতেছি, তাহাতে মুরোপের সদাবহ আবর্চক্র মনে আসিতেছে। 
£ রা [ডি রিনি এই চক্রের আকার ৭ম চিত্রে প্রদ- 
ং চা ৮ শি হইল। আবর্ভাকার অর- 
| টি রি সমুহের অন্তর্ধন্ী গুলিকার ভারে 
৫ পাটি ইতি ০ চক্রের ভ্রমণ কল্পিত হইয়াছিল। 
রন ৃ টি ০ 3... 2 এ বলা বাহুল্য, এইরূপে চক্রভ্রমণ 

রী ৪ 7 
টি অসাণ্য। 

| ভাস্কর অন্য ছুই প্রকার স্বয়ংবহু 
ৃ বর্ণনা করিয়াছেন। এই ছুইটি 

- '.. সহ্ম গুপ্ডে নাই । একটি এইকপ। 
ূ ৃ | | | ৮ম চিত্র দেখুন। “্রম-যনর বারা 
; | ্ | 1 ' চক্রের নেমিতে ছুই অংগুল গভীর 
ৃ র র এবং ছুই অংগুল বিস্তৃত একটি 
| 1! স্থুষির বা নালা করিয়া চক্রটি 
এপগিটিল এ হাত ঘি) ২.২ ছই আধারে স্থাপন করিবে। 
| | | . নালীর উপরে তালপাতা মম্‌ দিয়া 
৫ম চিত্র। স্বয়ংবহ জলঘড়ী। জুড়িবে। পরে তালপাতার কোন 
ধাবিত হইবে। শেষোক্ত দিকের পারদের আকর্ষণে চক্র স্থানে ছিদ্র করিয়া নালী মধ্যে পারদ ঢালিবে যেন নালীর 
্বয়ং ভ্রমণ করিবে ।? অধোভাগ পূর্ণ হয়। পুনর্বার এক পারে বিদ্ধ করিয়া 


জল প্রবেশ করাইবে যেন অন্য পার্খে জল যার না। অনস্তুর 
ছিদ্র বন্ধ করিবে। এখন জলঘ্বারা আকৃষ্ট হইয়া চক্র 
্বরং ভ্রমণ করিতে থাকিবে। পারদ দ্রব পদার্থ বটে, 
কিন্তু গুরু। এই হেতু উহাকে জল অন্য পার্থ সরাইতে 
পারিবে না।” 

ইহার অর্থ কি এই যে, পারদ অধোভাগেই থাকিবে ; 
জল পারদ ঠেলিতে থাকিবে, এবং তাহাতেই চক্র ঘুরিতে 
থাকিবে? যদি এই অর্থই ঠিক হয়, ভাহা হইলে এখানে 
কাল্পনিক সদাবহের সুন্দর দৃষ্টান্ত পাইতেছি। 

ইছার সহিত এই খ্রীষ্টীয় বিংশ শতাব্দীর ইংলগ্ডের এক 
সদাবহ যন্ত্র তুলনা করুন। ৯ম চিত্রে এক কুণ্ডে পারদ, 
এবং কুণ্ডের দক্ষিণ পার্খে এক নলে জল আআছে। পার 
কুণ্ডের উপরে এক চাকা, এবং ভিতরে আর এক চাকা 
আছে। এ ছই চাকাকে বেষ্টন করিয়া! এক স্তর আছে। 


১২শ সংখ্যা । ] 


এ সিনা সি সি শি সানি পিক ািস০০৭, ৮৮০৯-০৯-০১, লা 





৬ষ্ঠ চিত্র। স্বয়ংবহ। 





৭ম চিত্র। আবর্তচন্র। 
সঁত্রে কতকগুলি লঘু ( যেমন সোলার ) বর্তল বন্ধ আছে। 
বর্ত,লগুলি জলে ভালিয়! উঠিতে থাকিবে, সঙ্গে সঙ্গে চাকা 
ুুটিও ঘুরিতে থাকিবে! 
ভান্বরাচার্যের তৃতীয় স্বয়ংবহ এইরূপ। ১০ম চিত্র 
ঘধুন। “এক চক্রের নেমিতে ঘটা বন্ধ আছে। কৃপাদি 


, ৬৯৫ 


রি ॥ 
£/ | চি 
রি 
11 ৮ সদ . 
. 6 ] . 
: | ও 
নত না ,// 
চি 
বা 
০ এ 7৮ 
| 


৮ম চিত্র। স্বয়ংবহ ? 





৯ম চিত্র। . 
হইতে জলোতোলনের ঘটচক্রবৎ এই চক্রকে ছুই আধারে 
ধারণ করিবে। তুত্রাদি ধাতু নির্মিত উন্কুশাকাঁর এক. 
নল দিয়া কুণ্ডের জল ঘটামুখে পড়িবে । তখন চক্রটি 


[ব্হণ। 


ৰ্ি পা নর 
থু রে 
খু... 2 স্‌ 
৪: 28 
২৯ সি রি ঞঠ 
(6 ৯ টি টি 
৮ ২ ৭, রা 
্ সু চি - 
£ মি 3): 
৬ হু হা 


৯ 85 7 রি 
«ই. ৬৫৯ 
উকি রি রি 

্ ্ শি চে 


১ম চিত্র। ংবহু। 

পূর্ণ ঘটা দ্বার! আকৃষ্ট হইয়া ঘুরিতে থাকিবে। চক্র হইতে 
চ্যুত জল চক্রের অধঃস্থিত প্রণালী দিয়া যদি কুণ্ডে গমন 
করে, তাহ! হইলে কুণ্ডে পুনর্ববাগগ জল গ্রক্ষেপ আবশ্তক 
হুইবে না।” 

এখানে ভাস্কর প্রথমাংশ ঠিক বলিয়াছেন, বক্রাকার 
অস্কুশ যন্ত্র বা “কুকুটনাড়ী” যন্ত্রের (ইংরেজী সাইফন ) 
প্রয়োগ দেখাইয়াছেন। ছিন্নকমল কম!লনী-নল লইয়া 
কুকুট নাড়ীর দৃষ্টান্তও দিয়াছেন। এবং বলিয়াছেন এই 
কুক্কুট নাড়ী শিল্পীদিগের এবং হরমেখলীদিগের নিকট 
প্রসিদ্ধ আছে। হরমেখলী কাহারা, তাহা এখন অজ্ঞাত। 
যাহা হউক, “চক্রচ্যুতং তছুদকং ফুণ্ডে যাতি প্রগালিকয়া” 
বলিয়। নীচের জল উপরে উঠিবার সম্ভাবনা করিয়াছেন। 
'আজিকালিও যে ইহার অনুরূপ দৃষ্টান্ত যুরোপে পাওয়া 
যায় না, এমন নহে। এক কল্পনায়, এক জলচক্র আর্কি- 
মীডের ইস্কুরুপ খন্ত্র চালিত করিতেছে । উর্ধাগত জল জলচক্রে 
পড়িয়। জলচ্রুকে দূরণিত করিতেছে । ১১শ চির দেখুন। 





[ ৮ তাগ। 


তাস্করাচার্য স্বয়ংবহ যন্ত্রকে ক্রীড়নকতুল্য 


মনে করিতেন। এই হেতু লর্মের ও 
ব্রহমগ্ুপ্টের স্বয়ংবহকে গ্রাম্য বলিয়া 
নিন্দা করিয়াছেন। কারণ তাহ! 
সাপেক্ষ, অর্থাৎ জল ফুরাইয়া গেলে জল 
প্রক্ষেপের প্রষোঞজজন হয়। যে যন্ত্রে 
চত্ুরচমৎকারকরা যুক্তি থাকে, তাহা 
ভাঙ্করের মতে গ্রাম নহে।* বাস্তবিক 
তিনি প্রথবধীসম্পন্ন ছিলেন; বোধ 
হয় এট হেতু স্বয়ংবহ স্বয়ং পরীক্ষা! করিয়া 
দেখিবার তার ধৈর্য্য ছিল না। 

দেখা গেল, প্রাচীনেরা স্বয়ংবহ অর্থে 
এমন যন্ত্র বুঝিতেন যাহা চালিত করিতে 
মানুষ আবশ্তক হয় না, এবং যাহা 
একবার চালিত হইলে সতত চলিতে 
খাকে। অর্থাৎ শ্বয্ংবহ হতে স্বাবহে 
গিয়া পড়িয়াছিলেন। আধুনিক বিজ্ঞান 
ঘোষণা! করিতেছে, সদা গতি অসম্ভব । 
বলিতেছে, জড় স্যট্টি করিতে পারা যায় 





১১শচিত্র। স্থয়ংবহ। 
না, তেমনি শক্তিও পারা যা না। যে যস্ত্রে শক্তি যত 





ফদধোরদ্ধ নলং তৎ সাপেক্ষত্বাৎ স্বশ্নংবহং গ্রামাষ্‌। 
চতুরচমৎকারকরী যুক্তিরবস্্ং নহি গ্রাম্যম্‌ টি 
এবং বুধ! যন্তং ব্বয়ংবহং কুহুকবিদ্যন্না ভবতি। 

নেদং গোলাশ্রিতয়া। পূরবেধাত্বানমস্নাপূযুক্তম্‌ ॥ 


৯২শ নখ! |] 


খাকে, তাহা ততই থাকে, তাহার হাস বৃদ্ধি হয় না। 
পূর্বকালে লোকে মনে করিত, (শুধু এদেশে নয় 
স্ুরোপেও ), যে কাঠ লোহা! পিতলের চাকা ও দণ্ডের 
যোগাযোগ ঘটনা দ্বারা প্রক্কৃতিকে ফাঁকি দিয়া কাজ 
করাইয়া! লইতে পারা যায়। প্রকৃতির রহন্ত প্রক্কৃতি 
*গোপন করিয়া! 'রাঁধয়াছে। আমরা নিত্য দেখিতেছি, 
নদী বহিতেছে, ধাতাস থেলিতেছে, গাছের ফল পড়িতেছে, 
আকাশে মেঘ বেড়াইতেছে। কই, কাজের ত বিরাম 
নাই! আকর্ষণ বিকর্ষণ, সংকোচন প্রসারণ, সংসক্তি ও 
আসক্তি এবং সমুদয় আণবিক ক্রিয়! গুপ্তবলের বাহৃবিকাশ। 
কোন কোন ক্রিয়া নিরস্তর চলিতেছে। চলুক, আধুনিক 
বিজ্ঞান-_আধুনিক বলিতেছি, কারণ শক্তি যে স্থষ্ট হইতে 


পারে না, এ তত্ব অধিক দিন জানা! যায় নাই,_-আধুনিক 


বিজ্ঞান,স্পষ্টভাষায় বলিতেছে, যে শক্তিই কাজ করুক এবং 
যতক্ষণই করুক, বিরামই তাহার পরিণাম। এমন যে 
স্ুকৌশল সম্পন্ন আমাদের বেহ, যাহা নিজের জীর্ণ সংস্কার 
নিজেই করে, ইহারও কর্মের বিরাম ঘটে। অথচ মানব- 
রচিত যন্ত্রের বিরাম ঘটিবে না_এরূপ সন্দেহ উদয় হয় 
নাই। আধুনিক বিজ্ঞানের দেশে, স্ুরোপ ও আমেরিকায় 
সদাবহ যন্ত্র আবিষ্ার-প্রলোভনে অদ্যাপি বহু ব্যক্তি 
প্রতারিত হইতেছে । * 

বর্তমান বিজ্ঞানের মানদণ্ডে স্ুরোপের প্রাচীন জ্ঞান 
পরিমাণ করা স্তায়সংগত নহে, আমাদের দেশের পুরাতন 
ভ্রান পরিমাণ করাও নহে। আশ্চর্যের কথা কোন কোন 
লাশ্চাত্য-পপ্ডিত সুর্য সিদ্ধান্তে স্বয়ংবহ নাম পাইয়াই উৎফুল্ল 
চিত্তে প্রাচীন আর্ধগণের জ্ঞান গরিমার গ্রতি উপহাস বাণ 
নিক্ষেপ করিয়াছেন। কিন্তু পূর্বে দেখা গিয়াছে, সকল 
্বয়ংবহ এক তন্বে নিমিত হয় নাই, পরস্ত জলচক্র নির্মাণ 
স্বারা গতি সম্পাদন ,হেতু প্রাচীনদিগকে প্রশংস! করিতে 
ই্জ। বিলাতী ক্লক-ঘড়ীকে স্ব্বংবহ মনে করা যেরূপ, 
নীমাদের সিদ্ধান্তের ভ্রমণশীল যস্ত্রকেও স্বয়ংবহ মনে করা 
সরূপ। গুরু দ্রব্যের নিম্ন গতি দ্বার! চক্র ভ্রমণ করানই 
[তীয় স্বয়ংবহ যন্ত্রের মুলতত্ব। খ্রীঃ ১৭শ শতাব্দীতে 
িগেন্স নামর্ক পণ্ডিত গোলক প্রয়োগ করিয়! ক্লক 
ডীকে প্রকৃত কালমান যন্ত্র করি্লাছেন। আমাদের 


বঙ্গীয় মুসলমানদিগের মাতৃভাষা! কি ? 


৬৯৭ 


আর্ধগণ কোলকশুন্ত ক্লক-ঘড়ীর্‌ আবিষ্র্তা বলিলে দোষ 
হয়না। কে জানে, এদেশ হইতে বিদেশে. ক্লক-ঘড়ীর 
মূল-হুত্র যায় নাই ?* 

ক্ষোভের বিষয় এই যে, দেড় হাজার বৎসর পূর্বে বে. 
জান ষে প্রয়োগকুশলতা এদেশে প্রচুর ছিল, ক্রমশঃ তাহার 
বিকাশ হয় নাই। পরস্ত বর্তঙ্কানকালে তাহার লোপ 
ঘটিয়াছে। জলপ্রবাহে শক্ত যে লুকা্িত আছে, তাহা 
প্রাচীনেযী! হৃদয়জম করিয়াছিলেন। কিন্তু আমর! আধুনিক 
পাশ্চাত্য বিজ্ঞান আলোচন! করিয়াও প্রয়োগকুশল শিল্পী 
হইতে পারি নাই। আমাদের স্থজলা নদীবহুলা বং গভূমির 
ধান্ত জলাভাবে শুকাইয়া যায়, আমরা হা-অনন-স্বরে ক্রন্দুন 
করি। আমরা মুখস্থ করিয়া রাখিয়াছি, বায়ু বহে। কিন্ত 
যে শক্তি বমান পবনে সঞ্চিত থাকে, তাহা দ্বার! কার্য 
সিদ্ধির পন্থা! দেখি না। হৃুর্য আমাদের স্যার অ-পাত্রের 
দেশে এত তাপ বিতরণ না করিলে ভাল করিতেন, আমর! 
মুক্ত হন্তের দান ভোগ করিতে জানি ন1। রামায়ণের 
কবি ইন্দ্র বরুণ পবন তপনকে রাবণের দাসত্বে নিযুক্ত 
করিয়াছিলেন ; আমরা» দেখিয়াও দেখি না, কবিকল্পন! সফল 
হুইয়াছে। 


বঙ্গীয়" মুনলমানাঁদিগের 
মাতৃভাষা কি? 


[ রাজসাহীর “বঙ্গসাহিতা সন্মিলনে” “বঙ্গীয় মুসলমানদের মাতৃভাষা 
কি?” নামক যে প্রবন্ধটী পাঠ করিয়াছিলাম তাহ! প্রবাসীতে প্রকাশ 
করার জন্য পাঠাইলাম। ইতিপূর্ব্বে অন্য কোন পত্রিকায় প্রকাশার্থে 
পাঠান হয় নাই। যদি অন্য কোন পত্রিকায় প্রকাশ হয়, তাহ! আমার 
অনুমোদিত নহে ।- আঃ মঃ 1। ] 

কয়েক বসর যাবৎ, বঙ্গীয় মুসলমানদিগের মাতৃভাষ! 
কি,_এই প্রশ্ন লইয়া নানারূপ আন্দোলন আলোচনা 
চলিতেছে । এই প্রশ্ন *উপযুক্তর্ূপে মীমাংসিত হওয়ার 
উপর বঙ্গীয় মুসলমানদিগের ভবিষ্যৎ গুভাশুভ অল্লাধিক 


ক: 51136. [৮5210701715] 15 8150. 076 650 950707007076ট 
৬170 0580. 01901577060 199 */০181705 0017 0) 10010052০01 
20559710095 ০ রাহ ড/6:5 
হেনা 





[09290 টাও, 
11000050 018170811) 0০1) চ585661) 000100057 
21529/% 2 2%5102£ 45/9%0725,  চ8£5 বকহি, 


চিচি 
পরিমাণে নির্ভর কবে ব বণিয়াই মার নান আবরটী 
. পেশ করা "গল । 
এষ প্রশ্ন মীমাংলা করিবার পূর্বেই একটা অন্ত গুরুতর 

কথ! আমাদিগকে মরণ রাখিতে হইবে। প্হহইত” এবং 
*আছে” এই ছু'টী কথায় 'অনেক গ্রভেদ। "যদি আমি 
নবাব হইতাম তবে কি ভাল হইত” একথা আপ্লাচন! 
কৰিয়া সময় নষ্ট করা নিতান্ত মূর্খতা মাত্র । *আমি কি 
আদি” ইঠাই আমাদিগকে দেখিতে হঈবো বঙ্গীয় 
ভাষা কি &ইলে ভাল হইত কিন্বা 
কি হওয়া উচিত এন্ষয় আলোচনা কবা এ প্রবন্ধের 
উদ্দেষ্ট নহে? তাভাদের মাতৃভাষা কি, আমরা কেবল 
তাহাই দেখ্র। 

এই খানেই হয়ত অনেক প্রবীণ ও অ'ভজ্ঞ লোকের 
সহিত এ নবীন লেখকের মতভেদ তঈদব। প্যাহা করা 
উচ্চিত তাহ! করিতেই ভবে” এ উপদেশ অতি মূলাবান 
হই”লও বর্তমান স্থলে তাহার প্রয়োগ হঈতে পারে না। 
ভাষার স্বভাব হতে উৎপন্তি এবং স্বাভাণ্বক নিয়মান্মুগাযী 
ইহার গঠন ও পর্রৰর্দন হইয়া থকে ) ইহা এক প্রকার 
মন্থুষাক্ষমতার বহিভূতি | 

অনেকেই বলিয়া থাকেন বঙ্গীয় মুসলমানদিগের পক্ষে 
উর্দ, মাতৃভাষা হইলে ভাল হইত) তাহা হইলে ভারত- 
বর্ষের অন্তান্ত প্রদেশের মুসলমানদিগের সহিত তাহাদের 
একতাবন্ধন অধিকতর দৃঢ় হইত। আমি বলি আরবী 
হইলে আরও ভাল হুইত; কারণ তাহা হইলে সমগ্র 
পৃথিবীর মুসলমানদিগের সহিত তাহাদের একতানুত্রে 
গ্রথিত হইবার সুবিধ! হইত। 

অনেকে আবার উর্দকেই বঙ্গীয় মুসলমানদিগের 
মাতৃভাষা বলিয়া নির্ধারণ করিয়া বসিয়৷ আছেন। তাহাদের 
অজুহাত এই যে বঙ্গীয় মুসলমানগণ যে ভাষা! বাবহার 
করিয়া থাকেন তাহাতে অনেক আরবী ও পারসী শব 
দেখা যায় সুতরাং উহাকে ৰাঙ্গলা বলা যায় না। বরং 
| উঠার যে একটা সম্বন্ধ স্থাপন করা যাঈতে 


মুসল্মানদিগের মত 


10771058226 15 2. রা 01759101517 [30556556901 8 
90090519 15017002110 95 110015 911)1600 19 06 ৬11 0 
07617015008] 83 070 00৬৩7 01078118176 15 5020০ 016 
সা) 01019 1712170076916-1-7901015105 





প্রবাসী। 


[হকার 


পারে ভালদের এই অভুগত মানি বে ইলাহী 
ভাষাকে ও আমরা ইংরাজী বলিতে পারি না, কারণ তাহাতে 
অনেক লাটিন ও গ্রীক শব আছে; এবং স্পে নশ ভাষাকে ও 
আরবী ভাষার একটি শাখা বণিতে হইবে, কারণ উহাতে 
অনেক আরবী শব্ধের ব্যবহার দেখিতে পাওয়া যায়। 
বাস্তবিক কেবল শব্দের ীক্য দেখাইয়! এক ভাষাকে অপর, 
ভাষার সঙ্গে সংযোগ করা যায় না, ভয় ভাষার ব্যাকরণের 
মিল দেখাইতে চঈবে এবং যে পর্যাস্ত বঙ্গীয় মুসলমানদের 
বাবন্ৃত ভাষার বাঁকরণের ও উর্দ, ভাষার ব্যাকরণের 
সাদৃশ্ত না দেখান যাইতে পারে মে পর্ন উদ, ভাষাকে 
বঙ্গীয় মুসপমানদিগের মাতৃভাষা বলা যাইতে পারে লা।* 
কেহ কেহ আবার ঝগড়া ফসাদে না যাইয়া একটা 
মাঝামাঝি রকমের বন্দোবস্ত করিতে চাহেন। তাহার! 
বর্তমান বাঙ্গল! ভাষাকে মুসলমানদের মাতৃভাষা বলিয়া 
স্বাকার করিতে রাগী নহেন। মুসলমানী বাঙ্গল! বলিয়! 
তাহারা" একটি আলাঠিদা বাঙ্গল ভাষা তৈয়ার করিতে 
ইচ্ছুক। পূর্বের বলা হইয়াছে যে ভাষ! কাহারও ইচ্ছা- 
পূর্বক তৈয়ার করিতে হয় না) উহা মন্ুযোর সম্পূর্ণ 
অজ্ঞাতসারে ধীরে ধীরে গঠিত হইয়া থাকে । যদি 
বঙ্গীয় মুসলমানগণ বাঙ্গলা ভাষার উপর তাহাদ্ধের যে 
অধিকার পূর্ব হইতেই র'হয়াছে' তাহা চিনিয়া৷ উঠিতে 
পারেন তাহা হইলে এই বর্তমান বাঙ্গলা ভাষাকেই 
তাহাদের মুসলমানী বাঙ্গণা বলিয়া স্বীকার করিতে হইবে। 
ছুঃখের বিষয় মুসলমানদের একটী জাতিগত দোষ হইয়া 
পড়িয়াছে এই যে ভীহাদের যাহা আছে তাহার। তাহা রক্ষা 
করিতে ইচ্ছুক নহেন অথচ যাহা গ্রহণ করিবার তাহাধের 
কোন দাবী দাওয়। নাই তাহা লইটবার জন্ত স্টাহারা বাগ্র। 











ক:50071955 60 প্রারাটয়তোা 21005) 17020700171 ০ 


51111171119 10614৫7 (161001৭0110 1777$17805 ০০1৫ 
আনান 0৯ 1) 001 (ভোট (তাত ”1788506, 

 111.970720) 07907 0৯ 7 5০001] 06811007 আও 010 
[তো 1010০ 1056) 2 10020) 775071000, 1১0 ৯6, 17)051 
1010) 15110 0010010087 1ঘগো 0107 ০ এ) 
[ানা007] হিতোটান, 0001 08 011097৯00এ5 11101007014 
10016 0010110011),-88509ত ৬ চি 

14 5098 76৬৪7 17661079616 6০ 71716 2. 15710078617 
27652%6, 


.১২শ সংখ্যা ] 


বালা ভাব নিজে নিতেও ষে ব "মামি তোমাদের” তবুও 
বঙ্গীর মুনলমানগণ বলিবেন যে এ বাঙ্গলা ভাষা আমাদের 
নহে। যে ভাষার মাল, মাত্তা, দৌলত, আসবাব মুসল- 
মানের প্রদত্ত সে ভায়া মুনলমানের নহে, তবে কাহার? 
যে ভাষার “কাগজ, কলম, দোয়াত্‌, পধ্যন্ত মুসলমানের 
দেওয়া সে ভাষা মুসলমানের নহে তবে কাহার ? যে 
ভাষার আইন, আদালত, মু্সেফ, সেরেস্তাদার, নকলনবীশ, 
আমিন, উকীল, মোক্তার সমস্তই মুসলমানের দাবী সমর্থন 
, করিতেছে সে ভাষা মুসলমানের নহে তবে কাহার? যে 
ভাষার রঙ্গবেরঙ্গের লোক হরেক রকমের কাজ কারবারে 
বাঙ্গলা ভাষ। একদিন ,অজ্ঞাতভাবে মুসলমানের হাতে 
তৈয়ারী হইয়াছিল বলিয়! গাওয়া দিতেছে সে ভাষা মুসল- 
মানের নহে তবে কাহার? এত সাক্ষী সাবুদ সত্বেও 
অনেক* নাছোড়বান্দ৷ বাঙ্গাণপী মুসলমান মাথ! নাড়িয়া 
বলিবেন ষে এ বাঙ্গলা ভাষা আমাদের নহে !!! 

যদি বাঙ্গালী মুসলম্ণুন বাঙ্গলা ভাষাকে পায় না ঠেলিয়! 
নিয়মিতরূপে তাহার চচ্চা করিত তবে আমার বিশ্বাস 
আরও অনেক মুসলমানী শব বাঙ্গল! ভাষায় জায়গা 
পাইত। বর্তমান সময় যে ছুই একজন মুসলমান বালল৷ 
ভাষা লিখিতে আরম্ভ করিয়াছেন তাহারা আবার বাঙল! 
ভাষায় অভিজ্ঞতা দেঁখানের জন্য এতদূর ব্যস্ত যে অতি 
ছরূহ সংস্কৃত শব্ধ ব্যবহার করিবেন অথচ যে ছুই একটা 
মুসলমানী শব্দ পূর্ব হইতেই বাঙ্গলা ভাষায় ঢুকিয়া 
পড়িয়াছে তাহার কাছ দিয়াও ঘেষিবেন না। সুতরাং 
মুসলমান প্রা্রাজ্ের পতনের পর হইতে এ পর্যন্ত কোন 
নূতন মুসলমানী শব্ধ বাঙ্গল৷ ভাষায় দাখিল হইয়াছে কিনা 
সন্দেহ। বাঙ্গলা ভাষায় মুসলমানী শব্দ ব্যবহার করিতে 
হিন্দুর্দের অপেক্ষ! মুসলমানদেরই যেন সরম ক্ছি জেয়াদা 
বলিয়া বোধ ভয়। * 
.. এইনূপ নিজের জিন্রিস নিজে গ্রহণ না করাতে তামাদি 
দোষে বাঙ্গল! ভাষার উপর মুসলমানদের স্বত্ব রহিত 
ুইবার উপক্রম হট উঠিয়াছে। হয়ত এক শতাব্দীর পর 
£ সমস্ত শব্দ যে মুসলমানী তাহার (কোন প্রমাণ থাকিবে 
মা। আমার মনে পড়ে এক সময় আমার একজন হিঙ্গু 
বন্ধু 'আসালতন+ এই শবের উৎপত্তি ব্যাথা। কোন মুসল- 


বঙ্গীয় মুসলমানদিগের মাতৃভাষা কি? 


আঁ 
মানের নিকট হ্ৰিতে আপ দত বলিয়া প্রকাশ 
করিলেন, যথ! £-_ 

“ পআসালতন”_আশীলতা! . হইতে, যেহেতু আশাকে 
লোকে চিরকালই পোষণ করিয়া! থাকে কখনই ছাড়িতে : 
পারে ন! সেই হেতু 'আসালতন+ অর্থ চিরকালের জন্য ।. 

এই উৎপতি ব্যাখ্যা হিন্দু বন্ধুর স্বকপোল কল্পিত কি 
তাহার মুসলমান শিক্ষক হইতে গৃহীত বলিতে পারি না 
তবে মুসলমানগণ এরূপ খামখেয়ালির ঘোরে পড়িয়া থাকিলে 
কালে যে প্রায় সকল মুসলমানী শবেরই এই ধরণের 
উৎপত্তি ব্যাখ্যা শুনিতে হইবে তাহাতে কোন সন্দেহ 
নাই। 

বন্ততঃ ধরিতে গেলে বাঙ্গলা ভাষার উন্নতি মুসল- 
মানদের হইতেই আরস্ত হইয়াছে। বঙ্গে হিন্দু রাজত্বের 
সময় বিদ্বান ও উচ্চপদস্থ ব্যক্তিগণ সংস্কৃত ভাষারই চর্চা 
করিতেন, বাঙগল! ভাষার বড় ধার ধারিতেন না। মুসলমান- 
দের আমলে সংস্কতের চর্চা অনেক কমিক়া যায় এবং 
বাঙ্গলা ভাষ৷ অল্লাধিক পরিমাণে বাদসাহী স্বনজজরে পতিত 
হয়।* সেই সময় হইতেই বাঙ্গলা ভাষায় নানা মুসলমানী 
শব্দ ঢুকিয়া উহার কলেবর বৃদ্ধ করিতে থাকে। 

ইংলগু নরম্যানদিগের দ্বারা অধিকৃত হইলে $ংলগ্ডের 
ভাষার যেরূপ “পরিবর্তন ষটয়ান্ছল মুসলমানগণ বঙ্গ 
অধধকার করিলে পর ৰ্গীয় ভাষারও কতকট! সেইরূপ 
পারবর্তন ঘটফ়াছিল। পুরাতন ”এংগুলো! সেক্সন” নরম্যান- 
দের হাতে পড়িয়া যেরূপ বর্তমান ইংরাজী ভাষায় পরিণত 
হইয়াছে সেইরূপ পুরাতন “সাধু'ভাষা” মুসলমানদের হাতে 
পড়িয়া বর্তমান বাঙ্গলা ভাষা হইয়া পড়য়াছে। নরম্যান 
অধিকারের পর যেরূপ ইংলগ্ডের ভাষায় 131117255119ঘ 
অথব! দ্বিভাষত্বের আবিতাব হইয়াছল বঙ্গীয় ভাষায়ও 
যে মুসলমান অধিকারের পর সেইরূপ ঘটিয়াছিল তাহার 
প্রমাণ আজকালও পাওয়া যায়; যখা ১-- 


কাগজপত্র থালখন্দক সীমাসরহর্দ 
ধনদৌলত কাণ্কারখানা হাটবাজার 
চাষ আবাদ থরিদ বিক্রী ঝড় তুদখশ . 
ইত্যাদি। * 


* হুসেনশীহ ও পরাগল খা ইহার উচ্্বল দষ্টাজ 


2 


(কিন্তু মরম্যানের জিও, বিজয়ে ও মুসলমানদের বঙ্গ 
বিজয়ে অনেক ফরাক। নরম্যান ও সেম্সন জাতিতে ও 
ধর্মে একই ছিল) তাহাদের কেবল ভাবা বিভিন্ন ছিল। 
হিন্দু মুসলমানের ধর্ম জাতি ও ভাষ। সকলই বিভিন্ন ছিল। 

 স্বৃতরাং করেক শতাব্দীর পর ইংলণ্ডে নরম্যান ও সেক্সানের 
মধ্যে কোন গ্রভেদই রহিল না, কিন্তু বু শতাবীর পর 
বঙ্গে এখনও হিন্দু মুসলমানের সেরূপ অবস্থা ঘটে নাই। 
অন্ততঃ ধর্মে এখনও তাহারা সম্পূর্ণ বিভিন্ন। * বঙ্গে হিন্দু 
মুদলমানের অবস্থারও অনেক পরিবর্তন ঘটিয়াছে এবং 
সেই অনুসারে বাঙ্গল! ভাষারও যে কিছু তারতম্য ন৷ 
হইপাছে এরূপ নহে । “সহরের চকমিলান দালান ইমারৎ” 
ছাড়িয়া এখন মুসলমানগণ “দেহাতের গয়রাবারধী জমী” 
সমূহ দখল করিয়াছে। “জবরদস্ত জমীদদারের আসা পোটা” 
এখন «গরিব রাইয়তের আসানড়ি” হুইয়া পড়িয়াছে। 
*কাজীদাহেব” এখন আর “মিয়াদ” দেন না তিনি “কাবিন” 
“রেজই্টরী” করিয়াই খালাস। তাহার সেই অর্ধগজ লম্বা 
“তাঁজ” এখন ক্ষুদ্র .”টুপী”্র আকার ধারণ করিয়াছে। 
পূর্বে "সহরে” থাকিতে আরবী ভার্ষ। হইতে গৃহীত "চক” 
বাজার বুঝাইত এখন *দেহাতে” আসিয়া তাহার অর্থ হইল 
ক্ষেত। 'এখন মুসলমানেরা আর “টাকা” লইয়া! “খাজানা 
তহসীল” করে ন! বরং প্রুপিয়া” দিয়া *দেয় কর শোধ” 
করিয়! থাকে । মুসলমানগণকে উচ্চ প্মসনদে” বসিয়া 
এখন আর “বাদসাহী খেয়ালে” ঝিমাইতে হয় না! “জিরাতির 
মন্ুম বেমন্থম” ঠাঁওরাইতেই এখন “হয়রান পেরেসান 
লবেজান |” 

মোটের উপর দেখিতে গেলে তিন শ্রেণীর মুসলমান 
তিন ভাষা লইয়া বাঙলা দেশে আসিয়াছিলেন; রাজা 
.আসিয্াছিলেন পারস্ত ভাষা লইয়া, সৈম্তগণ আসিয়্াছিলেন 

তুকাঁ ভাষা লইয়া! এবং ধর্ম, প্রচারকগণ আসিয়াছিলেন 
আরবী ভাষা লইয়!। স্থতরাং এই তিন ভাষারই প্রচুর 
মুসলমানী শব্দ বাঙ্গল! ভাষার দেখিতে পাওয়া যায়। 
_ মুদলমানগণ যোদ্ধীবেশে প্রথম বাঙ্গল! দেশে প্রবেশ 
করেন স্বতরাং অনেক যুদ্ধ সম্বন্ধীয় মুসলমানি শব বাঙগল! 
ভাষার দেখিতে পাওয়া যায়) যথা তীনব, কামান, তোপ, 
রেকাব, জীন, লাগাম, নিসান, নাঁকাড়া, বন্দুক, বারুদ, 


প্রযা্সী। 
: ইত্যানি। কালক্রমে মুললঘানগণ বাছলা দেশের রাজা 


৮ম ভাগ। 


পাপা 


হইলেন এবং রাজকীয় কার্ধ্য সম্বন্ধীয় অনেক মুলমানী 
শব বাঙ্গলা ভাষায় স্থান পাইল; বর্তমান সময় আফিস 
আদালতের ব্যবহৃত শতকরা নিরানব্বই শবাই মুসলমানি। 
প্হাকিম” হইতে “পেয়াদা” “উকীল” হইতে “মওয়াকেল” 
“ফরিয়াদি” হইতে “কয়েী* সমপ্তই যে মুসলমানের হাতে 
গড়া টহা সকলেই জানেন হুতরাং তাহার উল্লেখ করা 
বাহুল্য মাত্র। রাজ্য বিপ্তারের সঙ্গে সঙ্গে মুসলমানগণ 
বাবসা বাণিক্দ্যে প্রবৃত্ত হইলেন সুতরাং বর্তমান সমন্প ব্যবসা . 
বাণিজ্য সম্বন্ধীয় প্রচুর মুসলমানী শব্দ বাঙলা ভাষায় 
দেখিতে পাওয়া যায়। আমদানী, রপ্তানী, মাণগুল, 
তেজারতী, পেশা, জমা খরচ. হাওলাত বরাত ইত্যাদি 
সমস্তই মুসলমানী। এইরূপ রাজকাধ্ধ্য ও বাণিজ্য উপলক্ষে 
মুসলমানগণ বাঙ্গল! দেশে বসবাস করা হেতু গৃহের 'অনেক 
জিনিসপত্রও মুসলমানী হইয়া! পড়িল) যথা জিনিস, মাল, 
আসবাব, কুরসি, মেজ, চামচ, তক্তপোষ, পাপোষ, বালিশ, 
ফরস, চাদর, হুকা, পরদ1, আতরদান, গোলাবপাশ, ইত্যাদি । 
এ সব ত গেল দ্রব্যের নাম; ক্রমে অনেক মুসলমানী 
ভাবব্যঞ্রক শববও বাঙ্গল!. ভাষায় ঢুকিতে আরম্ভ করিল। 
এই সমস্ত ভাবব্যঞ্ক শব্দের মধ্যে কতকগুলি যুদ্ধ সম্বন্ধীয়) 
যথ! হাঙ্গামা, ফসাদ, জোর, জুলুম, জবরদস্তি, ফরিয়াদ, 
ইত্যাদ্ি। কতকগুলি মনুষ্য প্রকৃতি সম্বন্ধীয়; যথা মেজাজ, 
গোসা, জেদ, তবিয়ত, ইত্যাদি এবং কতকখলি আমোদ 
প্রমোদ সবন্ধীয় থা খুনী, তামাসা, মজা, শিকার, ইত্যাদি। 
এ সমস্ত বিশেষ্য ছাড়া অনেক মুসলমানী বিশেষণও বাঙলা 
ভাষায় দ্বেখ! যায়, যেমন গরিব, বেচার!, বেহায়া, বেমালুম, 
বজ্জাত, বদ, খারাপ, গোলাবী, দরকারী ইত্যাদি। 
এতগ্বাতীত আরবী ভাষা! হইতে গৃহীত “ওয়ালা” ও পারম্ত 
ভাষা হইতে গৃহীত "মস্ত, এই উভয়ের সংযোগে এক 
প্রকার কর্তৃবাচক শব বাঙ্গল! ভাষায় গঠিত হইয়া থাকে ঃ 
যথা শ্রীমস্ত, ভাগ্যমস্ত, আকেলমন্ত, দানেশমন্ত, তামাক ওয়ালা, 
টিকাওয়ালা, টিকিওয়ালা, ইত্যাদি। আবার পারস্য ভাষার, 
“খোর” নান! শব্বের সহিত সংযুক্ত হইয়া বাঙলা ভাবায় 
গালির ভাগার বাড়াইয়! দিয়াছে) যেমন, গাজাখোর, নেশা- 
খোর, তামাকখোর, লরাবখোর, হারামখোর, ইত্যাদি। 


১ সংখ্যা 1] 


সা সি তাপাসসিিপা শি 


- মোটের উপর বিশে ও বিশেষণ পর্যন্তই বাঙ্গলা ভাষায় 
মুসলমান প্রভাব পৌছিতে সক্ষম হইয়াছে। কোন 
মুসলমানী সর্বনাম কি ক্রিয়! বাঙল! ভাষায় দেখা যায় না; 
বদি দেখা যাইত তবে -বাঙ্গলা ভাষা আর বর্তমান বালা 
ভাষা থাকিত না. উ্দ্‌র সঙ্গে ও বাঙগল! ভাষার সঙ্গে 
'এই খানেই বেমিল দেখা যায়।* আরবী ও পারসী 
বিশেস্বের সঙ্গে বাঙ্গলা সহযোগী ক্রিয়। “করা” যোগ করিয়া! 
এক প্রকার মুসলমানী ক্রিয়া গঠন করা! হয় বটে কিন্তু 
উহাকে ঠিক খাঁটি মুসলমানী ক্রিয়া বল। যায় না। 

- উদ্দাহুরণ স্থলে উপরে যে সমন্ত মুসলমানী শবে 
তালিকা দেওয়া গিয়াছে তাহাদের প্রায় সমস্তই লিখিত 
বাঙ্গলা ভাষায় প্রচলিত দেখা যায়। সকলেই স্বীকার 
করিবেন যে এ সমস্ত শব ছাড়া আরও অনেক মুসলমানি 
শব বক্ষ মুসলমানগণ ব্যবহার করিয়। থাকেন। বটতলার 
যে সব মুসলমানী পুথ্থী আছে এবং যাহা অর্ধ শিক্ষিত 
মুসলমানদের অতি আদন্রের বস্ত, এ সকল পুর মধ্যেও 
এরূপ অনেক আরবী ও পারসী ভাষার শব্দ দেখিতে পাওয়া 
বায়, যাহা! এখনও বাঙলা ভাষায় সর্বত্র গৃহীত হয় নাই। 
তই সকল শব্দের মানি অনেক সময় বাঙ্গালী মুসলমানগণই 
শালরূপ বুঝিতে পারেন না, হিন্দুগণত দূরের কথা । যেমন 
কারবাল! যুদ্ধ ক্ষেত্রে মহত্ব হোসেন (রাঃ আঃ) তনয়! 
ববি সথিনার সঙ্গে তীয় ভ্রাতুদ্পুত্র মহাবীর কাসিমের বিবাহ 
ম্পন্ন হওয়া মাত্রই যখন কাসিম যুদ্ধ ক্ষেত্রাভিমুখে অগ্রসর 
ইইতেছেন ত তখন কোন পুথিলেখক বিবি সখিনার মুখে 
লাইতেছেনঃ_ 

না জনি নি ঁ 

"ন। দিতাম্‌ বিয়ার এজিন না পরিতাম সেয়ার ॥” 


পাতিল নিপাত 





* বালা, উদ পারসী ও সংস্কৃত সফলই এক মূল ভাষা হইতে 
ঠত হুইয়াছে। হতরাং তাহাদের সর্বনাম গুলি প্রায়ই এক ধরণের, 
ন্ধ উ্দ, ভাষার সর্বনাম গুলিতে পারস্ত ভাবার সর্ব্বনাম গুলির ছায়া 
তিম্পষ্ট। . 

+ জঙ্গ__লড়াই যুদ্ধ 
৮পেয়ারা-_প্ররিয় 

এজিন- _অগ্কুমতি 
সেয়ারা-_-মাথার অলঙ্কার বিশেষ 


বঙ্গীয় মুসলমানদিগের মাতৃভাষা কি? 


১ 

ই ছুই প্ংজিতে শপে “পেয়ারা, এএজিন” ও 
“সেয়ারা” এই চারিটাই মুসলমানী শব । *জঙগ” এবং 
“পেরার» হিন্দু মুসলমান সকলেই হয়ত বুঝিবেন ) “এজিন+ 
শব্দটা মুসলমানগণ বুঝিলেও হিন্দুগণ বুঝিবেন না? এবং 
“সেয়ারা” শব্দটার সঠিক অর্থ অনেক মুসলমানও ভালরূপ 
বুঝিবেন কিনা সন্দেহ। এই সব পুথিতে শতকরা প্রায় 
পধশশটাই মুসলমানি শব্দ; কিন্তু তাহ! হইলেও ইহাদের 
ভাষাকে উদ্দ, বল! যাইতে পারেনা । কারণ যে সকল 
মুসলমানি শব্দ ইহাদের মধ্যে পাওয়! যায় তাহাদের সকলেই" 
বিশেষ্য কি বিশেষণ, সর্বনাম কি ক্রিয়! নাই বলিলেও চলে 
সুতরাং ইহাদের ভাষার ব্যাকরণের সঙ্গে উর্দ, ভাষার 
ব্যাকরণের কোন ঘনিষ্ঠ সম্পর্কই নাই। অতএব আরবী 
ও পারসী শব অধিক পরিমাণে ব্যবহার করেন কেবল এই 
অজুহাতে বঙীয় মুসলমানগণ উদ্দ, ভাষাকে তীহাদের 
মাতৃভাষা! বলিয়৷ মনে করিতে পারেন না। 

বাঙ্গল। ভাষায় অনেক মুসলমানী শব এরূপ অবিকৃত 
ভাবে স্থান পাইয়াছে যে তাহা ভাবিলে আশ্চধ্যান্িত হইতে 
হয়। সুদুর আরব দেশের মরুভূমি হইতে উখ্িত তামাসা, 
খেয়াল, ফউত, ফেরার, ইত্যাদি শব্ধ সমূহের বলীয় 
প্রতিধ্বনি অতি শুদ্ধ ও সঠিক। আরব দেশের “আনরের, 
ও পারস্ত দেশের “গোলাবের” স্থগন্ধ বনীয় 'আতরে+ ও 
গোলাবে প্রায় অটুট রহিয়াছে। আরবী “বন্দুক” ও তুর 
“তোপ” বাঙ্গলায় আসিয়া 'একেবারে বেকল হইয়া! পড়ে নাই। 
অথচ এমন অনেক মুসলমানী শব্দও দেখিতে পাওয়া যায় 
যাহা বাঙ্গলা দেশের জল পানিতে একেবারে খাস বাঙ্গালী 
হইয়! পড়িয়াছে, যেমন £- 


* সংস্কৃত ও ও পারদী উই আধভাবা, নাং পারসী ও সংস্কৃত 
শব্দ সমুহের মধ্যে যথেষ্ট আত্মীয়ত| রহিয়াছে । “পেয়ারা” শব'টা সংস্কৃত 
শ্রিয়” হইতে আসিয়াছে বলিয়া! কেহ 'কেহ বলিতে পারেন কিন্তু পারসী 
“পেয়ারা” হইতে উহার উৎপত্তি হওয়ার সন্ভাবনা কিছু বেশী বলিয়া 
বোধ হয়। 
1 উর্দ,ও বাঙলা উভয়েই আধ্যভাষ। বলিয়া পরিগণিত হইতে পারে 
কিন্তু মুসলমানদের ব্যবহৃত ভাষার ও উদ্দ, ভাষার মধ্যে এরুপ কোন 
স্বত্ব নাই যাহাতে উ্দ, স্তাবাকে তাহাদের [1579 ভা! বলা যাইতে 
পারে। 





ডি 


বে আরাম-্ব্যারাষ - ব্যাম 
বাঠির-বাইর-বের, 
সেপাহী সিপাহী সিপাই 
কেতাব (?)- খাতা |] 
খান। (7) থাতা 
ইত্যাদ্ধি। 
আবার অনেক মুলমানি শব্ধ বালল। দেশে পদার্পণ 
করিয়া নৃতন মানি হা“সল করিয়াছে । “খালি” এই শব 
.আরবী ভাষায় “শূন্য” (6771১15) বুঝায়, বাঙ্গলায় আসিয়। 
তাহার অন্য একটী অর্থ ₹ুয়াছে “কে বল”; যেমন "তুমি 
ধালি বান্দরামী করিতে পার”। প্জব্ত” এই শব 
আরবীতে কেবল প্ধর1” বুঝায়। বাঙ্গলায় আসিয়া উহার 
আর একটা অর্থ হইয়াছে "নাকাল করা”; যেমন তাহাকে 
ভারি “জব্দ” করিয়াছি । “বাহার” এই শব পারস্ত ভাষায় 
*বসস্তকাল” বুঝায়, বাঙ্জলায় আসিয়া উহার অর্থ হইয়াছে 
“সৌন্দধ্য”। “বহর” এই শব আরবীতে সমৃদ্র বুঝায়, 
বাঙ্গলায় আসিয়া উহ্ভার অর্থ হইয়াছে পবহুসংখ্যক নৌকার 
সমষ্টি”। রী 
মুসলমানগণ হিন্দুর অন্পৃশ্ত হইলেও খাটি মুসলমানী 
শবাগুলির আলিঙ্গনাবন্ধ হইতে সংস্কৃত শব্দসমূহকে বড় 
নারাজ দেখা যায় না। পারস্ত শব্দ “সহর” প্রায়ই সংস্কৃত 
শব্ধ “অঞ্চলের” অঞ্চল ধরিয়া থাকে; এই ছইয়ের 
সংযোগেই “সহরাঞ্চল” শব্দটার উৎপতি হ্ইয়াছে। সংস্কৃত 
“অন” মুসলমানী “আদায়ের” গায়ে পড়িয়া উহাকে 
“অনাদায়” করিয়া ফেলিয়াছে। পারস্ত “জোর” সংস্কত 
“সগকে আলিঙ্গন করিয়া "সজোরে” পরিণত হইয়াছে । 
সংস্কৃত “মু” আরবী প্নঞজরগকে বুকে লইয়া পস্ুনজব” 
করিয়াছে । এতৎসত্বেও উহাদের সংস্কৃতত্ব এখনও বহাল, 
ব্জায় ও অটুট রহিয়াছে! !| 
বঙ্গ ভাষার বর্তমান অবস্থায় হিন্দু মুসলমান উভয় 
সম্প্রদায়েরই একটী অবশ্ কর্তব্য কর্ম হইয়! পড়িয়াছে 
এই যে যাহাতে বঙ্গ ভাষার একগান! প্রকৃত অভিধান 
প্রণয়ন, করা হয় ততপ্রতি বিশেঁধ মনোযোগী হয়েন। যে 
সকল বাঙ্গল৷ অভিধান বর্তমান সময়ূ দেখিতে পাওয়া যায় 
তাহাতে বজ ভাষায় ব্যবন্থত সমুদ্ধয় শব্গুলি স্থান পাইয়াছে 


 প্রবার্সা | 


৮ম ভাগ। 


কিনা তি বো: অন্দে রে সকল শঙের আবার 
উৎপত্তি ব্যাখ্যা সঠিকরপে দেওয়া হয় ,নাই। বিদেশী 
শব মাত্রকেই সার্ধজনীন প্যাব'নক” আখ! দিয়াই অনেক 
আ'ভধান প্রণেত। ক্ষান্ত রহিয়াছেন) উহ! আরবী কি 
পারসী, তুর্কী কি ইংরেজী তাহার কোন - উল্লেখ করা 
প্রয়োজন বোধ করেন নাই। এই সভার গত অধিবেশনে" 
এ বিষয় কিছু আলোচনা! করা হইয়াছিল কিন্ত কার্য্যতঃ 
কতদুর অগ্রপর হওয়া গিয়াছে সর্বসাধারণ তদ্বিষয় বিশেষ 
অবগত নহেন। - ও 

বঙ্গীয় মুসলমানগণের বর্তমান দুর্দশা এত নিয়স্তরে 
পৌছিয়াছে যে তদ্দরুণ তাহাদের পুর্বপুরুধগণ বঙ্গ ভাষাকে 
যে সব শব্দ দান করিয়া!ছলেন তাহার্দগকেও কিছু লাঞ্ছন! 
ভোগ করিতে হইতেছে। মুসলমানী শব্দগুপি যেন বঙ্গ- 
ভাষায় ঢং সাজাইবার কতকগুলি উপকরণ হুইয়৷ পড়িয়াছে। 
যখনই একটু বিদ্রপ কৌতুকের প্রয়োজন তখনই মুনলমানী 
শব্দ লইয়! টানাটানি পাঁড়য়া যায়।, যখনই হান্তের ফোয়ারা 
ছুটাইতে চাহেন তখনই বঙ্গীয় লেখকগণের স্থনজর 
মুসলমানী শব্ষের উপর পতিত হুয়। নবীন বঙ্গীয় লেখক 
কলমের” স্থানে “লেগনী” ধারণ করিবেন, “কাগজ”না 
লইয়া "তুলট” দিয়া কোনরূপে কাজ চালাইবেন, 
“দোয়াতের” স্থানে হয়ত "স্তাধার” নামক একটা দুর্লভ 
স'স্কৃত জিনিসের আমদানী করিবেন কিন্তু যেই একটু রসের 
প্রয়োজন অমনই মুসপমানী শব না -হইলেই নয়! 
“কাকার” স্থানে যখনই “চাচার” ব্যবহার হয় তখনই যেন 
লেখক ও পাঠক উভয়েরই বদনমগ্ডলে হা“সর ঈষৎ বক্র 
রেখা প্রকটিত হয়, অথচ ভাষাতব্ববিদ্গণের মতান্ুসারে 
“কাকা” পুরাতন কর্কশ £56:624 দ্বারা গঠিত এবং “চাচা, 
উক্ত শব্দেরই একটু মাজ্জিত ও নব্য সভ্য আকার 
মাত্র !!% ৯ 

গোয়ার ছেলের হাতের জিনিসকে ধাকসাগ বলিলে সে 
যেমন উহ! দুরে ছুড়িয়া ফেলিয়া কাদিতে থাকে, বর্গীয 
মুসলমানগণও তেমনি বঙ্গভাষার় মুসলমানী শব্দ সমূহের 
এরূপ নিগ্রহ দেখিয়া! এ বাঙগল! ভাষ! তাহাদের নহে বনি 





4425. £ম৮61215 85921] 21170000070 01595 01 
9001009 11) 529.26 10101775.--98)00, 


১২শ সংখ্যা ।] 


রি 'ফিবাইফা লউতেছেন। কিন্ত তীভারা বুঝিয়াও 
কুঝিতেছেন না যে বঙ্গভাষা় মসলমানী শঙ্দেব এ নিগাতের 
জন্য হিন্দগণ অপেক্ষা জীাবাই অধিকতর দায়ী। কয়ঙ্গন 
বঙ্গীয় ভিন্দলেখকেব মুসলমানী বাঙ্গলা শন্দেব উৎপত্তি 
সম্বন্ধে যগোচিত বাৎপত্তি আছে? এ বিষয় শিক্ষিত বঙ্গীয় 
মুসলমানগণের সাহ্বাযা একান্ প্রয়োজন ।* তিন্দুলেখক গণ 
বাঙ্গলা মূসলমার্নী শব্দ সমূতের প্ররুত তথা নিরূপণে অসমর্থ 
হইয়াও অনেক সময় ভাতের কাছের, ঘরের কোণে বাবৃত 
মুসলমানী শব্দ ছাড়িয়া পরিশ্রমোপার্জিত ছুরহ সংস্কৃত শব 
ব্যবহার করিতে বাধা হন। ন্রতবাং মন্তায় হঠকারিতা 
পরিত্যাগ পূর্বক বাঙ্গল| ভাষাকে মাতৃভাষা বলিয়া মনে 
করিয়া' প্রত্যেক শিক্ষিত *মুসলমানের তাহার যথোচিত 
চর্চা কর! একাস্ত কর্তনা ৷ 
বজ্বতঃ মাতৃভাষার অননশ্চর্নচাই বঙ্গীয় মুসলমানদের 
শিক্ষা ক্ষেত্রে পশ্চাৎপদ হওয়ার অন্যতম কারণ । মাতৃভাষ৷ 
হৃদয়ে স্দ্ঢভাবে আসীন না হইলে অন্ত কোন ভাষ৷ 
তথায় দখল পায় না। * কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতন 
নিয়মাধণী দেখিলে স্পষ্টই প্রতীয়মান হয় যে এ কথাটা 
বিশ্ববিদাপয়ের কর্তঁপক্ষগণও স্বীকার করিয়াছেন। বিশ্ব- 
বিদ্যালয়ের নুতন নিধমান্থুষায়ী মাতৃভাষা শিক্ষা করিতে 
বাধা হওয়াতে মুসলমান ছাত্রগণ বিষম সমস্যায় পতিত 
হইয়াছে । বঙ্গীয় মুসলমান ছাত্রগণ ত উর্দদকে মাতৃভাষা- 
রূপে গ্রহণ করিতে সাহসই পায় না, অধিকত্ব বাঙ্গলা 
তাষার যথোচিত চর্চা ন! থাকার দরুণ বাঙ্গল! ভাষায়ও 
তাহাদেয় স্পহন্দুসতপাঠিগণের সমকক্ষ হইতে তাহার! 
কখনই আশা করিতে পারে না। এদিকেত মাতৃভাষা 
সইয়। এই গোল, অন্যদিকে পারসীর সহিত আরবী শিক্ষা 
করার নিয়ম হওয়াতে মুসলমান ছাঁত্রগণের প্রতি জুলুমের 
একশেষ হইয়াছে।, পারসীর স্থলে আরবী শিক্ষা কর! 





* * অআদ্ধেয় বাবু দীনেশচন্ত্র' সেনের যদি একজন মুসলমান সাহাষ্য- 
রী থাকছেন তবে ভয়ত ঠিনি বঙ্গচাষায় মুদ্লমান প্রভাব আরও 
একটু ভালরূপে বুঝে পার্রতেন। মাণিকটাদের গানে প্রাপ্ত আসা 
বড়ি হাতের লাঠি) কঈতর ( পায়র! ) আউল ! সিদ্ধপ্রুষ ) "গুলি 
ধঁ মুসলমানী তাহ যে কোন শিক্ষিত মুসলমান তাহাকে অনায়াসে 
[কাইয়া দিতে পারিতেন। তাহ। হইগে মাণিকচীদের সমক্স নিরূপণে 
টাহাকে এত বিব্রত হইতে হইত ন!। 


বঙ্গীয় মুসলমানদিগের মাতৃভাষা কি? ৃ 


, ৭০৩ 


খুবই বাঞ্ছনীয়, পকিস্ত তাই বলিয়া! যে সব ছেলে আরবী 
ভাষার বিনুমাত্রও অবগত নছে তাহাবা কি প্রকারে 
মাত্র দুই বংসরের মধো আরবী সাহিতা ও ব্যাকরণ 
করায়ন্ত কবিবে বাষ্ত্রবিকই "তাহা ভাবিবার বিষয়। 
যে সব ছেলে নূতন নিয়মানুধায়ী এণ্টেন্স পাশ করিবে 
তাহাদের পক্ষে এত কষ্টকর নাও হইতে পারে ।. সুতরাং 
ইন্টারমীণ্ডিকেট পরীক্ষায় আরও দু সতঘ্বর পর ও বি, এ, 
পরীক্ষায় আরও চারি বৎসর পর নূতন নিয়ম'নুষায়ী আরবী 
ও পারসী শিক্ষা বন্দোবস্ত কবিলে হয়ত মুসলমান, 
ছেলেদিগের একটু হাফ ছাঁড়িবার অবকাশ হইত। 

এই মাতৃভাষার অনিশ্চয়তার দকণই আবার মুসলমান 
ছেলেরা প্রতিযোগিতায় তাহাদের হিন্দুসহপাঠীদের সমকক্ষ 
হইতে অনেক সময় অক্ষম হইয়া পুড়ে। যে স্থানে 
হিন্দ ছাত্রগণকে ভিন ভাষা শিক্ষা করিতে হয় সেস্থানে 
বেচারা মুসলমান ছা'ত্রগণকে পঞ্চ ভাষা শিক্ষা না করিলে 
চলে না। এই 1১০70 [7117502, বা পঞ্চ ভাষার গোলে 
পড়িয়াই যে অনেক মেধাবী মুসলমান ছারকে অতি অল্প 
সময়ের মধ্যেই শিক্ষা জেত্র হইতে বিদায় লইতে হয় তাহাতে 
কোন সন্দেহ নাই। মুসলমান ছাত্রগণকে বাড়ীর কাজ 
কারবার চালানের জন্য কিছু বালা শিখিতে হয়) ধর্ম 
কর্মের জন্য কিছু আরবী ন1 শিখিলেও নয়, সহজে পরীক্ষা 
পাসকরার জন্যই হউক কি মুসলমানদের গৌরব পরিচায়ক 
ভাষ। বলিয়াই হউক কিছু পারসী শিক্ষা না কাঁরলেও 
চলেনা, আবার স্কুলের মৌলবী সাহেব বাঙ্গলা ভায়াকে 
*নফরৎ” করিয়া উর্দদ,তে ব্যাখ্যা করিয়া থাকেন স্থৃতগাং 
তীহার খাতিরে কিছু উর্দ ভাষার অভিজ্ঞতার দরকার ; 
সকলের উপর রাজভাষা ইংরেজীত আছেই। এই পঞ্চ 
ভাষার মারামারিতে মুসলমান ছাব্রগণ কোনটাই ভাল 
করি! শিখিবার অবসর পায় না। 

যণ্দ বাঙ্গলা ভাষাকে*মাতৃভাষা ঠিক করিয়া মুসলমান 
ছাত্রগণ কেবল বাঙ্গলা, আরবী ও ইংরেজী শিক্ষা করে তাহা 
হইলে বোধ হয় সবদিক নজায় থাকত পাবে। যাহার! 
ভদ্ব করেন যে বাঙ্গলা ভাষ। শিক্ষা করিলে মুসলমান ছাত্রগণ 
অতি দরকারী ধর্ম বিষয়ক শবগুলিও শুদ্ধভাবে উচ্চারণ, 
করিতে পারিবেনা তাহাদিগকে আঁমি এই বলিতে চাই যদি 


৭৭০৪ 


নিয়মিত মতে অর্থ সহ আরবী পড়ান যায় তাহা হইলে 
মুসলমান-ছাত্রগণও শুদ্ধ ভাবে ধর্মশব্বগুলি উচ্চারণ করিতে ত 
পারিবেই অধিকস্ত তাঁহার মানিও বুঝিবে। ধাহারা বলেন 
ধেপারস ভাষার মত স্থললিত ও মুসলমানদের গৌরব 
পরিচায়ক ভাষাকে একেবারে ত্যাগ করা উচিত নহে, 
তাহাদিগকে আয়ি এট বলিতে চাই যে আরবী ভাষা জানা 
থাকিলে পারসী ভাষা শিক্ষা নিজে নিজেও করু! যায় কিন্ত 
পারসীভাষাভিজ্ঞ কেহই সহজে আরবী ভাষা শিখিতে 
পারিবেন নাঁ। ধাহারা বলেন যে উর্দ, জান! না থাকিলে 
তুদ্র সমাজে ও অন্ঠান্ত প্রদেশের মুসলমানদের সঙ্গে আলাপ 
পরিচয় গ্বিধা হয় ন! তাহাদিগকে আমি এই বলিতে চাই 
যে ভারতের সকল প্রদেশের শিক্ষিত ও ভদ্র মুসলমানদের 
সঙ্গে ইংরাজী ভাষাতে আলাপ চলিতে পারে ; অপর দিকে 
আরবী জান! থাকিলে প্রয়োজন মত যে উদ, ভাষায় ছুই 
চাঁরিটী কথা না বলা! যায় এরূপ নহে। 
সুতরাং বঙ্গীয় মুসলমান ছাত্রগণকে সর্ব প্রথম কিছু 
বাঙ্গলা শিখাইয়া বাঙ্গল! ভাষার সাহয্যে আরবী ও ইংরেজী 
শিক্ষা দিলে সময়ও অল্প লাগিবে এবং আমার বিশ্বাস 
শিক্ষা ভাল হইবে। এ কথাগুলি চিন্তাশীল মুসলমানগণ 
একটু বিবেচন! করিয়া দেখিবেন কি? 
আবছুল ময়ীদ খাঁ, 
[রাজশাহী কলেজের আরবীর অধ্যাপক ]। 


আনন্দ। 


সকল বস্তরই ছুইট! দিক আছে-_-এক্টা ভিতর, এক্টা 
বাহির। ভিতরের বস্ত বলিলে যাহা খাটি, যাহা আসল 
তাঁহাই বুঝায়, থ্মেন ভাষায় আমরা বলিয়৷ থাকি__অত 
বাজে কথ! রাধিয়! দাও, ভিতরের কথাটা কি বল না,__ 
অর্থাৎ, যাহা আসল, যাহা! মূলকথা৷ তাহাই বল। 

কিজড় কি চৈতগ্তময় সকল পদার্থের মধ্যেই ধিনি 
যতটা এই ভিত্তরকার বস্তর সহিত পরিচিত, তিনি ততট! 
সত্য যথার্থ উপলব্ধি 'করেন। ভৌতিকজগতে যিনি 


প্রবাসী । 


বর্তমান সময়ের মত তোতা পাখীর সায় আনবী না পড়াই এই ভিতরকার বন্তর সহিত সম্যক পরিচিত তাঁহাকে 


[ ৮ম ভাগ। 
আমর! বৈজ্ঞানিক বলি, অধ্যাত্মজগতে ধিনি এই ভিতরকার 
বন্তটিকে সম্যক তলাইয়া দেখেন তাহাকে আমরা! দার্শনিক, 
তত্ববিৎ বলিয়! থাকি। 

কিন্তু ইহ! ছাড় আর একটি জগৎ আছে যাহা উক্ত 
জগৎ হইতে সম্পূর্ণ স্বতন্ত্র। ইহাকে প্রেমের জগৎ বলা" 
যাইতে পারে। এইখানে একটি ভিতরকার বস্ত' আর 
একটি ভিভরকার বস্তকে শুধু জানিয়া, উহার সহিত 
সম্যক পরিচিত হইয়া ক্ষান্ত নহে-_স্বেচ্ছায় এক অন্যের 
নিকট আপনাকে ধরা দেয়, মধুপাত্রে মক্ষিকার ন্যায় 
আপনাকে একেবারে আটুকাইয়া ফেলে। এইখানে 
বৈজ্ঞানিক এবং দার্শনিকের সহিত প্রেমিকের তফাৎ। 

জ্ঞান এবং প্রেম ছু'য়েরই ভিতরকার বস্ত লইয়া 
কারবার, কিন্তু উভয়ের প্রকৃতি সম্পূর্ণ স্বতত্ত্র। জ্ঞান জ্ঞেয় 
বস্তর অন্তরে প্রবেশ করিয়া ভিতরকার সন্ধান লইয়া 
ফিরিয়৷ আসে, প্রেম কিন্তু প্রিয়বন্তর অন্তরে প্রবেশ করিয়! 
আর ফিরিয়া! আসিতে চায় না, সেইখানেই রহিয়া যার। 
স্বেচ্ছায় আপনাকে দান করিয়াই প্রেমের একমাত্র 
চরিতার্থতা | জ্ঞানে আমর! সত্য অর্জন করি, প্রেমে আমরা 
আপনাকে বর্জন করিয়৷ প্রিয় বস্তকে লাভ করি। 
স্থুনিপুণ চিকিৎসক জ্ঞানকৌশলে 'রোগের মুল নির্ণয় 
করিয়া, ব্যবস্থা দিয়া চলিয়! যান, কিন্তু আপনাকে দিয়া 
অহোরাত্র সেবা শুশ্রষার় সেই রোগকে আরোগ্যের মুখে 
আনিতে একমাত্র প্রেমই সক্ষম। 

প্রেমের নিকট নিজ সুখ হূঃখের পরিমাপ, .হিসাব 
নিকাশ, ক্ষতিলাভ গণনা কিছুই নাই। প্রেম আত্মহারা। 
পৃথিবীর অন্তান্ত যাবতীয় বন্তরই এক্টা বাজার দর আছে, 
কিন্তু প্রেমের বস্ত বিনিময়ের বন্ত নহে, অমূল্য । এই জন্ 
পৃথিবীতে এত ধনরত্ব এরশ্থর্ধ্য থাকিতেও প্রেমিক এ 
সকলের কাহারও সহিত প্রিয় বস্তকে উপমেয় বা পরিমেয় 
বলিয়া জ্ঞান করেন ন৷, প্রিয় বস্তর সহিত অবিচ্ছেদ সম্বন্ধ 
পাতিয়াই প্রেমিকের একমাত্র সুখ, আনন্দ। 

ৃষ্টাস্ত দ্বারা! এই কথাটিকে পরিস্ফুট করা যাইতে পারে, 
রঘুবংশে আছে-_লক্ষণ যখন সীতাকে গর্ভাবস্থায় বনে 
রাখিয়া রামচন্দ্রের নিদারুণ আজ্ঞা শ্রবণ করাইলেন, তখন 


শসংখ্যা |] 


তা নানা কথার পর শী ঝামচন্ের উদ্দেশে 
বলিতেছেন, 
সাহং তপঃ হৃুর্যানিবিষ্দৃষ্টিঃ 
উর্ধং প্রস্থতে শ্চরিতুং যতিষ্যে। 
ভুয়ো যথা মে জননাস্তরেহপি 
ত্বমেব ভর্তা ন চ বিপ্রয়োগঠ ॥ 
প্রসবের,পর আমি হৃর্যোর প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া 
এমনি তগন্তায় নিযুক্ত থাকিতে চেষ্টা করিব, যাহাতে 
ন্মান্তরে9 পুনঃ আমি যেন তোমাকেই ভর্ভারূপে পাই-. 
আর যেন বিচ্ছেদ না হয়। 
_. রাষচন্ত্রের প্রতি সীতার এই উক্তি কেবলমান্র কবি- 
কল্পনা" নহে। ইহা সীতার যথার্থ প্রাণের কথা । পতি- 
প্রাণা সতী সহশ্র ছুঃখতাপের মধ্যে নিক্ষিপ্ত হইলেও পতি 
হইতে «কদাপি বিষুক্ত হইবার ইচ্ছা করেন না, কেন না, 
পতিই সতীর প্রাণ। 
রামচন্দ্রকে পতিরূপে লাভ করিয়া সীতা জীবনে যে 
অশেষ ছঃখ ক্লেশ লাঞ্ছনা নিগ্রহ ভোগ করিয়াছিলেন 
তাহা! কাহারও অবিদিত নাই। এক্ষণে, সকল হুর্ভাগ্যের 
পরাকাষ্ঠা-_রামচন্ত্র কর্তৃক পরিত্যক্ত হইয়াও সীতা 
রম্মাস্তরেও পুনরায় সেই রামচন্দ্রকেই পতিরূপে পাইৰার 
নাকাজ্ষা করিতেছেন শুধু আকাঙ্ষা নহে, তজ্জন্য 
₹সহ তপশ্চরণেও উদ্বাক্তা ! ইহা অপেক্ষা প্রেমের 
নঃস্বার্থপরতা ,ও আত্মত্যাগের মহত দৃষ্টাস্ত আর কি 
ইইতে পারে! 
বিশ্ষপর্তি” ভগবানকে ও ভক্ত ঠিক এইরূপ ভাবেই দর্শন 
চক্লেন। ভগবানকে পাইবার জন্য তক্ত ছুঃখের বোঝার 
রন বোঝা মাথায় তুলিয়া লইতে প্রস্তুত, কিন্তু জীবন- 
ল্রভের তিলমাত্র বিচ্ছেদ তাহার পক্ষে অসন্থ। কেন? 
ক জন্ত? ইহারও সেই একমাত্র কারণ,__তগবান ষে 
করের প্রাণ অপেক্ষা গ্রিক; প্রিয় হইতেও প্রিয়, সর্বাপেক্ষা 
গয়,_জাবনের একমাত্র আনন আরামস্থল। 


. প্রেমের এই জআত্মদান হইতে আনন, শ্বতঃই উদ্ভূত 


&। আনন্দ পাইব বলিয়! প্রেম নহে, প্রেমের অবস্তস্তাবী 
নই আনন্দ। “বীজ ধরলীগর্ভে আপনাকে ছবান করে, 
পন কোথা হইতে রসধারা উচ্ছ,সিত হইয়া, অভিযিক্ত 


85 । 


; ৭৮৫ 


০৯৬০৩ 


কলির রবিন ফলে ভাহাকে লঙগীবিত না 


তোলে! 

সকল আনন্দ অপেক্ষা পরমাত্মাব সহিত সংযোগ- 
জনিত আনন্দকে আঁমণদের শ'স্থ সর্কশেষ্ঠ আসন দল 
করিয়াছেন। ইহার সহিত পৃণ্থবীর জার নি তুলনা 
হয় না।-_ 

ক়সো বৈ সঃ। রসংহাবায়ং লব ধ্বানন্দী*ভবতি ॥ 

সেই পরমাস্থা রসস্বরূপ, তৃর্পহেত। সেই রসম্রূপ 
পরব্রদ্ধকে লাভ করিয়া জীব আানন্দিত হয়েন । 

এই পরব্রহ্ষকে লাভ কর! বা পাওয়ার এক্টু বিশেষ 
অর্থ আছে। পূর্বেই বলা হইয়াছে প্রেমে আমরা আপনারে 
দান করিয়া! প্রিয়বস্্কে লাভ করি। পৃণ্থবীর অন্ঠান্ট 
যাবতীয় বস্তকে আমর! লাভ করিলাম বলিয়া মনে করি 
যখন উদ্বাদ্দিগকে কাজে খাটাইয়! স্বীয় প্রয়োজন: সাধন 
করিতে পারি, __উহাপ্দগকে আপন হইতে পৃ্কৃভাবে 
গ্রহণ করি, কিছুই গ্রান করি না। পরব্রহ্গকে লাভ করা 
বা পাওয়ার অর্থ__আপনাকে দিয়ে ফেলা, স্বেচ্ছায় অধীনতা 
স্বীকার করা, আয্মাভিআান অহঙ্কারকে নাশ করা। প্রেমের 
লাঁভ এবং আনন্দ এই দানে, এই আত্মদানে, এই স্বাধীনতা- 
দ্ানে। সংসারে প্রিয়তমকে লাভ করিয়া মানবের ফে তৃপ্তি, 
যে আনন্দ, ভগবানে4সই আনন্দের পূর্ণতা, পরিসমান্তি। 

শান্তে ভগবানকে অতীন্দ্রিয় বলিয়! নির্দেশ করিয়াছে। 
এই অতীন্দ্রিয় পদার্থকে প্রেম যে কি চক্ষে দেখেতাহা 
সেই জানে! দ্রেখিবার বস্ত নহে, ছুইবার বন্ত মহে, 
ইন্দ্রিয়ের দ্বার গ্রহণ করিবার বস্তু নহে,__-তবুও জানিয়! 
আনন্দ, ভাবিয়৷ আনন্দ, ডাকিয়া আনন্দ,--জ্ঞানে আনন্দ, 
ধ্যানে আনন, নামে আনন্দ । প্রেমের মত এরূপ স্ষটি- 
ছাড়া ধর্প জগতে আর কিছুরই নাই। শিশুর নিকট 
জননীর অঞ্চলটুকুর ন্যায় €প্রমিকের নিকট পরমাত্মার 
কষ্ট কণাটুকু, অগুপরমাণুটুকু পর্যাস্তও গন্ধে ভরা আনন্দ 
পরিপূর্ণ । 

আনন্দই ব্রহ্ম ।-_ 
কোহ্বোন্তাৎ কঃ প্রাণ্যাৎ যদেষ আকাশ আনন্দো নন্তাৎ। 
এক্বোননদয়াতি ॥, 

কেৰা শরীর চ্ষ্ট করিত, কেবা জীবিত থাকিত, 


ইনিই লোক সকলকে আনন্দ বিতরণ করেন। 

. কত না ভাবে এই আনন্মময়ের সহিত সম্ন্ধ পাতিবার 
মানবের চেষ্টা। পিতা, ঠাতা, সখা, পতি,কত না 
বিচিত্র মধুর সম্বন্ধে মানব তাঁহাকে চিরকাল সস্তাষণ করিয়! 
আসিতেছে । স্্্য কিরণে মেঘের বর্ণ বৈচত্র্ের ন্যায় 
অন্তরে তাহার প্রকাশে কত না ভাবের লীলাচাঞ্চল্য, 
উদ্নয়াস্ত পরিবর্তন 1-_সমীরণম্পর্শে শিশিরবিন্দুর-স্তায় 'কাভার 
স্মরণেও অন্তরে কত না রসের স্পন্দন 1 এইজন্ত বৈষ্ণব 
শাস্ত্রে শাস্ত, দাহ্য, সখ্য, বাৎসলা, মধুর রসের সমাবেশ; 
এইজন্য বাইবেলে ভগবানের সভিত মানবের সম্বন্ধ নির্ণয়ে 
গল্প দৃষ্টান্ত উপম! উপদেশে, পিতাপুত্র, জননীশিপ্ু, পতি- 
পত্বী, বরবধ, সখা প্রভৃতি কত না ভাবের অবতারণ|; 
এইজন্য. গীতায় “ষে যে ভাবেই আমার শরণাপন্ন হউক্‌ না 
কেন, আমি তাহাকে সেই ভাবেই আশম়্ দিয়া থাকি ।৮__ 
শ্রীকষ্চের এই উক্তি । হাফেজ, নানক,__সর্বত্রই এই 
ভাব প্রকাশ, এই সম্বদ্ধ স্কাপনের বৈচিত্র । কিন্তু তথাপি, 
এই বৈচিত্র্যের মধো৪ চিরস্থারী এক্‌টি আননস্্রর নিরন্তর 
ধ্বনিত হইতেছে। 

ভাব বৈচিত্রের মধোও আনন্দ আছে, কিন্তু যেখানে ভাব 
প্রতিহত সেখানে আনন্দ কোনমতেই তিঠিতে পারেনা । 
অবাধ স্বচ্ছন্দ গতিই সকল আনন্দের মূল। মুক্ত আকাশ, 
মুক্ত বাতাসের স্ায় যেখানে ভাবের ধার! সহজে স্বচ্ছন্দ 
প্রবাহিত সেইখানেই আনন্দ । প্রিয়তম ও প্রেমিক, মাঝে 
কোন অন্তরাল নাই, ব্যবধান নাই, অন্ত কোন চিন্তার 
ব্যাঘাত নাই,_-কেবল যেখানে ভাবের অপ্রতিহত প্রবাহ 
যেখানে তন্ময়তা, সেইখানেই আনন্দ। ইহাই যোগের 
আনন, মুক্তির আনন্দ। ইহার জন্ত রাজৈশ্বর্্য পরিত্যাগ 
করিয়া বুদ্ধদেব পথের ভিখারী; ইহারই জন্য প্রেমের 
অবতার প্রীচৈতন্তদেৰ গৃহত্যাগী সন্লাপী ) ইহারই জন্য শিশু- 
হৃদয় ভক্ত রামরুষ্ণ বাহজ্ঞানশুন্ঠ উদাসী ;__ইহারই জন্ত 
সারা ত্রিভূবন পাগল ? 

সুখ এবং আনন্দ ছুই বিভিন্ন বন্ত। ্থখের মধ্যে আনন্দ 
'না'থাকিতে পারে, আবার ছুঃখের মধ্যেও আনন্দ থাকিতে 
পারে। সমুদ্র যেমন সমস্ত নদরনঘীর 'সঙ্মস্থল, আননাও 


প্রযাসী [ 


যি আকাশে রি আননম্মরূপ গরঘান্থা না ! থাকিতেন। 


[৮ম ভাগ।, 


তেদ্লি ল সমস্ত ঠুতিনি 3 িলম-পরিদি। সত বে 
সমস্ত সলিলধারাকে বক্ষে টানিয়া আপনার প্রকৃতিগত 
করিয়! লয়, আনন্দও তেম্নি সমস্ত স্খছুঃখকে অস্তরে 
টানিয়া মধুময় করিয়। তোলে। আনন্দের সীম! রেখায় 
পৌছিলে স্থখ্ড আনন্দময়, ছুঃখও আঁনন্দময়,_-নহিলে 
স্থথেও আনন্দ নাই, ছঃখেও আনন্দ নাই। যে রসে' 
শুধতরু ফুল্লী ফুলফলে সঞ্জীবিত হুইয়। উঠে, যে রসেংুফ- 
স্তন গীয়ুষধারায় পরিপূর্ণ হইয়া উঠে, যে রসে শুষ্ক মর্ভূমি 
কোমল রসাল হয়, সেই রসই আনন্দ । 

আনন্দ রস পবিত্রতার রস। অন্তরে প্রবেশ করিয়া, 
মিশিয়া, যতক্ষণ ন! এই পবিত্র রসকে আস্বাদন করিতে, 
প্রাণে অনুভব করিতে পার! যায়, ততক্ষণ ্বান্ন্দ লাভ: 
ছর্ঘট । এই পবিত্র রসকে গ্রহণ করি বলিয়াই সাহিভা, 
সঙ্গীত শিল্পকলা প্রভৃতির পুণ্য পরিচয়ে আমর; এত 
অসীম আনন্দ উপভোগ করিতে সমর্থ হই। " এই রসকে 
অন্তরে গ্রহণ করিতে পাঁরয়াছিলেন বলিয়াই খষি কৰি 
ওয়ার্ডস্ওয়ার্থ গিরিকন্দরে, নিঝরে, ফুলে ফলে, তরুপল্লবে, 
নির্জনে বনে প্রকৃতির সর্বত্রই এক মহান আত্মাকে 
উপলব্ধি করিয়া পরমানন্দ উপভোগ করিয়াছিলেন 
এবং সাহিতো উহ্াকে ব্যক্ত করিয়াছিলেন। এখানেও 
সেই প্রেমের প্রতিষ্ঠা এবং স্থখ ও 'আনন্দের প্রকৃতিগত 
বৈষম্য । 

যেমন প্রকৃতিতে তেম্নি বাঞ্ডিতেও সুখ এবং 
আনন্দে বু 'প্রভেদ। সখ ক্ষুদ্রায়তন কৃপের গ্ভায় 
সঙ্কীর্ণ, সীমাবদ্ধ ) আনন্দ অস'ম সমুদ্রের গ্ঠায় মুক্ত, নিউদার, 
বিস্তীর্ণ! মানবের মন স্বভাবতই পূর্ণতার প্রয়াসী_ 
যাহা পায় তাহাকে সম্পূর্ণরূপেই পাইতে চায়। এই জন্য 
উপনিষদে-_যোবৈ ভূম! তৎ সুখং, নাল্লে হৃখমন্তি__ 
ভূমাতেই সুখ, স্বল্প পদার্থে স্থথ নাই এই কথা বলা 
হুইয়াছে। এখানে সুখ অর্থে আনন্দ। সংসারের সুথে 
গ্রাণ' ভরে না, আশ মিটে না,_মন তৃপ্তি পায় না, 
স্থিতি লাভ করে ন,__-সে আরও চায়, কিন্ত কি যে চা 
ভাল করিয়া নির্দেশ করিয়া! বলিতে পারে না, -নেতি, 
নেতি, ইহা নয়, ইহা! নয়, বলিয়। একে একে সকলই 
পরিত্যাগ করিতে থাকে;_-অবশেষে বতক্ষণ না সেই তৃমা 


১২শ.সংখ্যা। ] 


শেষ থাকে না। 


সিরাজ-সমাধি এ 
আনন্দে গিয্লা পৌঁছে, ততক্ষণ তাহার ব্যাকুলতার আর 


মু নর! আনন্দ কোথায় ! আনন্দের ব্যাঘাত জানিয়! 
যে সকলকে ধুলিবৎ পরিত্যাগ করিয়া! মহাপুরুষেরা অন্যপথে 
গমন করিয়াছেন, সেই অসার অনিত্য তুচ্ছের মধ্যে তুমি 
* আনন্দ খুঁজিতেছ ৷ বাহ চাকচিকাময় মায়ার" পুতুলকে 
আলিঙ্গন কুরিয়া তুমি জননীর উৎসঙ্গের অপার আনন্দ 
লভ করিবার আকাঙ্ষ! করিতেছ ! কাঠের কঠিন চুষিকাটি 
সুখে দিয়া, তুমি মাতৃস্তন্য স্ধারসের অমৃত আস্বাদন উপভোগ 
করিবার ইচ্ছা করিতেছ ! হায়, ভ্রান্ত! আনন্দ উহার 
মধ্যে কোথায় ! আনন্দ উহার মধ্যে নাই, উহ্বার মধ্যে 
নাই, কনার বিটগী এই বিচিত্র বন্থুধায় কেবল একমাত্র 
আনন্দগন্ধরাজ চিরুকাল চির শোভায় ফুটিয়া আছেন,_ 


তিনি "নিকটে দুরে, অন্তরে বাহিরে,_-গন্ধেতরা, 


প্রাণে 


ভরা,-তিনই তিপ্তি, তিনিই শাস্তি,_ত্বিনিই একমাত্র 


চিরানন্দময় ব্রহ্ম । 


শরীন্বধীন্দ্রনাথ ঠাকুর। 


সিরাজ-সমাধি। 
খুসবাগ, মুর্শিদাবাদ । 


নিভৃত এ আত্মরকুঞ্জে পড়ে আসে বেলা 
“ধীরে 'ধীরে ) পরিতেছে তিমির-মেখলা 
১্ঠামঙ্িনী বন্গমতী সরমে হেলায়, 

এ আত্রকাননে আজি বেলা যায় বায়। 


বেল! যায় প্রতিদিন, কিন্তু আজিকার 
সন্ধ্যা যেন সুনিবিড়, ঘন অন্ধকার 
আনিতেছে জগতের পূর্ব্বতীর হ/তে, 

যে দিক ভাপায় নিত্য আলোকের শোতে 
এই বন্ধদ্ধরা ; আজি এ আমর কাননে 

এ বিজনে কার কথা ভাবি আন মনে; 
কাহার স্থদীর্ঘ তীব্র শোক-কাহিনীতে 
বাজিয়! উঠেছে মোর ধদয় নিভৃতে 
অব্যক্ত রাগিনী? গুপ্ত প্রেম-অভিসারে 


কবে কেহ এসেছিল, কেমনে তাহারে 
করেছিল সম্ভাষণ দস্িত অধর, 
ঢেলেছিল বাক্যস্ধা, আরো মিষ্ঠতর 
মৃছ হাসি,--এ নহে গো হীন স্ৃতি তার 


এই দীন কক্ষ আর এই অন্ধকার 
সিংহাসন আজি তব, রাজত্‌ তোমধর 
হে সিরাজ ! ভাবিয়াছি আহ! যতবার 
এই নিদারুণ কথা, গিয়াছে টুটিয়! 
অজ্ঞাতে অশ্রুর বাধ। কীপিয়াছে হিয়! 
ভাবিয়াছি যতবার তব বরতন্ 

ধূলিমুষ্টি আজি, তার অগু পরমাণু 
মিশায়ে গিয়াছে আহা এই ভূমিতলে ! 
কতজন রচিয়াছে কল্পনার বলে 

অপূর্ব কাহিনী কত তব নাম লঃয়ে 
বীভৎস, ভীষণ। এই নিভৃত আলয়ে 
এই সমাধির পাশে হৃদয় আমার 

সে নিন্দুক দর্জে আজি দিতেছে ধিক্কার । 


ইতিহাস,সে কি কারো বিদ্বেষপ্রস্থত 
করনা-কাহিনী, পিতৃমাতৃহীন স্থৃত 
পরদত্ত পিগ্ড লয়ে করে অহঙ্কার ? 
কে দিয়াছে কল্পনায় হেন অধিকার 
যার মুখ চেয়ে আজি করে অপলাপ 
নির্ভয়ে সে সত্যের সম্মান ? অভিশাপ 
এক কথা, ইতিহাস তার কেহ নয়,__ 
সত্যের সমষ্টি সে যে, সত্য অভিনয় । 


আজ তবে এ নিভ়তে বিজন সন্ধ্যায় 

হে সিরাজ দেখা হোক্‌ তোমায় আমায় 
সত্যের আলোকে ; সাদ্ধ এক শতাব্দীর 
পরে যেন আজ তুমি দীড়াইয়া স্থির 

এই দীন সমাধির সিংহাঁসন পরে 7 
আর আমি, সসম্ত্রমে শির নত ক'রে 
আছি হেথা দীড়াইয়া! ভ্রাতা! দীনতম - 


৭০৮, 


একাস্ত তোমারি । নহ তুমি নিরমম 
অধম সিরাজ, ইংরাজের মনোমত 
কল্পনার ছবি; নহ পরস্ত্রীনিরত * 
পাষাণে কঠিন নর, পাপ-অবতার। 


প্রবাসী। 


| ৮ম ভাগ। 


খুলিলে ও জীবনীর অস্তিম অধ্যায়। 
আসিছে আধার রাতি ) নিয়াছে বিদায় 
দিবালোক ; জালি' দিয়া শিয্রে তোমার 
ত্র দীপ, নির্মিত সে তুচ্ছ মৃত্তিকার, 
প্রহরী গিয়াছে গুহে। তবে আর আজ 


লহ তবে হে সিরাল্গ লহ নমস্কার কহিব না কথা; তুমি ঘুমাও মিরাজ । 

এই দীন ভ্রাতা হ'তে ? তোমার চরণে শ্রীইন্দুপ্রকাশ বন্দ্যোপাধ্যায় । 
দ্িয়াছ বতনে স্থান যে নারী-রতনে ও * 
তাহারেও করি নমস্কার ; প্রেমময়ী 

নুতিফ বেগম আজ তুঙ্ছ মৃত্যুজয়ী জ্যোতসায়। 

তোমার চরণতলে। এ সুন্দর ছবি 


কে দেখিবে ?__-ওই দুরে অস্তমান রবি, 
আর হেথা আত্র-বনে সন্ধ্যার ছায়ায় 
এই নগরোপকণঠে, এই নিরালয়ে 

কি অপূর্ব শ্মশান-মিলন ! চিরদিন, 
তবে চিরদিন হেথা কোলাহুলহীন 


বিলোল চাহনি-ভরা, যার আখ্যারিক! 
বিশ্ব হ'তে মুছে গেছে ! 


অতীতের কথা 


রোমাঞ্চ হ'তেছে মোর হেরি” আজি এ শান্ত মাধুরী !- 
_যেন এক স্বপ্র-বিশ্ব জুড়ি? 
বিচ্ছুরিত-_স্ুধাপ্ল,ত, স্থনির্মাল, তরস আহ্লাদ ! 
যেন শুধু এক মধু-স্বাদ 
অনন্ত ব্রহ্মাণ্ডভর! ! যেন এক বিবৃত কল্পনা 


অবস্বদ্ধিত এই শৃন্ট উপবনে অতীত জনে | উন্মাদনা 

থাক” ধরণীর-ধুলি-বাসর-শয়নে। যেন আজি মুর্তিমান-_ স্বচ্ছ, এহি অপূর্ব স্বরূপে ! 
যেন চাহি+ অজ্ঞাত মধুপে 

কোথার প্রাসাদ আজি লক্ষ বর্ডিকায় চরাচরে ফুটি আছে একটি বিরাট শতদল-_ 

গ্ুশোভিত ? চাটুকার কথার কথায় সুখ-ম্বপ্রে রচিত, উজ্জ্বল ! 

ফেণায়ে তুলিত হা'স অর্থলেশহীন, আজি যেন আমি নাই ! মনে হয়-_যেন কি বঙস্কার 

কোথায় সে হাসিরাশি, কোথা সে দীন উঠি”ছে এ অঙ্গে অনিবার 

পরভাগাজীন্টী নর ? কোথা! দাসদাসী পরাণ-প্রমত্ত করা ! যেন আব্সি কোন-কিছ হায-- 

কর্মহ'ন বসে বসে করি” হাসাহাসি জানা কিন্বা বুঝা নাহি যায় ! 

কাটাত সময় যার. আভূম্ম প্রণত ষেন হেরিতেছি-_ ব্যাপ্ত সুছঃসহ নুখ-ল্দেনার 

মুহুমুহু হয়ে যারা জীবনের ব্রত দীপ্ত এক মৌন হাহাকার ! 

সাঙ্গ করে গেছে ? কোথা নর্ভঁক' গায়িকা! 


শ্রীদেবকুমার রায় চৌধুরী । 


চিত্র-পরিচয় । ও 


বর্তমান সংখ্যার যে নানাবর্ণে চিত্রিত সুন্দর ছবিখানি 


থাক্‌ আাজি। জেগে উঠে নিদারুণ বাথ! 


*. এতিহাসিকগ্ণ সিরাজকে এই সকল কলম্ক হইতে মুক্ত 
করিরাছেন। জগৎ শেঠের পরিবার জা বারা মু্িহাদে 
মিথ্য। বলির স্বীকৃত। 


দিলাম, তাহার মূল চিত্ত যুক্ত নদদলাল বহর অসিত, এব 
।এখন শ্রীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের সম্পত্ি। ধতরাষ্ট্ 
জন্মান্ধ ছিলেন। তাহার মহিষী গান্ধারী সতীশিরোমণি 


১২শ সংখ্যা |] 


ছিলেন। তিনি স্বামীর চক্ষু নাই বলিয়। চিরজীবন নিজেরও 
চক্ষু বাধিয়! রাখিয়াছিলেন। স্বামী যে শক্তি, স্থুখ ও 
স্থবিধা হইতে বঞ্চিত, তিনি কেমন করিয়া তাহ। সম্ভোগ 
করিবেন? অথচ নিজেকে স্বেচ্ছায় অন্ধ করিয়াও তিনি 
চিত্তের প্রসঙ্নতা হারুন নাই। শিল্পী এই নারীকুলপুজ্যা 
গান্ধারীর চিত্র আকিয়াছেন। মানবমুখে চক্ষুই সর্বাপেক্ষা 
ভাবরধ্যঞ্কক। গান্ধারীর চক্ষু আবৃত থাকা সন্কেও তাহার 
মুখ ভাববিহীন পুতুলের মত হয় নাই। ইহা! চিত্রকরের 
নৈপুণ্যে পরিচায়ক । 

. ভারতে পতিব্রতাধর্শের উজ্জ্বলতম দৃষ্টান্ত দূর্লভ নহে। 
কিন্ত ভারতের পুরুষগণ ,সতীত্বের প্রতিদান সাধারণতঃ 
যেরূপ করিয়া আমিতেছেন, তাহা ভাবিলে লজ্জায় অবসন্ন 
হইতে হয়। দাক্পত্যপ্রেমের একতরফা আদর্শে কখন 
কোন সমাজ বা জাতি আদর্শস্থানীয় হইতে পারে না। 


জাপানে ভাব্পতীয় ছাত্রের কত 
ব্যয় হয়। 


পুজ্যপাদ জীযুক্ত প্রবাসী সম্পাদক মহাশয় সমীপেষু ১ 

[বিনয় নিবেদন, 

গত পৌষের প্রবাসীতে "জাপানে ভারতীয় ছাত্রের কত বায় হয়" 
(মক এক প্রতিবাদ লির্পি প্রকাশিত হুইয়াছে। লিপিপ্রেরক ডাহার 
ম প্রকাশ করেন নাই সতা কিন্ত অনেক দিন এক সঙ্গে বাস কর! হেতু 
ঢাষাদের মনে হইতেছে লিপিপ্রেরককে যেন আমর চিনিতে পারিয়াছি। 
মর! ধাহা:ক মনে করিতেছি তাহা। যদি সত্য হয় তবে তিনি আমাদের 
কজন বিশেষ বন্ধু, কিন্তু সত্যের খাতিরে আজ বন্ধুর প্রতিবাদের 
1ংশিক* পদ না করিয়া! ক্ষান্ত থাকিতে পারিলাম না। লিপি- 
প্বরক সে 'জাপানে ৭৫২ টাক। হইতে ৮*২ টাকায় ভারতীয় 
তদের পোষাক পরিচ্ছদ ও পুস্তকের বায় ছাড়া এক প্রকার চলে' । 
)মি বদি ভারতীয় সকল ছাত্রের কথ! ন! লিখিয়। ভারতীয় কোন কোন 
ত্রের এক প্রকার চলে লিখিতেন, তবে আমাদের প্রতিবাদের প্রতিবাদ 
রিবার কিছুই দরকার হইত ন|। 

জাপান প্রবাসী ভারতীয় ছাত্রদিগকে তিন শ্রেণীতে বিভক্ত করা 
র। প্রথম শ্রেনী অর্থাৎ ধনীর ছেলে, তাহাদিগকে ধনীর মতই থাকা! 
কার: ডাহার্দিগকে সময় সময় জাপানস্থ বড় বড় লোকদিগের্‌ সঙ্গে 
পা মেসা কর! দরকার এবং সময় ও সুবিধা! হইলে জবকাশ মত 


গন কোন ভাল ভাল স্থান বেড়ায়! আস। দরকার । তাহাতে টাকার * 


ক্কার। এবং এরূপ ছেলে না থাকিলে ভারত সম্বন্ধে জাপানীদের 
উ বলিয়। খারাপ ধারণাও হতে পারে, জার জাপানস্থ বড় বড় 
1কদের সঙ্গে ফেলা মেসা করিলে অনেক শিক্ষাও হয়। কেননা 
পানস্থ বড় লোক জামাদের দেশস্থ বড় লোকদের মত শুধু টাকার 
1 মান্য নয়। টাক। ব্যয় করিম! স্কুল কলেজে পড়াও যেষন 


জাপানে ভারতীয় ছাত্রের কত ব্যয় হুয়। 


৭০৯ 


শিক্ষার জন্ত, বড় লোকদের সঙ্গে দেল!+মেসা কর! কি তাল ভাল স্থান 
দেখাও অন্য রকমে শিক্ষ1। এপ ছাত্রদের পক্ষে অনযন' ৮* ট'কার 
অবস্তাই দরকার, অধিক যত হয় ততই ভাল। অবস্থাই অভিভাবকদের 
নিজ নিজ ছেলেদের উপর বিশ্বাস রাখিতেই হইবে যে ডাছার "ছলে 
অপব্যয়ে টাক! উড়াইবে ন!। খাঁহাদের ছেলেদের উপর সেরাপ বিশ্বাস. 
নাই গাহার! তাহাদের ছেলেদের জন্য কি বন্দোবস্ত করিবেন তাহা 
তাহারাই ভাল জানেন। আমি অভিভাবুক। নই সে বিষয়ে অনধিকার 
চট্চা কর! আমার পক্ষে বিড়ম্বনা মাত্র । * 

দ্বিতীয় শ্রেণী, বাহার! মধ্যবিধ অবস্থাপন্ন শ্লোক তাহাদিগকে সব 
সময় বড় সানুষদের সঙ্গে মেল! সেসার আশা ত্যাগই করিতে হইবে, 
কেন না টাক কষম। টাকার অভাবে বড় মানুষ ইত্যাদি ও ভাল'ভাল 
স্থান দেখিয়! যে শিক্ষ/ লাভ কর! যায় অনেক সময় তাহাদিগকে তাহ 
হইতে বঞ্চিতই থাকিতে হইবে । এরূপ ছেলে ₹*২ টাকায় অনায়াসে 
তাহার নিজের বন্দোবস্ত করিয়। লইতে পারেন। আমি যখন জাপানে 
ছিলাম তখন এরাপ ছাত্রই অধিকাংশ ছিলেন, আমি নিজেও তাহাদের 
মধ্যে একজন ছিলাম । ণঁ 

তৃতীয় শ্রেণী অর্থাৎ পূর্বেরাক্ত দুই শ্রেণী হইতে মিতব্যয়ী । তাহাদের 
স্কুল কলেজে যাইবার ইচ্ছ। বাধ্য হইয়াই তাগ করিতে হইবে । তাহারা 
কোন কারখানায় ঢুকিয়। অনায়াসেই কোন শিল্প শিখি যেতে.পারেন। 
তাহার সংবত চিত্ত হইতে অর্থাৎ অন্যান্ত ছেলের! স্থখ সুবিধা ভোগ 
করিতেছে আমি কেন করিৰ না৷ এই বাঁসনাট! ত্যাগ করিতে পারির্পেই 
অনায়াসে ৩০২ । ৩৫৯ টাকার বেশ চালাইতে পারেন। তাহাদিগকে 
পূর্ব হইতেই ঠিক করিয়া রাখিতে হুইবে যে তাহাদের শুধু কারখানায় 
যাইবেন এবং শিল্প শিখিবেন অন্য শিক্ষা তাহাদের জন্ত নয় ( তবে বঙ্গি 
খুব গোছাল ছেলে হুন তবেঞ্টহ। হইতেই কিছু টাকা বীচাইয়৷ সময় সহয় 
কোন কোন স্থান বেড়াইয়া জাসিতে পারেন। 


জাপানে হোটেলের দর। 


জাপানে ৮ ইয়েন অর্থাৎ ১২২ টাক। হইত উপরির দিকে বত হয়, 
হোটেল পাওয়। যায়। জামি যে হোটেলে ছিলাম সেখানে আরও 
৩৪ জন ভারতীয় ছাত্র ছিলেন। তাহার মধ্যে কেহ কেহ ৭*২।৮* টাক। 
করিয়া মাসিক খরচ পাইতেন। আমাদিগকে হোটেলে ১৪ ইয়েন, 
অর্থাৎ ২১ টাক। করিয়া! মাসিক দিতে হইত। আসাদের হোটেলের 
নিকট অন্ত এক হোটেলে আরও ২জন ভারতীয় ছাত্র ছিলেন। 
তাহাদিগকে মাসিক ১২ ইয়েন অর্থাৎ ১৮২ টাক। করিয়া দিতে হইত। 
৮ ইয়েনের অর্থাৎ ১২২ টাকার হোটেলেও ২৩ জন ভারতীয় ছাত্র 
ছিলেন। এই যে ৮ ইয়েন ১২ ইয়েনবা ১৪ ইয়েন মাসিক হোটেলে 
দেওয়। হয় ইহার মধ্যেই সব পাওয়। যাইবে জার্থাৎ ভাল দোতালায় 
একজনের একটি ঘর, বৈছ্বাতিক আলো, তিন বেল! খাবার, একদিন 
অন্তর, কোন স্থানে ব৷ প্রত্যহ, ন্বান। চাকর চাক্রাণী সব। অবস্তি 
থাস্ত সবই জাপানি ধরণের, কিছুদিন, অতাসের পর শেষে হয় ত অভাস্থ 
হয়ে যেতে পারে । টোকিওতে, ইগ্ডিয়। হাউস নামে ভারতীয় ছাজদের 
এক বাড়ী আছে, আমি যখন জাপানে ছিলাম তখন দেখিয়।ছি সেখানে 
মানিক ১৬1১৭ ইয়েন অর্থাৎ ২৪।২৫।* টাক! খরচ পড়িত ; আজ কাল 
তীহ্বারা কত ব্যয় করেন অবশ্তই তাহ! জানি না। এই হ'ল থাকাঁ 
খাওয়ার খরচ । ইহ! ছাড়! টাম ভাড়া ও অন্ঠান্ত আরও 'খরচ আছে। 
দে সমস্ত বাহিরের খরচ যদি নিজ নিজ অবস্থা! অনুদারে বুবিয়! খরচ 
করা হয় তবে বোধ হয় কাহাকেও অনুবিধায় পড়িতে হয় না। আঁর. 
একটী কখ। বলিয্লাই ধার লিপি শেষ করিতেছি, তাহ এই £-_ 
বিতব্যয়ী ছাত্রগণ ও জাপানী বন্ধু কম করিতে পারেন ততই তাহাদের 


৭১০ 


পক্ষে মল, , নতুবা হোটেলের বিল মাসের শেষে | দেখিবেন যে প্রা. 


ডবল লম্বা! ও ডবল টাকার অস্ক বুকে “ধ।রণ করিয়া চাক্রাণীর হত্তস্থিত 
রেকাবে চড়িয়। আপনার ঘরে হাজীর। যখন চাক্রাণীকে মোট টাকার 
অঙ্কের কথা জিজ্ঞাসা করিবেন * তখন যখন সে তাছার সঙ্গিনীর সঙ্গে 
-স* বিল, জাপানাতে লেখ। থাঁকে। ১ 
পরামর্শ করিয়। ( বিল লইয়! প্রায়ই দুজন চাক্রাণী আসে ) ১৪ ইয়েনএর 
স্থানে নিভু গে! (২৫) নিজ রকু (২৬) ইঞেন হাকিবে, তখনই মাথ। 
চুলকাইতে চুলকাইতে ইওঁরসি ( আচ্ছ। বেশ) বলিয়া আরাম 
কেদারায় গুয়ে পড়িতে হইবে। তাই বলিতে ইচ্ছা হইতেছে যে 
মিতব্যয়ী ছাত্রগণ পূর্বেই যেন সে বিষয়ে সাবধান হন। বন্ধু বাড়ী এলে 
তাহাকে খাওয়ান ইহাই জাপানের রীতি । জাপানে ন্বাবলম্বন চলে ন।, 
কোন কোন ছেলে গ্রার স্বাবলম্বী হয়ে জাপানে এসে, অনেক সময় 
অপরাপর ভারতী ছাত্রদিগকে অনেক অহ্বিধায় ফেলিয়াছেন। সত্য 
বটে তাহাদের যদি মাসিক ৩*২।৩৫২ টাকাও আয় হইত তৰে কাহারও 
দূরজায় তাহাদিগকে যেতে হ'ত না । 
সত্যের খাতিরে বন্ধুর প্রতিবাদ লিপির কিছু আংশিক প্রতিবাদ 
করিলাম ; অনুগ্রহ করিয়া আপনার স্থবিখ্যাত প্রবাীতে যদি কিঞ্ৎ 
স্থান দান করেন, আশা! করি তাহাতে সত্য প্রচারিত হইবে। 
বিনীত 
শ্রীঅনাথবন্ধু সরকার । 
' ৰন্ধুবর শ্রীযুক্ত অনাথবন্ধু সরকার মহাশয় জাপানের খরচ সম্বন্ধে 
যাহা! লিখিতেছেন উহ্বার সত্যতা আমরা জাপানে অবস্থান করিয়। 
সর্ধবতোভাবে উপলব্ধি করিয়াছি। 
ঞীনিরুপমচন্ত্র গুহ । 
শ্রীষেশিজচজ্ নাগ। 
শ্রীজ্যোতীশচজ্স দাস। 
13. 1), 0807106, 
শ্ীহবরেন্রনারায়ণ গুহ। 
রী শ্রীরাইমোহন দত্ত। 


€21110701) 01071৮01511) 
[30150109, 0911000017) 
ঢ1, ৯০ 4৯ 

গু 


ভারতে বৌদ্ধ প্রভাবের শক্তি । 


শ্রীতিভাজনেযু 

প্রীতিভাজন শ্রীযুক্ত সথারাম দেউস্কর আমার লিখিত প্রবন্ধ সম্বন্ধে 
সহ! লিখিয়াছেন-_ সমস্তই ঠিক। আমাদের দেশের ইতিহাসিক রহস্ত 
উহার গ্যায় যোগ্য ব্যক্তিগণের লেখনী হইতে স্সংস্কৃত হইয়া বাহির 
হইলে অনেকের অনেকপ্রকার ধন মিটিয়া! যাইতে পারে। উহার 
প্রদশিত এতিহাসিক বিবরণের বিরুদ্ধে আমার কোনে! কথা বলিবা'র 
নাহ। আমার বক্তব্য কথাটার প্রকৃত মর্ম যাহা, তাহা অল্পের মধ্যে 
প্রকাশ করিয়। বলিতে হইলে অন্রেকগুলা আনুসঙ্গিক বিষয় বাঁদ-সাদ 
দিয়! মোটের উপরে বল। ভিন্ন সব কথ।* পুষ্থা নুপুঙ্খরপে খ্‌টাইয়। বল! 
আম! দ্বারা ঘটিয়া ওঠা অসস্ভব। বৌদ্ধধর্মের উন্মুলনের পরে যখন 
রা্মণপ্রধুন ক্রিয়াকর্খ আমাদের দেশে পুনর্বার গা ঝাড়া দিয়া 


উঠিয়াছিল, তখন বৌদ্ধখর্সের প্রভাব তাহার ভিতরে ভিতরে কার্য 


কাগ্লাছিল ইহা। অতিশয় স্পষ্ট। এমন কি-_বৈষ্ণবসন্প্রদায়ের, গোস্বামী 
পণ্ডিতের, তাৰে গতিকে সহজে বুঝিতে পারিয়।ছিলেন যে. শস্করাচার্যের 
মর্ত “প্রচ্ছন্পং বৌদ্ধ 'মেব তৎ।” তাছাড়া, ভবভৃতি প্রভৃতি কবিদিগের 
রস্থের পাতায় পাতায় বোদ্ধ ধর্মের প্রভাব জাঁনান্‌ দিতে ছাড়ে নাই। 
তা. শুধু নাঁ-আমাদের দেশের অনেকানেক অবৈদিক. রীতি পদ্ধতি 


প্রবাসী ৷ 


[মভাগ।, 


বৌন্ধধর্সের ও প্রভাৰ বারা ওজপ্রোত ] রিবেও আঙি মোটামুটি রন 
বৌদ্ধের কোটায় নিক্ষেপ করিয়া বলিতে ইচ্ছ! করিয়ছি এবং এখনে! 
বলিতেছি যে বৌদ্ধ ধর্মের ভিতরে স্বাধীন উদ্যমণীলতার ভাব একটি 
যাহা আছে, তাহ! আমাদের দেশের মধ্যমাব্দীয় বিজ্ঞান্দর্শনাদির মূল 
প্রবর্তক । অর্থাৎ আমি বলিতে চাই এই যে, বৌদ্ধধর্ম গোড়ায়-- 
প্রচ্ছন্ন ভাবেই হৌক্‌ আর স্পষ্ট ভাবেই হোৌক্‌ কাধ্য ন! করিলে স্বাধীন 
চিন্তার শ্রেত আমাদের দেশে প্রবর্তিত হইতে পারিত না। দুঃখের 
বিষয় এই যে, সেআ্োত জনসাধারণের ভোগে আসিতে না আসিতেই" 
ভগীরথের অবতারের। তাঁহাকে উপ্টাপথে ফিরাইয়। দ্িল। বৌন্ধু ধর্মের 
অন্তিম দশ। এবং ভাক্করাচাষ্য প্রস্তৃতির অভাদয় দশীর মাঝখানের 
কালাংশটুকু দেউক্কর মহাশয়ের ম্যায় ইতিহাঁসবেত্বদিগের নিকটে 'দীর্ঘ 
বলিয়। মনে হইবারই কথ|; কিন্ত বিবেচনা! করিয়। দেখিলে, তাহ! 
বৌদ্ধ আমলেরই একপ্রকার পরিশিষ্ট বা লেজুড়। ফুল উদ্মুদ্লত, 
হইবার পরে ফুলের গন্ধ কিছুকাল ধরির়। টে কিয়। ছিল--_কিন্তু বিন! 
অবলঘ্বনে তাহা কতকাল টেকিয়! থাকিতে পারে? তার সাক্ষী 
আমাদের দেশের দৈবজ্ঞদিগের মধ্যে :কেব! জানে ভাক্করাচার়া, কে”” 
জানে আধ্/তট ! সকলেই জানে পৃথিবী ত্রিকোণ, এবং চন্্গ্রহণ 
রাহুল নষ্টামি। বৌদ্ধ ধর্ের প্রভাব আঁপনাআপনি ধত কাল 
টেকিয়ছিল_-ছিল; কিন্ত সে প্রভাবের প্রতিরোধ করিয়। শীন্্ীয 
শৃঙ্খল পরিধান করিতে হইবে-স্বাধীন চিন্তাকে মাথা' তুলিতে 
দেওয়া হইবে ন!, নীচের জাতিকে নীচে দাবিয়! রাখিতে হইবে উচ্চ 
জাতিকে ম্বর্গে তুলিতে হইবে নিয় শ্রেণীর শান্ত্রকারদিগের এই 
যে একটা ভূতগত সংকল্প, এই দুর্দান্ত” সংকল্পটার কোপে পড়িয়া 
আমাদের দেশে ভান্করাচাধ্য প্রস্ততি প্রতিভাশালী পণ্ডিতগণের 
সমস্ত উদ্যম অধ্যবসায় তওুল হইয়া গেল। বৌদ্ধ ধর্মের প্রভাব 
ফতকাল জীবিত ছিল, ততকাল বৌদ্ধ ধর্ম বিনষ্ট হইয়াও বিনষ্ট হয় 
নাই -কিত্ত তাহার পরে যখন জনদাধারণের মধ্যে তাহার নাম গন্ধও 
রহিল ন|, তখন আমাদের দেশের অগ্থঃকরণরাজ্য পরাধীনতা। শৃঙ্খলে 
এরূপ আষ্টেপৃষ্ঠে জড়াইয়া! পড়িল যে, এখনো পধ্যস্ত আমাদের মনে পায়ে 
হাটিবার বল পৌঁছিতেছে না। আমাদের মনের বখন এইরূপ অবস্থা 
তখন আমাদের দেশ যে পরাধীন হইবে ইহা! কিছুই আশ্চর্যের বিষয় 


নছে। | 
শরীদিজেক্রানাথ ঠাকুর। 


প্রাপ্ত পুস্তকের সংক্ষিপ্ত পরিটয়। 


শাস্তি -প্রীরজনীকান্ত চট্টেপাঁধায় প্রণীত। ডিমাই দ্বাদশাংশতি 
১৭ পৃষ্ঠা । মূলা এক আনা । “ক্ষুত্র পদা-কাব্য”। গ্রন্থকারের বক্তবা 
একতাতেই শাস্তি। বঙ্গের সমন্ত সম্ভান একতাবদ্ধ হইলে দেশে 
শাস্তি স্থাপিত হইবে। এই সামান্য বজ্ুব্য ফেনাইয়! দীর্ঘ কর 
হুইয়াছে। পদো প্রবাহ আছে, স্থানে স্থানে কবিতবও আছে, কিন্ত 
ভাবুক্তা কুত্রাপি নাই। রস্থকার অপ্রচলিত সংস্কত শব্দ ব্যবহুর 
করিতে বিশেষ আগগ্রহান্বিত। 

জাপানী ফানুস _শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায় বিরচিত। ইও্িয়ান 
পাবলিশিং হাউস হইতে প্রকাশিত।" রয়াল যোড়শীংশিত ৮৫ পৃষ্ঠা । 
মূল্য আট আন! মাত্র। কতকগুলি জাপানী উপকথার আঞ্গান 
অবলম্বন করিয়া! নিজের ভাবে কাহিনী বিবৃত 'হইয়াছে। ইহার 
রচনায় মণিবাবু সবিশেষ কৃতিত দেখাইয়াছেন। ইহার বর্ণনার ভঙ্গী, 
শের বঙ্কার ও লালিত্য, বর্ণচিত্র প্রভৃতি ঘহ গুণ এক অবনীন্র বাবুর 


১২শ সংখ্যা । ] 
সরি 
নির্ভর জরে লেখাতে টর্ নাই। ইহা পাঃ লা 

জন হাসিবে, প্রীত হইবে, কিছু শিখিবে, চিস্ত। করিবার মতও 
কিছু পাইবে ।“আধুনিক অনেক শিশু পাঠ্য পুস্তক শুধু বাচালতও লঘৃতায় 
পরিপূর্ণ হুইপ! উঠিতেছে! আননোর সঙ্গে শিক্ষার আয়োজন, ও 
চিন্তার উপকরণ খুব জঞল্প পুস্তকেই দেখা যায়। মণিলাল বাবু সেই 
সতান্ুগতিক প্রথ ছাঁড়িয়া' নূতন পথে দাঁড়াইয়াছেন ও তাহার প্রথম 
প্রয়াস জয়যুক্ত হইয়ছে। নুবীন গ্রপ্ঠকারের নিকট আমরা সুন্দরতর 
শশুপাঠা পুস্তক আশ! 'করিজেডিএ এই পুস্তক শিশুদের পিভামাতাকেও 
কবিত 5 ভাবের রদ 'জাগাইবে। শনি হন্দর সুমুদিত হাঁফটোন 
উত্রে মগণ্ডত হইঞ্র। পৃল্তকখানি অধিকতর উপভ্োগা হইয়াছে । দেশী 
বন্টিক কাগজে পরিক্ষার ছাপা । মলাটের পরিকল্পনাটিও দৃষ্টিরগ্ক। 
কাস্তিক প্রেসে মুক্রিত । 

আমার গ্গ্রগ্কাবলী-_ল্রীপণারীশঙ্কর দাস গুপ্ত প্রণীত। নব্যভারত 
প্রস হইতে প্রকাশিত । “আমার গ্রচ্থাবলী” বছ্িলে পাঠককে প্যারী বাবুর 
ধচ্ঠাবলী বুঝিতে হইবে । “আমার গ্রশ্থাবলীর” মধো আমরা পারী 
সুর প্লিয়লিখিত বউগুলি ত্বপ্রভূক্ত করিতেছি ; (১) রত্বাকর-__ 
বল্ীকির জীবনবৃত্তাস্ত | মুলা চারি আনা। /২) মহারাণ। প্রতাপ- 
রংহ। পদ্যে লেখা। মূল্য ছয় আনা। (৩) গার্গী-ব্রন্মবাদিনী 
পদ্গিপীর বৃত্তাস্ত। মূলাঁতিন আনা । (৪) ধবের উপাখান। মূল্য 
[রি আন।। (৫) আধ্য-বিধবাঁ বিধবা রমণীর আদর্শ, কর্তবা, সংযম, 
বষ্টা, ব্রহ্মাচধা প্রভৃতি বিষয়ক । মুলা তিন আনা । শ্রস্থগুলি হুলিখিত 
1তিপূর্ণ। শ্ত্রীপাঠ্য হইবার সর্ববাংশে উপযুক্ত । 'আরা-বিধবা” বিধবাদের 
1 করা উচিত। কিন্তুগগ্রস্তগুলির রচনা সম্বন্ধে কিছু বক্তব্য 
1াছে। পৌরাণিক উপাখানের সহিত স্বীয় কল্পনা মিশাইয় যে 
পন্তাসিক ভাব শ্রস্থগুলিতে দেওয়া হইয়াছে তাহা আমাদের 
লো লাগে নাই । কেবল উপাখ্যানটির বর্ণনা উপলক্ষে বর্ণিত 
ব্রনের বিশেষত্ব, শিক্ষা ও নীতি পারম্ফুট করিয়া দিলেই হ্ন্দর ও 
ধাষোগা হইত । গ্রন্থগুলির মুদ্রণ ও সৌঠব মনোহর হয় নাই। 

রেণু -শ্ীপ্রিয়ম্বদ। দেবী, প্রণীত। ইত্ডিয়ান পাবলিশিং হাউস হইত 
কাশিত। এই সর্বজন সমাদৃত কবিত। পুস্তকখানির দ্বিতীয় সংস্করণ 
ইয়াছে। আমাদের দেশে কবিত। পুস্তকের দ্বিতীয় সংস্করণ হওয়াই 
হার লোকামুরঞ্জনের, প্রকৃষ্ট পরিচয়! চোট ছোট অনেকগুলি 
বিতা ইহাতে একত্রিত হইয়াছে, তাং ইহার নাম রেণু। কিন্ত 
বতাগুলি ভাবে-মাধূর্যে-সৌন্দর্যো ন্বর্ণরেণুর মত টল্বল। ভাষ। 
রমার্জিড- বপ্তবা বানুলাবজিত। ছন্দে প্রবাহ আছে। অল্প 
বসরের মিথ কোন্টে। একটি ভাবকে সম্পূর্ণ ফুটাউয়া তোল! বড় কঠিন। 
ট কঠিন কার্মে€গ্রস্ঠকর্র সিদ্ধহস্ত ও অপ্রতিদবন্দী বলিলেও অতুক্তি 
না। ছাপা কাগঞ্জ বাধাও ভালো । কৃত্তলীন প্রেসে মুক্িত। মুলা 
টাকা মাত্র। 

বঙ্গে ম্যালেরিয়। শ্রীরাজকুষ্জ মণ্ডল প্রণীত। ডিমাই দ্বাদশাংশিত 
১ পুষ্ঠ। । মুলা দশ আনা । ইহাতে প্রস্থকারের নিজ অভিজ্ঞতায় 
লেরিয়ার কারণ'ও প্রতিকার যাহা প্রতিপন্ন হইয়াছে তাহাই বিবৃত 
য়াছে। ্রশ্বকার চিকিৎসাশান্রজ্ঞ নহেন। ইহাতে অভিজ্ঞতালন্ধ 
তত্ব লিপিবদ্ধ হইয়াছে। কৌতুহলী পাঠক ও বিশেষজ্ঞের! ইহার, 
রলোচনা ও পরীক্ষা করিয়। দেখিতে পারেন। 

ৈগ্ঠ-তত্ব _অর্থাৎ গোপ ও *সদেগাপ জাতির বৈশ্ঠত্বের প্রমাণ ও 
ক্পপ্ত ইতিবৃত্ত। প্রীগিরিশচন্জ ভাট মজুমদার ও শ্রীরজনীকান্ত ঘোষ 
কার প্রণীত ও ষ্টীদপুর বৈশ্য সদেশীপ সমিতি হইতে প্রকাশিত। 
7 আট আনা। বেদ, পুরাণ, সংহ্বিতা, ইতিহাস হইতে প্রমাণ 
1হ করিয়। প্রতিপন্ন কর! হুইক্সাছে যে সরেগীপ বৈশ্বর্ণ। ঠিকৃই 


হা ঠাক ০০৯৯০ ৭ -০০৯৮৭৯১১০০৭০ 


প্রাপ্ত পুস্তকের সংক্ষিপ্ত পরিচয় । 


৯১৯, 


হইয়াছে। হারা আকৃতিতে অনার্য নহেন, . শিক্ষায় আয পাইলে 
কেহই ইহাদের উন্নতিয় পথ রুদ্ধ করিতে পারিবে না। দেশের সকল 
জাতির যে শুদ্ধ উন্নত হইবার প্রচেষ্টা ' জাগিয়াছে, ইহ! 
আশাপ্রদ। সকলেই সামাজিক অধিকার যোগাতার দ্বারা বুবিয়! 
লইতে পারিলে শান্সের দোহাই আবশ্যফ হইবে না। আর যোগ্যতা 
যদি না ল(ভ হয়, শান্ত কাহীকেও বড করিতে পারে না। যোগাতা' 
লান্তের একমাত্র উপায় শিক্ষ।র বিস্ত/র। শিক্ষায় যোগাতা জোগায়, 
যোগাভায় সামাজিক অধিক!র আঁপনি খআয়ত্ হয়। জ্ঞানে, চরিত্রে 
শুদ্ধ না! হইলে শান্মের শুচিতার দোহাই নিরর্থক, পণডশ্রম। ইহাই 
বুঝি প্রতিষ্ঠার উপায় নির্ধারণ কর! উচিত, কেএুল শাস্ত্রের দোহাই 
দিয়। নহে। আমর জানিয়। আশাম্বিত ভ্ইয়াছি যে ধাহাদের চেষ্টায় 
এই পুল্তক লিখিত ও প্রকাশিত হইয়াছে. তাহারা উল্লিখিত সর্ববিধ, 
উপায়ই অবলম্বন করিয়াছেন। 


বন্ধিমচন্দ্র _ শ্রীহেমেন্্র প্রসাদ ঘোঁষ প্রণীত। সিটিবুক সোসাইটি 
হইতে প্রকাশিত ভারতগৌরব গ্রস্থাবলীর অভ্ভ্গত অন্যতম শ্রস্থ'। 
ফুলন্থযাপ অষ্টাংশিত ১১৬ পৃষ্ঠা । মুলা পাচ আনা) ইহা বন্িমচন্দ্রের 
জীবনী নহে-_ প্রতিভা ও মত বিশ্লেষণ । বিশ্লেষণ হুচার হইয়াছে । 
ভাষা কবিতময় ও হন্দর প্রবাহশীল। কিন্ত এক পর্যায়ের অন্তর্গত 
বিভিন্ন পুস্তকের মধো রচন।ভঙ্গীর এঁক্য রঙ্গিত হইতেছে না! . ইহাতে 
কবিত বিশ্লেষণ এমন গুরুতাবে হইয়াছে যে এই পধ্য'য়ের অপরগ্রস্থ 
যে সকল বালকে বুঝিবে ইহা তাহাদের পক্ষে নিতান্ত গুরুপাক হইবে? 
ইহা বয়ন্সের উপভোগ্য, চিন্তশীলের আলোচা হইয়াছে । কিন্ত বোধ 
হয় এই গ্রন্থাবলী বাঁলকদিগের জন্যই রচিত হইতেছে । 


শরশযা।-- প্রণেতা শ্রীহেমচন্্র ঘে'ঘ বি, এল? প্রকাশক শ্রীউমেশ- 
চন্দ্র গুহ খাসনবিস। ক্রাউন অঈীংশিত ৪৩৮+-২+জ+1/* পৃষ্ঠা । 
মূল্য, এক টাক। বারো আনা । এখানি কাবা, বোধ হয় মহাকাব্য । 
অষ্টাদশ সর্গে বিরচিত। অষ্টাদশ সর্গ লিখিয়াও গ্রস্থকারের তৃপ্তি 
হয় নাই, এক প্রকাণ্ড পরিশিষ্ট সংযোজিত, হইয়াছে। . তাহা ছাড়। 
আরে বন্বিধ উপসর্গ ইন্ভাতে আছে। সপ্তপৃষ্ঠাবাপী শুদ্ধিপত্রকেও 
আবার সংশোধন করিতে হইয়াছে । এতস্তিন্ন আপাতদৃষ্টিতে ছাপা 
কাগজ মন্দ নহে। সাগ্তাল প্রেমে ছপা। এই কন্মবহুলতার যুগে 
এত বড় দীর্ঘ কাব্য পণ্ডিবার গবসর খুব অগ্প লোকেরই ভাগ্যে ঘটে। 
এই জন্য বর্ঘনান যুগে গীতিকবিতার একাধিপত্য। মানবের ক্ষুতর. কষুত্র 
মনস্তত্ব গীতিকবিতার বিষয়; মহাকাব্যের বিষয় দীর্ঘ ঘটনাপরম্পর!। 
এই কাব্ কুরুক্ষেত্র যুদ্ধে ভীন্মদেবের শরশযা।য় উপাখ্যান বর্ণিত হইয়াছে, 
নানা ছন্দে সর্গগুলি বিরচিত। ভাবে ভাষায় ছন্দে বর্ণনায় বিশেবর্ত 
নাই। বনস্থানে স্বরচিত শব সম্প্রসারণ ও অপ্রচলিত শব্দ প্রযুক্ত 
হুইয়াছে। যাহাই হউক গ্রস্থকীরের অধ্যবসায় প্রশংসনীয়। 

আত্মবিজ্ঞান_প্রীতারকচন্জ দাস গুপ্ত কর্তৃক প্রণীত। শরীরে 
দাস গুপ্ত (২৮ এন্টনি বাগান লেন) কর্তৃক প্রকাশিত। ক্রাউন 
অষ্টাংশিত ৩৬২ পৃষ্ঠা। মূল্য দেষ্ট টাকা । ইহাতে বেদাস্ত মতে 
আত্মতত্ব আলোচিত হইয়াছে। এরাপ দার্শনিক প্রস্থ বাঙ্গলায় বিরল, 
অধিকস্ত গ্রস্থকার বেদাস্তমতের সহিত যুরোগীয় দার্শনিক মত. তুলনায়, 
সমালোচন। করিয়াছেন। গ্রন্থকার সকল প্রচলিত মত হইয়া 
তত্ব আলোচনা করিয়াছেন। এই স্বাধীনতা অবলম্বনে ভাহার সঙ্গিত 
হয় ত অনেকের মতানৈক্য ঘটিতে পারে। কিন্ত তথাপি ইহ! 
যে গতানুগতিক পথ হইতে স্বতন্ত্র এই জন্যই ইহণ দার্শনিক 
নিকট সমাদৃত হইবে। গ্রস্থমধ্যে বহু জচিল তত্ব সরলভাবে মীমাংসা 
করিবার চেষ্ট! হইয়াছে । গ্রস্থের সুচী ও বিবরণী খুব উপাদেন্ হইয়াড়ে। 


_ ধলা ও ববাধীনচি্তা- জীবনসালী বেদীর, এম, এ, বিরত। 
বীত৷ সভার. প্রকাশিত পুস্তকাবলীর অন্যতম পুস্তক। ডিমাই 
দ্বাদশাংশিত ৭১ পৃষ্ঠা। মূল্য তিন আনা। ইছাতে পাস্প্রঙ্গা 
সহযোগে ধর্ণ, সঙগাজ ও শ্বাবীন চিস্তা কি এবং কিরাপ হওয়া! উচিত। 
তাহায়ই জালোচনা! হইয়াছে গ্রন্থকার ইহাতে স্বাধীনচিন্তা, 
.* সুসং্কারবির়োধিতা, অভাত্ত আচার অপেক্ষা বুদ্ধিমূলক অনুষ্ঠানের 
সপক্ষত। প্রভৃতির পরিচয় দিয়াছেন। ইহাতে বছ দার্শনিক তত্বের 
স্থিত হিন্দুর জাতিভেদ, স্ত্রীক্তাতির অবস্থা, বিধবা ও কুলীনকল্যার 
অবস্থা, আরাধন! ব! উপাসনা, ইংরাজী শিক্ষা প্রভৃতি বিষয়ের আলোচনা! 
করিয়! গ্রন্থকার মনধার পরিচয় দিয়াছেন। গ্রন্থকার আপনার 
শিক্ষার সার্থকতা দেখাইয়াছন। এই পুস্তক আমর! সকল হিন্দু 
ময়নারীফে ভাল করিয়া পাঠ করিতে অনুরোধ করি। 

. পরীক্ষ।- শ্রীরূপচন্দ্র ভাগবতীরদ্বারা রচিত। মুল্য চারি আন1। 
এ্খানি নাটক। আসামী প্রাদেশিক ভাষায় রচিত। আসাষী বাংলারই 
উপভাষ!। ইংরাজ স্বীয় স্থার্থসিদ্ধির জন্য ইহা বাংল! হইতে স্বতন্ত্র 
করিবার ব্যবস্থা করিয়াছেন; আর আমরাও এমনি নির্বোধ যে অমনি 
আমর! নিজেরাই প্রাদেশিক ভাষাকে প্রাধান্য দিয়। 9621)0870 বাংল! 
ভাষা! হইতে পৃথক হইয়! পড়িতেছি । ইহাতে বাঙ্গল! ভাষারও লোকসান, 
নিজেদেরও সমূহ ক্ষতি, ইচ্ছা! করিয়া! বঞ্চিত হওয়া । 521১0270 বাংল! 
ভাবা হুইতে চট্টগ্রাম নোর়াখালির প্রাদেশিক ভাষা সম্পূর্ণ ব্বতন্তর। 
যদি নবীনচল্্র সেন প্রভৃতি কবিগণ প্রাদেশিক ভাষায় কাব্য রচন! 
করিতেন তাহ। হইলে তাহাদিগকে আজ কয়জন চিনিত। আসামী 
ভাষাও উচ্চারণ বৈধম্যে 910170210 বাংলা হইতে পৃথক । এই 
বৈষষা ত্যাগ করিয়া স্মহুতী একতার প্রতি আসামবাসীদের আকর্ষণ 
মাই, ইহ বড়ই আক্ষেপের বিষয়। সমালোচা গ্রন্থে অর্জুনের সংযম 
পরীক্ষা! বিবৃত হইয়াছে । অর্জুন জ্ঞানসাহায্যে :ইক্তিয়ের প্রলোভন 
জয় করিয়। ধন্য হইয়ান্িলেন টহ্নাই বক্তব্য। ইচ্বাতে নাটকত্ব কিছু 
মাই । কিন্তু বদ্বানে কবিত্বের পমিচয় আছে । আসামী ভাষা! বাংলার 
কতদূর অনুরূপ তাহা বুধাইবার জন্ত ঢুই পংক্তি নিয়ে উদ্ধত করিলাম-_ 
“সখি ; সংসারর 
জনমত যৌবন, বিশ্বে অনস্ত আদন্দ, 
তারে। আগে এনে অহস্কার !” 

হিন্দা বাঙ্গালা বর্ণ শিক্ষা-_্্ীরাধাচরণ গোস্থামীন্বার। সন্কলিত ও 

প্রকাশিত। নাগরী প্রচারক এণ্ড কোম্পানি, বৃন্দাবনে পাওয়া যায়। 


প্রবালী। 


ভিন্াই অক্টাংশিত ১১ টি কান 
শিক্ষার উপযোগী পুস্তক । বাংলা শব্ধ বা পদের 
উভয় ভাষার রীতি দেখানো! হয়াছে। 

সংস্কৃত প্রবেশিকা--গুরুকুল বিদ্যালয় হইতে প্রকাশিত। 
%* আনা, ইহাতে সংস্কত শিক্ষার্থার কয়েকটি প্রাথমিক পাঠ .আছে। 
প্রশ্ন উপদেশ প্রভৃতিও সংস্কৃত ভাবায় লিখিত, এ পুস্তক 
হইলে নিতাস্তই গুরুনির্ভর হতে হয়। 

বালকথানীতিমাল_ গুরু ল বিদ্যালয় ভইতে প্রকাশিত শু 
পাঠ। পঞ্চতস্ন হইতে সংগৃহীত জখ্যান সঙ্জ সংস্কৃতে বর্ণিত 
্রস্থশেষে কঠিন বাকোর শব্দার্থ সুচী দেওয়া হুইয়াছে।,, বিযালরপাঠ 
হইবার উপযোগী । 

চ12177207 09৭. 7010. [0050171- অধুলাচরণ ভটাগর্ধ ও 
অন্নদা প্রসাদ ঘোষ কর্তৃক বিবৃত। ক্রাউন অগ্গীংশিত - ১৬ পৃ)1)1.. 
মূল্য ছুট আন1। ইহাতে হরিনাভি গ্রামের পুরাতত্ব ও বর্তমান অবস্থা 
আলোচিত হইয়াছে । 

[55795 2001-801005) [লা15 12170 11-13 নি, ০ 
130700], 0001)05169 1)5 9, 04000) 8009, ইহাতে প্রবন্ধ 
ও পত্র রচনার নমুনা, পদ্ধতি ও সন্কেত দেওয়া হইয়াছে । ছাত্রদের 
উপযোগী । ছাপা পরিষ্কার। ইংরাজী ও বিষয়নির্ববাচন ভাল। ্ 
ছুইভাগের ছয় আন! ও জাট আন1। 

'ভূতুড়ে কাগ্ু__প্রীমণিলাল গঙ্গোপাধায় প্রণীত, মূলা ছয় শানা। 
দ্বিতীয় সংস্করণ। তিন মাসের মধ্যে যে পুস্তকের হিতীয় সংস্বরণ 
হইয়াছে তাহার অধিক পরিচয় অনাবস্ক |, দ্বিতীয় সংস্করণে পরিবর্তন 
ও পরিবর্ধন হষ্টয়াছে। ইহাতে সম্মোহনতত্ব, পারলৌকিক তত্ব, 
ইত্যাক্ষিক্র কথ! লিপিবদ্ধ হইয়াছে। 


মুদ্রা-রাক্ষস। 


ভ্রমনংশোধন। 


গত ফাল্ধন মাসের “প্রবাসীতে” প্রকাশিত “বৌদ্ধযুগ ও ভান্বরাচাধ্য” 
শীর্ষক প্রবন্ধে, ৬৩৬ পৃষ্ঠায় কয়েক স্থলেই লিপিকর প্রমাদশে “১৩৬ 
শকাবের” প€রবর্ঠে “১৩০৬ শকাবে” এবং “১৩৭৫ শকাঁবের পরিবর্তে” 
প১০৭৫ ছি সুর ডে 





৬১, ত্য রর ট, কুস্তলীন প্রেস হইতে ্রীপূর্ণচন্ত্র দাস কক মুত ও প্রকাশিত [ 


